http://IslamiBoi.wordpress.com 


https://archive.org/details/@salim molla 


আল-বিদায়া ওয়ান নিহায়া 


(ইসলামের ইতিহাস : আদি-অস্ত) 


প্রথম খণ্ড 


আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর আদ-দামেশ্কী (র) 


মূল কিতাব পরিমার্জন ও সম্পাদনায় 
* ড. আহমদ আবূ মুলহিম +? ড. আলী নজীব আতাবী 
#€ প্রফেসর ফুয়াদ সাইয়েদ *# প্রফেসর মাহদী নাসির উদ্দীন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া (প্রথম খণ্ড) 
অনুবাদ : মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন 


ইফাবা অনুবাদ ও সংকলন : ১৭১ 

ইফাবা প্রকাশনা : ১৯৮৪/১ 

ইফাবা গ্রন্থাগার : ২৯৭.০৯ 

ISBN : 984-06-0565-8 

গ্রন্থস্বত্ব : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
প্রথম প্রকাশ : জুন ২০০০ 

দ্বিতীয় সংস্করণ 

জুন ২০০৭ 

আষাঢ় ১৪১৪ 

জমাদিউস সানি ১৪২৮ 

মহাপরিচালক 

মোঃ ফজলুর রহমান 

প্রকাশক 

মোহাম্মদ আবদুর রব 

পরিচালক, প্রকাশনা বিভাগ 

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
আগারগীও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১২৮০৬৮ 

প্রচ্ছদ : জসিম উদ্দিন 

কম্পিউটার কম্পোজ £ মডার্ণ কম্পিউটার্স 
মুদ্রণ ও বাধাই 

মুহাম্মদ আবদুর রহীম শেখ 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগীাও, শেরে বাংলা নগর, ঢাকা- ১২০৭ 
ফোন : ৯১১২২৭১ 


মূল্য : ২৮২.০০ টাকা 


AL-BIDAYA WAN NIHAYA (FIRST VOLUME) (Islamic History : 
Last—First Volume): Written by Abul Fidaa Hafiz Ibn Kasir Ad-Dameshki (R) in 
Arabic, translated by Maulana Syed Muhammad Emdad Uddin, Maulana 
Muhammad Muhiuddin, Maulana Burhan Uddin and Maulana Md. Abu Taher 
into Bangla and published by Muhammad Abdur Rab, Director, Publication, 
Islamic Foundation Bangladesh, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207. 


Phone : 8128068 


E-mail :islamicfoundationbd@yahoo.com 
Website : www. islamicfoundation.org.bd 


Price : Tk 282.00 ; US Dollar : 9.00 


http://IslamiBoi.wordpress.com 


সূচিপত্র 


রাজনৈতিক অবস্থা 

অর্থনৈতিক অবস্থা 

শিক্ষা ব্যবস্থা 

ইব্ন কাসীর (র)-এর জীবনী 

সৃষ্টি জগতের সূচনা 

আর্শ ও কুরসী সৃষ্টির বিবরণ 

সাত যমীন প্রসঙ্গ 

সাগর ও নদ-নদী 

পরিচ্ছেদ 

ফেরেশতা সৃষ্টি ও তাদের গুণাবলীর আলোচনা 
পরিচ্ছেদ 

জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী 

আদম (আ)-এর সৃষ্টি 

আদম (আ) ও মূসা (আ)-এর বাদানুবাদ 
হাদীসে আদম (আ)-এর সৃষ্টি প্রসঙ্গ 

কাবীল ও হাবীলের কাহিনী 

ইদ্রীস (আ) 

নূহ (আ)-এর কাহিনী 

হযরত হুদ (আ)-এর কাহিনী 

হযরত সালিহ্‌ (আ)-এর বর্ণনা 

হযরত ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর ঘটনা 
₹ ইসমাঈল যাবীহুল্লাহ (আ)-এর ঘটনা 
ইসহাক (আ)-এর জন্ম 

বায়তুল আতীক বা কা'বাগৃহ নিৰ্মাণ 

হযরত ইবরাহীম খলীল (আ)-এর প্রশংসায় আল্লাহ ও তাঁর রাসূল (সা) 
কওযমে শু'আয়ব বা মাদ্‌য়ানবাসীর ঘটনা 
হযরত ইসমাঈল (আ) 


http://IslamiBoi.wordpress.com 


[ চার ] 
ইসহাক ইব্‌ন ইবরাহীম (আ) 
হযরত ইউসুফ (আ)-এর ঘটনা 
হযরত আইয়ূব (আ)-এর ঘটনা 
যুল-কিফ্‌ল-এর ঘটনা 
ইউনুস (আ)-এর বর্ণনা 
মূসা কালীমুল্লাহ (আ)-এর বিবরণ 
পরিচ্ছেদ 
ফিরআউন ও তার বাহিনী ধ্বংসের বিবরণ 
ফিরআউনের ধ্বংসোত্তর যুগে বনী ইসরাঈলের অবস্থা 
মূসা (আ) ও খিযির (আ)-এর ঘটনা 
মূসা (আ)-এর সাথে কারূনের ঘটনা 
মূসা (আ)-এর ফযীলত স্বভাব গুণাবলী ও ওফাত 
খিযির (আ) ও ইলিয়াস (আ)-এর ঘটনা 
ইলিয়াস (আ) 


http://IslamiBoi.wordpress.com 


মহাপরিচালকের কথা 


‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর 
(র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ । এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, 
ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে 
আলোচনা করা হয়েছে। 

এই বৃহৎ গ্রন্থটি ১৪টি খণ্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তার এই গ্রন্থকে 
তিন ভাগে ভাগ করেছেন । প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমণ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বতী 
সব কিছু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী- 
রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর 
জীবন-চরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকাল থেকে 
৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা 
হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা-ফাসাদ, যুদ্ধ-বি্রহ, কিয়ামতের আলামত, হাশর-নশর, 
জান্নাত-জাহান্ামের বিবরণ ইত্যাদি । 

লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন 
ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবন হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ 
আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদক্নদ্দীন আইনী (র) এবং 
ইবন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন । বিজ্ঞজনদের মতে, এ 
গ্রন্থের লেখক ইবনে কাসীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাসউদী ও ইবন খালদুনের 
ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন। 

বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদ প্রথম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা 
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে 
তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি । 

পরম করুণাময় আল্লাহ তা'আলা আমাদের এ শ্রম কবূল করুন । আমীন! 


http://IslamiBoi.wordpress.com 


প্রকাশকের কথা 


প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা 
হয়েছে। হযরত আদম (আ). ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী ৷ আল্লাহ 
তা'আলা মানুষ সৃষ্টির পর তীর বিধি-বিধান আম্বিয়া-ই-কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে 
পৌছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন ৷ মানব ইতিহাসের বিভিন্ন 
ঘটনা, আশ্বিয়া-ই-কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও 
হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহ'স জানার জন্য কুরআন ও 
হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ব 
ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত । 
আবুল ফিদা হাফিজ ইবন কাসীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান 
নিহায়া’ গ্রন্থে আল্লাহ তা‘আলার বিশাল সৃষ্টিজগতসমূহের সৃষ্টিতত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব 
এবং আম্বিয়া-ই-কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ 
গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ । লেখক গ্রন্থটি তিন ভাগে বিভক্ত 
করে রচনা করেছেন। 
গ্রন্থের প্রথম ভাগে সৃষ্টিজগতের তত্বব-রহস্যাবলী, আদম (আ) থেকে সর্বশেষ নবী হযরত 
মুহাম্মদ (সা) পৰ্যন্ত আন্বিয়া-ই-কিরামের ধারাবাহিক আলোচনা, বনী ইসরাঈল ও আইয়ামে 
জাহেলিয়াতের ঘটনাবলীর বিশদ বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে৷ দ্বিতীয় ভাগে নবী করীম 
(সা)-এর ওফাতের পর থেকে ৭৬৮ হিজরী পর্যন্ত উল্লেখযোগ্য খলীফা, রাজা-বাদশাহগণের 
উত্থান-পতনের ঘটনা, সামাজিক, রাজনৈতিক ও আর্থিক বিষয়াবলীর সবিস্তার আলোচনা করা 
হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে মুসলিম উম্মাহর অশান্তি ও বিপর্যয়ের কারণ, কিয়ামতের 
আলামতসমূহ, হাশর-নশর, জান্নাত-জাহান্নাম ইত্যাদির বিশদ বিবরণ । তাই ইসলামের ইতিহাস 
চর্চাকারীদের জন্য গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। 
গ্রন্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের 
উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে গ্রন্থটির ৯ খণ্ডের অনুবাদ প্রকাশিত হয়েছে । বাংলা ভাষাভাষী 
পাঠকদের সুবিধার্থে ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে ‘ইসলামের 
ইতিহাস : আদি-অস্ত’ ৷ গ্রন্থটির অনুবাদ ও সম্পাদনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের 
সৰাইর প্রতি রইলো আমাদের আন্তরিক মোবারকবাদ । 
গ্রন্থটির প্রথম খণ্ড ২০০০ সালে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয়। 
প্রকাশের অল্প কিছু দিনের মধ্যেই এর সকল কপি ফুরিয়ে যায়। ব্যাপক পাঠকচাহিদার 
প্রেক্ষিতে বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । 
আমরা আশা করি বইটি পূর্বের মতোই পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ আমাদের 
প্রচেষ্টা কবুল করুন! 
মোহাম্মদ আবদুর রব 
পরিচালক, প্রকাশনা বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


http://IslamiBoi.wordpress.com 


সম্পাদনা পরিষদ 


অধ্যাপক মাওলানা আবদুল মান্নান (সভাপতি) 
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী (সদস্য) 
পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ (সদস্য সচিব) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২ 


http://IslamiBoi.wordpress.com 


http://IslamiBoi.wordpress.com 


ক. রাজনৈতিক অবস্থা 
ভূমিকা 


হিজরী ৭ম শতাব্দীতে রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বিপ্রবাত্মক ঘটনা সংঘটিত হয় । 
৬৫৬ হিজরী/১২৫৮ খৃঃ সনে তাতারীরা বাগদাদ আক্রমণ করে এবং প্রায় বিশ লাখ 
মুসলমানকে হত্যা করে।১ তাতার রাজবংশের উর্ধতন পুরুষ হালাকু খান ২ ২ লাখ যোদ্ধা 
নিয়ে হালাকু খান এই অভিযান পরিচালনা করে। শহরের পর শহর ও জনপদ ধ্বংস করে সে 
সদলবলে বাগদাদে এসে পৌছে। তাদেরকে প্রতিরোধ করার জন্যে বাদগাদে তখন মাত্র দশ 
হাজারের অধিক অশ্বারোহী সৈনিক ছিল না অন্যান্য সৈনিক নিজ নিজ এলাকা ত্যাগ করে 
চলে যাবার পর এরাই কেবল অবশিষ্ট রয়েছিল। তাদের অনেকেই নিজ নিজ এলাকা থেকে 
উৎখাত হওয়ার পর তাদের অবস্থা এতই করুণ হয়ে দাড়ায় যে, বাজারে ও মসজিদের দরজায় 
দরজায় ভিক্ষাপ্রার্থী হয়। তাদেরকে লোকজনের করুণা ভিক্ষা করতে দেখা যায় ।৩ 

উষীর ইব্‌ন আলকামী মুহাম্মদ ইব্‌ন আহমদ ইব্ন মুহাম্মাদ ইব্‌ন আলী ইব্‌ন আবী 
তালিবকে কেন্দ্র করে সন্দেহ আবর্তিত হয়ে থাকে ইব্‌ন আলকামী ছিল খলীফা মুসতাসিম 
বিল্লাহ্র উযীর ৪ তাতারদের সাথে তার সংশ্লিষ্টতা ও হালাকু খার সাথে তার ঘনিষ্ঠতাই এ 
সন্দেহের কারণ । 
(১) খিলাফত 

তাতাররা বাগদাদের শেষ আব্বাসী খলীফা মুসতাসিমকে হত্যা করে বাগদাদে আব্বাসী 
খিলাফতের অবসান ঘটায় ।৫ তাদের বিরুদ্ধে অস্ত্রধারণে সক্ষম সকল নারী-পুরুষ, শিশু-যুবক 
ও বৃদ্ধকে তারা হত্যা করে। বাগদাদে নিহতের সংখ্যা দাড়ায় প্রায় বিশ লাখ ।৬ কতক বিধর্মী, 
একদল ব্যবসায়ী এবং ইব্‌ন আলকামীর গৃহে আশ্রয় গ্রহণকারী লোকজন ও অল্প কিছু লোক 
ব্যতীত বাগদাদের কেউই রক্ষা পায়নি । একাদিক্ৰমে ৪০ দিন এই হত্যাযজ্ঞ চলে৷ 


খলীফা মুসতাসিমের সাথে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ এবং মেজো পুত্র 
আবুল ফযল আবদুর রহমান নিহত হন। তিন বোনসহ তীর ছোট ছেলে মুবারক বন্দী হন । 


(১) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৩, পৃঃ ২১৫ । 

(২) প্রাগুক্ত, পৃঃ ২৬২ । 

(৩ প্রাগক্ত, পৃঃ ২১৩ । 

(8) প্রাগুক্ত, পৃঃ ২২৫ 

(৫) আল মুসতা’সিম বিল্লাহ্‌ ৪ আব আহমদ আবদুল্লাহ্‌ ইবন আল-মুসতানসির বিল্লাহ্‌। জন্ম ৬০৯ হিজরীতে, খিলাফতের 
বায়আাত ৬৪০ হিজরীতে । নিহত ৬৫৬ হিজরীতে । তখন তার বয়স হয়েছিল ৪৭ বছর ৷ খিলাফতের দায়িত্ব পালন 
করেন ১৫ বছর । 

(৬) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৩, পৃঃ ২১৬ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রাজধানী থেকে প্রায় এক হাজার কুমারী মেয়েকে বন্দী করা হয়। নির্যাতনের ভয়াবহতা এত 
করুণ ছিল যে, রাজধানী থেকে এক একজন আব্বাসী লোককে ধরে আনা হত অতঃপর তার 
ছেলে-মেয়ে ও দ্্রী-পরিজনসহ সবাইকে খিলাল কবরস্থানে নিয়ে যাওয়া হত। অতঃপর তাদের 
সম্মুখে বকরী জবাই করার মত তাকে জবাই করে দেয়া হত । তার কন্যা ও দাসীদের মধ্য 
থেকে যাদেরকে .পছন্দ হত বন্দী করে নিয়ে যেত । এ পর্যায়ে তিন বছর পর্যন্ত খিলাফতের 
মসনদ খলীফা-শূন্য ছিল। 

অবশেষে আবুল কাসিম আহমদ ইব্ন যাহিরের আবির্ভাব ঘটে । আবুল কাসিম ছিলেন 
খলীফা মু'সতানসির বিল্লাহ-এর ভাই এবং বাগদাদের শেষ খলীফা মুসতা‘সিম বিল্লাহ্‌্র চাচা । 
তিনি বাগদাদে বন্দী ছিলেন। পরে মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি মিসর, সিরিয়া ও আরব 
উপদ্বীপের কর্তৃত্বের অধিকারী যাহিরের নিকট যান।৭ সেখানকার কাজী সর্বপ্রথম তার প্রতি 
আনুগত্য প্রকাশ করেন। তারপর যাহির, তার উযীরবর্গ ও অন্যান্য প্রশাসক তার প্রতি 
আনুগত্য প্রকাশ করেন মুসতানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার ভাই মুসতানসির 
বিল্লাহ-এর নাম অনুসারে তাকে মুসতানসির বিল্লাহ্‌ উপাধিতে ভূষিত করা হয়। এটি ৬৫৯ 
হিজরীর ঘটনা ৷ তখন তিনি মালিকুয যাহিরকে ‘সুলতান' মনোনীত করেন। তাকে কালো 
জুব্বার খেলাত গলায় মালা এবং তার পায়ে স্বর্ণের মল পরিয়ে দেয়া হয়। সচিব (রঈসুল 
কুত্তাব) খলীফার পক্ষ থেকে ‘সুলতান’ মনোনয়নের ঘোষণাপত্র পাঠ করে শুনালেন।৮ এরপর 
খলীফা বাগদাদে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন। সুলতান তাকে দশ লাখ স্বর্ণমুদ্রা 
উপঢোকন স্বরূপ প্রদান করেন ৯ 

৬৬০ হিজরী সনের ৩রা মুহাররাম তাতারদের হাতে খলীফা নিহত হন । মালিকুয 
যাহিরের সেনাবাহিনী পরাজিত হয় এবং এক বছর যাবত খলীফার পদ শূন্য থাকে । অবশেষে 
৬৬১ হিজরী সনের১০ ২রা মুহাররাম হাকিম বি-আমরিল্লাহ্‌ আবুল আব্বাস আহমদ ইব্‌ন আবী 
আলী আল কাবী ইব্‌ন আলী ইব্‌ন আবী বকর ইব্ন মুসতারশিদ বিল্লাহ-এর বংশ পরিচয় 
প্রতিষ্ঠিত হওয়ার পর তার হাতে বাইয়াত সম্পন্ন হয়। ৪০ বছর তিনি খিলাফতের দায়িত্‌ 
পালন করেন। ৭০১ হিজরীতে তিনি ইনতিকাল করেন। অতঃপর তার পুত্র মুসতাকফী বিল্লাহ্‌ 
খিলাফতের দায়িত্ভার গ্রহণ করেন তিনি রীতিমত খিলাফতের কাজ চালিয়ে 
যাচ্ছিলেন। ৭৩৭ হিজরী সনে সুলতান নাসির মুহাম্মদ ইব্‌ন কালাউন তাকে বন্দী করে এবং 
জনসাধারণের সাথে তার মেলামেশা নিষিদ্ধ করে দেয়। নজরবন্দী অবস্থায় ৭৪০ হিজরী সনে 
তার মৃত্যু হয়। 


(৭) যাহির হল রুকনুদ্দীন বায়বার্স আল বুন্দুকদারী । সুলতান মালিক মুযাফফর কুতুযুকে হত্যার পর লোকজন তাঁকে 
আল-মালিকুয যাহির উপাধি প্রদান করে। ৬৫৮ হিঃ সনে তিনি মিসর গমন করেন এবং সিংহাসনে আরোহণ 
করেন। এক বছরের মধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা একে একে নাসির উদ্দীন ইবৃন আযীয তারপর হালাকু এবং 
তারপর মুযাফফর কুতুযের হাত বদল হওয়ার পর যাহির বায়বার্সের হাতে এসে স্থির হয়। অবশ্য আল মুজাহিদ নাম 
নিয়ে সানজার তার সাথে প্রথমে অংশীদারিত্ব নিয়েছিল। শেষ পর্যন্ত যাহির-ই একচ্ছত্র সুলতানাতের অধিকারী হন । 

(৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান্‌ নিহায়া, খঃ ১৩, পৃঃ ২৪৫ । 

(৯) প্রাগুক্ত পৃঃ ২৪৫ ৷ 

(১০) প্রাগুক্ত পৃঃ ২৫০ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫ 


এরপর মুতাযিদ বিল্লাহ্‌ খিলাফতের মসনদে আসীন হন । ৭৬৩ হিজরী পর্যন্ত তার 
খিলাফত অব্যাহত থাকে । তারপর মুতাওয়াক্কিল আলাল্লাহ্‌ খলীফা নিযুক্ত হন । খলীফার 
দুর্বলতা ও শক্তিহীনতার বর্ণনা স্বরূপ আমরা উল্লেখ করছি যে, খলীফা মুসতাকফী বিল্লাহ্‌ তার 
পরবর্তী খলীফারূপে তার পুত্র আহমদ আবী রাবীকে মনোনীত করে যান । কিন্তু সুলতান 
নাসির তাতে বাদ সাধেন। বরং আবী রাবী-এর ভ্রাতুল্পুত্র আবু ইসহাক ইবরাহীমকে তিনি 
খিলাফতের আসনে অধিষ্ঠিত করেন। তিনি খলীফাকে আল ওয়াছিক উপাধি প্রদান করেন। 
কায়রোতে এক জুমু'আর নামাযে তিনি খলীফার পক্ষে খুতবা দেন। অতঃপর মনসুর এসে 
যকত লন কক 
মুসতানসির বিল্লাহ্‌ উপাধি দেন। 

SESS CNET EEE TE EET ETE TY 
ছিলেন । চরম দুরবস্থার দিনেও সুলতানগণ কায়রোর খলীফাদেরকে দেশাস্তরিত করতেন কিংবা 
বরখাস্ত করতেন মাত্র । কিন্তু অঙ্গ কর্তন কিংবা হত্যা করা পর্যন্ত তা গড়াতো না । ঘটনা 
পরম্পরায় এটি স্পষ্ট হয়ে ওঠে যে, প্রথম দু'জন খলীফা তাদের নেতৃত্বে তাতারদের হাত থেকে 
বাগদাদ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু অন্যান্য খলীফা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি 
বিধায় এবং সুলতানগণ কর্তৃক মনোনয়ন ব্যতীত তাদের নিজস্ব কোন মান-মর্যাদা না থাকায় 
তাদের কথা উল্লেখ করার প্রয়োজন নেই । এ সময়ে খিলাফতের পদবীটি একটি প্রতীকী ও 
ক্ষমতাহীন পদরূপে চিহ্নিত হয়ে থাকে। অবশেষে ১৫১৭ খৃঃ সুলতান সালীম উছমানী কায়রো 
আগমন করেন এবং খিলাফতের পদ অধিকার করেন । তিনি দাবি করেন যে, শেষ খলীফা তার 
সমর্থনে এ পদ থেকে ইনস্তেফা দিয়েছেন। 


(২) সুলতানী শাসন 

৬৭৬ হিজরী থেকে ৭৭৬ হিজরী পর্যন্ত মিসর, সিরিয়া ও মন্কা-মদীনায় ২১ জনের অধিক 
সুলতান রাজত্ব করেছেন। এ থেকেই সুলতান পদবীটির অস্থিরতা ও দুর্বলতার দিকটি সুস্পষ্ট 
হয়ে ওঠে ৷ শেষ পর্যন্ত সুলতানগণ উচ্চপদস্থ আমীর-উমারা ও তুর্কী সেনাধ্যক্ষদের হাতের 
পুতুলে পরিণত হন । সুলতান পদবীটিও খলীফা পদের ন্যায় নামসর্বস্ক হয়ে পড়ে । উভয় পদই 
তখন নেহাৎ প্রতীকী রূপ ধারণ করে। প্রকৃত ক্ষমতা চলে যায় আমীর-উমারা ও নায়েবদের 
হাতে ৷ সুলতানগণ তাদের ক্রীড়নকে পরিণত হন। তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাত আর 
যাকে ইচ্ছা অপসারিত করত । অনেককেই নিতান্ত অল্প বয়সে সুলতান পদে বসানো হয়েছে। 
মাত্র ১২ বছর বয়সে ।>১ শাবান ইব্ন হুসায়ন যখন সুলতান হন তখন তার বয়স ১০ বছরের 
বেশি ছিল না ।১২ আশরাফ নিহত হওয়ার পর সিদ্ধান্ত হয় যে, নাসির মুহাম্মদকে সুলতান পদে 
বসানো হবে । তখন তিনি ৮ বছরের বালক মাত্র ।১৩ এমনও দেখা যেত যে, কোন কোন 
আমীর রাতে গৃহবন্দী হয়ে ঘুমোতেন আর ভোরে তিনি সুলতান পদে আসীন হতেন। আবার 
(১১) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খ-১৪, পৃঃ ২১৯ ৷ 


(১২) প্রাগুক্ত, খঃ ১৩, পৃঃ- ৩১৯ । 
(১৩) প্ৰাপুক্ত, খঃ ১৩, পৃঃ - ৩৫৪ । 


http://IslamiBoi.wordpress.com 


১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রাতে ঘুমোতেন নতুনভাবে গৃহবন্দী হয়ে । যেমন ঘটেছিল হুসায়ন নাসিরের ক্ষেত্রে ৷ 
সেনাবাহিনীর একটি অংশ তাকে মিসরের সুলতান পদে অধিষ্ঠিত করে। এরপর তাদের 
নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়। ফলে শাসন 
ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং হুসায়নকে এ প্রাসাদে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ইতিপূর্বে বন্দী 
ছিলেন ।১৪ পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে পৌছে যে, এখন গায়ে উকুন ভর্তি ও নোংরাদেহী 
কোন ক্রীতদাসও যদি সুলতান পদে আসীন হওয়ার স্বপ্ন দেখতো তাহলে অনায়াসেই তাও 
বাস্তবায়িত হতো, যেমন ঘটেছিল সুলতান কুতুযের ক্ষেত্রে ।১৫ 


(৩) প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা 

তাতারদের ধ্বংসলীলা মধ্যপ্রাচ্যের জন্যে ফিরিঙ্গীদের (ইউরোপীয় খৃস্টানদের) সাথে 
গোপন আলোচনার পথ খুলে দেয় এবং অবশিষ্ট আব্বাসী খিলাফত ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত 
সিদ্ধান্ত গ্রহণের দ্বার উনুক্ত করে দেয়। বাগদাদ ও দামেশ্্‌কে সংঘটিত মহা ধ্বংসযজ্ঞের পর 
বিজয়ীদের জন্যে অন্ধকারের সূচনা হয়। তাতার রাজারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং সুন্নত 
অনুসারে জীবন যাপনে প্রয়াসী হয়। তাদের রাজন্যবর্গও এতদঞ্চলের রাজাদের ন্যায় হয়ে 
যায়। তারা আলোচনা সভা অনুষ্ঠান করতেন । তারা কখনো রোমানদের সাথে যুদ্ধ করতেন 
আবার কখনো রাজত্বের খাতিরে সন্ধিও করতেন । অতঃপর উপহার-উপচৌকন বিনিময় 
করতেন। 


দ্বিতীয় ঘটনা ৪ জনপদসমূহকে ক্রুসেড আক্রমণের প্রভাবমুক্ত করা । এ সূত্রে রাজা যাহির 
' বায়বাৰ্স কায়সারিয়্যাহ্‌, আরসূর্ণ, ইয়াফা, শাকীফ, এন্টিয়ক, তাবারিয়্যা, কাসীর, কুদার্দের দুর্গ, 
আক্ধা দুৰ্গ, গারীন ও সাফীতা দুর্গ উদ্ধার করেন। মারকাব, বানিয়াস, এন্টারতোস অঞ্চল 
আধাআধি ভাগে ভাগ করে নেন। যেমনটি সাইফুদ্দান কালাউস ত্রিপোলী শহর এবং আশরাফ 
'খলীল ইব্‌ন কালাউন আক্কা অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন। সূর ও সায়দা অঞ্চল দু'টির কর্তৃত্‌ 
আশরাফের হাতে সোপর্দ করে। অতঃপর তিনি আক্রমণ চালিয়ে ফিরিঙ্গীদের কবল থেকে 
উপকূলবর্তী অঞ্চল পুনরুদ্ধার করেন। 

তৃতীয় ঘটনা ৪ ৭৩৬ হিজরীতে তাতারদের পতন । তাতার রাজা আবু সাঈদ খয়বান্দা 
ইব্‌ন আরগূন ইব্‌ন আবাগা ইব্‌ন হালাকু ইব্ন তুল ইব্ন চেঙ্গীস খান-এর মৃত্যুর সাথে সাথে 
তাতারদের পতন ঘটে । তার সম্পর্কে ইব্‌ন কাছীর (র) মন্তব্য করেছেন, “তিনি ছিলেন তাতার 
রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বোত্তম পন্থার অনুসারী এবং সুন্নত অনুসরণে সর্বাধিক দৃঢ় । 
তার শাসনামলে আহলুস্‌ সুন্নাহ্‌ সম্প্রদায়ের উন্নতি হয় এবং রাফেযীগণ লাঞ্ছিত হয়। তার 
পিতার শাসনামলে এর বিপরীত ঘটেছিল । তার পরে তাতারী শাসন অক্ষুণ্ রাখার জন্যে কেউ 
মাথা তোলেনি। বরং তারা নিজেরা পরস্পর দ্বন্-কলহে লিপ্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।১৬ ইব্‌ন 
কাসীর (র) অন্যত্র বলেছেন, “রাজা আবু সাঈদ তার পিতা খরবান্দার পরে শাসনভার গ্রহণ 
করেন। ১১ বছর বয়সে তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ন্যায়বিচার ও সুনুত 


(১৪) ইব্‌ন কাসীর, আল-বিদায়| ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২১৯ । 
(১৫) প্রাগুক্ত, খঃ ১৩, পৃঃ ২৩৫ । 
(১৬) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৮২ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ 


প্রতিষ্ঠায় মনোযোগ দেন। ফলে সকল প্রকারের বিশৃংখলা, অনাচার ও দ্বন্দ-সংঘাত স্তিমিত 
হয়ে পড়ে ।১৭ অবশ্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা উল্লেখযোগ্য ঘটনার মধ্যে 
গণ্য করি না। এতদ্বারা আমরা সে সকল সম্পর্ক প্রতিষ্ঠার কথা বুঝাচ্ছি যা বিভিন্ন গোত্র ও 
ইসলামী রাষ্ট্রসমূহ ও ফিরিঙ্গীদের মধ্যে স্থাপিত হয়। এর একটি হল দামেশ্ক অধিপতি সালিহ 
ইসমাঈল কর্তৃক সায়দা ফিরিঙ্গীর নিকট সাকীফ আরনুন দুর্গ অর্পণ করা । খতীব শায়খ 
‘ইয্যুদ্দীন ইব্‌ন আবদুস সালাম ও মালেকী সম্পৃ্দায়ের শায়খ আবূ আমর ইব্ন হাজেব 
সুলতানের এই সন্ধি ও হস্তান্তর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন। ফলে সুলতান এদের 
দু'জনকে কারাকদ্ধ করেন এবং পরবর্তীতে ছেড়ে দিয়ে গৃহবন্দী করে রাখেন ।১৮ 

এ বিষয়ে অপর একটি ঘটনা হচ্ছে দুই মিত্র শক্তির উত্থান । এক পক্ষে ছিল ফিরিঙ্গীরা, 
দামেশ্‌ক অধিপতি সালিহ, কুর্ক অধিপতি নাসির দাউদ এবং হিমস অধিপতি মনসুর ৷ অন্য 
পক্ষে ছিল খারিযিমিয়্যাহ ও মিসর অধিপতি সালিহ আইয়ুব ।১৯ ফিরিঙ্গী ও তাদের মুসলিম 
মিত্রদের মধ্যে অনেক ঘটনা সংঘটিত হয়। 

পরবর্তী সময়ে মৈত্রী সম্পর্কের অবনতি ঘটে । প্রথম পক্ষে আসে ফিরিঙ্গীরা ও মিসরীয় 
সৈন্যগণ আর দ্বিতীয় পক্ষে থাকেন সিরিয়া অধিপতি ও বাগদাদের আব্বাসী খলীফা ৷ খলীফা 
তখন মিসরের সুলতান ও সিরিয়ার সুলতানের মধ্যকার বিরোধ মীমাংসার জন্যে শায়খ 
নাজমুদ্দীন বাদরাঈকে প্রেরণ করেন। তখন উভয় পক্ষের সৈন্যগণ প্রচণ্ড যুদ্ধে লিপ্ত ছিল। তিনি 
উভয় পক্ষের মাঝে বিরোধ মীমাংসা করে সন্ধি স্থাপন করে দিলেন মিসরীয় সৈনিকগণ তখন 
ফিরিঙ্গীদের (ইউরোপীয় খৃষ্টানদের) দিকে ঝুঁকে পড়েছিল এবং যুদ্ধে ফিরিঙ্গীদের সাহায্য 
কামনা করেছিল। তারা ফিরিঙ্গীদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, ফিরিঙ্গীরা যদি তাদেরকে 
সিরিয়ার বিরুদ্ধে সাহায্য করে তবে বায়তুল মুকাদ্দাস তাদের হাতে সোপর্দ করা হবে ২০ 
অন্যান্য আরও কতক গোত্র ফিরিঙ্গীদের প্রতি আসক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হয় । 
যেমন ঘটেছিল সুলতান আশরাফ খলীলের ক্ষেত্রে । পূর্ব থেকেই ফিরিঙ্গীদের সাথে তাদের 
সম্পর্ক থাকার কারণে তিনি মুসলমানদের বিরুদ্ধে কাসরাওয়ান পর্বত ও জুরাদের দিকে 
অভিযান পরিচালনা করেছিলেন। 


তার সেনাবাহিনীর সেনাপতিত্বে ছিলেন বুনদার । আর তার সহযোগিতায় ছিল শানকার 
আল-আশকার ২১ মুসলিম রাষ্ট্রের শাসকগণ ফিরিঙ্গীদের সাথে উপহার-উপঢৌকন বিনিময় 
করতেন ফিরিঙ্গী রাজার দূত যখন আশরাফের সাথে সাক্ষাত করতে এসেছিল, তখন তার 
সাথে ছিল সাদা পশম বিশিষ্ট একটি বিরল প্রজাতির ভল্পুক, যার লোম ছিল সিংহের লোমের 
ন্যায় ।২২ ফিরিঙ্গীদের ও কতক শাসকের মধ্যকার এই সুসম্পর্কপূর্ণ মৈত্রী ও উপঢৌকন বিনিময় 
(১৭) ইবন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৭৯ । 
(১৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৩, পৃঃ ১৬৬ । 
(১৯) প্রাগুক্ত, খঃ ১৩, পৃঃ ১৭৫ - ১৭৬ । 
(২০) প্রাগুক্ত, পৃঃ ১৯৬ । 


(২১) প্রাগুক্ত, পৃঃ ৩৪৬, ৩৪৭ । 
(২২) প্রাগুক্ত, ১৫১ ৷ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩-_ 


http://IslamiBoi.wordpress.com 


১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছিল অনেকটা বিরল ঘটনা ৷ তার তুলনায় তাদের বিরুদ্ধে জিহাদী তৎপরতা ছিল অনেক বেশি 
ও দীর্ঘস্থায়ী । প্রকাশ থাকে যে, এসব সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল রাজত্ব দখলের 
লড়াইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে বহিঃশত্রুর সাহায্য গ্রহণ ও শক্তি সঞ্চয় করা । সুতরাং এসব 
মৈত্রী চুক্তি ছিল একান্তই আত্মরক্ষার প্রয়োজনে । 
(8) অশাস্তি ও দাঙ্গা-হাঙ্গামা 

সে যুগের বৈশিষ্ট্য ছিল ভয় ও ত্রাস। সে ভীতি ও ত্রাসের উৎস ছিল তাতাররা । বছরের 
পর বছর ধরে উত্তাল তরঙ্গের মত তারা হানা দিতে থাকে । 

ইব্ন কাছীর (র) মানুষের এই সন্ত্রস্ত ভাবকে এভাবে বর্ণনা করেছেন $ “সংবাদ প্রচারিত 
হল যে, তাতাররা সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিসরেও হানা দেবে। ফলে মানুষ 
ভীতসন্তস্ত হয়ে উঠে এবং তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে । তাদের জ্ঞান-বুদ্ধি লোপ 
পায়। তারা পালাতে থাকে মিসরের ছোট ছোট শহর, কুরক, শুবাক ও সংরক্ষিত দুর্গগুলোর 
দিকে উট বিক্রি হতে লাগল হাজার দিরহামে, গাধা পাচশ' দিরহামে এবং গৃহের আসবাবপত্র 
ও খাদ্য-সামগঞ্জী পানির দরে বিক্রি হতে লাগল । শহরে ঘোষণা দেয়া হল__কেউ যেন 
পরিচয়পত্র ছাড়া পথে বের না হয়। পরে সংবাদ এল যে, মিসরের সুলতান শক্রুবাহিনীর 
বিরুদ্ধে সিরিয়া অভিমুখে বের হওয়ার পর পুনরায় মিসর ফিরে এসেছেন। এতে ভীতি আরো 
বহুগুণ বেড়ে গেল এবং অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ল । এদিকে খাদ্যাভাব, অতি বর্ষণ, 
প্রচণ্ড শীত, ক্ষুধা ও আকালের কারণে পশুপাল দুর্বল ও ক্ষীণ হয়ে পড়ে ।”২৩ 

তাতারদের ত্রাস এই ভীতিকে আরও তীব্রতর করে তোলে তারা লাখ লাখ লোককে 
জবাই করে। বাড়িঘর ও প্রাসাদ-অষ্টালিকা ধ্বংস করে, ধন-সম্পদ লুণ্ঠন করে এবং গাছপালা 
নির্মূল করে। তাতারদের ‘কাতীআ’ অঞ্চলে উপস্থিতি ইব্‌ন কাসীর (র) এভাবে বর্ণনা 
করেছেনঃ “তাতাররা যখন দামেশ্্‌কের নিকটবর্তী ‘কাতীআ’ অঞ্চলে পৌছে, তখন কাতীআ ও 
তার আশে-পাশে কোন লোক ছিল না । শহর ও দুর্গসমূহ লোকে লোকারণ্য হয়ে গেল। 
বাড়িঘর ও পথে-ঘাটে ভিড় জমে গেল৷ শহরে তখন কোন শাসক ছিল না, চোর-ডাকাতরা 
শহরে ও বাগ-বাগিচায় ডুকে পড়ে । তারা সবকিছু ভেঙ্গে-চুরে দুমড়ে-মুচড়ে বিধ্বস্ত করে দেয় 
এবং যতটুকু পারল লুটপাট করে নিয়ে গেল৷ খুবানী, গম ও সকল শাক-সবজি সময়ের পূর্বেই 
কেটে তুলে নিয়ে যায়।”২৪ 

এ ভীতি তাতারদের সৃষ্ট সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না । বরং তাতাররা এবং ফিরিঙ্গীরা 
উভয় দলই এই ধ্বংসযজ্ঞে কাধে কাধ মিলিয়ে অংশগ্রহণ করে। তাতাররা যা করেনি ফিরিঙ্গীরা 
তা ষোলকলায় পূর্ণ করে।' তারা ৭৬৭ হিজরীতে আলেকজান্দিয়ায় অভিযান পরিচালনা করে 
এবং ৪০০০ লোককে বন্দী করে এবং সাধ্যমত ধনসম্পদ লুগ্ঠন করে সমুদ্রপথে নিয়ে যায়৷ 
চারদিকে তখন শুধু ক্রন্দন, আর্তনাদ, হাহাকার, আল্লাহ্‌র কাছে ফরিয়াদ ও আশ্রয় প্রার্থনা, 
হৃদয়বিদারক আহাজারী যা দেখে চোখ অশ্রুসজল হয় আর কান বধির হয়ে যায়।২৫ ভয় শুধু 
বহিরাগত শত্রুদের পক্ষ থেকে ছিল না, অভ্যন্তরীণ অশান্তি ও বিপর্যয়ের ভয়ও ছিল। উদাহরণ 
(২৩) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫, ১৬ । 


(২৪) প্রাগুক্ত, পৃঃ ২৪ । 
(২৫) প্রাগুক্ত, খঃ ১৪, পৃঃ ৩২৮ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯ 


স্বরূপ হাম্বলী সম্প্রদায় ও শাফিঈ সম্পৃদায়ের মধ্যে আকীদা সম্পর্কিত বিষয়ে সংঘটিত দাঙ্গা- 
হাঙ্গামার উল্লেখ করা যেতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি দামেশ্কে পর্যন্ত গড়ায় এবং উভয় পক্ষ 
নায়েবে সুলতান ‘টাংকর’-এর দপ্তরে উপস্থিত হয়। তিনি তাদের মধ্যে আপস রফা করে 
দেন ।২৬ 

নিরীহ মানুষদেরকে ভীতসন্তরস্ত রাখার ক্ষেত্রে উগ্রপন্থা দলগুলোর প্রভাব ছিল। এসকল 
দলের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করার ব্যাপারে গভর্নরদের কোন গরজ ছিল না। তবে শাং 
মাংকল একবার হুরান অঞ্চলে ওদের একটি দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। 
তিনি তাদেরকে পরাজিত করেছিলেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তাদের খণ্ডিত শিরগুলো 
বুসরার প্রাচীরের ওপর ঝুলিয়ে রেখেছিলেন ।২৭ 

এ সময়ে শুধু অশান্তি, যুদ্ধ-বিখৃহ ও গুপ্তখাতকদের ভীতি ছিল তা নয় বরং তখন একাধিক 
প্রাকৃতিক বিপর্যয়ও ঘটেছিল । কখনো কখনো দলে দলে পঙ্গপাল উড়ে এসে ক্ষেত-খামার ও 
ফলমূল, বৃক্ষের পাতা খেয়ে নিঃশেষ করে দিত । তখন পত্র-পল্পবহীন গাছগুলো লাঠির ন্যায় 
দাড়িয়ে থাকত ৷ মানুষের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল আর মৃত্যু চারদিকে ছড়িয়ে পড়েছিল । 
সাথে সাথে ভূমিকম্পে মানুষের বাড়িঘর ও যানবাহন ধ্বংস এবং অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছিল। 
এর সাথে প্রলয়ঙ্করী বন্যা ও প্লাবন দেখা দেয় ফলে শহর ও নগর ধ্বংস হয় এবং প্রচুর 
প্রাণহানি ঘটে । নীলনদ থেকে বাধভাঙ্গা জোয়ার উঠে পানিতে শহর-নগর ডুবে যায় এবং বহু 
লোকজন মারা যায়। প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এটি সংক্রামিত হতে থাকে শহর 
থেকে শহরে, নগর থেকে নগরে ৷ ফলে লাখ লাখ মানুষ মৃর্ত্যুমুখে পতিত হয় এবং এতে 
মানুষের মনোবল ভেঙ্গে পড়ে । 


[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট কর্ণ] 


(২৬) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৭৭ । 
(২৭) প্রাগুক্ত, পৃঃ ২৭৭, ২৭৮ । 


http://IslamiBoi.wordpress.com 


খ. অর্থনেতিক অবস্থা 

দ্রব্যমূল্য, আমদানী-রপ্তানী ও রাষ্ট্রীয় কর 

রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল । বহির্বাণিজ্য পাশ্চাত্যবাসীদের হাতে চলে 
যায়। কারণ, তখন ইউরোপীয়রা সিরিয়ার সাথে যুদ্ধ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের 
করায়ত্ত করে নেয় ৷ দুই যুগের অধিককাল ধরে তারা এটি নিজেদের করতলগত রাখতে 
সমর্থ হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিয়মিতভাবে নদী খনন না করা এবং পানি সেচ ও 
ভূমি উনুয়নের ব্যবস্থা না করার কারণে কৃষিপণ্যের ফলন মারাত্মকভাবে ত্রাস পায়। 
দুর্ভিক্ষ, মহামারী ও বিশৃংখলার কারণে গ্রাম ও জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল । সাথে সাথে 
যুদ্ধ পরিচালনার জন্যে এবং আমির-উমারাদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যে অর্থ 
সঞ্চয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে রপ্তানী বৃদ্ধি করতে হয়েছিল। কিন্তু সে তুলনায় আমদানী 
ছিল কম । 


বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমীর-উমারা, বরখাস্তকৃত নায়েবরা এবং সচিব ও 
আমলারা ফিরে আসে অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে ।২৮ 
সুলতানের নায়েবগণ কোন কোন ক্ষেত্রে গত তিন বছরের বকেয়া কর কিংবা ৪ মাসের খাজনা 
অগ্রিম দাবি করে বসে ২৯ 


রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়-বাণিজ্যের মন্দাভাব এবং কৃষিপণ্যের উৎপাদনহীনতা 
দেশকে দ্রব্য মূল্যের উর্ধগতির দিকে ঠেলে দেয়। তখন একজোড়া ভেড়ার বাচ্চা বিক্রি হত 
৫০০ দিরহামে ৩০ একটি গারারার (এক বস্তা খাদ্যবস্তুর) দাম পৌছেছিল ২২০ দিরহামে ৷ 
অনেক সময় রুটির অভাব দেখা দিত ফলে কাঠের গুঁড়ি মিশ্রিত ভেজাল যবের রুটিও বিক্রি 
হতো । এক রতল* পরিমাণ যায়তুনের তেল বিক্রি হত ৪.৫০ দিরহামে। সাবান ও চাউলের 
মূল্যও অনুরূপ বৃদ্ধি পেয়েছিল । কোন কিছুই জনগণের ক্রয়-ক্ষমতার আওতার মধ্যে 
ছিল না। তবে গোশত বিক্রি হত ২.২৫ দিরহামে। এক সের মিহি ময়দা বিক্রি হত ৪ 
দিরহামে ৷ আঙ্গুর রসের দাম ছিল এক কিনতার ২০০ দিরহামের উপরে । চাউলের দাম ছিল 
আরো বেশি ।৩১ তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটা সচ্ছলতা ও উন্নৃতি পরিলক্ষিত 


(২৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৬৯, ১৭৭ । 
(২৯) প্রাগুক্ত, খঃ ১৪, পৃঃ ১৫ ৷ 

(৩০) প্রাগুক্ত, পৃঃ ১৭ । 

* এক র্তল হচ্ছে প্রায় এক পাউণ্ড বা আধা কেজি । 

(৩১) প্রাগুক্ত, পৃঃ ১১৭, ১৮৩, ২১৯, ২২০, ২২৩ ৷ ' 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১ 


হয়। ৭২৪ হিজরী সনে সুলতান নাসির খাদ্য শস্যের কর রহিত করে দেন। তখন সমগ্র 
খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল। ফলে সুলতানের কল্যাণের জন্যে অনেকেই দু'আ 
করেন ।৩২ 


সুলতানের নায়েবও তখন বহু কর রহিত করে দেন। তার মধ্যে রয়েছে গো-খাদ্যের কর, 
দুধ-কর এবং চামড়ার উপর কর বাজার পরিদর্শকদের থেকে অর্ধ দিরহামের অতিরিক্ত যে 
কর' নেয়া হত তা তিনি বাতিল করে দেন। লাশ দাফন-কাফনে নিয়োজিত ব্যক্তিদের আয় 
থেকে যে কর নেয়া হত তাও তিনি বাতিল করে দেন। অপরিপক্ূ খেজুর বিক্রয়ের বিধি-নিষেধ 
তিনি প্রত্যাহার করেন । ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায়। এমনকি তখন বলা হত যে, 
এক কিনতার* খাদ্যশস্য বিক্রি হত ১০ দিরহামে।৩৩ 


পরবর্তীতে লবণ-কর এবং প্রাসাদ-করও রহিত করলেন।৩৪ অনুরূপভাবে ছাগল-ভেড়ার 
করের অর্ধেক প্রত্যাহার করে নেন, যেমন করেছিলেন স্থানীয় ও বিদেশী সুতার করের ক্ষেত্রে ৷ 
ফলে জনগণ আনন্দিত হয়।৩৫ এ আমলটি রাজকীয় বিলাস-ব্যসনের জন্য চিহ্নিত হয়ে আছে 
অবশ্য, যদিও তখন জনগণ ক্ষুধা-তৃষ্ণায় আর্ত-চীৎকার করছিল। তখন ৭৩২ হিজরী সনে 
সুলতান মালিক নাসিরের পুত্র আনুক মুহাম্মদের সাথে আমীর সাইফুদ্দীন বাক্তামার আস-সাকী- 
এর কন্যার বিবাহ হয়। এঁ বিবাহে যৌতুক ছিল দশ লাখ দীনার। এই বিবাহ ভোজে বকরী, 
মুরগী ও ঘোড়া-গরু মিলিয়ে প্রায় ২০ হাজার প্রাণী যবেহ করা হয়েছিল । ১৮ হাজার কিনতার 
মিষ্টানু বিতরণ করা হয়েছিল । আলোকসজ্জায় তিন হাজার কিন্তার তৈলাদি পোড়ানো 
হয়েছিল ।৩৬ 


(৩২) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৪, পৃঃ ১১৫ । 
* কিনতার=১০০ রতল যা ১ মণের অধিক । 

(৩৩) প্রাগুক্ত, ১৪, পৃঃ ১৯০ । 

(৩৪) প্রাগুক্ত, পৃঃ ২৯৩ । 

(৩৫) প্রাগুক্ত, পৃঃ ৩২৭ । 

(৩৬) প্রাগুক্ত, পৃঃ ১৬৫ । 


http://IslamiBoi.wordpress.com 


গ. শিক্ষা ব্যবস্থা 

এঁ যুগে যখন জ্ঞান-বিজ্ঞান ও বিদ্যা চর্চার ব্যাপক প্রচলন ছিল, তখনই ‘জাহিয’ শিক্ষক 
শ্রেণীর সমালোচনা করেন এবং তাদের দোষ-ক্রটি বর্ণনা করেছেন ৷ জ্ঞান-বিজ্ঞানের শ্রথ গতি 
ও মন্দাভাবের আমলে অবস্থা যে কত শোচনীয় ছিল, তা সহজেই অনুমেয় । 

সে যুগের শিক্ষকদের দুরবস্থা সম্পর্কে অবগতির জন্যে আমরা ইব্‌ন কাসীরের বক্তব্যটুকু 
উদ্ধৃত করছি, যা তিনি শায়খ মুহাম্মদ ইব্‌ন জাফর ইব্‌ন ফিরআউনের জীবনী বর্ণনা প্রসঙ্গে 
. উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রায় চল্লিশ বছর পর্যন্ত শায়খ মুহম্মদ বিশ্ববিদ্যালয়ে 
শিক্ষকতা করেছেন। আমি তার নিকট একাধিক বিষয়ে পড়াশুনা করেছি। ছোট ছোট 
ছেলেদেরকে তিনি কঠিন কঠিন বর্ণগুলো শিক্ষা দিতেন । যেমন ‘রা’ ইত্যাদি । তার কোন সঞ্চয় 
ছিল না । ছিল না কোন বাসগৃহ বা ধনসম্পদ। খাবারের দোকান থেকে কিনে খেতেন এবং 
বিশ্ববিদ্যালয়েই রাত্রি যাপন করতেন ।৩৭ 

শিক্ষকদের দুরবস্থার কথাটা আরও পরিষ্কার হয় যখন আমরা অবগত হই যে, সেযুগে 
মাদ্রাসার একজন ছাত্রের মাসিক বৃত্তি ছিল ১০ দিরহাম ৷ উচ্চতর শ্রেণীর ছাত্রদের বৃত্তি ছিল ২০ 
দিরহাম এবং একজন শিক্ষকের বেতন ছিল ৮০ দিরহাম ৩৮ এটি সে সময়ে যখন একটি 
ছাগল-ভেড়ার বাচ্চার দাম ছিল ২৫০ দিরহাম ৩৯ অন্য কথায়, এর মূল্য ছিল একজন 
শিক্ষকের মাসিক বেতনের তিনগুণ ৷ সম্ভবত এটিই ছিল অধঃপতনের যুগে শিক্ষার মন্দা 
বাজার-_-কথিত সোনালি বাণীর বাস্তব উদাহরণ ৷ 


১. যুগের বৈশিষ্ট্যাবলী 

(১) এ যুগের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিদর্শন 

জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্ৰসমূহ £ শিক্ষা কেন্দ্ৰসমূহ বাগদাদ, বসরা, কুফা ও মদীনা থেকে 
দামেশ্ক, কায়রো, কুদ্‌স, আলেকজান্দিয়া, হামাত, হালাব, আলেপ্পো, হিম্‌স, উসুয়ূত ও 
ফায়্যুম নগরীসমূহে স্থানান্তরিত হয়। ফলে জ্ঞানার্জনকারীদের উপাধির বহর বেড়ে যায় । 
যথা--দিমাশ্কী, হালাবী, কাহেরী, ফায়্যুমী, ই্কান্দরী, মাক্দেসী, হামাবী, সুয়ৃতী ও হিমসী 
ইত্যাদি । এই যুগে কায়রো সেই ভূমিকা পালন করছে, যা ইতিপূর্বে বাগদাদ পালন করতো । 
ফলে আলিম-উলামা ও কবি-সাহিত্যিকগণ কায়রোতে ভিড় জমান । 


(৩৭) ইবন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১১৮ । 
(৩৮) প্রাগুক্ত, পৃঃ ৩৩৬ । 
(৩৯) প্রাগুক্ত, পৃঃ ৩২৫ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ 

(২) সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা 

জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা থেকে শাসকবর্গের মনোযোগ প্রত্যাহৃত হল। 
লেখককে তার গ্রন্থের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে পুরস্কৃত করার সেই যুগটি গত হয়ে যায় খুব 
অল্প সংখ্যক সুলতান, আমীর, উষীর ও খলীফাই জ্ঞানার্জনের প্রতি, আলিম লোকদের সাথে 
বন্ধুত্ব স্থাপনের প্রতি অথবা কবিতা শ্রবণে তৃপ্তিলাভের প্রতি গুরুত্ব দিতেন । তারা আরবী 
সাহিত্যের স্বাদ কী করে আস্বাদন করবেন-_যেখানে আরবী ভাষায় তাদের কোন ব্যুৎপত্তিই 
ছিল না । অবশ্য তাদের কেউ কেউ ইতিহাস শান্তরের প্রতি অনুরাগী ছিলেন। ফলে তীদের 
পৃষ্ঠপোষকতায় কতক ইতিহাস গ্রন্থ ও বিশ্বকোষ রচিত হয়েছিল। 
(৩) ইতিহাস ও সমাজ বিজ্ঞানের উৎকর্ষ 

ইব্‌ন খালদূনের 'মুকাদ্দমা' গ্রন্থটি এ শাস্ত্রের শীর্ষস্থানীয় গ্রন্থ । ইতিহাস দর্শনের গুরুত্ব 
ইব্ন খালদূন যথার্থরূপে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেন-_ কোন বিশেষ শাস্ত্রের 
তত্তবানুসন্ধানীর জন্যে তার ঘটনা প্রবাহ লেখাই মুখ্য কাজ নয় বরং তার কাজ হল শাস্ত্রের স্থান 
ও তার প্রকারভেদ নির্ণয় করা । পরবর্তী লেখকগণ সে অনুসারে ক্রমান্বয়ে ঘটনাবলী ও তথ্যাদি 
সন্নিবেশিত করবেন, যাতে এক সময় এই শান্তর পূর্ণতা লাভ করতে পারে। তখন অবশ্য 
রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সামরিক জ্ঞান-বিজ্ঞানেরও প্রসার লাভ করে। 


(8) গ্রন্থাগার ও ঘরবাড়ি ধ্বংস 

বড় বড় গ্রন্থাগারের সংখ্যা ত্রাস পেয়েছিল। কারণ বাগদাদ লুগ্ঠনের সময় মোগল ও 
তাতাররা গ্রন্থাগারগুলো পুড়িয়ে দিয়েছিল এবং নদীবক্ষে নিক্ষেপ করেছিল । তদ্রুপ স্পেন 
অধিকার করার পর সেখানকার অধিবাসীরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। ইসলামী 
উপদলগুলোর পারস্পরিক দ্বন্দ-সংঘাতের ফলশ্রুতিতেও বনু মূল্যবান গ্রন্থ বিনষ্ট হয়েছিল৷ 
যেমন মাহমুদ গযনবী মুতাযিলাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিলেন। তবে সবচাইতে 
প্রলয়ন্করী ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল তাতারদের হাতে৷ তারা নরহত্যায় মেতে উঠেছিল, 
ঘরবাড়ি ধ্বংস করেছিল, বইপত্র পুড়িয়ে দিয়েছিল এবং যেগুলো তারা লুট করে নিতে পারেনি, 
সেগুলো নষ্ট করে দিয়েছিল। 


(৫) সঙ্কটকালে মানুষ ধর্মের আশ্রয় খৌজে 

আৱবগণ পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। স্পেনবাসীরা আন্দালুস পুনঃ অধিকার করে 
নিল। মোগলরা শহরের পর শহর ধ্বংস করে দিল এবং মোগল, তুর্কী ও বর্বররা শহরগুলোকে 
নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল । অবশ্য কতক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আরব সুলতানদের 
হাতে রয়ে যায়। যেমন ঘটেছে ইয়ামানে ও মাগরিবে।* তখন মুক্তির আশায় মানুষ ধর্মের 
দিকে ঝুঁকে পড়ে। এ পর্যায়ে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাৎমুখিতা দেখা দিল এবং কতক লোক 
বাজে বিষয়াদি ও কিস্সা কাহিনীর প্রতি ঝুঁকে পড়ল । যেমন ঘটেছিল মহাকাশ বিজ্ঞান, 
জ্যোতিষশাস্ত্ৰ ও রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে । 


* মূরক্কো-তিউনিসিয়া অঞ্চল । 


http://IslamiBoi.wordpress.com 


২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(৬) শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা 

মামলুক সুলতানদের আমলে মিসর ও সিরিয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এটি 
সে সময়ের কথা যখন মামলুক সুলতানগণ ভারতীয় উপমহাদেশ থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত 
মোগল আধিপত্যের প্রভাবাধীন ছিল। 

আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ১৪তম খণ্ডে প্রায় ৮০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা 
উল্লেখ করা হয়েছে।. এর প্রধানগুলো ও সিংহভাগই ছিল সিরিয়াতে আর অবশিষ্টগুলো কুদ্‌স, 
হালাব, বাআ‘লবাক, হিম্‌স, হামাতু ও কায়রোতে ছিল। 

ইব্ন কাসীর (র) কায়রোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখে তেমন কোন গুরুত্ব দেননি 
এ কারণে যে, এ গ্রন্থটি হল ইব্‌ন আসাকির (র)-এর লিখিত ‘তারীখে দামেশ্ক' গ্রন্থের 
পরিশিষ্ট গ্রন্থ । তদুপরি জীবনের বিভিন্ন শাখায় অধঃপতনের প্রেক্ষিতে অধঃপতিত যুগ হিসেবে 
চিহ্নিত এ যুগের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যের তথ্যটি সামঞ্জস্যশীল মনে হয় না। তবে 
মোগলদের ধ্রংসযজ্ঞের মুখে বহু বড় বড় আলিম-উলামা সিরিয়া ও মিসরে পালিয়ে 
গিয়েছিলেন বলে এতদঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাধিক্যের তথ্যটি সত্য প্রতীয়মান হয় । 
তদুপরি নুরুদ্দীন জঙ্গীর শাসনামল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে প্রচুর সম্পত্তি ওয়াকফ করার 
বিষয়টিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাধিক্যের সত্যতার প্রমাণ করে। তৃতীয়ত, এ সময়ে শাফিঈ, 
হানাফী, হাম্বলী ও মালেকী মাযহাব অনুসারীদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এই 
তিনটি কারণে সে যুগে প্রচুর সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তখন শিক্ষা 
প্রতিষ্ঠানগুলোর প্রধান লক্ষ্য ছিল কুরআন ও হাদীস শিক্ষা দেয়া । চিকিৎসা শাস্ত্র, ভাষাতত্ব ও 
অন্যান্য শাস্ত্রের প্রতি তখন গুরুত্ব কম ছিল। 


(৭) জ্ঞান চর্চা শিক্ষকদেরকে উচ্চ পদের যোগ্য করে তোলে 

বহু শিক্ষক, উষীর, নায়েব ইত্যাদি বড় বড় প্রশাসনিক পদের তুলনায় কাযী, মুফতী, 
খতীব, শায়খ, ইমাম, বায়তুল মালের কার্যনির্বাহী, ভাণ্ডার পরিদর্শক, 'রাষ্ট্রীয় সংরক্ষণাগার 
ওয়াক্‌ফ স্টেট পরিদর্শক ও কারামুক্তি প্রার্থী দফতরের পরিচালক পদে অধিকসংখ্যক নিয়োগ 
লাভ করেন। 


http://IslamiBoi.wordpress.com 


২. ইব্‌ন কাসীর (র)-এর জীবনী 

(ক) ব্যক্তি পরিচয় 

তাঁর নাম ইসমাঈল ইবন উমর ইবন কাসীর ইব্‌ন দূ ইবৃন কাসীর ইব্‌ন দিরা আল- 
কুরায়শী । তীর খান্দানটি কুরায়শের বনী হাসালা শাখা গোত্রের অন্তর্ভুক্ত ৷ সম্ত্রান্ত গোত্রর্ূপে এ 
গোত্ৰটির খ্যাতি রয়েছে । তাদের বংশ লতিকা সংরক্ষিত রয়েছে। 

আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আল মিয্যী এ বংশ লতিকার কিছু অংশ সম্পর্কে অবগতি লাভ 
করেছেন যদ্দরুন তিনি আনন্দিত হন ও অনেকটা বিস্ময়বোধ করেন। এ জন্যে তিনি আমার 
বংশ তালিকায় ‘আল কুরায়শী’ উপাধি লেখা শুরু করেন ।৪০ 
‘আমার নিকট এটি ইব্ন কাসীর (র)-এর বিশুদ্ধতম বংশ তালিকা কারণ, ইব্‌ন কাসীর 
(র) তার ইতিহাস গ্রন্থ ‘আল-বিদায়া ওয়ান্‌ নিহায়া'তে নিজে এটি উদ্ধৃত করেছেন। এজন্যে 
তার নাম ও বংশ পরিচয়ে যে মতভেদ পরিলক্ষিত হয়ে থাকে সে সম্পর্কে আমরা আলোকপাত 
করবো না ৪১ কারণ যার সম্পর্কে এসব বিবৃতি তার সুস্পষ্ট বক্তব্যের বিপরীতে অন্য সব তথ্য 
একেবারে গুরুত্হীন । 

জন্ম £ ৭০১ হিজরী সনে ইব্ন কাছীর (র) জন্মখহণ করেন । যেমনটি ‘আল-বিদায়া ওয়ান 
নিহায়া’তে তিনি উল্লেখ করেছেন।৪২ এ থেকে তার জন্ম তারিখ সম্পর্কে যে মতপার্গক্য ছিল 
তার নিরসন হল ।৪৩ তার জন্মস্থান ছিল 'বুসরা'*-এর অন্তর্গত ‘মিজদাল' নামক জনপদে । 
‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে তার জন্মস্থান 'মুজায়দিল' বলে তিনি উল্লেখ করেছেন ।88 
যতদূর মনে হয় ভুলক্রমেই এমনটি লিখিত হয়েছে। 

তার পিতা £ তার পিতা হলেন খতীব শিহাবউদ্দীন আবূ হাফ্‌স উমর ইবন কাসীর । তিনি 
বসবাস করতেন বুসরা নগরীর পশ্চিমে অবস্থিত ‘শারকাবীন' গ্রামে । বূসরা ও শারকাবীনের 
দূরত্ব খুবই সামান্য । খতীব শিহাবউদ্দীন ৬৪০ হিজরীতে জন্মগ্রহণ করেন৷ তার মাতুল গোত্র 
বনু উকবায় তিনি বিদ্যার্জনে ব্রতী হন। তিনি চমৎকার কবিতা লিখতেন ৷ বুসরার আন্নাকা 
অঞ্চলের বিদ্যালয়সমূহে তিনি লেখাপড়া করেন। তারপর বুসরার পূর্বদিকে অবস্থিত খিতাবা 
জনপদে চলে যান ৷ তিনি শাফিঈ মাযহাব অবলম্বন করেন এবং ইমাম নওয়াবী ও ইমাম 
গাযারীর নিকট বিদ্যা শিক্ষা করেন৷ তিনি সেখানে প্রায় ১২ বছর অবস্থান করেন। 


(8০) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৩২ । 

(8১) ইব্‌ন হাজর, আদদুরারুল কামিনা, খঃ ১, পৃঃ ২৯৯, ৩৭৭ । দাউদী, তাবাকাতুল মুফাস্সিরীন, খঃ ১, পৃঃ ১১০ । 
$ তাবাকাতুল হুফ্‌ফাজ পৃঃ ৫৭, যিরকানী আল-আলাম, খঃ ১, পৃঃ ৩২০ । 

(৪২) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২২। 

(৪৩) ইব্‌ন কাসীর, উমাদাতুত্‌ তাফসীর (আল মুকাদ্দামা) খঃ ১১, পৃঃ ২২ ৷ যারকানী, আল ইলাম, খঃ ১; পৃঃ ৩৭ । 

* বর্তমানে উযা হুরান নামে পরিচিত । 

(88) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১৪, পৃঃ ৩২ । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪ 


http://IslamiBoi.wordpress.com 


২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এরপর ফিরে আসেন ‘মিজদাল’-এ। এখানে তার বিবাহ হয়। আবদুল ওহ্‌হাব, আবদুল 
আযীয ও ইসমাঈল নামক তিন পুত্রের জনোর পর তার কয়েকজন কন্যা সন্তানও 
জন্ুগরহণ করে। এছাড়া ইউনুস ও ইদ্রীস নামক দুই পুত্রও জন্মগ্রহণ করে। ইব্‌ন কাসীরের 
পিতার একটি প্রসিদ্ধ জীবনালেখ্য ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে লিপিবদ্ধ আছে।৪৫ ৭০৩ 
হিজরীতে মুজায়দিলে ইব্‌ন কাছীরের পিতার ইন্তিকাল হয়। তখন ইসমাঈল-এর বয়স প্রায় 
তিন বছর । 
(২) শৈশব ও যৌবন 

ইব্‌ন কাসীর (র)-এর সহোদর আবদুল ওহ্‌হাব ৭০৭ হিজরীতে সপরিবারে দামেশ্‌কে 
চলে যান । তার সম্পর্কে ইব্‌ন কাসীরের মন্তব্য, “তিনি আমাদের সহোদর এবং আমাদের প্রতি 
অত্যন্ত স্নেহবৎসল ছিলেন ।”৪৬ ইব্‌ন কাসীর (র) হিজরী ৮ম শতাব্দীতে মামলুক সুলতানদের 
শাসনামলে তার যৌবনকাল অতিবাহিত করেন। তাতারীদের আক্রমণ, একাধিক দুর্ভিক্ষ, 
হৃদয়-বিদারক দুর্যোগগুলো তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। তখন দুর্ভিক্ষে লক্ষ-লক্ষ লোকের 
প্রাণহানি ঘটে ৷ তিনি ফিরিঙ্গীদের সাথে সংঘটিত ক্রুসেড যুদ্ধগুলোও দেখেছেন। ক্ষুদ্র ক্ষুদ্র 
রাজ্যের প্রতিষ্ঠা, শাসকদের পারস্পরিক দ্বন্দ-সংঘাত ইত্যাদি তার সম্মুখেই সংঘটিত হয় । 
এতদসত্ববেও এ যুগে শিক্ষা-দীক্ষা এবং জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনের প্রবল উদ্দীপনা 
পরিলক্ষিত হয়। আমীর-উমারাদের আগ্রহ এবং বিজ্ঞজন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যে 
অকাতরে দান করার কারণে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান ও বহুসংখ্যক গ্রন্থ রচিত ও সংকলিত হয় । 

মৃত্যু ৪ ৭৭৪ হিজরী সনে ২৬শে শাবান বৃহস্পতিবার তার ইনতিকাল হয় । তার জানাযায় 
বহুসংখ্যক লোকের সমাগম ঘটে । তার ওসীয়ত অনুসারে তার সর্বশেষ আবাসস্থল সুফীদের 
গোরস্থানে শায়খুল ইসলাম তকী উদ্দীন ইব্ন তাইমিয়্যা (র)-এর কাছে তাকে দাফন করা হয় । 
যা দামেশকের বাব আন-নাসর-এর সংলগ্ন এলাকায় অবস্থিত । 
(৩) তীর শিক্ষকবৃন্দ 

ইব্‌ন কাসীর (র) প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। দশ বছর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি 
কুরআন মজীদ কণ্ঠস্থ করে নিয়েছিলেন শায়খ নূকুদ্দীন আলী ইব্ন ইব্নুহীজা কুরকী 
শাওবাকী দিমাশকী শাফিঈ (মৃত্যু £৪ ৭৩০ হিঃ)-এর ওফাত উপলক্ষে ইব্ন কাছীর (র) 
লিখেছেন, কুরআন হিফ্‌জ ও কিতাব অধ্যয়নে তিনি আমাদের সহপাঠী ছিলেন। আমি ৭১১ 
হিজরীতে কুরআন খতম করি ।'৪৭ 

শত শত শায়খের নিকট তিনি শিক্ষা গ্রহণ করেন। তবে তিনি যাদের দ্বারা প্রভাবিত হন 
এবং যাদের তিনি অনুসরণ করেন তাদের সংখ্যা খুবই অল্প ছিল। এদের মধ্যে শায়খ তকী 
উদ্দীন ইব্‌ন তাইমিয়া সর্বাগ্রগণ্য । কারণ তার সাথে ইব্ন কাছীর (র)-এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 
ইব্‌ন কাসীর তার অভিমত অনুসরণ করতেন এবং তালাকের মাসআলায় তার 
মতানুযায়ী ফতোয়া দিতেন। এ ব্যাপারে তিনি বিপদেও পড়েছিলেন এবং কষ্টও ভোগ 


(৪৫) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ১৪, পৃঃ ৩৩ । 
(৪৬) প্রাগুক্ত, পৃঃ ৪৮ । 
(৪৭) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃ ১৫৬, ৩২৬ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ 


করেছেন। আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইব্‌ন কাসীর (র)-এর লিখিত তথ্য সূত্রে আমরা তা 
জানতে পারি। হিজরী ৮ম শতাব্দীর প্রথমার্ধের বড় বড় ঘটনার বর্ণনায় এ তথ্যের উল্লেখ 
পাওয়া যায়। 

ইতিহাস শাস্ত্রে তিনি সিরিয়ার ইতিহাসবিদ কাসিম ইব্ন মুহাম্মদ বিরযালী (মৃত্যু ৭৩৯ 
হিঃ) দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কাসিম ইব্‌ন মুহাম্মদ (র)-এর ইতিহাস খ্রন্থ যা মূলত শায়খ 
শিহাবুদ্দীন আবূ শামা মাকদেসী-এর ইতিহাস গ্রন্থের পরিশিষ্ট । ইব্‌ন কাসীরের ইতিহাস গ্রন্থে 
উপরোল্লেখিত গ্রন্থের সবিশেষ প্রভাব লক্ষ্য করা যায় ৷ 

হাদীস শাস্ত্রে তার উপর প্রভাব বিস্তার করেছেন শায়খ মিয্যী ইউসুফ ইব্‌ন আবদুর 
রহমান জামালুদ্দীন (মৃত্যু ৭88 হিঃ) ৷ তিনি সে যুগে গোটা মিসরে স্বীকৃত ও প্রসিদ্ধ মুহাদ্দিস 
ছিলেন। ‘তাহযীবুল কামাল' গ্রন্থটি তার রচিত ইব্ন কাছীর (র) শায়খ ‘মিষ্যী’-এর 
অধিকাংশ গ্রন্থ তার কাছে অধ্যয়ন করেন। ইৰ্ন কাসীর (র) উক্ত শায়খের এতই ঘনিষ্ঠ 
সান্নিধ্য অর্জন করেছিলেন যে, শায়খের কন্যা ‘যায়নাব’কে তিনি বিবাহ করেন। তিনি 
হাদীসশাস্ত্র ও রাবীদের জীবনী সম্পর্কে শায়খ মিষয্যী থেকে প্রভৃত জ্ঞান অর্জন করেন।৪৮ তিনি 
অংক শাস্ত্রের শিক্ষা গ্রহণ করেন উস্তাদ ‘হাযরী’ থেকে 1৪৯ 


ইব্‌ন কাসীর (র)-এর আরো কতিপয় শিক্ষক 

(১) জনাব ইজ্জুদ্দীন আবূ ইয়া‘লা, হামযা ইব্ন মুআইয়িদুদ্দীন আবুল মা‘আলী, আস‘আদ 
ইব্‌ন ইজ্জুন্দীন আবূ গালিব মুযাফফর ইবনুল ওযীর আত তামীমী দামেশকী ইব্নুল কালান্সী 
(মৃঃ ৭২৯ হিঃ) ৷ ইনি মুহাদ্দিস ছিলেন। নেতৃত্বের গুণাবলীও তার মধ্যে ছিল। ৭১০ হিজরী 
সনে তিনি মন্ত্রীতব লাভ করেছিলেন ।৫০ 

(২) ইব্রাহীম ইব্‌ন আবদুর রহমান গাযারী। ইব্‌ন কাসীর (র) তার নিকট শাফিঈ 
মাযহাবের দীক্ষা গ্রহণ করেছেন এবং সহীহ মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থ তার কাছে অধ্যয়ন 
করেন ।৫১ 

(৩) নাজমুদ্দীন ইবনুল আসকালানী (র)। ৯টি মজলিসে ইব্‌ন কাসীর (র) তীর নিকট 
সহীহ মুসলিম অধ্যয়ন করেন। 

(8) শিহাবুদ্দীন আলহিজার ওরফে ইব্ন শাহ্‌না। আশরাফিয়া দারুল হাদীসে তিনি 
হাদীসের প্রায় ৫০০টি পুস্তিকা (: ১৯) অধ্যয়ন করেন। ৭৩০ হিজরীতে তার ইনতিকাল হয় । 
তার নাম ছিল আহমদ ইব্‌ন আবূ তালিব । 

(৫) কামালুদ্দীন ইব্‌ন কাযী শাহ্‌বাহ্‌, তার নিকট ইব্‌ন হাজিব রচিত উসূল বিষয়ক গ্রন্থ 
মুখতাসার’ পাঠ করেন। 


(৪৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২০৩, ২০৪ ৷ ইব্ন হাজর, আদদুরারুল কামিনা, 
খঃ 8৪, পৃঃ ৪৫৭ । 

(৪৯) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫৬ । 

(৫০) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫৩ । 

(৫১) প্রাগুক্ত, খঃ ১৪, পৃষ্ঠা ১৫২ । 


http://IslamiBoi.wordpress.com . 


২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(৬) শায়খ নাজমুদ্দীন মূসা ইব্‌ন আলী ইব্‌ন মুহাম্মদ জীলী দামেশ্্‌কী ৷ ইনি বিদগ্ধ 
জ্ঞানীজন এবং লেখক ছিলেন। ইব্নুল বাসীস নামে তিনি সুপরিচিত ছিলেন। লিপি বিদ্যায় 
উস্তাদ এবং স্থানীয় বিশেষজ্ঞ বলে তিনি বিবেচিত হতেন । ৭১৬ হিজরী সনে তার মৃত্যু হয় । 

(৭) শায়খ হাফিজ ও ইতিহাসবিদ শামসুদ্দীন যাহাবী মুহাম্মদ ইব্‌ন আহমদ কায়মায- তার 
নিকটও তিনি শিক্ষা লাভ করেন। ৭৪৮ হিজরী সনে তার মৃত্যু হয় । 

(৮) নাজমুদ্দীন মূসা ইবৃন আলী ইবৃন মুহাম্মদ, তিনি একাধারে শায়খ এবং উচ্চমানের 
কবি ছিলেন। ৭১৬ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। 

(৯) কাসিম ইব্‌ন আসাকির, ইব্ন শীরাযী, ইসহাক আসাদী মিসর থেকে তাকে অনুমতি 
দিয়েছেন আবু মূসা কুরাফী এবং আবুল ফাতাহ্‌ দাবূসী । 

এমন একজন মানুষ যিনি তার সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ, হাদীসবিশারদ, 
তাফসীরকারগণ এবং অংক শাস্ত্রবিদগণের কাছে গভীর জ্ঞান অর্জন করেছেন, এ ধরনের 
বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ খুব কমই দেখা যায় । 

দাউদী তার প্রশংসা করেছেন এভাবে-_ ‘আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে ইব্‌ন 
কাসীর (র) হাদীসের মূল পাঠ কণ্ঠস্থকারীদের মধ্যে অগ্রগামী ছিলেন এবং হাদীসের উৎস, 
পরিচিতি, রিজাল পরিচিতি এবং শুদ্ধাশুদ্ধ বিচারে বিজ্ঞতম ব্যক্তি । তার সমকালীন বিদগ্ধজন ও 
তার শায়খগণ তাঁর স্বীকৃতি দিতেন । ফিকাহ্‌ ও ইতিহাস শাস্ত্রের বহু কিছু তার নখদর্পণে ছিল। 
তিনি যা শুনতেন তা খুব কমই ভুলতেন। তিনি গভীর প্রজ্ঞার অধিকারী উত্তম ফিকাহ্বিদ 
ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। আরবী ভাষার আলোচনায় তিনি সার্থকভাবে অংশ 
নিতেন। কবিতা রচনা করতেন । আমি বহুবারই তার কাছে গিয়েছি কিন্তু কোন বার কিছু না 
শিখে এসেছি বলে আমার মনে পড়ে না ।৫২ 

ইব্‌ন কাসীর (র)-এর প্রশংসা বর্ণনায় হাফিজ যাহাবী (র) বলেন ঃ তিনি হাদীসসমূহের 
উৎস নির্ণয় করেছেন, সেগুলো যাচাই-বাছাই করেছেন, গ্রন্থ রচনা করেছেন, তাফসীর গ্রন্থ 
রচনা করেছেন এবং এসব ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন।৫৩ ‘আল মু‘জামুল মুখতাস' 
গ্রন্থে বলেছেন, “তিনি ফতোয়াবিশারদ ইমাম, প্রাজ্ঞ ও প্রসিদ্ধ মুহাদ্দিছ, বিজ্ঞ ফকীহ এবং 
হাদীসের বরাত সমৃদ্ধ তাফসীরে সিদ্ধহস্ত ৷” 

আবুল মুহাসিন হুসাইনী (র) বলেছেন, “তিনি একই সাথে ফতোয়া দিয়েছেন, শিক্ষকতা 
করেছেন, তর্কযুদ্ধে অংশ নিয়েছেন, ফিকাহ্‌, তাফসীর ও ব্যাকরণ শাস্ত্রে নতুন রচনাশৈলী 
উদ্ভাবন করেছেন এবং হাদীস বর্ণনাকারী ও হাদীসের সত্যাসত্য বিচারের ক্ষেত্রে গভীর জ্ঞানের 
অধিকারী ছিলেন ।৫৪ 

আল্লামা সুয়ূতী (র) তার সম্পর্কে বলেছেন, তার তাফসীর গ্রন্থটি অভূতপূর্ব, তার 
পদ্ধতিতে আর কোন তাফসীর গ্রন্থ সংকলিত হয়নি ।৫৫ 


(৫২) দাউদী, তাবাকাতুল মুফাসসিরীন, খঃ ১৪, পৃঃ ১১১ । 

(৫৩) যাহাবী, তাবাকাতুল হুফ্‌ফায্‌, খঃ ৪, পৃঃ ২৯ । 

(৫৪) আৰুল মাহাসিন আল হুসায়নি, যায়লু তাযকিরাতুল হুফ্ফায্‌, পৃঃ ৫৮ । 
(৫৫) সুয়ূতী, যায়লু তাবাকাতিল হুফ্‌ফাজ, পৃঃ ২২ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ 


গবেষণামূলক বিষয়াদিতে যেমন, ইতিহাসবিদ, তাফসীরকার এবং হাদীস বিশারদরূপে 
তিনি সামাজিক জীবনে এবং চিন্তার জগতে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছিলেন। আল্লামা 
যাহাবী (র)-এর পর তিনি উনম্মুস্্‌সা‘ওয়াত তানান্ধুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত 
হয়েছিলেন ৫৬ তিনি 'নুজায়বিয়ায়’ শিক্ষকতা করেন এবং ৭৪৮ হিজরী সনে ফাওকানী 
বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। 

দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় তিনি অংশগ্রহণ করেছিলেন। তার ইতিহাস 
গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে, তিনি সিরিয়ার নায়েবে সুলতানের সাথে সাক্ষাত 
করেছিলেন এবং সাইপ্রাসবাসীদের ভীতি প্রদর্শন ও শাস্তির ঘোষণা প্রদানসহ গুরুত্বপূর্ণ 
বিষয়াদি সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছিলেন।৫৭ অন্যত্র তিনি উল্লেখ করেছেন যে, তিনি 
খলীফার সাথে সাক্ষাত করেছিলেন এবং খলীফা তাকে বিনয়ী, বিচক্ষণ ও মিষ্টভাষী বলে 

ংসা করেছিলেন ।৫৮ 
চারিত্রিক বৈশিষ্ট্য 

অধঃপতনের যুগে রাজনৈতিক বিষয়াদিতে উলামা-মাশায়েখদের পরস্পর বিরোধী 
ভূমিকার কারণে দলীল-প্রমাণের প্রতি জনসাধারণের বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি হয়েছিল । তাই 
ফতোয়া প্রার্থী সংশ্লিষ্ট ফতোয়ার সাহায্যে সুলতানের বিকরুদ্ধে বিদ্রোহ বা আন্দোলন 
সংগঠিত করবে এমন আশংকায় তিনি সংশিষ্ট বিষয়ে ফতোয়া দানে বিরত থাকেন। যেমন 
কাযীর বিরুদ্ধে ফতোয়া দানে তিনি বিরত থাকতেন। কারণ ফতোয়া দ্বারা প্রশাসনকে ব্ব্রিত 
করা হয় ৫৯ 

অস্থিরতার এই যুগে রাজনৈতিক ,বিষয়ে নিজের রায় ঘোষণার ব্যাপারে তিনি যতটুকু 
রক্ষণশীল ছিলেন, অন্যদের সাথে মিলেমিশে কাজ করার ব্যাপারে তিনি ততটুকু উদার ও 
অকুণ্ঠ ছিলেন। হারীরিয়্রা তরীকার সাথে সংশ্লিষ্ট ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনকারী আবদুল্লাহ আল 
মুলাতী থেকে হাদীস বর্ণনা করাকে তিনি স্বভাবগতভাবে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে 
অপছন্দ করতেন ৷৬০ 


খ. রচনাবলী 

ইব্‌ন কাসীর (র) বিশেষত ইতিহাস, তাফসীর এবং হাদীস বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা 
করেছেন। তার প্রকাশিত ও পাণুলিপি আকারে বহু গ্রন্থ রয়েছে। 
(১) প্রকাশিত গ্রন্থরাজি 

(১) আল-বিদায়া ওয়ান নিহায়া £৪ এটির জন্যেই আমরা এই ভূমিকা লিখছি । এটি 
ইতিহাস বিষয়ক গ্রন্থ । ১৪ খণ্ডে সমাপ্ত । শেষ দু‘খণ্ড শেষ যুগের ফিতনা-ফাসাদ ও 


(৫৬) আলহাসানী, যায়লু তাযকিরাতিল হুফ্‌ফাজ পৃঃ ৫৮ ৷ ইবন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৮২, 
প্রাগুক্ত, পৃঃ ২৭৫ । 

(৫৭) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ৩২৯ ৷ 

(৫৮) প্রাগুক্ত, পৃঃ ২৫৭ ৷ 

(৫৯) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২১৬ । 

(৬০) প্রাগুক্ত. পৃষ্ঠা ৩২৭ ৷ | 


http://IslamiBoi.wordpress.com 


৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যুদ্ধবিগ্রহ বিষয়ক ৷ ইব্‌ন কাসীর (র) তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, “শায়খ শিহাবুদ্দীন আবূ 
শামা মাকদেসীর ইতিহাস গ্রন্থের পরিশিষ্ট স্বরূপ আমাদের শায়খ হাফিজ ইলমুদ্দীন 
বিরযালী যে ইতিহাস গ্রন্থ রচনা করেছেন এটি তার পরিশিষ্ট । তার ইতিহাস গ্রন্থের পরিশিষ্ট 
স্বরূপ এযুগ পর্যন্ত এতিহাসিক তথ্যসমূহ আমি এ গ্রন্থে সংযোজিত করেছি। তার ইতিহাস 
গ্রন্থ থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো চয়ন করার কাজ আমি শেষ করেছি ৭৫১ হিজরী 
সনে। হযরত আদম (আ) থেকে আমাদের এ যুগ পর্যন্ত তিনি যা লিখেছেন তা এখানে এসে 
শেষ হয়েছে ।৬১ 

কিন্তু ৭৩৮ হিজরীর পর থেকে ৭৫১ হিজরী পর্যন্ত সময়কালে বিরযালীর সংগৃহীত কোন 
তথ্য সম্পর্কে আমি অবগত হইনি ৬২ ইব্ন কাসীর তীর ইতিহাস গ্রন্থের অনুসরণ করে ৭৬৮ 
হিজরী সন পর্যন্ত পৌছান অর্থাৎ তার মৃত্যুর ৬ বছর পূর্ব পর্যন্ত ইতিহাস বিবৃত হয়েছে। 
সুতরাং বলা যায় যে, ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থটি, শায়খ শিহাবুদ্দান আবূ শামা 
মাকদেসীর (মৃঃ ৬৬৫ হিঃ) ইতিহাস গ্রন্থের পরিশিষ্টের পরিশিষ্ট ৬৩ 


সুতরাং এই কিতাবের বুনিয়াদ ও ভিত্তি হল শায়খ আবূ শামা মাকদেসীর ইতিহাস গ্রন্থ, 
এটিতে রয়েছে ৬৬৫ হিজরী পর্যন্ত সময়কালের তথ্য । তার পরবর্তী অংশের ভিত্তি হল 
বিরযালীর ইতিহাস গ্রন্থ ৬৪ এটি হল ৭৩৮ হিজরী সন পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর এক বছর পূর্ব 
পর্যন্ত । তারপর তথ্য সন্নিবেশিত করলেন ইব্ন কাসীর (র) ৭৬৮ হিজরী সন পর্যন্ত । অবশ্য 
‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থটি হুবহু আবূ শামার গ্রন্থ নয়। কারণ, ইব্‌ন কাসীর (র) 
ছিলেন আবূ শামা-এর ইতিহাস গ্রন্থ এবং বিরযালীর ইতিহাস গ্রন্থের পরিশোধন ও 


(৬১) প্রাগুক্ত, পৃঃ ১৯৪ । 

(৬২) আমাদের সম্মুখে উপস্থিত গ্রন্থে আমরা এই বর্ণনাভঙ্গি লক্ষ্য করি £ 

(ক) ইব্‌ন আসাকিরের (মৃত্যু ৫৭১) দামেশ্‌কের ইতিহাস (5৮১০১৮) 

(খ) আবূ শামা (মৃত্যু ৪ ৬৬৫) রচিত দামেশ্‌কের সংক্ষিপ্ত ইতিহাস (৪৯১০১৮ ১৮০-২) 

(গ) বিরযালী (মৃত্যু £ ৭৩৯) রচিত দামেশ্্‌কের সংক্ষিপ্ত ইতিহাসের পরিশিষ্ট (F১০৮ L০51 23) 

(ঘ) ইব্‌ন কাসীর (মৃত্যু ৪ ৭৭৪) রচিত, আল-বিদায়৷ ওয়ান নিহায়া (২4১ 1৯শ) 

(ঙ) শিহাবুদ্দীন ইব্‌ন হাজী (মৃঃ ৮১৬) রচিত, আল-বিদায়া ওয়ান নিহায়া-এর পরিশিষ্ট (4244419 42১41 423} 
আমার ধারণা, এটিই তার পূর্বতন আল-বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ ৷ 

(৬৩) ইনি হলেন শিহাবুদ্দীন আবদুর রহমান ইব্‌ন ইসমাঈল ইব্‌ন ইবরাহীম ইব্‌ন উছমান ইব্‌ন আবূ বকর ইব্‌ন আব্বাস, 
আবু মুহাম্মদ আল মাকদেসী ৷ তিনি ছিলেন একাধারে ইমাম, আলিম, হাফিজ, মুহাদ্দিস, ফকীহ ও ইতিহাসবিদ ! 
তিনি আবু শামা নামে প্রসিদ্ধ । তিনি দারুল হাদীস আল আশরাফিয়্যা-এর শায়খ এবং রুকনিয়্যাহ্‌ মাদ্রাসার শিক্ষক 
ছিলেন। তার রচিত গ্রন্থসমূহ হল বহু খণ্ডে সমাপ্ত ইখতিসার তারিখে দামিশ্ক [বিরযালী (র) এ গ্রন্থেরই পরিশিষ্ট 
রচনা করেছেন], শরহুশ শাতিবিয়্যাহ, আররাদ্দু ইলাল আমীরিল আউয়াল, আল মাবআছ, আল ইস্রা, 
আররাওদাতায়ন ফীদ দাউলাতায়ন আসসালাহিয়্যাহ্‌ ওয়ান নুরিয়্যাহ । ৫৯৯ হিজরীতে তাঁর জন্ম ‘আররাওদাতায়ন’ 
গ্রন্থের পরিশিষ্ট রূপে তিনি আরও কিছু তথ্য সংযোজ্ঞন করেছেন। তিনি হাদীস এবং ফিকাহ্‌ অধ্যয়ন করেছেন ফখর 
ইবন আসাকির ও ইব্‌ন আবদুস সালাম (র) থেকে । তিনি মুজতাহিদের স্তরে উন্নীত হয়েছিলেন। কবিতাও রচনা 
করেছেন । অতিরিক্ত পরিশ্রমের ফলে তার মৃত্যু হয়। ৬৬৫ হিজরী সনে তার বাসগৃহে তাকে দাফন করা হয় । 

(৬৪) বিরযালী হলেন, ইলমুদ্দীন আবু মুহাম্মদ আল কাসিম ইব্ন মুহাম্মদ ইব্‌ন বিরযালী। সিরিয়ার ইতিহাসবিদ । শাফিঈ 
মাযহাবের অনুসারী । ৬৬৫ হিজরীতে জন্মখৃহণ করেন। অর্থাৎ যে বছর শায়খ আবূ শামা মাকদেসী ইনতিকাল 
করেন সে বছর বিরযালীর জন্য হয়। ৭৩৯ হিজরীতে তিনি ইনতিকাল করেন। তখন তিনি ইহ্রাম বীধা অবস্থায় 
ছিলেন অতঃপর তাঁকে গোসল দেওয়া হয় এবং কাফন পরানো হয়। এক হাজারেরও অধিক শায়খ ও আলিম তার 
লাশ বহন করে নিয়ে যান। আন নূরিয়্যা মাদ্রাসায় তিনি শায়খুল হাদীস ছিলেন। তার কিতাবগুলো এ প্রতিষ্ঠানের 
জন্যে তিনি ওয়াকফ করে দেন। (ইব্‌ন কাসীর আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৯৬-৯৭) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ 


পরিমার্জনকারী । ইব্‌ন কাসীর (র) বলেন, তার ইতিহাস-গ্রন্থ থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো 
চয়ন করার কাজ শেষ করি ৭৫১ হিজরী সনের জুমাদাল উখরার ২০ তারিখ বুধবারে ।৬৫ 
তিনি তার এই গ্রন্থটিকে কয়েকটি ভাগে ভাগ করেছেন ৪ 

(১) প্রথম অংশে রয়েছে আরশ্-কুরসী, আসমান-যমীন ও এগুলোর মধ্যে যা আছে তা 
সৃষ্টির ইতিহাস এবং আসমান-যমীনের মধ্যবর্তী যা আছে সেগুলো সৃষ্টির ইতিহাস ৷ অর্থাৎ 
ফেরেশতাকুল, জিন, শয়তান ইত্যাদির বর্ণনা । আরও রয়েছে হযরত আদম (আ)-এর সৃষ্টি, 
আম্বিয়া-ই কেরামের ঘটনাবলী, ইসরাঈলীদের বিবরণ এবং আইয়ামে জাহিলিয়াতের 
ঘটনাবলীসহ হযরত মুহাম্মদ (সা)-এর নবুওত লাভ পর্যন্ত কালের ঘটনাবলী । 

(২) দ্বিতীয় ভাগে রয়েছে নবী করীম (সা)-এর ওফাতের পর থেকে ৭৬৮ হিজরী পর্যন্ত 

(৩) তৃতীয় পর্যায়ে রয়েছে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য অশাস্তি, বিপর্যয়, কিয়ামতের 
আলামতসমূহ, পুনরুথান, হাশর-নশর, কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা ও জান্বাত- 
জাহান্নামের বিবরণ । 

ইতিহাস গ্রন্থ সংকলনে তিনি তার পূর্বে সংকলিত ইতিহাস গ্রন্থগুলোর তথা তারীখে 
তাবারী, তারীখে মাসউদী ও তারীখে ইব্নিল আছীর ইত্যাদি গ্রন্থের রীতি অনুসরণ করেছেন । 
ঘটনাবলী তিনি বছরওয়ারী বর্ণনা করেছেন। এগুলো বর্ণনায় তিনি বিভিন্ন শিরোনাম ব্যবহার 
করেছেন। প্রথমে তিনি বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী বর্ণনা করেছেন। তারপর এ বছর যারা 
ইনতিকাল করেছেন তাদের জীবনী আলোচনা করেছেন। কবিতার উদ্ধৃতি আছে প্রায় সব 
পৃষ্ঠাতেই । অনেক সময় তার স্বরচিত কবিতা কিংবা প্রাসঙ্গিক কুরআনুল করীমের আয়াত ও 
হাদীস দ্বারা প্রমাণ উপস্থাপন করেছেন। 

এই গ্রন্থটি বহুবার মুদ্রিত হয়েছে। আমার মনে হয় এর প্রাচানতম মুদ্রণ হল ১৩৪৮ 
হিজরীর মুদ্রণটি । বাদশাহ আবদুল আযীয ইব্‌ন আবদুর রহমান আল সউদ এটি মুদ্রণ ও 
প্রকাশে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। আসতানাতে অবস্থিত ওলীউদ্দীন লাইব্রেরীতে 
রক্ষিত কপি থেকে কুর্দিস্তান আল আলামিয়া প্রেসে এটি মুদ্রিত হয়েছিল । 

দ্বিতীয়বার মুদ্রিত হয়েছিল কায়রোর আস্সা‘আদাহ্‌ ছাপাখানায় ১৩৫১ হিজরীতে । 
তারপর দুই খণ্ডে আলাদা-আলাদা ছাপা হয় মিসরে অনুরূপভাবে শায়খ ইসমাঈল আনসারী 
কর্তৃক পরিমার্জিত রূপে রিয়াদে ছাপা হয় ১৩৮৮ হিজরী সনে, তবে এ সকল মুদ্বণে বিভিন্ন 
ক্ৰটি ছিল। এ জন্যে সকল ক্রুটি-বিচম্যুতি পরিশোধন করে বর্তমান মুদ্রণের ব্যবস্থা করা 
হয়েছে। এ প্রসংগে আমরা উল্লেখ করতে পারি যে, শিহাুদ্দীন ইব্‌ন হুয্যী (ওফাত ৮১৬ হিঃ) 
‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থের পরিশিষ্ট গ্রন্থ রচনা করেছিলেন ৭৪১ হিজরী থেকে 


(৬৫) প্রাপ্তক্ত, পৃষ্ঠা ১৯৪, তার সংকলন ‘আলমুকতাফা লি তারীখে আবীশামা' এটিকে তিনি আবূ শামা রচিত ইতিহাস গ্রন্থ 
‘আর রাওদাতায়ন'-এর সাথে সংযোজন করেছেন। জুরজী যায়দান তার তারীখে আদাবিল লুগাতিল আরাবিয়্যাহ 
গ্রন্থের তৃতীয় থণ্ডে এরূপ উল্লেখ করেছেন। তাতে ৭২০ হিজরী পর্যন্ত কালের ঘটনাবলী তিনি বিবৃত করেছেন। 
‘কৃপরিলীতে' এর একটি কপি রয়েছে। কায়রোর আস্তর্জাতিক আরবী বিশ্ববিদ্যালয়ের পাঞুলিপি বিভাগে এর একটি 
ফটো কপি রয়েছে। তার শিষ্য তকীউদ্দীন ইব্ন রাফি সালামী (মৃত্যু ৭৭৪ হিঃ) ‘আল ওফিয়্যাতে' এর একটি 
পরিশিষ্ট লিখেছেন । ‘দারুল কুতুব আলমিসরিয়্যাতে' এর একটি কপি রয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


৩২ আল-বিদায়া ওয়ান ন্তায়া 


৭৬৯ হিজরী সন পর্যন্ত সময়কালের এঁতিহাসিক তথ্যাদি সন্নিবেশিত করে। বার্লিনে তার 
একটি কপি রয়েছে। 

আমরা এ বিষয়ে এতিহাসিক জুরজী যায়দানের একটি অভিমতের বিরোধিতা করি। তিনি 
বলেছেন যে, ‘বিরযালী’ রচিত ‘আল মুকতাফা লি তারীখে আবী শামাহ্‌' গ্রন্থটি ইবন আসাকির 
রচিত ‘ইখতিসারু তারীখ-ই-দামিশক’ গ্রন্থের পরিশিষ্ট । জুরজী যায়দান উল্লেখ করেছেন যে, 
আররাওদাতাইন ফী আখবারে দাওলাতাইন আস্সিলাহিয়্যাহ্‌ ওয়ান নুরিয়্যাহ্‌’ গ্রন্থের সাথে 
‘আল মুকতাফা লি তারীখে আবী শামাহ্‌’-এর সম্পর্ক রয়েছে তা সঠিক নয় । 

যেহেতু ইব্‌ন আসাকীর-এর ইতিহাস গ্রন্থটি হল এ সিরিজের মূল ভিত্তি যা সর্বমহলে 
সুপরিচিত ৷ ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’-ই যেহেতু এই ভিত্তির উপরই প্রতিষ্ঠিত, তাই ইব্‌ন 
আসাকির সম্বন্ধে কিছু বলা দরকার-_ যদিও এখানে তার আলোচনা খুব একটা প্রাসংগিক 
নয়। . 

তিনি, ইব্‌ন আসাকির, হাফিজ আবুল কাসেম আলী ইব্ন আবু মুহাম্মদ হাসান ইব্ন 
হিবাতুল্লাহ্‌ ওরফে ইব্‌ন আসাকির দিমাশকী ৷ তার উপাধি ছিল সেকাতুদ্দীন । তিনি সিরিয়ার 
মুহাদ্দিছ, শাফিঈ মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ ফকীহ্‌ । কোন কোন সফরে তিনি সামআনীর 
সফরসঙ্গী ছিলেন ৷ দামেশ্্‌কের নূরিয়া মাদ্রাসায় অধ্যাপক পদে নিয়োগ লাভ করেছিলেন। তার 
রচিত ‘তারীখে দিমাশৃক'’ গ্রন্থের জন্যে তিনি সমধিক খ্যাতি লাভ করেন। খতীব আবূ বকরের 
‘তারীখ-ই বাগদাদ’ গ্রন্থের রচনা-রীতি অনুসরণে ইবনে আসাকির ৮০ খণ্ডে সমাপ্ত এই 
গ্রন্থটি সংকলন করেছেন। তাতে তিনি ইসলামের প্রারম্ভিক যুগ থেকে তার সমসাময়িক কাল 
পর্যন্ত দামেশ্‌কে বসবাসকারী এবং দামেশ্্‌কে আগত গুরুত্পূর্ণ ব্যক্তিবর্গ, রাবীগণ, 
মুহাদ্দিসগণ, হাফিজগণ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের জীবনী আলোচনা করেছেন। 
দামেশৃ্‌কের “মাজমা আল ইলমী আল-আরবী”-এর অর্থানুকল্যে এ গ্রন্থের কতক অংশ 
প্রকাশিত হয়েছিল আর কতক অংশ প্রকাশিত হয়েছিল দামেশ্্‌কের ‘রাওদাতুশ্শাম’ 
প্রকাশনালয়ের সহায়তায় । 

এই গ্রন্থের কয়েকটি পরিশিষ্ট গ্রন্থ রয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ হল ঃ 

মুল রচয়িতা ইব্‌ন আসাকির (র)-এর পুত্র আলকাসিম রচিত পরিশিষ্ট । 

সদরনদ্দীন বাক্রী-এর রচিত পরিশিষ্ট । 

উমর ইব্ন হাজিব রচিত পরিশিষ্ট । 

আলোচ্য গ্রন্থের কয়েকটি সার-সংক্ষেপ গ্রন্থ রয়েছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ হল ৪ 

ইখতিসারে আবী শামা, এটির পরিশিষ্ট লিখেছেন বিরযালী এবং পরবর্তী অংশ ইব্‌ন 
কাসীর (র)। 

‘লিসানুল আরব’ গ্রন্থ প্রণেতা জামালউদ্দীন ইব্‌ন মানযূর রচিত সংক্ষিপ্তসার । ইসমাঈল 
আজলূযী আল-জাররাহ্‌ কৃত সংক্ষিপ্তসার ৷ 

ইখতিসার-ই শায়খ আবুল ফাতহ্‌ আল খাতীব (ওফাত ১৩১৫ হিঃ) । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া তত 


(১) ইব্ন কাসীর (র)-এর অন্যান্য রচনা 
(২) তাফসীরুল কুরআনিল কারীম (তাফসীরে ইব্ন কাসীর) 

এটি প্রথমে ছাপা হয় বূলাকে, কানুজীর ‘ফাতহুল বয়ানের’ পার্ম্বটীকা রূপে এটি প্রকাশিত . 
হয়েছিল ১০ খণ্ডে। পুনরায় ছাপা হয় ১৩০০ হিজরীতে সাইয়িদ আবু তায়্যিব সিদ্দীক ইব্‌ন 
হাসান খান রচিত ‘মাজমাউল বয়ান ফী মাকাসিদিল কুরআন’ গ্রন্থের পার্ম্বটীকা স্বরূপ । ১৩৪৩ 
হিজরীতে এটি নাজদ ও তৎসংলগ্ন অঞ্চলের ইমাম সুলতান আবদুল আধীয ইব্‌ন আবদুর 
রহমান আল ফায়সাল-এর নির্দেশে মিসরের আল মানার ছাপাখানায় মুদ্রিত হয়। এটির 
পার্ম্মটীকায় ছিল ইমাম বগভী (র) রচিত তাফসীর ৷ পরে সংক্ষিপ্ত আকারে “উম্দাতুত্‌ 
তাফসীর আনিল হাফিজ ইব্‌ন কাছীর” নামে ১৯৫৬ খৃষ্টাব্/১৩৭৫ হিজরীতে পুনঃপ্রকাশিত 
হয়। এটি ৫টি খণ্ডে মুদ্রিত হয়। তাফসীর নং ১৬৮ ক্রমিক নম্বরে ৭ খণ্ডে সুন্দর হস্তাক্ষরে 
লিখিত মাক্‌ৃতাবাতুল আযহারিয়্যায় রক্ষিত পাস্ডুলিপি থেকে এটি মুদ্রিত হয়। ৮২৫ হিজরীতে ' 
মুহাম্মদ আলী সূফী এটির কপি করে দিয়েছিলেন। আমার জানা মতে এটি উৎকৃষ্টতম ছাপা ৷ 

ইব্‌ন কাসীর (র) কুরআন করীমের তাফসীর কুরআনের আয়াত দ্বারা, অতঃপর হাদীস 
দ্বারা এই নীতির অনুসরণ করেছেন। ইসরাঈলীদের মনগড়া বর্ণনাগুলোর তিনি সমালোচনা 
করেছেন। এগুলোর প্রতি তার কোন আস্থা ছিল না। তবে শরীয়ত যেগুলো সমর্থন করে, 
সেগুলো ব্যতিক্রম । তিনি তাফসীর গ্রন্থের সাথে ‘ফাযায়েলুল কুরআন’ও সংযুক্ত করে 
দিয়েছেন। যা ১৩৪৮ হিজরীতে স্বতন্ত্রভাবে মিসরে ছাপা হয়েছিল । অতঃপর তীর তাফসীরের 
সাথে পুনরায় ছাপা হয় । 
(৩) আল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ 

দারুল কুতুব আল্মিস্রিয়্যাতে এর একটি অশুদ্ধ কপি সংরক্ষিত আছে। ‘আলমাখতুতাত 
ইন্সটিটিউটে’ এর ফটোকপি মজুদ আছে। এ কিতাবটি অতি সাধারণভাবে কোন প্রকারের 
পরিশোধন পরিমার্জন ব্যতীত প্রকাশিত হয়। এর মধ্যে ছিল বহু ভুল ও বিকৃতি । ১৩৪৭ 
হিজরী সনে ‘আবুল হাওল’ প্রেসে এটি মুদ্রিত হয়। তবে পরিশোধিত ও পরিমার্জিত প্রকাশনা 
হল ১৪০১ হিজরী মুতাবিক ১৯৮১ খৃস্টাব্দে বৈরুতে প্রকাশিত মুদ্রণটি । আবদুল্লাহ আবদুর 
রহীম উসায়লীন এই মুদ্রণের তত্ত্বাবধান করেন। 
(ওফাত-৭৭৬ হিঃ) আগ্রহ পূরণার্থে ইব্ন কাসীর (র) এ গ্রন্থটি সংকলন করেছিলেন। এ গ্রন্থে 
সন্নিবেশিত রয়েছে হিজরী ৮ম শতাব্দীর মুসলিম ও ক্রুসেডারদের যুদ্ধ বিগ্রহের বর্ণনা । সেই 
যুগের বর্ণনা যে যুগে ইব্‌ন কাসীর (র) জীবন যাপন করেছিলেন। ইতিহাস শাস্ত্রে এটি একটি 
নির্ভরযোগ্য গ্রন্থরূপে বিবেচিত হয়। কারণ, সংশ্লিষ্ট ঘটনাবলী এই গ্রন্থে সততা ও বিশ্বস্ততার 
সাথে বর্ণিত হয়েছে। তিনি তার এ গ্রন্থটি একটি ভূমিকা দ্বারা শুরু করেন। এতে তিনি জিহাদে 
'উদ্বদ্ধকারী কুরআনের আয়াতসমূহ এবং এরপর এ বিষয়ক হাদীসসমূহ উল্লেখ করেছেন। মোট 
১৩টি হাদীস তিনি এখানে সন্নিবেশিত করেছেন। তারপর ক্রুসেডার ও মুসলমানদের মধ্যকার 
যুদ্ধ-বিগ্রহের কথা উল্লেখ করেছেন। এরপর আলেকজান্নিয়া সীমান্তে ফিরিঙ্গীদের আগ্রাসী 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫-- 


http://IslamiBoi.wordpress.com 


৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আক্রমণ এবং মুসলমানদের প্রতিরোধের কথা বর্ণনা করেছেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
যুগ থেকে শুরু করে খিলাফতে রাশেদা ও তার পরবর্তী যুগের সিরিয়ায় মুসলমানদের 
‘জিহাদ ফী সাবিলিল্লাহ্‌’-এর জন্যে অবিরাম প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। ফিরিঙ্গীদের 
' বায়তুল মুকাদ্দাস দখল এবং সালাহউদ্দীন আয়ুবী কর্তৃক তা পুনরুদ্ধারের ইতিহাস এবং গাযা, 
নাবলুস, আজলূন, কুর্ক, গাওর, শাওবাক ও সাফাদ অঞ্চল পুনরাধিকারের ইতিহাস লিপিবদ্ধ 
করেছেন। 


(৪) ইখতিসার-ই-উল্মিল হাদীস 

এটি হাদীসের পরিভাষা বিষয়ক একটি পুস্তিকা । “আল-বাইছুল হাছীছ ইলা মা‘রিফাতি 
উলুমিল হাদীস” শিরোনামে আহমদ মুহাম্মদ শাকির এটির ব্যা্যাগ্রন্থ লিখেছেন। এটা হচ্ছে 
ইব্‌ন কাসীর (র) কৃত ইবৃন সালাহ্‌-এর '‘মুকদ্দিমা' গ্রন্থটির সংক্ষিপ্ত সার । এ গ্রন্থের কয়েকটি 
মুদ্রণ হয়। 

(ক) ১৩৫৩ হিজরী সনে শায়খ মুহাম্মদ আবদুর রাষ্যাক হাম্যার পরিশোধন সহকারে এর 
মক্কা সংস্করণ প্রকাশিত হয়। 

(খ) ১৩৫৫ হিজরী সনে এর মিসরীয় সংস্করণ ছাপা হয়। আহমদ শাকির এটি সংশোধন 
করেছেন। 

(গ) কিছু অতিরিক্ত ব্যাখ্যা ও মন্তব্য সহকারে আহমদ শাকির ১৩৭০ হিজরী সনে এটা 
কায়রো থেকে পুনঃ প্রকাশ করেন। 


(৫) শামাইলুর রাসূল ওয়া দালাইলু নুবুওয়াতিহী ওয়া ফযায়েলিহী ও খাসাইসিহী 

এটি ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থ থেকে নেয়া হয়েছে। ১৩৮৬ হিঃ/১৯৬৭ খ্রীঃ 
কায়রো থেকে প্রকাশিত এ গ্রন্থটি মুস্তাফা আবদুল ওয়াহিদ কর্তৃক পরিশোধিত ও পরিমার্জিত । 

পরিশোধনে তিনি নিম্নে উল্লেখিত কপিগুলোর সাহায্য নিয়েছেন। 

(ক) ওলীউদ্দীন কৃত ফটোকপি, এটি ইতিহাস গ্রন্থ ক্রমিক নং ১১১০ রূপে ‘দারুল কুতুব 
আল মিসরিয়্যা’ গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। 

(খ) মাকতাবা-ই-তায়মুরিয়্যা সংরক্ষিত ইতিহাস গ্রন্থ নং ২৪৪৩ । 

"":' গৈ) আলেপ্পোর মাকতাবা-ই-আহমদিয়া পান্ডুলিপি থেকে সংরক্ষিত কপি অনুসারে ১৩৫১ 
“হিঃ সনে দারুস সাআ'দা প্রকাশনী থেকে প্রকাশিত কপি। 


_(&) ইখ্তিসারু আস সীরাতুন নাবাবিয়্যাহ 

ও ‘আলবক্ায়া ‘ওয়ান নিসয়' পেরে সংরুলিত গ্রন্থ । এতে ইবন কাসীর (র)-এর 
_জযুহেলী,যুগের জারকইতিহাস এবং সীরাতুর্বী-(সা) বিষয়ক আলোচনা স্থান পেয়েছে। ‘আল 
, বিদায়া, ওয়ান নিহায়া'-এর ২য় খণ্রের::শেয় থেরে ৫ম. খণ্ডের শেষ পর্যন্ত প্রায় তিন খণ্ডের 
বা {বহক (আটি ছি ॥ ভাজ হং নটি বহয় 
“প্রকাশিত হয়েছে যেমন ২ EE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ 


(ক) মিসরীয় মুদ্রণ ৪ ১৩৫৮ হিঃ/১৯৫৭ খ্রীঃ আরিফ লাইব্রেরীতে রক্ষিত কপি অনুসারে 
“আল ফুসূল ফী ইখতিসারে সীরাতে রাসূল (সা)” শিরোনামে প্রকাশিত হয়৷ 

(খ) বৈরুত ও দামেশ্্‌কের ‘মুআস্সাসাতু উলুমিল কুরআন ওয়া দারুল কলম’ 
প্রকাশনালয়ের প্রকাশনা । ১৩৯৯-১৪০০ হিজরীর মধ্যে ডঃ মুহাম্মদ ঈদ আল-খাতরাবী ও 
প্রফেসর মুহিউদ্দীন মস্ত এই সংস্করণটি সম্পাদনা করেন। 
(৭) আহাদীসুত তাওহীদ ওয়ার রাদ্দু আলাশ্‌ শিরক 

ক্রকলম্যান তার আরবী সাহিত্যের ইতিহাস ৩:4! ২১! =০ ১০ গ্রন্থের (২/৪৮) 
পরিশিষ্টে এ তথ্য উল্লেখ করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চংটিণ: চির লহ এচ 
দিল্লীতে মুদ্রিত হয়েছে । 

উপরোল্লেখিত গ্রন্থগুলোই হচ্ছে ইব্‌ন কাসীর (র) রচিত প্রকাশিত গ্রন্থ । তাঁর অপ্রকাশিত 
রচনাবলীর সংখ্যা অনেক । সেগুলোর মধ্যে প্রসিদ্ধগুলোর তালিকা নিম্নে দেয়া হচ্ছে $ 


(২) তীর অপ্রকাশিত রচনাবলী 
(৮) জামিউল মাসানীদ 

এ গ্রন্থটি ৮ খণ্ডে সমাপ্ত । শায়খ মুহাম্মদ আবদুর রাষ্যাক হামযা এটির নামকরণ করেছেন 
“আল-হাদসূ ওয়াস্‌ সুনান ফী আহাদীসিল মাসানীদ ওয়াস্‌ সুনান” । এটিতে তিনি ইমাম 
আহমদ আল-বায্যায-এর মুসনাদ, আবূ ইয়া*'লা-এর মুসনাদ, ইব্‌ন আবী শায়বার মুসনাদ 
এবং ৬টি প্রসিদ্ধ হাদীস গ্রন্থের সন্নিবেশ ঘটিয়েছেন। দারুল কুতুব আল-মিসরিয়্যাতে এর 
একটি কপি মওজুদ আছে যা সাত খণ্ডে বাধাইকৃত ৷ Y 

৭ম খণ্ডে আবূ হুরায়রা (রা)-এর মুসনাদ-এর সিংহভাগ স্থান পেয়েছে। 
(৯) তাবাকাতুশ্‌ শাফিঈয়্যা 

দাউদী তার গ্রন্থে (১ম খঃ পৃঃ ১১০-১১১)-এর উল্লেখ করেছেন। কায়রোর আল 
মাখতুতাত ইন্সটিটিউটে ৭৮৯ ক্রমিক নম্বরে এ পুস্তকটির একটি ফটোকপি মওজুদ আছে যা 
ক্ৰটিপূর্ণ ৷ রাবাতের কাতানীর কপি থেকে এটি ফটো কপি করা হয়েছে । সেখানে শুস্তারবামিত 
এর অপর একটি পান্ডুলিপি রয়েছে যার ক্রমিক নং হচ্ছে ৩৩৯০ । 


(৩) ইব্ন কাসীর (র)-এর বিলুপ্ত রচনাবলী 

ইব্ন কাসীর (র)-এর যে সকল রচনা আমরা পাইনি কিন্তু তার গ্রন্থাদিতে রিংবা 
পূর্ববর্তী যুগের লেখকদের গ্রন্থে সেগুলোর নাম পাওয়া যায় তার কতকণগুলোর কথা আমর 
নিম্নে উল্লেখ করছি ৪ 
(১০) আত তাক্মীল ফী মা‘রিফাতিস সিকাতি ওয়াদ দুআ‘ফা ওয়াল মাজাহীল 

হাদীসের বর্ণনাকারিগণ সংক্রান্ত ৫ খণ্ডে সমাপ্ত এ-গ্রন্থটিতে তিনি তার শায়খ ‘মিষ্যী’-এর 
‘তাহযীবুল কামাল’ এবং আল্লামা যাহাবী-এর ‘মীযানুল ইতিদাল'’ গ্রন্থদ্বয় একত্র করেছেন। 
তিনি নিজে হাদীস বর্ণনাকারীদের যাচাই-বাছাই সংক্রান্ত অতিরিক্ত কিছু তথ্যও এতে সং 
করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিম্নে বৰ্ণিত গ্ৰন্থসমূহে আলোচ্য গ্রন্থের উল্লেখ রয়েছে £$ 

(ক) হাজী খলীফা রচিত কাশফুয্যুনূন, খঃ ১, পৃঃ ৪৭১ 

(খ) দাউদী রচিত তাবাকাতুল মুফাস্্‌সেরীন, খঃ ১, পৃঃ ১১০ 

(গ) আল্লামা সুয়ূতী রচিত যায়লু তাযকিরাতিল হুফ্‌ফাজ, পৃঃ ৫৮ । 
(১১) আল কাওয়াকিবুদ দারারী ফীত তারীখ 

এটি জীবন চরিত বিষয়ক গ্রন্থ । ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ থেকে এটি সংকলিত । 
হাজী খলীফা তার ‘কাশফুজ জুনুন' দা 7 ত ১৫২১ পৃষ্ঠায় এর 
উল্লেখ করেছেন। 
(১২) সীরাতুশ শায়খায়ন 

এ গ্রন্থে তিনি হযরত আবূ বকর (রা)-এর খিলাফত প্রাপ্তি, তার মর্যাদা ও আচার- 
আচরণের বিষয় উল্লেখ করেছেন। এরপর উল্লেখ করেছেন হযরত উমর ফারুক (রা)-এর 
জীবন, কর্ম ও অন্যান্য বিষয় । তাঁরা দু'জনে নবী করীম (সা) থেকে যে সকল হাদীস বর্ণনা 
করেছেন, সেগুলোও তিনি এ গ্রন্থে সংকলিত করেছেন । ফলে গ্রন্থটি হয়েছে তিনখণ্ড বিশিষ্ট । 

নিম্নে বর্ণিত গ্রন্থগুলোতে আলোচ্য গ্রন্থের উল্লেখ পাওয়া যায় ৪ 

(ক) আল বিদায়া ওয়ান নিহায়া খঃ ৭, পৃঃ ১৮ । 

(খ) আল্লামা সুয়ূতী রচিত যায়লু তাযকিরাতিল হুফ্‌ফাজ, পৃঃ ৩৬১ । 
(১৩) আল ওয়াদিহুন নাফীস ফী মানাকিবিল ইমাম মুহাশ্মদ ইব্‌ন ইদ্রীস 

এ গ্রন্থটি ‘মানাকিবিশ শাফি'ঈ' নামে প্রসিদ্ধ । 

নিম্নে বর্ণিত গ্রস্থগুলোতে এর উল্লেখ রয়েছে $ 

(ক) হাজী খলীফা রচিত কাশফুজ জুনুন, খঃ ২, পৃঃ ১৮৪০ । 

(খ) আদ দাউদী রচিত ‘তাবাকাতুল মুফাসসিরীন' খঃ ১, পৃঃ ১১১ । 
(১৪) কিতাবুল আহকাম 

এটি একটি বিরাট গ্রন্থ ৷ তিনি এটি সমাপ্ত করে যেতে পারেননি। হজ্জ অধ্যায় পর্যন্ত রচনা 
করেছিলেন। “আল-আহকামুস্‌ সুগরা ফীল হাদীস” নামেও এটির উল্লেখ পাওয়া পায় । হাজী 
খলীফা রচিত ‘কাশফুজ জুনূন’ খন্থের ১ম খণ্ডে ৫৫০ পৃষ্ঠায় এ গ্রন্থটির উল্লেখ পাওয়া যায় । 
(১৫) আল আহকামুল কৰীরা 

নিম্নলিখিত গ্ৰন্থাদিতে এ গ্রন্থের আলোচনা রয়েছে £ 

(ক) ইব্‌ন কাসীর, আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ ৩, পৃঃ ২৫৩ । 

(খ) আদ দাউদী তাবাকাতুল মুফাস্সিরীন, খঃ ১, পৃঃ ১১০, ১১১ । 
(১৬) তাখরীজু আহাদীসি আদিল্লাতিৎ তানবীহ ফী ফুরুইশ শাফি‘ঈয়্যা 

নিমোক্ত গ্রন্থাদিতে এ গ্রন্থের উল্লেখ পাওয়া যায় £ 

(ক) ইব্ন কাসীর, আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ ২, পৃঃ ১২৫ । 

(খ) আল বাগদাদী, হিদায়াতুল আরেফীন, খঃ ১, পৃঃ ২১৫ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ 


(১৭) ইখতিসারু কিতাবি আল মাদখাল ইলা কিতাবিস সুনান লিল বায়হাকী 

এর সারসংক্ষেপ । ইব্‌ন কাসীর (র) রচিত “ইখতিসার উলুমিল হাদীস” গ্রন্থের ৪র্থ পৃষ্ঠায় 
উল্লেখ পাওয়া যায় । 
(১৮) শারহু সহীহ আল-বুখারী 

তিনি এটি সম্পূর্ণ করে যেতে পারেন নি। নিষ্নে বর্ণিত গ্রন্থগুলোতে এর উল্লেখ 
পাওয়া যায় $ 

(ক) ইব্ন কাসীর (র) রচিত ‘আল বিদায়া ওয়ান নিহায়া’, খঃ ৩, পৃঃ ৩। 

(খ) প্রাগুক্ত খঃ ১১, পৃঃ ৩৬ । 

" (গ) হাজী খলীফা রচিত ‘কাশফুজ জুনুন' খঃ ১, পৃঃ ৫৫০ । 

(ঘ) আদ দাউদী, তাবাকাতুল মুফাস্সিরীন, খঃ ১, ky ১১০-১১১. 
(১৯) আস-সিমাত 

হাজী খলীফা রচিত কাশফুজ জুনুন গ্রন্থের ২য় খণ্ডে ১০০২ পৃষ্ঠায় এর উল্লেখ রয়েছে। 
উপরোল্পেখিত পরিশিষ্ট, ভাষ্য গ্রন্থ, সারসংক্ষেপ এবং সংকলনগুলোর পাশাপাশি ইব্ন কাসীর 
(র)-এর একটি কাব্য গ্রন্থেরও সন্ধান পাওয়া যায়, যা অত্যন্ত শ্রতিমধুর । এটি সংকলন ও 
RA SWC Dt old Miah Baka nL MS La GM Males 
তা'আলা আমাদেরকে দান করেন। 


তীর কবিতার নমুনা ৪ 
AS ly Je! Ad! im - ly sx eb¥ 1 Ls > 
নীত হচ্ছি মৃত্যুর দিকে চক্ষু দেখিছে তাহা । 
IK iat lia Ll Y- sol Sle 
অতীত যৌবন আসবে না ফিরে কভু এ জীবনে 
জরাজীর্ণ এই বার্ধক্য যাবে না সরে কোনক্ষণে। 
(৩) জ্ঞাতব্য 


(১) তার রচনাশৈলী £ আল্লামা ইব্ন কাসীর (র) ও তার রচনাবলী সম্পর্কে আলোচনার 
উপসংহারে তার রচনাশৈলী সম্পর্কে কিছু কথা বলা জরুরী । ইব্‌ন কাসীর (র) ছন্দ ও বাক্যের 
সৌন্দর্যকে প্রাধান্য দিতেন । তবে তিনি কতগুলো স্থানীয় শব্দ ব্যবহার করেছেন, যেগুলো 
এতিহাসিক তাবারী, মাস‘ডদী ও ইব্নুল আসীরের ভাষাগত উৎকর্ষের সাথে সামঞ্জস্যশীল 
নয়। ইব্‌ন খালদূন তার মুকাদ্দমা ও ইতিহাস গ্রন্থে যে পর্যায়ের ভাষাগত অলংকার ব্যবহার 
করেছেন ইব্ন কাসীর (র)-এর ব্যবহৃত ভাষা তার তুলনায় দুর্বল । আমরা এ কথা বলতে পারি 
যে, ইব্‌ন কাসীর (র) তার ইতিহাস গ্রন্থ রচনার প্রতি যত বেশি গুরুত্ব দিয়েছেন, শব্দ ও 


http://IslamiBoi.wordpress.com 


৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘ ভাষার প্রতি তত গুরুত্্‌ দেননি । কারণ তিনি সাহিত্য ক্ষেত্রে ততটা পারদর্শী ছিলেন না । তীর 
কবিতার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য ৷ 


তার ভাষার মধ্যে আমরা প্রচুর ভুল-ভ্রান্তি লক্ষ্য করি । যেমন তিনি বলেছেন ঃ 
Mb Ee I SAS poll lbs 

অনুরূপভাবে তার যুগের তুর্কী ও মামলূকদের ব্যবহত কতকগুলো শব্দ তিনি ব্যবহার 
করেছেন। যথোচিত শব্দ চয়নেও কোন কোন ক্ষেত্রে তীর ক্রটি পরিলক্ষিত হয় । 

যেমন সালাহ উদ্দীনের ব্যাপারে তার পুত্রদের শোক ও আহাজারীর বর্ণনায় তিনি 
লিখেছেন “= ৬55 U,, (তারা কৃত্রিমভাবে তীর জন্যে কীদছে।) যেন পিতা-পুত্রের 
মাঝে কোন আন্তরিক ও আত্মিক সম্পর্ক ছিল না, ফলে তারা কান্নার ভান করেছে। 

(২) বর্ণনা পদ্ধতি £ ত জা 057800 তড়হয় কয ২ ন ক তার 
রচনা পাঠে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। 

(ক) কুরআনুল দ্বারা কুরআনের তাফসীর করার পদ্ধতি বিষয়ের সাথে সংগতি রেখে তিনি 
কুরআন করীমের প্রচুর আয়াত সন্নিবেশিত করেছেন। অতঃপর আয়াতের সাথে সম্পর্কিত 
হাদীসসমূহ উল্লেখ করেছেন। 

(খ) ভার ইতিহাস গ্রন্থে বিশ্বকোষ সুলভ বর্ণনা পদ্ধতি লক্ষণীয় । তিনি বর্ণনাকারীদের সূত্র 
ও ভাষ্যসমূহ দ্বারা তার ইতিহাস গ্রন্থকে সমৃদ্ধ করেছেন। 

(৩) ইসরাইলী বর্ণনাগুলো সম্পর্কে তিনি সন্দেহ পোষণ করতেন । তিনি বলেছেন, এটি 
এবং এটির ন্যায় অন্যান্য বর্ণনা আমার মতে মিথ্যাচারী ও ধর্মত্যাগী লোকদের স্বকপোলকল্লিত 
রচনা । এ সবের দ্বারা তারা তাদের দীনের ব্যাপারে জনসাধারণকে বিভ্রান্ত করে। অন্যত্র তিনি 
বলেছেন, এই তাফসীরে আমি যে পদ্ধতি অবলম্বন করেছি তা হল ইসরাঈলী বর্ণনা বর্জন । 
কারণ এগুলোর উল্লেখ করা শুধু সময়ের অপচয় । এগুলোতে রয়েছে তাদের মধ্যে প্রচলিত 
মিথ্যাচারের বর্ণনা । 

(8) একজন হাদীসবিশারদ ইমামের মতই তিনি রেওয়ায়েত বা বর্ণনা সূত্রসহ তথ্য 
উল্লেখে গুরুত্‌ দিয়েছেন। ইজতিহাদ ও আপন অভিমত সংযোজনকে তিনি অপছন্দ 
করতেন 

(৫) সংশ্লিষ্ট গ্রন্থগুলোর একত্রীকরণ ৷ কোন তথ্য কিংবা বর্ণনাতে রং চড়াতে গিয়ে তিনি 
নিজের পক্ষ থেকে কোন পরিবর্তন পরিবর্ধন করতেন না । বরং প্রতিটি দলীল ও বর্ণনাকে তিনি 
হুবহু উদ্ধৃত করতেন। 

(৬) অলংকরণ, বিন্যাস, সৌন্দর্য বিধান, ব্যাখ্যাকরণ ও হেতু বর্ণনা তার প্রধান লক্ষ্য ছিল 
না। বরং তীর প্রধান ও সার্বিক লক্ষ্য ছিল তথ্যসমূহ একত্র করা । ফলে কখনো কখনো তথ্য ও 
বর্ণনার পুনরাবৃত্তি পরিলক্ষিত হয়। আবার কখনো কোন তথ্যের প্রাসংগিক বিষয়াদি একাধিক 
স্থানে সন্নিবেশিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ 


তথ্য সূত্র 

আমরা শুধু গুরুত্বপূর্ণ ও প্রধান তথ্য সূত্ৰসমূহ উল্লেখ করছি, যাতে বিস্তারিত জানার জন্যে 
ভাষ্যগ্রন্থসমূহের সাহায্য নেয়া যায় ৪ 

(১) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৪ খণ্ড, ৭ ভলিউমে । 

(২) ইব্ন কাসীর, উমদাতুত তাফসীর আনিল হাফিজ ইব্‌ন কাসীর 

সংক্ষেপায়ন ও সম্পাদনা-- আহমদ মুহাম্মদ শাকির, দারুল মাআরিফ, মিসর । 
প্রথম প্রকাশ, ১৩৭৬ হি/১৯৫৬ খৃঃ। 

(৩) ইব্ন কাসীর, আল-ইজতিহাদ ফী তালাবিল জিহাদ, সম্পাদনা, আবদুল্লাহ 
আবদুর রহীম উসায়লান, বৈরুত, ১৪০১ হিঃ/১৯৮১ খৃঃ । 

(8) ইব্ন কাসীর, ইখতিসার উলুমিল হাদীস, সম্পাদনা-_আহমদ শাকির, 
ভূমিকা, আবদুর রাষ্যাক হামযা, কায়রো, ১৩৭০ হিঃ । 

(৫) ইব্ন কাসীর, শামাইলুর রাসূলু ওয়া দালাইলু নুবুওয়াতিহী, ওয়া ফাযাইলিহী 
" ওয়া খাসাইসিহী, সম্পাদনা মুস্তফা আবদুল ওয়াহিদ, ঈসা আল বাবী আল হালাবী এণ্ড 
কোম্পানী মুদ্রণালয়, কায়রো, ১৩৮৬হিঃ/১৯৬৭ খৃঃ। 

(৬) ইব্ন কাসীর, ইখতিসারু আস্সীরাতুন নাবাবিয়্যাহ, সম্পাদনা-_মুহাম্মদ ঈদ আল 
খাতরাবী ও মুহিউদ্দীন মস্তুও, উলুমুল কুরআন ওয়া দারুল কলম ফাউন্ডেশন দামেশ্ক, বৈরুত, 
১৩৯৯-১৪০০ হিঃ । 

(৭) ইব্ন কাসীর, আসসীরাতুন নাবাবিয়্যাহ, সম্পাদনা---মুস্তাফা আবদুল ওয়াহিদ, দারুল 
মা'রিফাহ্‌ লিত তাবাআ' ওয়ান নাশূর, বৈরুত, ১৩৯৯ হিঃ/১৯৭৯ খৃঃ । 

(৮) ইব্‌ন কাসীর, তাফসীর ইব্ন কাসীর ওয়াল বাগাবী, মাতবা‘আতুল মানার মুদ্রিত, 
মুহাম্মদ রশীদ রেযার উপস্থাপনা, মুদ্রণ নির্দেশ দিয়েছেন সুলতান আবদুল আযীয আল-সাউদ, 
নজদ ও সৰ্ধশ্লষ্ট অঞ্চলের ইমাম, মিসর, ১৩৪৩ হিজরী । 

(৯) খায়রদ্দীন আষ্যিরিকলী, আল-আ'‘লাম, কামূস ও তারাজিম, দারুল ইলম লিল 
মালাঈন, বৈরুত রোড নং-৫, ১৯৮০ খৃষ্টাব্দ । 

(১০) জুরজী যয়দান, তারীখু আদাবিল লুগাতিল আরাবিয়্যাহ, উপস্থাপনা, শাওকী দায়ফ, 
দারুল হিলাল মুদ্রিত, কায়রো । 

(১১) শামসুদ্দীন আয্যাহাবী, তায্‌কিরাতুল হুফ্‌ফাজ, হায়দ্রাবাদে মুদ্রিত, ১৩৩৪ হিজরী । 

(১২) ইব্‌ন হাজর আল আস্কালানী, আদদুরারুল কামিনা ফী আ‘ইয়ান আল মিআতিস 
সামিনা, হায়দ্রাবাদে মুদ্রিত, ১৩৪৮ হিজরী । 


http://IslamiBoi.wordpress.com 


_আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রথম অংশ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬ | 


http://IslamiBoi.wordpress.com 


সৃষ্টি জগতের সূচনা 
্ fr 4 FEN ine} 
ile Lid JSS GA iD LcALE TT SLES JEL ad 
iy ro ALBIS a3 mA AYE Ud li JY 
lis 3s UF Hl cell sill AST Lit S90 all SEL aad 
YEE SEG don sd LAS lotic Laiile cl5s Y 4 EIN Sia 
dal Sal eclipses dls5Y 5 JL 
sla ata AS lad ahs cs sd Tae gs Lid Tall 
- ISS sii Lh JS GE sl ball 
bes SAIS e593 i Dyll t) 
bis ie le Leif iM sm te iy bl 
SEL alscics cello Sl d= i Ball Jt Gall Ghia laisse Lt 
mAb Ja) Ms dl Sua ele LI iasiy coll 
JK hin Sigg HELL Lysis os geod slg Jl TS y gladly 
dl srs Yl edb dl ol ALU or 
‘9 Bley ES I~ Al Ale be 3 
Hn or ls et 29 US st CUW Nl 233 
Sly ell GSE LSU ool li lS 53 US JL 
CR CO UEC ET ORR ULE OE 
He I> rr EL i Ll be IS Hoy El 


http://IslamiBoi.wordpress.com 


88 আল-বিদায়া ওয়ান নিহায়া 


to eb UY rtd 23 bP Sul Yin 
LOSS i SM ols lm Se A 
Lis res MIU psi LA sn SE Ly LG Sy 
wil el lm 293) CEE TT OE ES EEE ore) 
Lgl a Lele Ely 2 LES Sy ee lie 
LAS Yo 0 Lt S29 ES LSS 2 lS 0 SF NI! 
lal elmsly Diy. sey Syl paliadll si dy ely 
Mas ly Hh Ni ES bly Sls 
dls oll tn lol pt aa A Ui AS 
AON is byl Sls om Nd Mg Sl ld 
ls obs cb! li sh OES be Lb U3 | 
lat nb. lbYU mld pele Lily GN sm rt 
bse slab Hm LS big dE ne 
uli (GS pl sly ol sas Y lan 5 0l9) 
tl lus Ele Gai plc] I IS, | bad] 2 
el <) dol of til dal Hm 3 HII HALES Ll 
leisy lly oli cls Me Li MEAL AS Jnl 
oll ess dl sly ead 0 5 US 

JEDYL lV Ll LAME LSI LU Se all 
LHe se Crs il dl JUG kad Ally 
EE OE OE UE OE EE CUO 

Slips tailS Llib lili sin 


el IS dd Ales dl olla wll Sls 23 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫ 


ddd di Yass LY AdIY saci. xl 


Ys uly dorcYs ie Yds Is Um YU Ll), 
EE EEE TREE Layo tie lis of il 

SEY SE allan lia gc Lead HSE: cata Se Bla yellios gall GaslS 
asl lll olay Ll ps2 ball Leliill ala ‘ely 
LSS SMe dl ns pliali I 
deiliogadlls ratsll Yos SEL Sls Lag Se CL lcs dnl 
F213: EAS LAS dl MLS Blo INKS Big 
Ml] Lo3S BSLV) Lol SUI PLS pall lal a2 Lc Ul 
byl ld oll AU MEI BLAl a el 


tabi all ess | 
অর্থাৎ সকল প্রশংলা মহান আল্লাহর যিনি আদি-অন্ত, ব্যক্ত ও গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে 
সম্যক অবহিত । তিনি আদি, তাই তার আগে কিছু নেই । তিনি অন্ত, তাই তার পরে কিছু 
নেই । তিনি ব্যক্ত, তাই তাঁর উপরে কিছু নেই । তিনি গুপ্ত, তাই তার পেছনে কিছু নেই । তিনি 
আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী অনাদি সহ অনন্ত, অক্ষয়, অব্যয়, চিরন্তন সত্তা । আধার 
রাতে নিরেট পাথরের উপর কালো পিঁপড়ের পদচারণা এবং ক্ষুদ্র বালু-কণার সংখ্যা সম্পর্কেও 
তিনি সম্যক অবহিত ৷ তিনি উন্নত, মহান ও মহিমাত্বিত । তিনি মহা উন্নত । সব কিছু তিনি সৃষ্টি 
করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে । 
আকাশমণ্ডলীকে তিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই এবং সেগুলোকে সুশোভিত 
করেছেন উজ্জবল নক্ষত্রমালা দ্বারা, তাতে স্থাপন করেছেন প্রদীপ্ত সূর্য এবং জ্যোতির্ময় চন্দ্র এবং 
তার উপরে তৈরি করেছেন সুউচ্চ, প্রশস্ত ও গোলাকার সিংহাসন । তাহলো মহান আরশ । যার 
আছে বিরাট বিরাট স্তম্ভ যা বহন করেন সম্মানিত ফেরেশতাগণ, যা ঘিরে আছেন নৈকট্যপ্রাপ্ত 
ফেরেশতাগণ, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ধিত হোক আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই 
যাদের একমাত্র কাজ। অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেশতাকুলের দ্বারা ৷ 
প্রতিদিন-তাদের মধ্য থেকে সত্তর হাজার চতুর্থ আসমানে অবস্থিত বায়তুল মামূরে হাযির হন । 
দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না । তাসবীহ, তাহমীদ, তাকবীর এবং সালাত ও 
তাসলীমই তাদের একমাত্র ব্রত ৷ 


http://IslamiBoi.wordpress.com 


৪৬ - আল-বিদায়া ওয়ান নিহায়া 


সৃষ্ট জীবের জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী, তার উপরে স্থাপন 
করেছেন সুদৃঢ় পর্বতমালা, আর আকাশ সৃষ্টিরও আগে চার দিনে তাতে ব্যবস্থা করেছেন তার 
জীবিকার এবং তাতে জোড়ায়-জোড়ায়, সব কিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন। শীত-গ্রীঘ্ে 
সর্বক্ষণ মানুষের যা কিছু প্রয়োজন, বুদ্ধিমানদের জন্য পথ-নির্দেশ স্বরূপ এবং তাদের 
প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজস্তু । মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন এবং 
নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার 
পর তাকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন, আর শিক্ষা দান করে তাকে করেছেন সম্মানিত । আদি 
পিতা আদম (আ)-কে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি, গঠন করেছেন তার অবয়ব । 
নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চার করেছেন আত্মা এবং ফেরেশতাদেরকে তার সামনে 
করিয়েছেন সিজদাবনত ৷ তারপর তার থেকে তার সহধর্মিনী আদি মাতা হাওয়া (আ)-কে সৃষ্টি 
করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জার্নাতে 
এবং পূর্ণ মাত্রায় দান করেছেন অফুরন্ত নিয়ামত । 

তারপর তার মহাপ্রজ্ঞাময় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে 
এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নর-নারীর । তাদের্‌কে বিভক্ত করেছেন 
রাজা-প্রজা, গরীব-ধনী, স্বাধীন ও অধীন নর-নারীতে এবং তাদেরকে বসবাস করতে দিয়েছেন 
পৃথিবীর আনাচে-কানাচে । বংশ পরম্পরায় বিচার দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া পর্যন্ত 
তাদের অধীন করে দিয়েছেন ছোট-বড় নদ-নদী উৎসারিত করে দিয়েছেন প্রয়োজন অনুসারে 
কুপ ও ঝর্ণারাজি এবং বারি বর্ষণ করে উৎপন্ন Wiis SSL ALOU iy E 
তাদেরকে দান করেছেন, তিনি তাদের র প্রয়োজন ও যাচঞ্া অনুসারে সবকিছু। ১ 
APE LNT EE 0 RACE CTT LEU AE ‘তোমরা আল্লাহর অনুঘহ 
গণনা করলে তার সংখ্যা নির্বর করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, 
অকৃতজ্ঞ । (১৪ £ ৩৪) অতএব পবিত্রতা ঘোষণা করছি সে সত্তার, যিনি মহানুভব, মহান ও 
পরম সহনশীল । 

মানব সৃষ্টি, তাদের জীবিকা প্রদান, তাদের পথ সুগম করে দেয়া এবং তাদেরকে বাকশক্তি 
দান করার পর.তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হলো এই যে, 
তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তাঁর নবী-রাসূলগণকে এবং নাযিল করেছেন তার 
হালাল-হারাম, যাবতীয় সমাচার ও বিধি-বিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুথান সহ কিয়ামত 
পর্যন্ত সংঘটিতব্য সব কিছুর বিশদ বিবরণ সম্বলিত কিতাবসমূহ ৷ 

সুতরাং ভাগ্যবান সে ব্যক্তি, যে সমাচারসমূহকে সত্য বলে মেনে নেয়, সাথে সাথে 
আদেশসমূহকে বশ্যতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামতরাজি লাভে ধন্য 
হলো এবং যাক্কুম, ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি বিশিষ্ট জাহান্নামে মিথ্যাবাদীদের অবস্থান 
থেকে নিরাপদ দৃরত্বে থাকল । 

আমি মহান আল্লাহর বিপুল উত্তম ও বরকতময় প্রশংসা বর্ণনা করছি__যা ভরে দেবে 
আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহের প্রান্তরমালা কিয়ামত পর্যন্ত, অনন্তকাল ধরে। তার মাহাত্ম্য, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৭ 


ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয়। আর সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত কোন 
ইলাহ নেই, যার নেই কোন অংশীদার ৷ নেই কোন সন্তান, জনক, অর্থ বা সঙ্গিনী । নেই তার 
কোন সমকক্ষ এবং নেই কোন সন্ত্রণাদাতা বা উপদেষ্টা । 

আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল, তার হাবীব ও খলীল। 
আরবের বিশিষ্ট লোকদের যিনি সেরা, নির্বাচিত সর্বশেষ নবী, তৃষ্ণা নিবারণকারী সর্ববৃহৎ 
হাউজের যিনি অধিপতি, কিয়ামতের দিন শ্রেষ্ঠ শাফাআতের যিনি একচ্ছত্র মালিক ও পতাকা 
বহনকারী, যাকে আল্লাহ তা'আলা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে, যার আকাঙ্কা 
করবে সৃষ্টিকুল, এমনকি আল্লাহর খলীল ইবরাহীমসহ সকল নবী-রাসূল পর্যন্ত । তার প্রতি ও 
অন্য সকল নবী-রাসূলের প্রতি সালাত ও সালাম ৷ 

আর আল্লাহ সন্তুষ্ট হোন তার সাহাবাগণের প্রতি যারা মহা সম্মানিত, নেতৃস্থানীয় ও নবীদের 
পরে জগতের সেরা ব্যক্তিত্ব । যতক্ষণ আলো আর আঁধারের অস্তিত্‌ থাকবে, আহবানকারীর 
আহবান ধ্বনি উচ্চারিত হবে এবং দিন-রাতের আবর্তন অব্যাহত থাকবে । 

হামদ ও সালাতের পর-এ কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তাওফীক বলে 
সৃষ্টি জগতের সূচনা তথা আরশ-কুরসী, আসমান-যমীন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে সেই 
ফেরেশতা, জিন ও শয়তান যা কিছু আছে তার সৃষ্টি, আদম (আ)-এর সৃষ্টির ধরন, বনী 
ইসরাঈল ও জাহেলী যুগ পর্যন্ত নবীগণের কাহিনী এবং আমাদের নবী মুহাম্মদ (সা)-এর সীরাত 
যথাযথভাবে আলোচনা করব । 

তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত সংঘটিত কাহিনী, যুগে যুগে সংঘটিতব্য 
বিপর্যয়, ও সংঘাতসমূহ, কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুথান ও কিয়ামতের 
বিভীষিকাসমূহ ৷ তারপর কিয়ামতের বিবরণ এবং সে দিনকার ভয়াবহ ঘটনাবলী । তারপর 
জাহান্নামের বিবরণ । তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং 
এর সাথে সরধশ্লিষ্ট বিষয়াদি । 

আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন, সুন্নাহ ও নবুওতে মুহাম্মদীর দীপাধার 
থেকে সংগৃহীত উলামা ও ওরাছাতুল আহ্বিয়ার বর্ণিত আছার ও আখবার তথা ইতিহাস ও 
বিবরণ । ইসরাঈলী বিবরণসমূহ থেকে আমরা কোন তথ্য উল্লেখ করব না । তবে শরীয়ত 
প্রবর্তক মহানবী (সা), আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহর পরিপন্থী নয় এমন যা কিছু 
উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র । আর তাহলো সে সব ইসরাঈলী বিবরণ, 
শরীয়ত যার সত্যাসত্য সম্পর্কে নিরব । যাতে রয়েছে সংক্ষিপ্ত তথ্যের বিশদ ব্যাখ্যা কিংবা 
শরীয়তে বর্ণিত অস্পষ্ট তথ্যকে নি্দিষ্টকরণ, যাতে আমাদের বিশেষ কোন ফায়দা নেই । কেবল 
শোভাবর্ধনের উদ্দেশ্যে আমরা তা উল্লেখ করব-_প্রয়োজনের তাগিদে, যা তার উপর নির্ভর 
করার উদ্দেশ্যে নয় নির্ভর তো করব শুধু আল্লাহর কিতাব ও তাঁর রাসূল (সা)-এর সহীহ 
কিংবা হাসান সনদে বর্ণিত সুন্নাহর উপর । আর কোন বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা 
উল্লেখ করব। আল্লাহরই নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা । 
ক্ষমতা তো একমাত্র মহান আল্লাহর হাতে ৷ | 


http://IslamiBoi.wordpress.com 


8৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
আল্লাহ তা'আলা তার পবিত্র গ্রন্থে বলেন £ 


{A 2 A LOLA LAL AA Al / La A / 


S3 Lb Jbl sy Lui ls li Sa Oe aids 


অর্থাৎ_ পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তোমার নিকট বিবৃত করি এবং আমি 
আমার নিকট থেকে তোমাকে দান করেছি উপদেশ । (২০ ৪ ৯৯) 

আল্লাহ তা'আলা তার নবী (সা)-এর নিকট সৃষ্টির সূচনা, পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ, 
অনুগতদের প্রতি তার আনুকূল্য এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদির বিবরণ দিয়েছেন। 
আবার রাসূলুল্লাহ (সা) তার উন্মতের উদ্দেশে তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রতিটি পরিচ্ছেদে 
ংশ্নিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রাসূলুল্লাহ (সা) থেকে আমাদের পর্যন্ত 
পৌছেছে এমন বৰ্ণনাসমূহ উপস্থাপন করব । উল্লেখ্য যে, মহানবী (সা) আমাদের প্রয়োজনীয় 
বিষয়াবলী জানিয়ে দিয়েছেন আর যাতে আমাদের কোন উপকার নেই তা বর্জন করেছেন। তবে 
ইহুদী-খৃষ্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বুঝার জন্যে গলদঘর্ম হয়েছেন, যাতে 
আমাদের অধিকাংশ লোকেরই কোন ফায়দা নেই । আমাদের একদল আলিমও সেগুলো 
আদ্যোপান্ত উদ্ধৃত করেছেন। আমরা তাদের পথ অনুসরণ করবো না। তবে আমরা 
- সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিত উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে, 
তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীত বলে সমালোচিত হয়েছে তা আমরা 
বর্ণনা করবো । তবে ইমাম বুখারী (র) তার সহীহ বুখারীতে আমর ইব্‌ন আস (রা) সূত্রে এ 
মর্মে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 
Ys lst lr lsc AL 

Soll me oasis laais de OX ms se IPI 

অর্থাৎ- “আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌছিয়ে 
দাও, বনী ইসরাঈল সূত্র থেকেও বর্ণনা করতে পার তাতে কোন অসুবিধা নেই এবং আমার পক্ষ 
থেকে বর্ণনা কর, তবে আমার নামে মিথ্যা রটনা করো না। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার 
নামে মিথ্যা রটনা করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় ।” তা আমাদের মতে এ 
সব ইসরাঈলী রেওয়ায়েত সম্পর্কে প্রযোজ্য, যার পক্ষে বা বিপক্ষে কোন বক্তব্য নেই ৷ সুতরাং 
সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মত কিছু আমাদের কাছে নেই । তাই শিক্ষণীয় বিষয় 
হিসাবে এসব রেওয়ায়ত বর্ণনা করা জায়েয আছে। এ জাতীয় বর্ণনাই আমরা আমাদের এ 
কিতাবে ব্যবহার করব ৷ 

পক্ষান্তরে আমাদের শরীয়ত যার সত্যতার সাক্ষ্য দিয়েছে; আমাদের তা বর্ণনা করার 
প্রয়োজন নেই-আমাদের কাছে যা আছে তা-ই আমাদের জন্য যথেষ্ট । আর আমাদের শরীয়ত 
যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যাত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে 
বর্ণনা করা না জায়েয ৷ যা হোক, মহান আল্লাহ যখন আমাদের ও রাসূল (সা) দ্বারা অন্য সব 
শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে অমুখাপেক্ষী 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৯ 


করেছেন; তখন আমরা বনী ইসরাঈলদের সে সব বর্ণনা নিয়ে মাথা ঘামাতে চাই না, 
যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ, মিথ্যা ও বানোয়াট, বিকৃতি ও পরিবর্তন এবং সর্বোপরি 
সেগুলো রহিত হয়ে গেছে। মোটকথা, যা প্রয়োজনীয়, রাসুলুল্লাহ (সা) আমাদের জন্য তা স্পষ্ট 
ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। কেউ তা অনুধাবন করতে পেরেছে, কেউ বা পারেনি। 
যেমন আলী ইবৃন আবু তালিব (রা) বলেন ৪ 


Mtn LSS Limi stds 
sll os lest js mr SnD dL md hoi 
Al asl oye 
অর্থাৎ-আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তী কালের ঘটনাবলী এবং 
তোমাদের বর্তমানের বিধি-বিধান রয়েছে। এটাই চূড়ান্ত ফয়সালা এটা কোন হেলা-ফেলার 
ব্যাপার নয়। যে মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে, আল্লাহ্‌ তাকে ধ্বংস করবেন আর যে কেউ তা 


ছেড়ে অন্য কোথাও হিদায়ত অনুসন্ধান করবে আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। 
আবূ যর (রা) বলেন $ 


sale tia GSO SV Laas sb EE Las Ed fai Rg dtd 


অর্থাৎ--রাসূলুল্লাহ (সা) তার ওফাতের পূর্বেই দু'ডানায় ভর করে উড়ে যাওয়া পাখি 
থেকেও আমাদেরকে শিক্ষা দান করেছেন। 

ইমান বুখারী (র) সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেন ৪ তারিক ইবৃন মূসা (র) সূত্রে বর্ণিত আছে 
যে, তিনি বলেন £ আমি উমর ইব্ন খাত্তাব (রা)-কে বলতে শুনেছি যে, “রাসূলুল্লাহ (সা) 
একস্থানে আমাদের মাঝে দাড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মনযিলে এবং 
জাহান্নামীদের তাদের মন্যিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা 
মুখস্থ রাখতে পেরেছে, কেউ বা তা ভুলে গিয়েছে। 

ENE MLO EERE CUE ETE I EO THEE TEE 
যে, 'রাসূলুল্লাহ (সা) আমাদেরকে নিয়ে ফজরের নামায আদায় করে মিন্বরে আরোহণ করেন 
এবং জোহর পর্যন্ত আমাদের উদ্দেশে খুতবা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে জোহরের 
নামায আদায় করে আবার মিম্বরে আরোহণ করেন এবং আসরের ওয়াক্ত পর্যন্ত আমাদেরকে 
খুতৰা দান করেন। তারপর মিম্বর থেকে নেমে আসর নামায আদায় করেন। তারপর আবার 
মিন্বরে আরোহণ করে সূর্য অস্ত যাওয়া' পর্যন্ত খুতবা দান করেন। তাতে তিনি অতীতে যা 
ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন । আমাদের মধ্যকার শ্রেষ্ঠ জ্ঞানী তা 
বেশি স্বরণ রাখতে পেরেছেন’ কেবল ইমাম মুসলিম তার ‘সহীহ’-এর ‘কিতাবুল ফিতানে' এ 
হাদীসখানা বর্ণনা করেছেন । 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭ 


http://IslamiBoi.wordpress.com 


৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
আল্লাহ তা‘আলা তার মহান গ্রন্থে বলেন 


Bal st irs 30 / 


USS ns Ik le SF I SIS 
অর্থাৎ- “আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্ম বিধায়ক । (৩৯ ৪ ৬২) 
মোটকথা, আল্লাহ তা‘আলা ব্যতীত যা কিছু আছে সবই তার সৃষ্ট, পোষ্য, নিয়ন্ত্রণাধীন, 

নাস্তি থেকে অস্তিত্ব প্রাপ্ত । অতএব, গোটা সৃষ্টি জগতের ছাদস্বরূপ আরশ থেকে আরম্ভ করে 
পাতাল পর্যন্ত এবং এ দু'টির মধ্যকার জড় ও জীব নির্বিশেষে সবই তার সৃষ্ট, তার কর্তৃত্বাধীন 
FLSA: LN ol UA 
slat LEE a aE eal 
Rt alan ees EELS a ESS 
অর্থাৎ__ “তিনিই ছ'‘দিনে (ছয়টি সময়কালে) আকাশরাজি ও পৃথিবী সৃষ্টি করেছেন 
তারপর আরশে সমাসীন হয়েছেন। যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু তা থেকে বের হয় 
এবং আকাশ থেকে যা কিছু নামে ও আকাশে যা উদিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত । তোমরা 
যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সঙ্গে আছেন; তোমরা যা কিছু কর আল্লাহ তা 
দেখেন। (৫৭ £8) ' 
শাস্ত্রবিদগণ এ ব্যাপারে এমন অভিন্ন অভিমত পোষণ করেন, যাতে কোন মুসলিমের তাতে 
সন্দেহের অবকাশ নেই যে, আল্লাহ তা'আলা আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সব 
কিছু ছ'’দিনে সৃষ্টি করেছেন, যেমন কুরআনে করীমে বর্ণিত হয়েছে। তবে এদিন কি আমাদের 
পৃথিবীর দিনের ন্যায়, নাকি তার প্রতিটি দিন হাজার বছরের সমান? এ ব্যাপারে দু*টি অভিমত 
রয়েছে। আমি আমার তাফসীর গ্রন্থে এ বিষয়টি আলোচনা করেছি এবং এ কিতাবেও যথাস্থানে 
তার আলোচনা করব। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোন সৃষ্টির অস্তিত্‌ ছিল কি না-এ 
ব্যাপারেও মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদগণের একদলের মতে আকাশসমূহ ও পৃথিবীর 
পূর্বে কিছুই ছিল না৷ নিতান্ত নাস্তি থেকেই এগুলো সৃষ্টি করা হয়েছে। অন্যরা বলেন বরং 
আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলূকের অস্তিত্‌ ছিল। তার প্রমাণ আল্লাহ তা'আলার 


বাণী ৪ 
LALLA 0b PY GALS, 


‘sll. le bye OS. Os AH pdt SE Gh 545 


অর্থাৎ তিনিই আকাশমণ্ডলী ও পৃথিবী ছ'দিনে (ছয়টি সময়কালে) সৃষ্টি করেন, তখন তার 
আরশ ছিল পানির উপর । (১১৪ ৭) 


ইমরান ইবৃন হুসায়ন (রা) বর্ণিত হাদীসে আছে -ঃ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১ 


অর্থাৎ-_ “আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, তখন তার আরশ ছিল পানির উপর । 
আর স্মারকলিপিতে সব কিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। 
ইমাম আহমদ (র) আবু রাষীন লাকীত ইব্‌ন আমির আকীলী (র) সূত্রে বর্ণনা করেন যে, 
তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের 
প্রতিপালক কোথায় ছিলেন ? রাসূলুল্লাহ (সা) বললেন ৪ CCE TRS 
নিচেও শূন্য, তারপর পানির উপর তিনি তার আরশ সৃষ্টি করেন । 
ইমাম আহমদ (র) য়াধীদ ইব্‌ন হারূন ও হাম্মাদ ইব্‌ন সালামা (র) সূত্রেও হাদীছটি বর্ণনা 
করেছেন। তবে তার প্রথমাংশের শব্দ হলো মাখ্লুক সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক 
কোথায় ছিলেন? অবশিষ্টাংশ একই রকম । 
ইমাম তিরমিযী ও ইব্ন মাজাহ্‌ (র) ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী 
(র) হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন । 
আবার এসবের মধ্যে কোন্টা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারেও আলিমগণের 
মতভেদ রয়েছে। একদল বলেন, সব কিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে। এটা ইব্‌ন জারীর 
ও ইব্‌ন জাওযী (র) প্রমুখের অভিমত ৷ ইব্‌ন জারীর বলেন £ আর কলমের পর সৃষ্টি করা 
হয়েছে হালকা মেঘ ৷ তাদের দলিল হলো, সে হাদীস যা ইমাম আহমদ, আবূ দাউদ ও 
তিরমিষী (র) উবাদা ইব্ন সামিত (রা) সূত্রে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন $ 
SS LAD AGI Sid JG SMA Le dsl! 
: lle! 
অর্থাৎ-- “আল্লাহ সৰ্বপ্ৰথম যা সৃষ্টি করেছেন তাহলো, কলম । তারপর তাকে বললেন, 
লিখ-_তৎক্ষণাৎ সে কিয়ামত পৰ্যন্ত যা কিছু ঘটবে, তা লিখে চলল ৷” হাদীসে এ পাঠটি ইমাম 
আহমদের । ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ গরীব বলে মন্তব্য করেছেন। 
পক্ষান্তরে হাফিজ আবুল আলা হামদানী (র) প্রযুখ এর বর্ণিত তথ্য মোতাবেক জমহুর 
আলেমগণের অভিমত হলো সর্বপ্রথম মাখলুক হলো, ‘আরশ’ ইব্ন জারীর যাহ্হাক সূত্রে 
ইবন আব্বাস (রা) থেকে এটিই বর্ণনা করেছেন। সহীহ মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের 
হাদীসটিও এর প্রমাণ বহন করে। তাহলো ঃ ইমাম মুসলিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আমর ইবন আস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি ! 
Lei SNH Spall SE Of I SSNS ysis a iS 
« sladl le bye IES 3 Ji Lis Al 
অর্থাৎ-_ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের 
তাকদীর লিপিবদ্ধ করে রাখেন। তখন তার আরশ ছিল পানির উপর । 


http://IslamiBoi.wordpress.com 


৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আলিমগণ বলেন $ আল্লাহ্‌ তা'আলার কলম দ্বারা মাকাদীর লিপিবদ্ধ করাই হলো, এ 
তাকদীর। 

এ হাদীস প্রমাণ করে যে, এ কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আল্লাহ যে কলম 
দ্বারা মাকাদীর লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণিত হয় যা 
জমহূর-এর অভিমত ৷ আর যে হাদীসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ 
হলো, কলম এ জগতের সৃষ্টিসমূহের প্রথম । ইমরান ইব্ন হুসায়ন (র) থেকে ইমাম বুখরীর (র) 
বর্ণিত হাদীসটি এ মতের পরিপূরক । ইমরান ইবন হুসায়ন (রা) বলেনঃ ইয়ামানের কতিপয় 
লোক রাসুলুল্লাহ (সা)-কে বলল, দীন সম্পর্কে জ্ঞান অর্জন এবং এ সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে 
আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি জবাবে তিনি বললেন ৪ 


AHA AS lll Se Cie IN Ui Sy US 
el Dp HS ih US 
অর্থাৎ আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তীর আরশ ছিল পানির উপর । 
স্মরকলিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে পরে আকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। 


এক বর্ণনায় «1,3 (তার আগে)-এর স্থলে 42 (তার সাথে) এসেছে। আর অন্য বর্ণনায় 
আছে (| Ge ie 5 আর অন্য বৰ্ণনায় ১৯১১১ ৩১০ 315, এর 
স্থলে আছেঃ Jas ot GEL 

মোটকথা, তারা নবী করীম (সা)-কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞেস 
করেছিল । আর এ জন্য তারা বলেছিল, আপনাকে এ সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞেস 
করতে আমরা আপনার নিকট এসেছি । ফলে রাসূলুল্লাহ (সা) ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু 
তারা জানতে চেয়েছিল। এ কারণেই তিনি তাদেরকে আরশ সৃষ্টির সংবাদ দেননি, যেমন 
পূর্ববর্তী আবূ রাযীনের হাদীসে দিয়েছেন । ইব্‌ন জারীর (র) বলেন, আর অন্যদের মতে আল্লাহ 
তাআলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। 

সুদ্দী আবূ মালিক ও আবু সালিহ (র) সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে, মুররা সূত্রে ইব্‌ন 
মাসউদ (রা) থেকে এবং আরো কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে, তারা বলেন ঃ 
আল্লাহর আরশ পানির উপর ছিল আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি ৷ 

ইব্‌ন জারীর মুহাম্মদ ইব্‌ন ইস্হাক (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আল্লাহ 
তা'আলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন, তাহলো-আলো ও অন্ধকার । তারপর দু'য়ের মাঝে পার্থক্য 
সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আঁধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন। 

ইব্‌ন জারীর (র) আরো বলেন যে, কেউ কেউ বলেছেন, আমাদের প্রতিপালক কলমের পর 
যা সৃষ্টি করেছেন তাহলো কুরসী ৷ তারপর কুরসীর পরে তিনি ‘আরশ!' সৃষ্টি করেন তারপর 
মহাশুন্য ও আঁধার এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন ।' বাকি 
আল্লাহ্‌ তা'আলা ভালো জানেন। 


http://IslamiBoi.wordpress.com 


আর্শ ও কুরসী সৃষ্টির বিবরণ 
আল্লাহ তাআলা বলেনঃ Ell 5S Sls 
অর্থাৎ ‘তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আর্শের অধিপতি ৷’ (৪০ $ ১৫) 


7A ALA BLL LG. GEL tA 47৬ PAA 
Sl baller se OUTS LDL TS 
অর্থাৎ মহিমাৰিত আল্লাহ, যিনি প্ৰকৃত মালিক তিনি ব্যতীত কোন ইলাহ নেই । সন্মানিত 
যয 00050000) 


ALP Dt AY DOA GA 


CE ESI ll Spl SS 
অর্থাৎ তুমি জিজ্ঞেস কর, কে সাত আকাশ এবং মহা আর্শের অধিপতি ? (২৩ ৪ ৮৬) 


ALA ATA ASA 723, 
A Goad 53331 Sal) a 
অর্থাৎ ‘তিনি ক্ষমাশীল, প্রেমময়, ‘আরশের অধিকারী ও সম্মানিত ৷' (৮৫ £ ১৪,১৫) 


অর্থাৎ ‘দয়াময়, ‘আরশে সমাসীন ৷’ (২০ ৪ ৫) 


অর্থাৎ তারপর তিনি ‘আরশে সমাসীন হন ।' (১০৪ ২) 
লা গহ কহা গাত বহ তত বত! 


/ APIA, (LAI PLD Car AA {ALA ad Rt 
PCE 5) a ৬5-- 49> ৩ Al 3 El 
eC sal ar bs a pd ALL PAD arr 
A ES EE ELE 
অর্থাৎ “যারা আর্শ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে, তারা তাদের 
প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে 


এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান 


বৰব্যাপী APL 
সবব্যাপী । (৪০ ৪ ৭) or 
i TACT UE TE 


Se EE Mr EST ed 
করবে । (৬৯ ৪ ১৭) 


http://IslamiBoi.wordpress.com 


৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


LAO AL LAPS NIAAA A IATL LL, 
EL EER FT UE SOM EGS 
And 4 FASA LA ABSA 
Se RE Ce EE te ARE 
তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে।. আর তাদের বিচার করা 
হবে ন্যায়ের সাথে; বলা হবে, প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য । (৩৯ ৪ ৭৫) 


সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত বিপদকালীন দু‘আয় আছেঃ 
Y-l SllosUlydy- lak Ay 
+ 3S Aad 3 AIT AIG Samad] 3 Yl 


অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, যিনি মহান পরম সহনশীল ৷ আল্লাহ ব্যতীত 
আকাশ মণ্ডলীর অধিপতি ও পৃথিবীর অধিপতি । যিনি সম্মানিত আরশের অধিপতি । 

ইমান আহমদ (র) আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ননা করেন যে, তিনি 
বলেন, আমরা একদা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে বাতৃ্হা নামক স্থানে উপবিষ্ট ছিলাম । এ সময়ে 
একখণ্ড মেঘ অতিক্রম করলে রাসুলুল্লাহ (সা) বললেন £ তোমরা কি জান এগুলো কী? আমরা 
বললাম, মেঘমালা! তিনি বললেন, সাদা মেঘ বলতে পার । আমরা বললাম সাদা মেঘ । তিনি 
বললেন £ ‘আনানও (মেঘ) বলতে পার, আমরা বললাম ওয়াল আনান ৷ তারপর বললেন, 
আমরা নীরব থাকলাম । তারপর তিনি বললেন £ তোমরা কি জান যে, আকাশ ও পৃথিবীর 
মাঝে দূরত্ব কতটুকু? আব্বাস (রা) বলেন, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক 
অবহিত ৷ তিনি বললেন ঃ£ উভয়ের মাঝে পাচশ বছরের দূরত্ব । এক আকাশ থেকে আরেক 
আকাশ পর্যন্ত পাচশ বছরের দূরত্ব, প্রত্যেকটি আকাশ পাচশ বছরের দূরত্ব সমান পুরু এবং 
সপ্তম আকাশের উপরে একটি সমুদ্র আছে ঃ যার উপর ও নীচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব; 
যতটুকু দূরত্‌ আকাশ ও পৃথিবীর মধ্যে । তারপর তার উপরে আছে আটটি পাহাড়ী মেষ, যাদের 
হাটু ও ক্ষুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্‌ ৷ সেগুলোর উপরে হলো 
আরশ । যার নিচ ও উপরের মধ্যে ততটুকু দূরত্ব, যতটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে । আল্লাহ 
হলেন তারও উপরে ৷ কিন্তু বনী আদমের কোন আমলই তার কাছে গোপন থাকে না । 

পাঠটি ইমাম আহমদ (র)-এর । আর ইমাম আবু দাউদ ইব্ন মাজাহ ও তিরমিযী (র) 
সিমাক (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমান তিরমিযী (র) হাদীসটি হাসান বলে মন্তব্য 
করেছেন। আবার শুরায়ক সিমাক থেকে এ হাদীসটির অংশ বিশেষ মওকৃফ পদ্ধতিতে বর্ণনা 
করেছেন। ইমাম আবূ দাউদ (র)-এর শব্দ হলো $ 


Len bn YIAG oN dl on be 0 032 Ay 


Ls UF 3s DN sl sl sl ius Ll 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ 


অর্থাৎ “আকাশ ও পৃথিবীর মাঝের দূরত্ব কতটুকু তা কি তোমরা জান ? তীরা বলল, 
আমরা তো জানি না। তিনি বললেন, উভয়ের মাঝে একাত্তর কিংবা বাহাত্তর কিংবা তিহাত্তর 
বছরের দূরত্ব 1 অবশিষ্টগুলোর দূরত্ব অনুরূপ ৷” 
ইমাম আবূ দাউদ (র) সাহাবী জুবায়র ইবন মুতইম (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন £ জনৈক বেদুঈন একদা রাসূলুল্লাহ (সা)-এর দরবারে এসে বলল £ 
Sas Jl oS Jd ccs AY ou Ul Job 
UU eis Alle DD iis LOG Al ie G.oboyl 
অর্থাৎ-_হে আল্লাহর রাসূল! মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার-পরিজন অনাহারে 
দিনপাত করছে এবং ধন-সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব, আপনি আল্লাহর 
নিকট আমাদের জন্য বৃষ্টির দুআ করুন। আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং 
আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এ কথা শুনে রাসুলুল্লাহ (সা) 
বললেন ৪ 0545 5 9০431 45,5 ধিক তোমাকে, তুমি কি বুঝতে পারছো, কী বলছ! 
এই বলে রাসূলুল্লাহ (সা) অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। এমনকি 
সাহাবীগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর তিনি বললেন ঃ 
Hcl MLS iE Seal se bi is Yolo 
cl iSA Saw gle Lic sls sls 
অর্থাৎ--ধিক তোমাকে! আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে 
না। আল্লাহর শান তার অনেক উর্ধ্বে । ধিক তোমাকে! তোমার কি জানা আছে যে, আল্লাহর 
আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে। এ বলে তিনি তার অঙ্গুলিসমূহের দ্বারা ইশারা 


করে গন্বুজের মত করে দেখান । তারপর বললেন ৪ 
‘AIHAL ANE Ed oly 
অর্থাৎ--বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে উঠে আরশও তেমনি মচমচ করে 
উঠে। ইবন বাশ্শার (র)-এর বর্ণনায় রয়েছে £ 
, Lm SH oly ie Sm Ul 
অর্থাৎ-_আল্লাহ আছেন তার আরশের উপর আর আরশ আছে তীর আকাশসমূহের উপর ৷ 
হাফিজ আবুল কাসিম ইব্ন আসাকির দামেশকী (র) এ হাদীসের বিরুদ্ধে “বায়ানুল ওহমি 
. ওয়াত তাখলীতিল ওয়াকিয়ি ফী হাদীসিল আতীত” নামক একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন 


১. সংখ্যা সংক্রান্ত এ সন্দেহটি রাবীর ৷ 


http://IslamiBoi.wordpress.com 


৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এবং হাদীসের রাবী মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্ন বাশ্শার-এর সমালোচনায় তিনি তার সর্বশক্তি 
ব্যয় করেছেন এবং এ ব্যাপারে অনেকের মতামত উল্লেখ করেছেন । কিন্তু মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
ব্যতীত অন্য রাবী থেকে ভিন্ন সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। যেমন আব্দ ইব্‌ন হুমায়দ ও 
ইব্‌ন জারীর তাদের তাফসীরদ্বয়ে, ইব্‌ন আবূ ‘আসিম ও তাবারানী তীদের কিতাবুস সুন্নাহয়, 
বাষ্যার তার মুসনাদে এবং হাফিজ জিয়া আল মাকদেসী তার ‘মুখতারাত' গ্রন্থে উমর ইব্ন 
. খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এক মহিলা রাসূলুল্লাহ (সা)-এর নিকট এসে 
বলল, আল্লাহর কাছে আমার জন্য দু'আ করুন, যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান । 
উমর (রা) বলেন, একথা শুনে তিনি আল্লাহ তা'আলার মহিমা বর্ণনা করে বললেন ঃ 
BABES babi dd ols Ns sl es EES! 
UES il 
অর্থাৎ--‘নিঃসন্দেহে তার কুরসী আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত এবং তা নতুন বাহন 
বোঝার ভারে শব্দ করার ন্যায় শব্দ করে ৷' 
এ হাদীসের সনদ তেমন মশহুর নয় । সহীহ বুখারীতে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 
Wests El lel Ol mgs gli s Lidl ls IS 
‘uA Ao Uns Ll 
অর্থাৎ-_-যখন তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা করবে তখন ফিরদাউস প্রার্থনা 
করবে। কারণ. তা সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত । আর তার উপরে হলো দয়াময়ের 
আরশ । 43,5 শব্দটি 5, হিসেবে ফাত্হা দ্বারাও পড়া হয় এবং যাম্মা দ্বারাও পড়া হয় ৷ 
আমাদের শায়খ হাফিজ আল মুযী বলেন, যাম্মা দ্বারা পড়াই উত্তম । তখন ১০ ১,৯ 
৬০২১ এর অর্থ হবে ১এ=,! ১১০ ১১০ অথতৎ--তার উপরটা হলো 
রাহমানের‘ আর্শ’' ৷ কোন কোন বর্ণনায় আছে যে, ফিরদাউসবাসীগণ আরশের শব্দ শুনে 
থাকে। আর তাহলো তার তাসবীহ ও তাজীম। তারা আরশের নিকটবর্তী বলেই এমনটি হয়ে 
থাকে । 
সহীহ বুখারীতে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ 
Sls ml Saw ad Ca Al oe Mal 0 
অর্থাৎ__‘সাদ ইব্‌ন মুআযের মৃত্যুতে রাহমানের আরশ কেঁপে উঠে ।' 
উল্লেখ করেছেন যে, “আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি। তাঁর প্রান্তদ্য়ের দূরত্্‌ হচ্ছে পঞ্চাশ 
হাজার বছরের পথ ৷' 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ 

AA CESS (yA // ALA AANA 

i urs sli LS tx 2 css Salad CE 
“সূরা মাআরিজ-এর (৭০ $ ৪) এ আয়াতের ব্যাখ্যায় আমরা উল্লেখ করেছি যে, ‘আরশ ও 
সপ্তম যমীনের মধ্যকার দূরত্ব হলো, পঞ্চাশ হাজার বছরের পথ এবং তার বিস্তৃতি পঞ্চাশ হাজার 

বছরের পথের সমান। 
একদল কালাম শাস্ত্রবিদের মতে, আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ বিশেষ যা গোটা 
জগতকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এ কারণেই তারা একে নবম আকাশ, ‘আল 
ফালাকুল আতলাস ওয়াল আসীর’ নামে অভিহিত করে থাকেন । কিন্তু তাদের এ কথাটি যথার্থ 
নয়। কারণ, শরীয়তে একথা প্রমাণিত যে, ‘আরশের কয়েকটি স্তম্ভ আছে এবং ফেরেশতাগণ তা 
বহন করে থাকেন। কিন্তু আকাশের স্তম্ভও হয় না এবং তা বহনও করা হয় না । তাছাড়া 
আরশের অবস্থান জান্নাতের উপরে আর জান্নাত হলো আকাশের উপরে এবং তাতে একশটি স্তর 
আছে, প্রতি দু'স্তরের মাঝে আকাশ ও যমীনের মধ্যকার সমান দূরত্ব । এতে প্রমাণিত হয় যে, 
আরশ ও কুরসীর মাঝের দূরত্্‌ আর এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব এক কথা নয় । 
আরেকটি যুক্তি হলো, অভিধানে আরশ অর্থ রাজ সিংহাসন ৷ যেমন আল্লাহ তা‘আলা বলেন ৪ 
” 36% 2%, 41 অৰ্থাৎ তার আছে বিরাট এক সিংহাসন । (২৭ ৪ ২৩) 
বলা বাহুল্য যে, এ আয়াতে যে আরশের কথা বলা হয়েছে তা কোন আকাশ ছিল না এবং 
আরশ বলতে আরবরা তা বুঝেও না । অথচ কুরআন নাযিল করা হয়েছে আরবী ভাষায় । 
মোটকথা, আরশ কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন বিশেষ যা ফেরেশতাগণ বহন করে 
থাকেন। তা বিশ্বজগতের উপরে অবস্থিত গুম্বজের ন্যায় আর তাহলো সৃষ্টি জগতের ছাদস্বরূপ । 
আল্লাহ তা'আলা বলেন £ 


DLN MARES A LAIDLAW At CEE AS LEM 
aie Hr RSLs Yt 


ME ual] Us 


অর্থাৎ--যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুষ্পার্শ্ব ঘিরে আছে, তারা তাদের 
প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে 
এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে । (৪০ ৪ ৭) 

পূর্বে উল্লেখিত একটি হাদীসে বলা হয়েছে যে, তারা হলেন আটজন এবং তাদের পিঠের 
উপর রয়েছে আরশ । আল্লাহ তা'আলা বলেন $ 


AAA CAL ATL AS (vw, (LAL 2 ALL 


LL Hs 2 pH <2) hot 23 
অৰ্বা=এৰলে দিন অটিজম কেনেদতা তীর পরতিগারকের: আর্ক ধারণ করবে 
তাদের উর্ধে । (৬৯ ৪ ১৭) 
শাহর ইব্ন হাওশাব (র) বলেন, আরশ বহনকারী ফেরেশতা হলেন আটজন । তীদের চার 
জনের তাস্বীহ হলো ঃ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮-- 


http://IslamiBoi.wordpress.com 


৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর অপর চার জনের তাসবীহ হলো ঃ$ 
ইমাম আহ্‌মদ (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে যে হাদীসটি বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা) 
উমায়্যা ইবন আবুস-সাল্ত-এর কবিতার নিমোক্ত দু'টো পংক্তি সম্পর্কে মন্তব্য করেছিলেন। 
উমায়্যা যথার্থ বলেছে। পংক্তি দ্‌'টি হলোঃ 
hep AISA pdly- Ee BIE |UD 
অর্থাৎ--তার (আরশের) ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটি ষাড় । আর অপর 
পায়ের নিচে আছে একটি শকুন ও ওঁৎ পেতে থাকা একটি সিংহ । 
একথা শুনে রাসূলুল্লাহ (সা) বললেন £ সে যথার্থই বলেছে তারপর উমায়্যা বলল ৪ 
Js les dbs sls - Ul IIS bs milly 
ASL YU) A 0s 3 Sb 
অর্থাৎ--প্রতি রাতের শেষে লাল হয়ে সূর্য উদিত হয় যার উদয়াচলের রঙ হলো গোলাপী । 
আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্তত করে থাকে । অবশেষে আত্মপ্রকাশ করে 
শাস্তিদানকারী রূপে এবং কশাঘাতকারী রূপে ৷ . 
শুনে রাসুলুল্লাহ (সা) বললেন, সে যথার্থই বলেছে। এ হাদীসের সনদ সহীহ এবং তার 
বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য । এ হাদীস প্রমাণ করে যে, আর্শ বহনকারীদের বর্তমান সংখ্যা 
চারজন । অতএব, পূর্বোক্ত হাদীসের সঙ্গে এটি সাংঘর্ষিক । এর জবাবে বলা যেতে পারে যে, এ 
ধরনের এ চারজনের উল্লেখের দ্বারা বাকি চারজনের অস্তিত্বের অস্বীকৃতি বুঝায় না । আল্লাহ্‌ 
সম্যক অবগত ৷ | 
‘আরশ সম্পর্কে উমায়্যা ইবনুস সাল্ত-এর আরো কয়েকটি পংক্তি আছে। তাহলো £ঃ 


Ls ll ds snr ur ml a ULSY be 2 


অর্থাৎ-_- তোমরা আল্লাহর মহিমা বর্ণনা কর তিনি মহিমময়, আমাদের প্রতিপালক 
আকাশে, তিনি মহীয়ান গরীয়ান। সে এমন এক সুউচ্চ ছাদ যা মানুষকে বিস্ময় বিমূঢ় করে 
দেয় । আর আকাশের উপরে তিনি স্থাপন করে রেখেছেন এমন সুউচ্চ এক সিংহাসন, চর্ম চক্ষু 
যার নাগাল পায় না আর তার আশে-পাশে তুমি দেখতে পাবে ঘাড় উঁচিয়ে রাখা 
ফেরেশতাগণ ৷ , +4০ - ১+4০| এর বহুবচন । এর অর্থ হলো, সে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ 


থাকার দরুন যার ঘাড় বাঁকা হয়ে আছে। £2১44 অর্থ অত্যন্ত উঁচু। ,; ১! অর্থ হলো 
সিংহাসন । : 


আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা)-এর কয়েকটি পংক্তি; যিনি স্ত্রী কর্তৃক দাসীর সঙ্গে যৌন 
মিলনের অপবাদের মুখে কুরআন পাঠের পরিবর্তে নিম্নোক্ত পংক্তিগুলো আবৃত্তি করেন 


Cems olols- 2 Ulysse 
Ladle oil sins Sb Ll SS Alois 


অর্থাৎ আমি সাক্ষ্য দিলাম যে, আল্লাহর ওয়াদা সত্য এবং জাহান্নাম হলো কাফিরদের 
ঠিকানা । 


আর আরশ পানির উপর ভাসমান এবং আরশের উপর রয়েছেন বিশ্বজগতের প্রতিপালক । 
যে আরশ বহন করেন সন্মানিত এবং আল্লাহর চিহ্নিত ফেরেশতাগণ । 

ইব্‌ন আবদুল বার (র) প্রমুখ ইমাম তা বর্ণনা করেছেন। আবূ দাউদ (র) জাবির ইব্‌ন 
আবদুল্লাহ (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
Blas 23 UNS 2 dl oe Sl of dS 

Cle Sa Syme Mile Al OS Lai bul 

অর্থাৎ--“আমাকে আল্লাহর আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের একজনের বিবরণ 
দেয়ার অনুমতি দেয়া হয়েছে। তার কানের লতি ও কাধের মাঝে সাতশ বছরের প্রথ ৷” 

ইব্‌ন আবূ আসিমও এ হাদীসটি বৰ্ণনা করেছেন । তার পাঠ হলো ঃ 


কুরসী 

ইব্‌ন জারীর (র) বলেন £ হাসান বসরী (র) বলতেন, কুরসী আর ‘আরশ একই কিন্তু এ 
তথ্যটি সঠিক নয়, হাসান এমন কথা বলেননি বরং সঠিক কথা হলো, হাসান (র) সহ সাহাবা 
ও তাবেয়ীগণের অভিমত হলো এই যে, কুরসী আর ‘আরশ দুটি আলাদা । 

পক্ষান্তরে ইব্ন আববাস (রা) ও সাঈদ ইব্‌ন জুবায়র (রা) সম্পর্কে বর্ণিত যে, ভারা ১ 
Eo THEN CEG "$$ এ আয়াতের ব্যাখ্যায় বলতেন 2.9 অর্থ | অর্থাৎ 
আল্লাহর ইলম কিন্তু ইবন আববাস (রা)- এর প্রকৃত অভিমত হলো এই যে, কুরসী হচ্ছে আল্লাহর 
কুদরতী কদমদ্বয়ের স্থল এবং আরশের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জ্ঞাত নেই । 


http://IslamiBoi.wordpress.com 


৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বর্ণনাটি হাকিম তার মুসতাদরাকে বর্ণনা করে মন্তব্য করেছেন যে, এটি বুখারী ও 
মুসলিমের শর্তানুযায়ী সহীহ, যদিও তারা তা বর্ণনা করেননি । 

আবার শুমা ইবন মুখাল্লাদ ও ইবন জারীর তীদের নিজ নিজ তাফসীর গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে 
রিওয়ায়ত করেন যে, কুরসী হলো আরশের নিচে । সুদ্দীর নিজস্ব অভিমত হলো, আকাশমণ্ডলী 
ও পৃথিবী কুরসীর পেটের মধ্যে আর কুরসীর অবস্থান আরশের সম্মুখে । 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম যাহ্হাক সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, সাত আসমান ও সাত যমীনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি 
জুড়ে দেয়া হয়; তাহলে কুরসীর তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটি আংটি তুল্য । ইব্‌ন 
জারীর বর্ণনা করেন যে, যায়দ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 


L423 dt Sl a lS Ym A el Spd bs 
অর্থাৎ--কুরসীর মধ্যে সাত আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত সাতটি মুদ্রা তুল্য । 
যায়দ বলেন, আবু যর (রা) বলেছেন যে, আমি রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, 
Si smb om mii Li I LUSTY! fl 2 Al 
ue 3 1 
অর্থাৎ__-‘আরশের মধ্যে কুরসী ধূ ধূ প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু 
নয়৷’ হাকিম আবু বকর ইবন মারদূয়েহ্‌ (র) তার তাফসীরে বর্ণনা করেন যে, আবূ যর গিফারী 
(রা) রাসুলুল্লাহ (সা)-কে কুরসী সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন ৪ 
Al ne dl L201 ll Sal Lass sly 
BAS LASS al de Sil Ls Sls Da sb ls AS YI 
~All AE Ae 
অর্থাৎ “যার হাতে আমার জীবন সে সত্তার শপথ! কুরসীর নিকট সাত আকাশ ও সাত 
যমীন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত কড়া অপেক্ষা বেশি কিছু নয়। আর কুরসীর তুলনায় আরশ 
প্রান্তরের তুলনায় কড়ার মত । 
সাঈদ ইব্‌ন জুবায়র (রা) থেকে যথাক্রমে মিনহাল ইবৃন ‘আমর' আমাশ সুফয়ান, ওকী ও 
ইব্‌ন ওকী সূত্রে ইব্‌ন জারীর তার ইতিহাস গ্রন্থে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, ইব্ন 
আব্বাস (রা) কে | (০ (55,055 -এ আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে, 
পানি কিসের উপর ছিল ? জবাবে তিনি বললেন, বাতাসের পিঠের উপর ৷ তিনি আরো বলেন, 
আসমান ও যমীনসমূহ এবং এ সবের মধ্যকার সমুদয় বস্তুকে সমুদ্র ঘিরে রেখেছে এবং 
সমুদ্ররাজিকে ঘিরে রেখেছে হায়কাল। আর কথিত বর্ণনা মতে, হায়কালকে ঘিরে রেখেছে 
. কুরসী । ওহ্‌ব ইবন মুনাব্বিহ থেকেও এরূপ বর্ণিত আছে। ইবৃন ওহ্‌ব হায়কাল-এর ব্যাখ্যায় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১ 


বলেন, হায়কাল আকাশমণ্ডলীর চতুল্পার্শ্বন্থ একটি বন্ধু বিশেষ যা আসমানের প্রান্ত থেকে তাবুর 
লম্বা রশির ন্যায় যমীনসমূহ ও সমুদ্রসমূহকে ঘিরে রেখেছে। 

জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা, কুরসী হলো অষ্টম আকাশ, যাকে স্থির গ্রহরাজির 
কক্ষ নামে অভিহিত করা হয়ে থাকে কিন্তু তাদের এ ধারণা যথার্থ নয়। কারণ পূর্বেই এ কথা 
প্রমাণিত হয়েছে যে, কুরসী সাত আকাশ অপেক্ষা অনেক অনেকগুণ বড় । তাছাড়া একটু আগে 
উল্লেখিত হাদীসে বলা হয়েছে যে, কুরসীর তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি কড়ার 
ন্যায় । কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয় । 

যদি এরপরও তাদের কেউ একথা বলে যে, আমরা তা স্বীকার করি, কিন্তু তা সত্বেও তাকে 
ফালাক বা আসমান নামে অভিহিত করি। তাহলে আমরা বলব, অভিধানে কুরসী আর 
ফালাক-এর অর্থ এক নয়৷ বস্তুত প্রাচীন যুগের একাধিক আলিমের মতে, কুরসী আরশের সম্মুখে 
অবস্থিত তাতে আরোহণের সিঁড়ির মত একটি বস্তু বিশেষ । আর এরূপ বস্তু ফালাক হতে পারে 
না। তাদের আরো ধারণা যে, স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে। কিন্তু এর 
স্বপক্ষে কোন প্রমাণ নেই । উপরস্ধু, এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে। 


লাওহে মাহ্‌ফুজ 
ইবন আব্বাস (রা) সূত্রে আবুল কাসিম তাবারানী (র) বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
নবী করীম (সা) বলেন ৪ 
Libram ir bi Lbs I ol 
EASE USS SAU Lm SES jm ali sl 
cel Lats dns Fs ss 9 drs S 


অর্থাৎ “আল্লাহ শুভ্র মুক্তা দ্বারা লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন। তার পাতাগুলো লাল 
ইয়াকুতের তৈরি । আল্লাহ তা'আলার কলমও নূর এবং কিতাবও নূর । প্রতি দিন তীর তিনশ 
যাটটি ক্ষণ আছে। তিনি সৃষ্টি করেন, জীবিকা দান করেন । মৃত্যু দেন, জীবন দেন, সম্মানিত 
করেন, অপমানিত করেন এবং যা খুশী তা-ই করেন। 


ইবন আব্বাস (রা) আরও বলেন, লাওহে মাহফ্যের ঠিক মাঝখানে লিখিত আছে ঃ 


Ugg eae aay PLY isa sung UY ALY 
অর্থাৎ--“এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ্‌ নেই । তার মনোনীত দীন হলো ইসলাম এবং 
মুহাম্মদ তীর বান্দা ও তার রাসূল ৷” 
অতএব, যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনবে, তীর প্রতিশ্রুতিকে সত্য বলে স্বীকার করবে 
এবং তার রাসূলের অনুসরণ করবে; তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। 
ইবন আব্বাস (রা) আরো বলেন, লাওহে মাহফুজ শুভ্র মুক্তা দ্বারা তৈরি একটি ফলক 
বিশেষ ৷ তার দৈর্ঘ আসমান ও যমীনের মধ্যকার দূরত্বের সমান । আর তার প্রন্থ পৃথিবীর পূর্ব ও 


http://IslamiBoi.wordpress.com 


৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পশ্চিমের মাঝখানের দূরত্বের সমান । তার পরিবেষ্টনকারী হলো মুক্তা ও ইয়াকুত এবং প্রান্তদেশ 
হলো লাল ইয়াকুতের । তার কলম হলো নূর এবং তার বাণী আরশের সঙ্গে গ্রন্থিবদ্ধ ও তার 
গোড়া হলো এক ফেরেশতার কোলে। 

আনাস ইব্ন মালিক প্রমুখ বলেন, লাওহে মাহফ্‌জ ইসরাফীল (আ)-এর ললাটে অবস্থিত । 
মুকাতিল বলেন, তার অবস্থান আরশের ডান পার্শ্বে । 


আকাশসমূহ পৃথিবী এবং এগুলোর মধ্যকার বতু নিচয়ের সৃষ্ট 


a ALS 
ed 12% 


~~ SL UM EOC 


LAP Anu APLC A 


dra) Pad Ee 
প্রশংসা আল্লাহরই যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকার 
ও আলোর । এতদসব্তবেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাড় করায়। (৬ ৪ ১) 
Nee TE 
অর্থাৎ__-তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছ'দিনে (ছয়টি সময়কালে) সৃষ্টি করেছেন । 
(১১৪৭) 

এ ধরনের বর্ণনা অন্যান্য বহু আয়াতে রয়েছে। এ ছ'দিনের পরিমাণ নির্ণয়ে 
মুফাসসিরগণের দু'টি অভিমত রয়েছে। জমহুর-এর অভিমত হলো তা আমাদের এ দিবসেরই 
ন্যায় । আর ইব্‌ন আব্বাস (রা)), মুজাহিদ, যাহহাক ও কা‘ব আহবার (রা) থেকে বর্ণিত, তারা 
বলেন, তার প্রতিটি দিন আমাদের হিসাবের হাজার বছরের সমান ৷ এটা হচ্ছে ইব্‌ন জারীর ও 
ইব্‌ন আবূ হাতিম-এর বর্ণনা । ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) তার জাহমিয়্যাদের বিরুদ্ধে 
লিখিত কিতাবে এবং ইব্‌ন জারীর ও পরবর্তী একদল আলিম দ্বিতীয় মতটি সমর্থন করেছেন। 
আল্লাহই সর্বজ্ঞ । এ অভিমতের পক্ষের দলীল পরে আসছে। 

ইব্‌ন জারীর যাহৃ্‌হাক ইব্ন মুযাহিম (র) প্রমুখ থেকে বর্ণনা করেন যে, দিবস ছ’টির নাম 
হলো-_আবজাদ; হাও, য়ায, 'হুত্তী কালমান, সা‘ফাস, কারশাত । 

ইব্ন জারীর (র) এদিনগুলোর প্রথম দিন সম্পর্কে তিনটি অভিমত বর্ণনা করেছেন । মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাওরাত পদ্থীদের অভিমত হলো, 
আল্লাহ তা'আলা রবিবার দিন সৃষ্টি শুরু করেছিলেন। ইনজীল পদ্থীগণ বলেন, আল্লাহ্‌ সৃষ্টি শুরু 
করেছিলেন সোমবার দিন আর আমরা মুসলমানগণ রাসূলুল্লাহ (সা) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 
বলি যে, আল্লাহ তা'আলা সৃষ্টি শুরু করেছিলেন শনিবার দিন। ইবৃন ইসহাক (র) কর্তৃক বর্ণিত 
এ অভিমতের প্রতি শাফেঈ মাযহাবের একদল ফকীহ ও অন্যান্য আলিমের সমর্থন রয়েছে। এ 
বিষয়ে আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মর্মে আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসটি পরে 
আসছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩ 


আর ইব্‌ন জারীর রবিবার সংক্রান্ত অভিমতটি বর্ণনা করেছেন আবূ মালিক, ইব্‌ন আব্বাস, 
ইব্‌ন মাসউদ (রা) এবং আরো একদল সাহাবা থেকে । আবদুল্লাহ ইব্‌ন সালাম থেকেও তিনি 
তা বর্ণনা করেছেন। ইব্‌ন জারীর নিজেও এ অভিমতটি পোষণ করেন। আর তা তাওরাতেরই 
ভাষ্য । একদল ফকীহও এ অভিমত পোষণ করেন। বলা বাহুল্য যে, রবিবার দিনকে ইয়াওমুল 
আহাদ বা প্রথম দিন নামকরণ অধিক যুক্তিসঙ্গত । আর এ জন্যই সৃষ্টি কার্য ছ'দিনে সম্পন্ন 
হয়েছে এবং তার শেষ দিন হলো শুক্রবার । ফলে মুসলমানগণ একে তাদের সাপ্তাহিক উৎসবের 
দিন রূপে ধার্য করে নিয়েছে। আর এদিনটিই সেদিন, আল্লাহ যা থেকে আমাদের পূর্বের আহলি 
কিতাবদেরকে বিচ্যুত করে দিয়েছিলেন । পরে এর আলোচনা আসবে ইনশাআল্লাহ । 
আল্লাহ তা'আলা বলেনঃ 
at EE EEA EE ESE 
2 ef Ale LLL LA bse 
Le EE HS I: EV HEE = A Cs HE 
অর্থাৎ-_তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের 
দিকে মনোসংযোগ করেন এবং তাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিনি সর্ববিষয়ে সবিশেষ 
অবহিত । (২ ৪ ২৯) 
(lad Al LATIAL ALAS A, Bo EAL pet ape 
sll SLID AN SE Gly SA EY 
1/ PEAY / i 
43 Us LILI Ua Sr 3 UA US ade MG 
Ld) EEE tsi ES lel Cas Uy Us 


ALL LA har at {A tt Ge FA 3H 


Siailb Csi GG. < sl oe Es, 


bl Ara. YN rat br Le 
lel HL 2 23s ORT CHEE LT RE 


774 ‘ 


EEE BEE TE OO POET 1 REE ER HE 
তোমরা তার সমকক্ষ দাড় করাতে চাও? তিনি তো জগতসমূহের প্রতিপালক ৷ তিনি স্থাপন 
করেছেন অটল পর্বতমালা ভূপূষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চারদিনের মধ্যে তাতে 
ব্যবস্থা করেছেন খাদ্যের, সমভাবে যাচনাকারীদের জন্য ৷ 

তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূমপুঞ্জ বিশেষ । অনন্তর তিনি 
তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় । তারা বলল, আমরা 
আসলাম অনুগত হয়ে । 

তারপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রতি আকাশে তার 
বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং 
করলাম সুরক্ষিত । এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা । (৪১ ৪ ৯-১২) 


http://IslamiBoi.wordpress.com 


৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এতে ইঙ্গিত পাওয়া যায় যে, পৃথিবী আকাশের আগে সৃষ্ট হয়েছে। কেননা, পৃথিবী হলো, 
প্রাসাদের ভিত স্বরূপ যেমন আল্লাহ তাআলা বলেন £$ 


2 LAA 2 / Fy / / fA FPA ES 
RL 2 LAG EILST UE LNG 4 ARNE YS 3 
৮ i A att hh ¥ 
Ela ss WAIL ATTY sith es; 
অর্থাৎ-_আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে 
করেছেন ছাদ এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন 
উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিযক, এই তো আল্লাহ, তোমাদের 
EL ERLE Ss HAL 


AGL 4 EEE EE fav sd 


Lla>s. a=l!s)l Sr LE. MEIN NAC 


lads AAAS NAMED fa ddd 


LEE ESE Sl SUL HOGS. be ER COE 


sd HRA HG, MAL ABLLAL 


CEG EG LUGS dhl Pe 
অর্থাৎ আমি কি করিনি ভূমিকে শয্যা ও পর্বতসমূহকে কীলক? আমি সৃষ্টি করেছি 
এবং দিবসকে করেছি জীবিকা আহরণের সময় । আর তোমাদের উর্ধদেশে নিমার্ণ করেছি সুস্থিত 
ll ne soe ol BAA ad ১৩) 


(2 0ALLI HA / ৰ trade 
CAGE GS GE Sag otal, eto 
IAL 2 (4 wd Al 2 (a, (A 7/ 


‘USS Nl. > ES lll 52 bly 
অর্থাৎ যারা কুফরী করে তারা কি তেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল 
ওতপ্রোতভাবে; তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণসম্পন্ন সমস্ত কিছু সৃষ্টি 
করলাম পানি থেকে; তবুও কি তারা বিশ্বাস করবে না ? (২১ 8 ৩০) 
অর্থাৎ আকাশ ও পৃথিবীর মাঝে আমি ফাক করে দিয়েছি, ফলে প্রবাহিত হয়েছে বায়ুমালা, 
বর্ষিত হয়েছে বারিধারা, প্রবাহিত হয়েছে ঝরনা ও নদ-নদী এবং জীবনীশক্তি লাভ করেছে 
প্ৰাণীকুল । তারপর আল্লাহ তা'আলা বলেন ৪ 


InP AF LALA ABD rad abtaty, rb AEN 


MEX dh aout LSbi oc ras bia bie sacl Lbs 
অর্থাৎ_এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ; কিন্তু তারা আকাশস্থিত নিদর্শনাবলী থেকে 
মুখ ফিরিয়ে নেয়। (২১ ৪ ৩২) 


অর্থাৎ আকাশে আল্লাহর সৃষ্টি করা স্থির ও চলমান তারকা রাজি, প্রদীপ্ত নক্ষত্র ও উজ্জ্বল 
গ্রহমালা, ইত্যাকার নিদর্শনাবলী এবং তাতে পৃথিবী ও আকাশমণ্ডলীর সৃষ্টিকর্তার হিকমতের 
প্রমাণসমূহ থেকে তারা মুখ ফিরিয়ে নেয় । যেমন আল্লাহ তা'আলা বলেন £$ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫ 
AL APL LIAL LA? EE DNA Dold, 
ee pes le G33 2939 wl oh Bal SS 
LAL palit / 2 AY 


‘UGS MY 1 die tS aya uy 

অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে; তারা এ সকল প্রত্যক্ষ করে, 

কিন্তু তারা এ সকলের প্রতি উদাসীন। তাদের অধিকাংশ আল্লাহে বিশ্বাস করে না; কিন্তু তার 
rie 0 ১০৬) 


Atal #1 ALE Lada tile 
Ket LAY os / 


EA LA! t/a 


tall (sale CUE LA ds Ss Se LG. ULE E5519 


ETE 


Lyf LES WL! hail 


অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি ? তিনিই তা নির্মাণ করেছেন। 
তিনি একে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন, তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ 
করেছেন সূর্যালোক এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন। তিনি তা থেকে নির্গত করেছেন 
তার পানি ও তৃণ এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন; এ সমস্ত তোমাদের ও 
তোমাদের গবাদি পশুর ভোগের জন্য । (৭৯ ৪ ২৭-৩৩) 


এ আয়াত দ্বারা কেউ কেউ পৃথিবী সৃষ্টির পূর্বে আকাশ সৃষ্টির প্রমাণ পেশ করেছেন । কিন্তু 
এতে তারা পূর্ববর্তী আয়াতদ্বয়ের সুস্পষ্ট বক্তব্যের বিরুদ্ধাচরণ করেছেন এবং এ আয়াতের মর্ম 
উপলব্ধি করতে পারেন নি। কারণ এ আয়াতের মর্ম হলো, পৃথিবীর বিস্তার এবং বাস্তবে তা 
থেকে পানি ও তৃণ নির্গত করা আকাশ সৃষ্টির পরে হয়েছে। অন্যথায় এসব পূর্ব থেকেই নির্ধারণ 
করা ছিল। যেমন £ আল্লাহ তা‘আলা বলেন $ LEAL FI 

EAI EGS if 

এবং তাতে (পৃথিবীতে) রেখেছেন কল্যাণ এবং তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন। (8১৪ ১০) 

অর্থাৎ আল্লাহ তা'আলা ফসলের ক্ষেত্র এবং ঝরনা ও নদী-নালার স্থানসমূহ প্রস্তুত করে 
রেখেছেন। তারপর যখন নিশ্নজগত ও উ্ধ্য জগতের আকার সৃষ্টি করেন, তখন পৃথিবীকে 
বিস্তৃত করে তা থেকে তার মধ্যে রক্ষিত বস্তুসমূহ বের করেন। ফলে ঝরনাসমূহ বের হয়ে 
আসে, নদী-নালা প্রবাহিত হয় এবং শস্য ও ফল-ফলাদি উৎপন্ন হয়। এ জন্যই তো ৯১ -কে 
পানি ও তৃণ বের করা এবং পর্বতকে প্রোথিত করা দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ্‌ তা'আলা 
bl ARMAS liad PARAS ANA SA 

RS PEON ales Bl AN 


অর্থাৎ-_তারপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেন (অর্থাৎ) তা থেকে পানি ও তৃণ নির্গত 
করেন। তিনি পর্বতসমূহকে যথাস্থানে স্থাপন করে সেগুলোকে দৃঢ় ও মজবুত করে দিয়েছেন । 
(৭৯ ৪ ৩০-৩২) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৯- 


http://IslamiBoi.wordpress.com 


‘৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


EE EET NE EY EEL 


LIKE Ll ass CE it Sasa ial) 

অথাৎ-_-আমি আকাশ নিৰ্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই 

মহা-সম্প্সারণকারী এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। 

আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর । (৫১ 
$ 8৭-৪8৯) 

Ee অর্থ 555 $2, অর্থাৎ ক্ষমতা বলে। আর আকাশ সম্প্রসারণ করার তাৎপর্য হলো, যা 
উঁচু তাই প্রশস্ত ৷ সুতরাং প্রতিটি আকাশ তার নিচেরটির চেয়ে উচ্চতর বিধায় নিচেরটি অপেক্ষা 
তা প্রশস্তুতর । আর এ জন্যই তো কুরসী আকাশসমূহ থেকে উঁচু বিধায় তা সব ক’টি আকাশ 
অপেক্ষা অধিকতর প্রশস্ত । আর আরশ এর সব ক’টি থেকে অনেক বড়। 

এরপর ৯5,৯ ০১:১১ অর্থ আমি পৃথিবীকে বিছিয়ে বিস্তৃত করে স্থির অটল 
করে দিয়েছি; ফলে তা আর তোমাদেরকে নিয়ে নড়ে না। এ জন্যই আল্লাহ্‌ তা'আলা 
বলেছেন ৪ ১১১৯০] (5:4 অৰ্থাৎ আমি এটা কত সুন্দরভাবে বিছিয়েছি। উল্লেখ্য যে, এ 
আয়াতগুলোতে প্রতিটি বাক্যের মাঝে যে | (যার অর্থ, এবং) ব্যবহার করা হয়েছে তা 
বিষয়গুলো সংঘটনে ধারাবাহিকতা নির্দেশক নয়। নিছক সংবাদ প্রদানই এর উদ্দেশ্য । আল্লাহই 
সম্যক অবহিত ৷ ইমান বুখারী (র) বর্ণনা করেন যে, ইমরান ইব্ন হুসায়ন (রা) বলেছেন, আমি 
একদিন নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হই এবং আমার উটনীটি দরজার সংঙ্গে বেঁধে 
রাখি । এ সময়ে তার নিকট বনু তামীমের কিছু লোক আগমন করলে তিনি বললেন $ 

(ES sb sri Ill 
অর্থাৎ--সুসংবাদ নাও হে বনু তামীম। জবাবে তারা বলল, সুসংবাদ তো দিলেন, 
আমাদেরকে কিছু দান করুন.৷ কথাটি তারা দু'বার বলল । তারপরই ইয়ামানের একদল 
লোকের আগমন ঘটলে তিনি বললেন ঃ বনু তামীম যখন গ্রহণ করেনি তখন হে ইয়ামানবাসী 
তোমরা সুসংবাদ গ্রহণ কর ৷ জবাবে তারা বলল, আমরা গ্রহণ করলাম ইয়া রাসূলাল্লাহ! তারা 
বলল, আপনার নিকট আমরা এ সৃষ্টির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি । নবী করীম (সা) 
বললেন ঃ 
Ul Sy lll le Cie UG A LS IC Ms ALLL 
+ SIN ol GE i YS 
অর্থাৎ-_“আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত অপর কিছুই ছিল না । তার ‘আরশ ছিল পানির 
উপর । লিপিতে তিনি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন এবং আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি 
করেছেন।” এমন সময় কে একজন ডেকে বলল, হে হুসায়নের পুত্র! তোমার উটনী তো চলে 
গেল । উঠে গিয়ে দেখতে পেলাম যে, উটনীটি মরিচীকার দিকে চলে যাচ্ছে । আল্লাহর শপথ! 
পরে আমার আফসোস হলো--হায়, যদি আমি উটনীটির পিছে না পড়তাম! 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ 


ইমাম বুখারী (র) মাগাযী (যুদ্ধ-বিগ্রহ) এবং তাওহীদ অধ্যায়েও এ হাদীসটি বর্ণনা 
করেছেন। তাতে কোন কোন বর্ণনায় ৯531 | $49 এর স্থলে $1544 
৩৯১১/১ ৩১-০/| অৰ্থাৎ_তারপর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইমাম 
নাসাইঈর বর্ণনায় পাঠও এটিই । 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
আমার হাত চেপে ধরে বললেন £$ 
IGE Yes LSBs sds em! 
Ses bo Nes LSE Dll es AAI GIE Ss SY em 

ll dl radio lita sil mil Ai A 

অর্থাৎ--“আল্লাহ তা'আলা মাটি শনিবার দিন, পাহাড়-পর্বত রবিবার দিন, গাছপালা 
সোমবার দিন ও অগ্জীতিকর বস্তুসমূহ মঙ্গলবার দিন সৃষ্টি করেছেন, বুধবারে নূর (জ্যোতি) সৃষ্টি 
' করেন এবং কীট-পতঙ্গ ও ভূচর জস্তু সমূহকে বৃহস্পতিবার দিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। 
তিনি আদমকে সৃষ্টি করেছেন জুমআর দিন আসরের পর । আদমই সর্বশেষ সৃষ্টি, যাকে জুমআর 
দিনের সর্বশেষ প্রহরে আসর ও রাতের মাঝামাঝি সময়ে সৃষ্টি করা হয়েছে। 

ইমাম মুসলিম (র) ও নাসাঈ (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম নাসাঈ 
(র) তীর তাফসীরে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন আমার 
‘হাত চেপে ধরে বললেন ঃ 

calles LEASE seldom Ale ssl 

অর্থাৎ_“হে আবু হুরায়রা! আল্লাহ আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত বস্তুরাজি 
টা [ই বারে ডলার লম দিয়া জহা জানলো অমাযায তর বার দম 
সৃষ্টি করেছেন। 

উল্লেখ্য যে, ইব্‌ন জুরায়জের এ ব্যাপারে মতভেদ রয়েছে। ‘আলী ইব্ন মাদীনী, বুখারী ও 
বায়হাকী প্রমুখ এ হাদীসটির সমালোচনা করেছেন। ইমাম বুখারী (র) তাঁর আত-তারীখে 
" বলেন £ কারো কারো মতে, হাদীসটি কাব আল-আহবার (রা)-এর এবং তাই বিশুদ্ধতর । 
অর্থাৎ এ হাদীসটি কা'ব আল-আহবার থেকে আবু হুরায়রা (রা)-এর শ্রচ্ত হাদীসসমূহের 
অন্তর্ভুক্ত । তারা দু'জন একত্রে বসে হাদীস আলোচনা করতেন। ফলে একজন অপরজনকে 
নিজের লিপিকা থেকে হাদীস শোনাতেন । আর এ হাদীসটি সেসব হাদীসের অন্তর্ভুক্ত যেগুলো 
আবু হুরায়রা (রা) কাব (রা)-এর লিপিকা থেকে সংগ্রহ করেছেন। কিন্তু কোন কোন রাবী 
ভুলক্ৰমে ধারণা করেছেন (5৩2 ৭]| 5-4১ 4২1 আবু হুরায়রা সরাসরি রসূলুল্লাহ (সা) 


http://IslamiBoi.wordpress.com 


৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন এবং রসূলুল্লাহ (সা) আবু হুরায়রার হাত চেপে ধরেছেন বলে 
উল্লেখ করেছেন। 

আবার এর পাঠেও ভীষণ দুর্বলতা রয়েছে। তন্মধ্যে একটি হলো এই যে, তাতে আকাশ 
মণ্ডলী সৃষ্টির উল্লেখ নেই, আছে শুধু সাতদিনে পৃথিবী ও তার অন্তর্বর্তী বস্তুসমূহের সৃষ্টির 
উল্লেখ। আর এটা কুরআনের বর্ণনার পরিপন্থী । কেননা পৃথিবীকে চার দিনে সৃষ্টি করে 
তারপর দু'দিনে দুখান থেকে আকাশসমূহকে সৃষ্টি করা হয়েছে। দুখান হলো, পানি থেকে 
উত্িত সে বাষ্প যা পানি তরঙ্গায়িত হওয়ার সময় উপরে উঠেছিল, যে পানি মহান কুদরতের 
দ্বারা যমীনের থেকে সৃষ্টি করা হয়েছিল । যেমন আবূ মালিক, ইব্‌ন আব্বাস (রা) ও ইব্ন 
মাসউদ (রা) এবং আরো কয়েকজন সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) 
ls as BNI CSE ih 


LNA A G2 bd, 


ce EE Al 
এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন ৪ আল্লাহর আরশ ছিল পানির উপর । পানির আগে তিনি 
কিছুই সৃষ্টি করেননি ৷ তারপর যখন তিনি মাখলুক সৃষ্টি করতে মনস্থ করেন তখন পানি থেকে 
ধোয়া আকারে বাষ্প বের করেন। ফলে তা পানির উপরে উঠে যায়। এই ওঠাকে আরবীতে 
=.=. বলা হয়ে থাকে। তাই এ উপরে ওঠার কারণেই আকাশকে ॥(২.4 বলে নামকরণ করা 
হয়। 
তারপর পানি শুকিয়ে একটি যমীনে রূপান্তরিত করেন। তারপর তা পৃথক পৃথক করে 
দু'দিনে (রবি ও সোমবার দিন) সাত যমীনে পরিণত করেন। পৃথিবীকে আল্লাহ তা'আলা একটি 
মাছের উপর সৃষ্টি করেন। এ সেই ১% যার কথা আল্লাহ তা‘আলা Ls 54 
+ 5920 আয়াতে উল্লেখ করেছেন। (৬৮ ৪ ১) মাছ হলো পানিতে আর পানি হলো 
সিফাতের উপর আর সিফাত হলো এক ফেরেশতার পিঠের উপর, ফেরেশতা হলেন একখণ্ড 
পাথরের উপর আর পাথর হলো মহাশূন্যে । এ সেই পাথর যার কথা লুকমান (আ) উল্লেখ 
করেছেন, যা আকাশেও নয় পৃথিবীতেও নয়। মাছটি নড়ে উঠলে পৃথিবী প্রকম্পিত হয়ে ওঠে ৷ 
তাই আল্লাহ তা'আলা তার উপর দৃঢ়ভাবে পর্বতমালা প্রোথিত করে দেন, ফলে তা স্থির হয়ে 
যায়। আল্লাহ তা‘আলা মঙ্গলবার দিন পাহাড়-পর্বত ও তার উপকারিতা, বুধবার দিন গাছপালা, 
পানি, শহর-বন্দর এবং আবাদ ও বিনাশ সৃষ্টি করেছেন এবং পরস্পর ওতপ্রোতভাবে মিশে থাকা 
আকাশকে পৃথক পৃথক করেছেন । বৃহস্পতি ও শুক্র এ দু'দিনে তিনি সাত আকাশে পরিণত 
করেন। উল্লেখ্য যে, জুমআর দিনকে জুমআ বলে এ জন্য নামকরণ করা হয়েছে যে, এ দিনে 
আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির সমাবেশ ঘটানো হয়েছিল এবং প্রত্যেক আকাশে তার বিধানের 
প্রত্যাদেশ দেওয়া হয়েছিল । 
তারপর তিনি প্রত্যেক আকাশে ফেরেশতা, পাহাড়-পবর্ত, সাগরমালা, তুষার পর্বত ও এমন 
বস্তু সৃষ্টি করেন, যা তিনি ব্যতীত অন্য কেউ জ্ঞাত নয়। তারপর আকাশকে নক্ষত্ররাজি দ্বারা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ 


সুশোভিত করে তাকে সুষমামণ্ডিত ও শয়তানের কবল থেকে সুরক্ষিত বানিয়েছেন। তারপর 
ইচ্ছা মত সৃষ্টি পর্ব শেষ করে তিনি আরশের প্রতি মনোসংযোগ করেন। 

বলাবাহুল্য যে, এ হাদীসে অনেকগুলো দুর্বলতা রয়েছে এবং এর বেশির ভাগই ইসরাঈলী 
বিবরণসমূহ থেকে নেয়া । কারণ, কা'ব আল আহবার উমর (রা)-এর আমলে যখন ইসলাম 
গ্রহণ করেন তখন তিনি তার সামনে আহলে কিতাবদের জ্ঞানভাণ্ডার থেকে বিভিন্ন বিষয় 
নিয়ে আলোচনা করতেন আর উমর (রা) তার মনোরঞ্জনের নিমিত্ত এবং তার অনেক বক্তব্য 
ইসলামের সঙ্গে মিলে যাওয়ায় মুগ্ধ হয়ে মনোযোগের সঙ্গে তা শুনে যেতেন। এ কারণে এবং 
বনী ইসরাঈলদের থেকে বর্ণনা করার অনুমতি থাকার ফলে অনেকে কাব আল-আহবার-এর 
বক্তব্য বিবৃত করা বৈধ মনে করেন। কিন্তু তিনি যা বর্ণনা করতেন তার অধিকাংশই প্রচুর 
ভুল-ভ্ৰান্তিতে পরিপূর্ণ । 

ইমাম বুখারী (র) তীর সহীহ গ্রন্থে মুআবিয়া (রা) সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি কা'ব 
আল-আহবার সম্বন্ধে বলতেন £ তা সত্ত্বেও তিনি যা উদ্ধৃত করতেন আমরা তার সত্য-মিথ্যা 
যাচাই করে নিতাম । যদিও তিনি ইচ্ছাকৃতভাবে ভুল বিবরণ দিতেন না । আল্লাহই সর্বজ্ঞ ৷ 

এখানে আমরা সে সব বিষয় আনয়ন করব যা তাদের থেকে বড় বড় ইমামগণ বর্ণনা 
করেছেন। তারপর সে সব হাদীসও উল্লেখ করব, যা তার সত্যতার সাক্ষ্য দেবে কিংবা তা 
মিথ্যা প্রতিপন্ন করবে আর অবশিষ্ট কিছু এমনও থাকবে যা সত্যায়নও করা হবে না, 
প্রত্যাখ্যানও না । আমরা আল্লাহরই নিকট সাহায্য প্রার্থনা করি এবং তারই উপর ভরসা রাখি । 


ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
sla meme ULES ASH UAU Al. 
EVE EET EE 
অর্থাৎ__“আল্লাহ সৃষ্টিকাৰ্য শেষ করে আরশের উপরে তার নিকটে থাকা কিতাবে লিপিবদ্ধ 
করে রাখেন যে, নিঃসন্দেহে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল ৷” 


ইমাম মুসলিম, ইমাম নাসাঈ ও কুতায়বা (র) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তারপর 
ইমাম বুখারী (র) সাত যমীন প্রসঙ্গ বর্ণনা করেন। 


[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করুণ] 


http://IslamiBoi.wordpress.com 


সাত যমীন প্রসঙ্গ 


আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 
EA EAL 

MEE DAE EK ie GAL 

অর্থাৎ_আল্লাহই সৃষ্টি করেছেন সাত আকাশ এবং পৃথিবীও, তাদের অনুরূপভাবে তাদের 
মধ্যে নেমে আসে তার নির্দেশ, ফলে তোমরা বুঝতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান 
এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। (৬৫ £ ১২) 

বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ সালামা ইব্‌ন আবদুর রহমান (রা) ও কতিপয় লোকের 
মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। আয়েশা (রা)-এর নিকট গিয়ে তিনি তাকে ঘটনাটি 
অবহিত করেন। জবাবে আয়েশা (রা) বললেন, আবূ সালামা! জমির ব্যাপারে ভয় করে চল, 
কারণ রাসূলুল্লাহ (সা) বলেছেন 8 . ০)! 2 ১ sb Lb Lib 

অর্থাৎ-_কেউ এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করলে সাত যমীন থেকে তা 
শৃংখল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। 

ইমাম বুখারী 'মাজালিম’ অধ্যায়েও এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (র) এবং 
ইমাম আহমদ (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ সালিম বলেন, নবী করীম (সা) বলেছেন ঃ 


2) 


অর্থাৎ-“যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে, bald Gs 
তাকে সাত যমীন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে।” 


ইমাম বুখারী (র) ‘মাজালিম’ Ss TEAC 
এক্ষেত্রে ইমাম বুখারী (র) আবু বকর ও আবু বকর (রা) সূত্রে বর্ণিত হাদীসটি উল্লেখ করেছেন 
যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন $ 


fi f $e $s 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১ 


অর্থাৎ__ ‘সময় আপন গতিতে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে পর্যায়ক্রমে 
পরিক্রমণ করে আসছে। বছর হলো বার মাস ৷’ উল্লেখ্য যে, এ হাদীসের প্রকৃত মর্ম কি তা 
আল্লাহই ভালো জানেন । তবে এ হাদীসের অর্থ = 


ip FIA Kt A 


ENE BLL SIE Cl 
এ আয়াতের সমর্থক ৷ যার অর্থ হলো ঃ আল্লাহ তা'আলা সাত আসমান সৃষ্টি করেছেন এবং 
ংখ্যায় তাদের অনুরূপ যমীনও সৃষ্টি করেছেন। (৬৫ £ ১২) অর্থাৎ এখন মাসের সংখ্যা যেমন 
বার তেমনি সৃষ্টির সূচনায় আল্লাহর নিকটও মাসের সংখ্যা বারটিই ছিল। এটা হলো কালের 
মিল আর আলোচ্য আয়াতে স্থানের মিলের কথা বলা হয়েছে। 
সাইদ ইব্‌ন যায়দ ‘আমর ইব্‌ন নুফায়ল থেকে যথাক্রমে আবূ হিশাম, হিশাম, আবূ উসামা 
ও উবায়দ ইব্‌ন ইসমাঈল সূত্রে ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আরওয়া নামী মহিলা সাঈদ 
ইব্‌ন আমর-এর বিরুদ্ধে মারওয়ানের নিকট জমি আত্মসাতের অভিযোগ করেন । জবাবে সাঈদ 
বললেন, আমি করবো তার সম্পদ জবরদখল? আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি অবশ্যই রাসূলুল্লাহ 
(সা)-কে বলতে শুনেছি ৪ 
fai Ss Lill bgt TYE SLL Ll SSN Sat Lt IAT Sa 
+ Hei 
অর্থাৎ_-“কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি আত্মসাৎ করলে কিয়ামতের দিন সাত তবক 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন, আমি বললাম, ইয়া 
রাসূলাল্লাহ! কোন্‌ জুল্ম সর্বাধিক গুরুতর? তিনি বললেন £ 
Les ML OS GS Mlle all aii oN tls 
MeN i dl ELD sb Yl sl bial 0) 


(AE sHIYl Ls 
অর্থাৎ_কোন মুসলমান ব্যক্তি তার ভাইয়ের হক এক হাত পরিমাণ জমিও যদি কেড়ে নেয় 
ঝুলিয়ে দেওয়া হবে। আর যমীনের সর্বনিম্ন স্তরের গভীরতা সম্পর্কে একমাত্র তার সৃষ্টিকর্তা 
ছাড়া আর কেউই জ্ঞাত নন। 
ইমাম আহমদ (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন আর এ সনদটি ক্রুটিমুক্ত ৷ 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 
+ 2) Em 2 Uy > LS ANNE Bm 
অর্থাৎ-_কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি আত্মসাৎ করলে সাত তবক যমীন তার গলায় 
ঝুলিয়ে দেওয়া হবে। 


http://IslamiBoi.wordpress.com 


৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ সূত্রে ইমাম আহমদ (র) একাই হাদীসটি বর্ণনা করেছেন। তবে এ হাদীসটি মুসলিমের 
শর্তে উত্তীর্ণ । ইমাম আহমদ (র) ভিন্ন সূত্রে ইমাম মুসলিমের শর্তানুযায়ী আবু হুরায়রা (রা) সূত্রে 
আরেকটি হাদীস বর্ণনা করেছেন যাতে ১২1 ০ -এর স্থলে (৮:51! ১ শব্দটি রয়েছে। 

আবু হুরায়রা (রা) থেকে ইমাম আহমদ (র) বর্ণিত অন্য হাদীসে আছে যে, রাসুলুল্লাহ (সা) 
বলেছেন 8 . ০) re Gib Gs Ll Bis 

এটিও ইমাম আহমদের এককভাবে বর্ণিত হাদীস । ইমাম তাবারানী (র) ইব্‌ন আব্বাস (রা) 
সূত্রে রাসূলুল্লাহ (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

মোটকথা, এ হাদীসগুলো যমীনের সংখ্যা যে সাত তার প্রমাণ হিসাবে প্রায় মুতাওয়াতির 
তুল্য__যাতে সন্দেহের অবকাশ থাকে না। আর এর দ্বারা সাত যমীনের একটি যে অপরটির 
উপর অবস্থিত তা-ই বুঝানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নীচের যমীন উপরের যমীনের 
ঠিক মাঝ বরাবর অবস্থিত ৷ সপ্তমটি পর্যন্ত এভাবেই রয়েছে। সপ্তমটি হলো সম্পূর্ণ নিরেট 
যার মধ্যে একটুও ফাকা নেই । এর মধ্যখানেই হলো কেন্দ্র । এটি একটি কল্পিত বিন্দু আর 
এটিই হলো ভারি বস্তু পতনের স্থল । চতুর্দিক থেকে যা কিছু পতিত হয়, কোন কিছুর দ্বারা 
বাধাগ্রস্ত না হলে তার সব গিয়ে ওখানেই পতিত হয়। আর প্রতিটি যমীন একটির সঙ্গে 
অপরটি মিলিত, নাকি প্রতিটির মাঝে ফাকা রয়েছে, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ 
রয়েছে। উল্লেখ্য যে, এ মতভেদ আসমানের বেলায়ও রয়েছে। স্পষ্টত এটা প্রতীয়মান হয় যে, 
তার প্রতিটির একটি থেকে অপরটির মাঝে দূরত্ব রয়েছে। কারণ, আল্লাহ তা'আলা বলেন ৪ 


bIriar IAL (EAE Af sn AG LIL A 

+o MN Js A 23 3 Sr Ee SE sit lf 
অর্থাৎ আল্লাহই সৃষ্টি করেছেন সাত আকাশ এবং তাদের অনুরূপ পৃথিবীও, তাদের মধ্যে 
নেমে আসে তার নির্দেশ। (৬৫ $১২) 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ একদিন আমরা রাসুলুল্লাহ 
(সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এ সময়ে একখণ্ড মেঘ অতিক্রম করলে তিনি বললেন $ 
তোমরা কি জান এগুলো কী? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন । তিনি 
বললেন ৪ “এগুলো হচ্ছে মেঘমালা । পৃথিবীর দিক-দিগন্ত থেকে এগুলোকে হাঁকিয়ে নেওয়া হয় 
আল্লাহর বান্দাদের নিকট যারা তাকে ডাকে না।” তোমরা কি জান, তোমাদের 

উর্ধ্বদেশে এটা কী ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত । তিনি 
বললেন,এ হচ্ছে সুউচ্চ জমাট ঢেউ এবং সুরক্ষিত ছাদ । তোমরা কি জান, তোমাদের ও তার 
মধ্যকার দূরত্ব কতটুকু ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক অবহিত । তিনি 
বললেন ঃ পাচশ বছরের পথ । তারপর তিনি বললেন ঃ ‘তোমরা কি জান যে, তার উপরে কী 
আছে ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক জ্ঞাত । তিনি বললেন, পীচশ বছরের 
দূরত্ব । এভাবে তিনি একে একে সাতটি আসমান পর্যন্ত বর্ণনা দিলেন। তারপর তিনি বললেন, 
তোমরা কি জান, তার উপরে কি রয়েছে ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই সম্যক 
অবহিত ৷ তিনি বললেন, আরশ । তোমরা কি জান যে, তার ও সপ্তম আসমানের মধ্যে দূরতু 
কতটুকু ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত । তিনি বললেন, পাচশ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ 


বছরের পথ । তারপর তিনি বললেন ৪ তোমরা কি জান যে, তোমাদের নিচে এসব কী ? আমরা 
বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন । তিনি বললেন, যমীন । তোমরা কি জ্ঞান যে, 
তার নিচে কী আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই অধিকতর জ্ঞাত । তিনি 
বললেন £ আরেকটি যমীন । তোমরা কি জান, এ দু'টির মাঝে দূরত্‌ কতটুকু? আমরা বললাম, 
আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন ঃ সাতশ বছরের পথ । এভাবে তিনি 
গুনে গুনে সাত যমীনের কথা উল্লেখ করে পরে বললেন £ আল্লাহর শপথ! যদি তোমাদের 
কাউকে নিচের দিকে চাপ দিতে থাকে তাহলে সে সপ্তম যমীন পর্যন্ত গিয়ে পৌছবে ৷ তারপর 
তিনি নিম্নের এ আয়াতটি তিলাওয়াত করেন ৪ 
At OF) te 4p 70 
le th BS EERE EATS Le J331 52 

অর্থাৎ_-তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই ব্যক্ত ও তিনিই গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক 
অবহিত । (৫৭ ৪ ৩) 

ইমাম তিরমিযী (র) এবং আরও একাধিক আলিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম 
তিরমিযী (র) আবু হুরায়রা (রা) সূত্র উল্লেখ করে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু তাতে প্রতি 
দু'যমীনের মধ্যে পীচশ’ বছরের দূরত্বের উল্লেখ রয়েছে। আবার বর্ণনার শেষে তিনি একটি কথা 
উল্লেখ করেছেন, যা আমরা সূরা হাদীদের এ আয়াতের তাফসীরে উল্লেখ করেছি । তারপর 
ইমাম তিরমিযী (র) বলেন, এ সূত্রে হাদীসটি গরীব শ্রেণীভুক্ত ৷ অপর দিকে ইব্ন জারীর (র) 
তীর তাফসীরে কাতাদা (র) সূত্রে মুরসাল’২ রূপে হাদীছনঞ্লট বর্ণনা করেছেন। এ সনদটিই বেশি 
গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আল্লাহই সম্যক জ্ঞাত । হাফিজ আবূ বকর, বায্যার ও 
বায়হাকী (র) আবূযর গিফারী (রা) সূত্রে নবী করীম (সা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন । 
তবে তার সনদ সহীহ নয় । আল্লাহই সর্বজ্ঞ । 

আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়ী মেষ সংক্রান্ত হাদীসটি সপ্তম আসমান থেকে আরশের 
উচ্চতার ব্যাপারে এ হাদীস এবং এর অনুরূপ আরো কয়েকটি হাদীসের বর্ণনার মধ্যে পার্থক্য 
রয়েছে। প্রথমোক্ত হাদীসে এও আছে যে, দু' আকাশের মধ্যকার দূরত্ব হলো পাচশ বছর এবং 
তার স্থূলতাও পাচশ বছর । 

পক্ষান্তরে ০৯০] 2-০ ১ 3+ এ হাদীসের ব্যাখ্যায় কোন কোন কালামশাস্ত্রবিদ 
বলেছেন যে, এর দ্বারা সাতটি মহাদেশ (51) বুঝানো হয়েছে। তা এ আয়াত ও সহীহ 
হাদীসের সম্পূর্ণ পরিপন্থী । এছাড়া এটা দলীল-প্রমাণ ব্যতীত হাদীস ও আয়াতকে সাধারণ 
অর্থের বিপরীত অর্থে প্রয়োগ করার নামান্তর । আল্লাহই সম্যক জ্ঞাত ৷ 

অনুরূপভাবে আহলে কিতাব সম্পৃদায়ের অনেকে বলে বেড়ান এবং আমাদের একদল 
আলিমও তাদের নিকট থেকে তা করেছেন যে, এ পৃথিবী হলো মাটির তৈরি, এর নিচেরটা 
লোহার তার নিচেরটা গন্ধকের তার নিচেরটা আরেক ধাতুর ইত্যাদি ৷ বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ 
(সা) থেকে বর্ণিত না হওয়ার কারণে তাও প্রত্যাখ্যাত । আবার ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত 


১. গরীব হচ্ছে এ সহীহ হাদীস যার সনদে কোন যুগে একজন মাত্র রাবী হাদীসটি বর্ণনা করেছেন। 
২. মুরসাল হচ্ছে এ হাদীস যার সনদে সাহাবীর নাম উল্লেখিত হয়নি । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১০-- 


http://IslamiBoi.wordpress.com 


৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ মর্মের রিওয়ায়েত যে, প্রতিটি যমীনে ঠিক এ পৃথিবীর মত মাখলূক রয়েছে। এমনকি 
তোমাদের আদমের মত আদম ও তোমাদের ইবরাহীমের মত ইবরাহীমও আছে, একথাগুলো 
ইব্‌ন জারীর (র) সংক্ষিপ্তাকারে উল্লেখ করেছেন এবং বায়হাকী ‘আল-আসমা ওয়াস্‌ সিফাত’ 
গন্ধে তা উদ্ধৃত করেছেন। কিন্তু এতথ্যটি ইব্‌ন আব্বাস (রা) থেকে উদ্ধৃত হওয়ার দাবিটি সঠিক 
হয়ে থাকলে বলতে হবে যে, ইব্ন আব্বাস (রা) তা ইসরাঈলী বর্ণনা থেকে গ্রহণ করেছেন । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেছেন 
যে, তিনি বলেন £ আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে, তাই তিনি 
পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন। তাতে পৃথিবী স্থির হয়ে যায় । পর্বতমালা 
দেখে ফেরেশতাগণ অবাক হয়ে বললেন, হে আমাদের প্রতিপালক! আপন'র সৃষ্টির মধ্যে পর্বত 
থেকে মজবুত আর কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যা, লোহা । ফেরেশতাগণ বললেন, হে 
আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজবুত আর কিছু আছে কি? 
আল্লাহ বললেন হ্যা, আগুন । ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির 
মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন $ হ্যা 
বাতাস । ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে বাতাসের 
চাইতে অধিকতর শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন ৪$ হ্যা, আদম সন্তান, যে ডান 
হাতে দান করে আর বাম হাত থেকে তা গোপন রাখে । ‘ইমাম আহমদ (র) এককভাবে 
হাদীসটি বর্ণনা করেছেন। 

পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত স্নুখ্ব ভূখণ্ডে কত পাহাড়-পর্বত আছে; জ্যোতির্বিদগণ তীর 
সংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতার পরিসংখ্যান প্রদান করেছেন। এ 
ব্যাপারে তারা এত দীর্ঘ আলোচনা করেছেন যে, এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবের 
কলেবর অনেক বেড়ে যাবে। 


আল্লাহ তাআলা বলেন £$ 
eT CC EC 
অর্থাৎ পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ_-শুভ্র, ET EEE ২৭) 
ELSE I: 34211 মানে পথঘাট ৷ ইকরিমা (র) প্রমুখ বলেন, 
£51 মানে সুউচ্চ কালো পাহাড় ৷ সমগ্র পৃথিবীর পর্বতমালায় স্থানের ও বর্ণের বৈচিত্রের 
Tate ean 


আল্লাহ তো তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদী পাহাড়ের কথা উল্লেখই করেছেন। সে কি 
বিরাট পাহাড়! দিজলার পাশে জাযীরা ইব্‌ন উমরের পূর্ব অংশে যার অবস্থান । মাওসিলের কাছে 
দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ হলো, তিন দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ । বর্ণ তার 
সবুজ । কারণ তা ওক জাতীয় গাছে পরিপূর্ণ । তার পাশে আছে একটি গ্রাম, নাম তার 
কারয়াতুস সামানীন (আশি ব্যক্তির গ্রাম) । কারণ একাধিক মুফাসসিরের মতে, তা নূহ 
(আ)-এর সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল । আল্লাহ সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


সাগর ও নদ-নদী 


IL PA An! ph tL al pA Ye 
CS SLL LAS Gea ENS 
Ee / YY 
PET OLA AIPd, AF AAT 
DOSES LS Sh 03 GEE 53 SS ON psy (EL 
EE EL CALL IA dal AY 
EES es Llp aS bl els 2h 2 


Fr PLP wets 


/ FN ft) s Alt 9 ESE 
La-SET LSG. St LI LS 
MIRAE Lt Ln AG AAP DAL 

LPR ANS <UL |. PE is sans S13. 8 


৮৪ 

অর্থাৎঁ-_তিনিই সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পার 
এবং যাতে তা থেকে আহরণ করতে পার রত্বাবলী, যা তোমরা ভূষণর্ূপে পরতে পার এবং 
তোমরা দেখতে পাও, তার বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এ জন্য যে, তোমরা যেন 
তার অনুগ্রহ সন্ধান করতে পার এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ কর; 

এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত 
না হয় এবং স্থাপন করেছেন নদ-নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্য স্থলে পৌছুতে 
পার; এবং পথ নিৰ্ণায়ক চিহ্নসমূহও । আর তারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। 

সুতরাং যিনি সৃষ্টি করেন, তিনি কি তারই মত, যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা 
গ্রহণ করবে না ? তোমরা আল্লাহ্র অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না৷ 

আল্লাহ্‌ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু । (১৬৪ ১৪- ১৮) 


112994 ESE AATAS LAY 
calc asl EAL aL Lie is LIS ssi Ui 


Ad A LL tLaD ond llr Int Abs 03 AMEE 4 
ESA Sy lpr LL LR ss Ub LSE JS 23 
RAP 4 Ako, AZ 


LIES SLY Ad Ss Id SS 

অর্থাৎ--সমুদ্ দু'টো একরূপ নয়- এর্কটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা, 

খর। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত আহার কর এবং অলংকার যা তোমরা পরিধান 

কর এবং রত্বাবলী আহরণ কর এবং তোমরা দেখ তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে 
তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও । (৩৫ ৪ ১২) 


http://IslamiBoi.wordpress.com 


৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


Ir AHA LLG A BES as srt / > Ls, 
WLC FEI LiL in i Ee sl AS 
Vaso Ux DHL eta! 


. Ls Ls Enr LE 
অর্থাৎ--তিনিই দ:দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয় এবং 
অপরটি লোনা, খর; উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান । 
(২৫ ৪ ৫৩) 
I TES EY GEL SSS Ee 
EE © EEE SEES OVO ES RE FE 
রয়েছে এক অস্তরাল যা তারা অতিক্রম করতে পারে না । (৫৫ £ ১৯, ২০) 


মোটকথা, দু’দরিয়া দ্বারা লোনা, খর দরিয়া এবং সুমিষ্ট দরিয়া বুঝানো হয়েছে। ইব্‌ন 
জুরায়জ প্রমুখ ইমাম বলেন, সুমিষ্ট দরিয়া হলো, সৃষ্টিকুলের স্বার্থে দেশের আনাচে-কানাচে যে 
সব নদ-নদী প্রবহমান রয়েছে। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
ONG ES ISLETS all 2 FM sl bas 
/ a Ef ft, / 3 vy Uy 
Us 29! SRLS IST al ls a Sl oy ote SSIS 
A Sar added 
pe GLEE 
অর্থাৎ তীর অন্যতম নিদর্শন সমুদ্রে পর্বততুল্য চলমান নৌযানসমূহ ৷ তিনি ইচ্ছা করলে 
বায়ুকে স্তন্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্রপৃষ্ঠে । নিশ্চয় তাতে 
নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য । অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য 
সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন। (8২ ৪ ৩২-৩৪) 
SL SS Stas pl 2s p25 2d 
Z / af tv Ud 7 A 
| Cl, eNO 
UA AIMEE Lt AE 
Hales FE ETE oor 
Af 


IH IEE IY) LL 
অৰ্ৱাৎ-তমি রি লক কর না যে; আরাহর অন নানে সরতে নিচরণ কে; যা 
দিয়ে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছুটা প্রদর্শন করেন। এতে অবশ্যই নিদর্শন 
রয়েছে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য । 
যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মত, তখন তারা আল্লাহ্‌কে ডাকে তার 
আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌছান, তখন তাদের 


কেউ কেউ সরলপথে থাকে; কেবল বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিরাই তাঁর নিদর্শনাবলী 
অস্বীকার করে। (৩১ $ ৩১- ৩২) 
A MT EAE 


rt 
fH SAL 


IA! EAE HE aed 


FEU EO ESSA HA) 


Re 


& w . 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৭ 
2 A / ALIAS EAA 
ss Ss ET US aN LL 
SES ool EVs NE LEI 
অর্থাৎ-আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে, যা মানুষের হিতসাধন 
করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে, আল্লাহ্‌ আকাশ থেকে যে বারিবর্ষণ দ্বারা 
পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং তার মধ্যে যাবতীয় জীব-জন্তুর 
বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়স্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান 
জাতির জন্য নিদর্শন রয়েছে। (২ ঃ ১৬৪) 

এসব আয়াতে আল্লাহ্‌ তাআলা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ-নদী সৃষ্টি করেছেন, 
তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহাসাগর ও তার শাখা-প্রশাখা সবই লোনা ও খর । 
পরিবেশ দৃষণমুক্ত রাখার ব্যাপারে এতে বিরাট হিকমত রয়েছে। কারণ যদি তা মিঠা হতো; 
তাহলে তাতে যে সব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কলুষিত হয়ে যেত 
এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত তাই পরিপক্ প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের 
স্বার্থে তা এমন হয়েছে। আর এ কারণেই রাসূলুল্লাহ্‌ (সা)-কে সমুদ্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে 
তিনি বলেছিলেন $ LE Je ১44211 ১2 “তার পানি পাক, তার মৃত জীব 
হালাল ।" 

পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্যে সুমিষ্ট ও সুপেয় । আল্লাহ্‌ তাকে প্রবহমান করেছেন 
এবং এক স্থানে তা উৎসারিত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্যান্য স্থানে পরিচালিত 
করেন। মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে নদ-নদীর কোনটা বড়, আবার 
কোনটা ছোট হয়ে থাকে ৷ জ্যোতির্বিজ্ঞানী ও তাফসীর বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ-নদীর 
ংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার 
কুদরতের অনেক নিদর্শন রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে, তিনি নিজ এখতিয়ার ও হিকমত 
মোতাবেক কাজ করেন। 

সুরা তুর-এর ষষ্ঠ আয়াত ১১১]। ১২। 5 (এবং শপথ উদ্বেলিত সমুদ্রের) সম্পর্কে 
দু'টি অভিমত রয়েছে । প্রথমত, “এর দ্বারা পাহাড়ী মেষ সংক্রান্ত হাদীসে উল্লেখিত ও সমুদ্রই 
বুঝানো হয়েছে, যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্ত আকাশের উপরে রয়েছে এবং যার নিচ 
ও উপরের মধ্যে এতটুকু ব্যবধান, যতটুকু এক আকাশ থেকে আরেক আকাশের । পুনরু্ধানের 
পূর্বে আল্লাহ্‌ তা'আলা এ সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন। তাতে দেহসমূহ কবর থেকে 
পুনজীবিত হয়ে উঠবে ৷ রবী ইব্‌ন আনাস এ অভিমতটিই গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, ,= | 
জাতিবাচক বিশেষ্য । পৃথিবীর সব সমুদ্রই এর আওতাভুক্ত । এটাই অধিকাংশ আলিমের 
অভিমত । 

$324, এর অর্থ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন £ ?, ১441 অর্থ 
Eos Bl DS DAO US Cat ean hl 
উপস্থিত সকলকে পরিবেষ্টন করে রাখবে ৷ যেমনটি আলী, ইব্ন আব্বাস, সাঈদ ইব্ন জুবায়র 


http://IslamiBoi.wordpress.com 


৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
(রা) ও ইব্ন মুজাহিদ (র) প্রমুখ থেকে তাফসীর গ্রন্থে আমি উল্লেখ করেছি । কারো কারো 


মতে, Td দ্বারা নিয়ন্ত্রিত, সংযত ও প্রহরাধীন বুঝানো হয়েছে। যাতে তা উদ্বেলিত 
হয়ে পৃথিবী ও তাতে বসবাসকারী প্রাণীদেরকে ডুবিয়ে মারতে না পারে। ওয়ালিবী (র) তা ইব্‌ন 
আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন। এটাই সুদ্দী (র) প্রমুখেরও অভিমত ৷ নিচের হাদীসটিতে 
এর সমর্থন মিলে। 
ইমাম আহমদ (র) উমর ইব্‌ন খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ 
Uli Sl SNS Sie ANU 
-U23 PUGS ple Cais 0 2S 
অর্থাৎ--“উদ্বেলিত হয়ে সবকিছু ডুবিয়ে দেয়ার জন্য সমুদ্র প্রতি রাতে তিনবার করে 
আল্লাহ্র কাছে অনুমতি প্রার্থনা করে থাকে । কিন্তু আল্লাহ্‌ তাকে সংযত করে রাখেন ৷” 
ইসহাক ইব্‌ন রাহওয়ে (র) এক বয়োঃবৃদ্ধ সীমান্ত প্রহরীর বরাতে বলেন, এক রাতে আমি 
পাহারার জন্য বের হই । তখন আমি ছাড়া আর কোন প্রহরী বের হয়নি। এক সময়ে আমি 
বন্দরে পৌছে উপরে উঠে তাকাতেই আমার কাছে মনে হচ্ছিলো সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঁচু 
ঢেউ রূপে এগিয়ে আসছে কয়েকবারই এরূপ ঘটলো । আমি তখন জাগ্রত । তারপর হযরত 
উমর (রা)-এর আযাদকৃত গোলাম আবূ সালিহ-এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বললেন, উমর 
ইবন খাত্তাব (রা) আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ 
aii ol dls sl alist adi 
‘233° UI GS le 
অর্থাৎ উদ্বেলিত হয়ে সব তলিয়ে দেয়ার জন্য সমুদ্র প্রতি রাতে তিন বার আল্লাহ্র নিকট 
অনুমতি প্রার্থনা করে কিন্তু আল্লাহ্‌ তাকে সংযত করে রাখেন ।' এ সনদে একজন অজ্ঞাত পরিচয় 
রাবী আছেন। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 
এটা বান্দার প্রতি মহান আল্লাহ্র বিশেষ একটি অনুগ্রহ যে, তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্ট 
থেকে রক্ষা করেছেন। তাকে তাদের বশীভূত করে দিয়েছেন, ফলে নৌযানে চড়ে তারা তার 
উপর দিয়ে ব্যবসায়-বাণিজ্য ইত্যাদির উদ্দেশ্যে দূর-দূরাস্ত দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ 
ও পৃথিবীতে তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালা তাতে পথের দিশা লাভ করে থাকে। আরো 
তারা উপকৃত হয় সমুদ্রে সৃষ্ট অতি উত্তম ও মূল্যবান মণিমুক্তা দ্বারা যা তিনি সমুদ্রে সৃষ্টি করে 
রেখেছেন এবং মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এমনকি তার মৃত প্রাণীগুলো পর্যন্ত । যেমন 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ Lbs line Jl 
অর্থাৎ তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ হালাল করা হয়েছে। (৫ £ ৯৬) 
নবী করীম (সা) বলেছেন 8 55, Jl sc 4 2 
অর্থাৎ- সমুদ্রের পানি পবিত্র ও মৃত জীব হালাল। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ 


অন্য হাদীসে আছে ঃ 


অর্থাৎ- ‘আমাদের জন্য দুটো মৃত প্রাণী ও দুটো রক্ত হালাল করা হয়েছে। মাছ ও 
পঙ্গপাল এবং কলিজা ও প্নীহা।৷' এটি আহমদ ও ইব্‌ন মাজাহ্‌ (র) বর্ণনা করেছেন। কিন্তু এর 
সনদ প্ৰশ্নাতীত নয় । 


হাফিজ আবূ বকর বায্যার তার মুসনাদে বলেছেন যে, আমি মুহাম্মদ ইব্‌ন মু‘আবিয়া 
আল-বাগদাদী (র) রচিত একটি কিতাবে পেয়েছি, আবু হুরায়রা (রা) বলেন ঘে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেছেন ৪ পশ্চিমের ও পূর্বের এ সমুদগুলোর সঙ্গে আল্লাহ্‌ কথা বলেছেন । তিনি পশ্চিমের 
সমুদ্রকে বলেন, তোমাতে আমি আমার কতিপয় বান্দাকে বহন করাতে চাই, তাদের সঙ্গে তুমি 
কিরূপ আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব । আল্লাহ্‌ বললেন £ ‘তোমার 
অকল্যাণ হোক’ এবং তাকে অলংকার ও শিকার থেকে তিনি বঞ্চিত করে দেন। পক্ষান্তরে 
পূর্বের সমুদ্রকে যখন বললেন, “আমি তোমাতে আমার কতিপয় বান্দাকে বহন করাব, তাদের 
সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে?” তখন সে বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে 
বহন করব এবং সন্তানের জন্য মায়ের মত হবো । ফলে পুরস্কার হিসেবে আল্লাহ্‌ তাকে অলংকার 
ও শিকার সম্ভার দান করেন । তারপর বলেছেন যে, একথা কাউকে জানতে দিও না । 

এ হাদীসের সনদে এক পর্যায়ে এমন একজন রাবী এককভাবে রয়েছেন-- যিনি মুন্‌কারুল 
হাদীস ।১ আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) সুত্রেও মওকুফ পদ্ধতিতে হাদীসটি বর্ণিত হয়েছে। আমার 
মতে, এটিই অধিকতর গ্রহণযোগ্য । কেননা, তিনিই ইয়ারমুকের যুদ্ধের দিন আহলি কিতাবদের 
কিতাব বোঝাই দুটো বাহন পেয়েছিলেন। ফলে সেগুলো থেকে তিনি ইসরাঈলিয়াতের অনেক 
তথ্য বর্ণনা করতেন, যার কতকটা সাধারণভাবে জ্ঞাত ও প্রসিদ্ধ এবং কতকটা প্রক্ষিপ্ত ও 
ইব্‌ন খাত্তাব আবুল কাসিম আল-মাদানী এককভাবে তার গ্রহণযোগ্য .অংশগুলো বর্ণনা 
করেছেন। তার সম্পর্কে ইমাম আহমদ (র) বলেছেন, লোকটি আদো নির্ভরযোগ্য নয়। আমি 
তার থেকে হাদীস শুনেছিলাম ৷ কিন্তু পরে তা ছিড়ে টুকরো-টুকরো করে ফেলি। সে ছিল 
একজন ডাহা মিথ্যুক এবং তার হাদীছসমূহ মুনকার পর্যায়ের । তদ্রপ ইব্ন মাঈন, আবু যুর'আ, 
আৰৃ হাতিম, জাওয়জানী, বুখারী, আবু দাউদ ও নাসাঈ তাকে দুর্বল বলে অভিহিত করেছেন। 
TT সংক্রান্ত 

| 

দৈৰ্ঘ্য-প্রস্ত, সমুদ্র, নদী-নালা, পাহাড়-পর্বত, প্রান্তরাদি, পৃথিবীর শহর-বন্দর, বিজনভূমি ও 
জনবসতিপূৰ্ণ এলাকাসমূহ, পারিভাষিক অর্থের সাত মহাদেশ, সুবিদিত দেশসমূহ এবং বিভিন্ন 
দেশের প্রাকৃতিক উদ্তিদজাত, খনিজ ও বাণিজ্যিক বিষয়াদি সম্পর্কে আলোকপাতকারী 
তাফসীরবিদগণ বলেন, গোটা পৃথিবীর একভাগ স্থল এবং তিনভাগ পানি। এ ভূ-ভাগের 
পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রী । আল্লাহ্‌ তা'আলা অনুগ্রহ করেই এ বিশাল পানি রাশিকে সংযত ও 
নিয়ন্ত্রিত রেখেছেন যাতে করে প্রাণীকুল জীবন যাপন করতে পারে এবং শস্যাদি এবং ফলমূল 
উৎপন্ন হতে পারে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


১.  মুনকারুল হাদীস এ দুর্বল রাবীকে বলা হয়ে থাকে যার বর্ণনা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। 


http://IslamiBoi.wordpress.com 


৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
USL SEE Ui eS Ub 4313 
EE USS 3G EE sel 

অর্থাৎ- তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য, এতে আছে ফলমূল এবং খেজুর 
গাছ, যার ফল আবরণযুক্ত এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ গুলা । অতএব, তোমরা (জিন ও 
মানবজাতি) উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ অনুগ্রহ অস্বীকার করবে? (৫৫ 8 ১০-১৩) 

তারা বলেন, পৃথিবীর স্থূল ভাগের তিন ভাগের দু'ভাগ বা তদপেক্ষা একটু বেশিতে মানুষের 
বসবাস রয়েছে। এর পরিমাপ ৯৫ ডিগ্রী ৷ 

তারা আরো বলেন, সমুদ্রসমূহের মধ্যে একটি হলো, পশ্চিম মহাসাগর যাকে আটলান্টিক 
মহাসাগরও বলা হয়। এ মহাসাগরই পশ্চিমের দেশগুলোকে ঘিরে আছে। এর পশ্চিম ভাগে 
আছে ছ’টি দ্বীপ । এ মহাসাগরও এর উপকূলের মাঝে প্রায় এক মাসের পথে দশটি ডিগ্রী 
রয়েছে। এটি এমন এক সাগর অধিক ঢেউ এবং আবহাওয়া ও তরঙ্গ সাংঘর্ষিক হওয়ার কারণে 
এতে চলাচল করা অসম্ভব প্রায় । তাতে কোন শিকারও নেই এবং তা থেকে কোন কিছু আহরণও 
করা হয় না এবং বাণিজ্য বা অন্য কোন উদ্দেশ্যে তাতে ভ্রমণও করা যায় না । দক্ষিণ দিক ঘেষে 
এটি কামার পর্বতমালার দিকে চলে গেছে। এ কামার পর্বতমালাই মিসরের নীল নদের 
উৎসস্থল । তারপর বিষুবরেখা অতিক্রম করে তা চলে গেছে পূর্ব দিকে । তারপর আরও পূর্ব 
দিকে মহাসাগরটি অগ্রসর হয়ে তাই পৃথিবীর সর্বদক্ষিণ, এলাকায় পরিণত হয়েছে। সেখানে 
কয়েকটি দ্বীপ রয়েছে যা আযযাবিজ দ্বীপপুঞ্জ নামে অভিহিত হয়ে থাকে এ মহাসাগরটির 
উপকূল অঞ্চলে প্রচুর অনাবাদী এলাকা রয়েছে। তারপর পূর্ব দিকে গিয়ে তা চীন সাগর ও 
শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে। সেখানেই চীন সাগরের অবস্থান । তারপর চীনের পূর্বে মোড় নিয়ে 
তা উত্তর দিকে চলে গিয়ে চীন দেশ অতিক্রম করে চলে গেছে য়াজৃজ-মাজুজের প্রাচীর পর্যন্ত ৷ 
সেখান থেকে আবার এমন একদিকে মোড় নিয়েছে যার অবস্থা কারো জানা নেই ৷ তারপর 
পৃথিবীর উত্তর-প্রান্তে পশ্চিম দিকে রাশিয়া পর্যন্ত গিয়ে পৌছে এবং তা অতিক্রম করে আবার 
পশ্চিম-দক্ষিণে মোড় নিয়ে পৃথিবী ঘুরে এসে পুনরায় সোজা পশ্চিম দিকে গিয়ে পশ্চিম থেকে 
প্রণালী২ অঞ্চলের দিকে চলে যায়, যার শেষ প্রান্ত সিরিয়ার দিকে গিয়ে ঠেকেছে । তারপর 
রোমের পথ ধরে তা কনস্টান্টিনিপল প্রভৃতি অঞ্চলে গিয়ে মিলিত হয়েছে। 


পূর্ব মহাসাগর থেকে আরো কয়েকটি সমুদ্র প্রবাহিত হয়েছে। সেগুলোতে অনেক দ্বীপ 
আছে। এমনকি কথিত আছে যে, কেবল ভারত সাগরেই জনশূন্য দ্বীপসমূহের কথা বাদ দিলেও 
শহর-বন্দর ও অষ্টালিকাদি বিশিষ্ট দ্বীপের সংখ্যা এক হাজার সাতশ’ ৷ এই সাগরসমূহকে বাহরে 
আখসারও বলা হয়ে থাকে। এর পূর্বাংশে চীন সাগর, পশ্চিমে ইয়ামান সাগর, উত্তরে ভারত ' 
সাগর এবং দক্ষিণে কী আছে তা অজ্ঞাত । 


১. মূল আরবীতে ৯৫ ডিগ্রী লিখিত আছে যা সম্ভবত মুদ্রণ প্রমাদ । কেননা গোটা স্থলভাগই ৯০ ডিগ্রী বলে লেখক উল্লেখ 
করেছেন। 
২. লেখক এখানে জিব্রালটার প্রণালীর কথা বলেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮১ 


বিশেষজ্ঞগণ বলেন, ভারত সাগর ও চীন সাগরের মধ্যখানে দুয়ের মাঝে ব্যবধান সৃষ্টিকারী 
কয়েকটি পাহাড় আছে এবং তাতে স্থলপথের ন্যায় কয়েকটি প্রশস্ত পথ আছে যা দিয়ে 
নৌযানসমূহ চলাচল করতে পারে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
ALY // (Ate 4 La dA EA 
EUs Us LHS LS Si 5 BRS LL 
AL LAL A! 
2 


অর্থাৎ- এবং আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী তাদেরকে নিয়ে 


এদিক-ওদিক ঢলে না যায় এবং আমি তাতে করেছি প্রশস্ত পথ যাতে তারা গনত্তব্যস্থলে পৌছুতে 
পারে। (২১ ৪ ৩১) 


ভারত উপমহাদেশের বাতলীমূস নামক জনৈক রাজ৷ তার ‘মিজেসতী’ নামক গ্রন্থে খলীফা 
মামুনের আমলে যা আরবীতে অনুদিত হয়েছিল, যা এ সংক্রান্ত বিদ্যার উৎস বলে পরিগণিত- 
তাতে তিনি উল্লেখ করেছেন যে, পশ্চিম, পূর্ব, দক্ষিণ ও উত্তর মহাসাগর থেকে প্রবহমান 
সমুদ্রের সংখ্যা অনেক । এগুলোর মধ্যে এমনও রয়েছে যা আসলে একই সাগর, তবে পার্শ্ববর্তী 
জনপদের নামানুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে অভিহিত হয়েছে। তন্মধ্যে একটি হলো, বাহরে 
কুলযুম বা লোহিত সাগর । কুলযুম হচ্ছে আয়লার কাছাকাছি সমুদ্রের উপকূলবর্তী একটি গ্রাম ৷ 
আরো আছে পারস্য সাগর, কাসম্পিয়ান সাগর, অরনক সাগর, রোম সাগর, বানতাশ সাগর ও 
আযরাক সাগর । আযরাক উপকূলবর্তী একটি শহরের নাম । একে কারম সাগরও বলা হয় । 
এটি সংকীর্ণ হয়ে দক্ষিণ কনস্টান্টিনিপলের নিকট ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এটি 
কন্টাট্টিনিগলের উপসাগার। জার এ কারণেই কারয় সাগর থেকে তৃমধায়াগরে গিয়ে পৃতিত 
হয়েছে। আর এ কারণেই কারম সাগর থেকে ভূমধ্যসাগরে আসার সময় নৌযানসমূহ দ্রুত চলে 
কিন্তু পানির বিপরীতে প্রবাহের কারণে আলেকজান্তরিয়া থেকে কারমে আসার সময় চলে ধীর 
গতিতে । আর এটি পৃথিবীর একটি অত্যাশ্চর্য ব্যাপার । কারণ, যত প্রবহমান পানি আছে সবই 
মিষ্ট, কিন্তু এটি তার ব্যতিক্রম আর সকল স্থির সমুদ্রের পানি লোনা, খর । কিন্তু কাস্পিয়ান 
সাগর তার ব্যতিক্রম । একে জুরজান সাগর ও তাবারিস্তান সাগরও বলা হয়। পর্যটকদের বর্ণনা, 
এর বিরাট এক অংশের পানি সুমিষ্ট ও সুপেয় । 

জ্যোতির্বিদগণ বলেন, এ সাগরটি প্রায় গোলাকার । কেউ কেউ বলেন, তা নৌকার পালের 
ন্যায় ত্রিকোণা বিশিষ্ট । মহাসাগরের কোন অংশের সঙ্গে তার সংযোগ নেই বরং তা সম্পূর্ণ 
আলাদা । তার দৈর্ঘ্য আটশ’ মাইল ও প্রস্থ ছয়শ’ মাইল । কেউ কেউ এর বেশিও বলেছেন । 
আল্লাহ্‌ সর্বজ্ঞ । 

এ সমুদ্রগুলোর আরেকটি হলো বসরার নিকটবর্তী সাগর, যাতে জোয়ার-ভাটা হয়। 
সাগরের এলাকার দেশগুলোতেও? এর অনুরূপ সাগর রয়েছে। চান্দ্র মাসের শুরু থেকে পানি 
বাড়তে শুরু করে এবং পূর্ণিমা রাতের শেষ পর্যন্ত, তা অব্যাহত থাকে। এ হলো জোয়ার ৷ 
তারপর কমতে শুরু করে মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। এ হলো ভাটা ৷ বিশেষজ্ঞগণ 
এসব সাগরের সীমারেখা এবং এগুলোর উৎস ও মোহনাসমূহের উল্লেখ করেছেন এবং পৃথিবীর 


১. মরক্কো-তিউনিসিয়া অঞ্চল । 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১১ 


be 


http://IslamiBoi.wordpress.com 


৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছোট ছোট নদ-নদী এবং খাল-নালার আলোচনাও তারা করেছেন। আবার বড় বড় প্রসিদ্ধ 
নদ-নদী এবং সেগুলোর উৎস ও মোহনাসমূহের কথাও তারা উল্লেখ করেছেন। আমরা এসব 
বিষয়ে বিস্তারিত আলোচনা করব না - আমরা কেবলমাত্র হাদীসে বর্ণিত নদীসমূহ সম্পর্কেই 
আলোকপাত করব । 


আল্লাহ্‌ তা'আলা বলেন $৪ 
fe LARA, 

x LEE Lbs IEA nt Se hl 
BSA ‘7 AL li LES rad LA 


FAL iG 2 rl AE af 
f / 7 ALD (7p? ASAD 


SE ROT CENA 


SRSA 


) ভর 
অর্থাৎ তিনিই আল্লাহ্‌ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি 
বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল-মূল উৎপাদন করেন, যিনি নৌযানকে 
তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে তা সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের 
কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে । 
তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যারা অবিরাম একই নিয়মের 
অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে । এবং তিনি তোমাদেরকে 
দিয়েছেন তোমরা তার নিকট যা চেয়েছ তা থেকে । তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার 
ংখ্যা নির্ণয় করতে পারবে না । মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ । (১৪ ৪ ৩২-৩৪) 
সহীহ্‌ বুখারী ও মুসলিমে কাতাদা (র) সুত্রে আনাস ইব্‌ন মালিক ও মালিক ইব্ন সা“সা‘আ 
থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) সিদরাতুল মুন্তাহার আলোচনাকালে বলেছিলেন ৪ 
LLU LG onl s LL ole Lol 2 Cor Sb 
sll olalblUl,Lal As 
অর্থাৎঁ-আমি দেখতে পেলাম যে, তার মূলদেশ থেকে দুটো অদৃশ্য নদী ও দু'টো দৃশ্যমান 
নদী বেরিয়ে যাচ্ছে। অদৃশ্য দুটো জান্নাতে আর দৃশ্যমান দু'টো হলো নীল ও ফোরাত । 
সহীহ্‌ মুসলিমে আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন 
LA lr Jl sll 2s J — 
অর্থাৎ__ আমু দরিয়া ও শির দরিয়া ফোরাত ও নীল সব ক‘টিই জান্নাতের নদী । 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
‘ues silos! lol 
অর্থাৎ জান্নাত থেকে চারটি নদী প্রবাহিত করা হয়েছে। ফোরাত, নীল, আমু দরিয়া ও 
শির দরিয়া । ইমাম মুসলিমের শর্ত মোতাবেক এ হাদীসের সনদ সহীহ্‌ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৩ 


সম্ভবত এর দ্বারা পরিচ্ছন্নতা, স্বাদ ও প্রবাহের ক্ষেত্রে এ নদীগুলো জান্নাতের নদ-নদীর সাথে 
সাদৃশ্য রাখে বলে বুঝানো হয়েছে। আল্লাহ সর্বজ্ঞ । এ ব্যাখ্যার যৌক্তিকতা আবু হুরায়রা সূত্রে 
ইমাম তিরমিযী (র) বর্ণিত ও তার দ্বারা সহীহ বলে আখ্যায়িত- হাদীসে রাসুলুল্লাহ (সা)-এর 
সেই হাদীসে রয়েছে যাতে তিনি বলেছেন ঃ 

lm lis Lis Gl sl 

“আজওয়া (উন্নতমানের এক প্রকার খেজুর) জান্নাতী খেজুর এবং তাতে বিষ-এর উপশম 
রয়েছে।” অর্থাৎ-আজওয়া জান্নাতের ফল-ফলাদির সাথে সাদৃশ্য রাখে । এর অর্থ এ নয় যে, 
এটি জান্নাত থেকে আহরণ করে নিয়ে আসা হয়েছে কেননা, বাস্তবে এর বিপরীতটিই 
পরিলক্ষিত হয়। সুতরাং এটা যে শাব্দিক অর্থে ব্যবহৃত হয়নি, তা স্পষ্ট । অনুরূপ অন্য হাদীসে 
তিনি বলেছেন £ 


অর্থাৎ জ্বর হলো জাহান্নামের তাপ কাজেই তাকে তোমরা পানি দ্বারা ঠাণ্ডা কর । 
অপর একটি হাদীসে আছে ঃ 


2 2 Ml 5 Lb Lb bsnl Al sl 

অর্থাৎ জ্বর তীব্র আকার ধারণ করলে তাকে তোমরা পানি দ্বারা ঠাণ্ডা করে নিও ৷ কেননা 
গরমের তীব্রতা জাহান্নামের তাপ বিশেষ । 

তদ্রূপ এসব নদ-নদীর মূল উৎসও পৃথিবীতেই । 

নীল নদ ঃ স্রোতের তীব্রতা, পানির স্বচ্ছতা এবং গতিপথের দৈর্ঘের দিক থেকে গোটা 
পৃথিবীতে এটি অতুলনীয় নদী ৷ এর শুরু হলো জিবালুল কামার বা শুভ্র পর্বতমালা থেকে । 
কারো কারো মতে, জিবালুল কামার দ্বারা চন্দ্রের পাহাড় বুঝানো হয়েছে। এটি পৃথিবীর 
পশ্চিমাংশে বিষুবরেখার পেছনে দক্ষিণ পাশে অবস্থিত । কারো কারো মতে, তাহলো যার মধ্য 
থেকে উৎসারিত হয়েছে একাধিক ঝরনা । তারপর দূরে দূরে অবস্থিত দশটি স্বোতধারার সম্মিলন 
ঘটেছে। তারপর তার প্রতি পাচটি গিয়ে একত্রিত হয় একটি সাগরে । তারপর তা থেকে বেরিয়ে 
আসে ছ'টি নদী । তারপর তার প্রতিটি গিয়ে মিলিত হয় অন্য এক হুদে । তারপর তা থেকে 
বেরিয়ে আসে আরেকটি নদী । এটাই হলো নীল নদ । এ নদটি সুদান, নওবা ও আসওয়ান হয়ে 
অবশেষে মিসরে গিয়ে উপনীত হয়েছে। নওবার প্রধান শহর হচ্ছে দামকালা ৷ হাবশার বৃষ্টির 
অতিরিক্ত পানি এবং তার পলিমাটি মিসরে গড়িয়ে আসে ৷ মিসরের এ দুটো বস্তুরই প্রয়োজন 
রযেছে। কারণ মিসরে বৃষ্টি এত কম হয় যে, তা ফসলাদি ও গাছ-গাছালির জন্য যথেষ্ট নয় । 
আর তার মাটি হলো বালুময় । যাতে কোন ফসলই উৎপন্ন হয় না। নীল নদ হয়ে যে পানি ও 
মাটি আসে তা থেকেই মিসরবাসীর প্রয়োজনীয় ফসলাদি উৎপন্ন হয় । 

আল্লাহ্‌ তা‘আলার বাণী ৪ 


vw PLAL A! 2 AA AEA 
Lap RTE OE 


7 JIN Nal eels 


http://IslamiBoi.wordpress.com 


৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ তারা কি লক্ষ্য করে না, আমি উষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে 
উদগত করি শস্য যা হতে খাদ্য গ্রহণ করে তাদের গবাদি পশু এবং তারাও ? তারা কি লক্ষ্য 
করে না? (সাজদা ৪ ২৭) " 

মিসরের ক্ষেত্রেই সর্বাধিক প্রযোজ্য । তারপর মিসরের কিছু অংশ অতিক্রম করে 
উপকূলবর্তাঁ শাতনুফ নামক একটি গ্রামের নিকট গিয়ে নীল.নদ দু‘ভাগে বিভক্ত হয়ে তার 
পশ্চিমের শাখাটি রশীদ অঞ্চল অতিক্রম করে লোনা সমুদ্রে পড়েছে, অপরদিকে পূর্ব দিকের 
শাখাটি জাওজার-এর নিকট গিয়ে দু'ভাগ হয়ে শাখাদ্বয়ের পশ্চিম ভাগ দুমিয়াত হয়ে সাগরে 
গিয়ে পড়েছে। আর পূর্বভাগ আশমূনতান্নাহ হয়ে দুমিয়াতের পূর্বে অবস্থিত তারীস হুদ ও 
দুমিয়াত হদে পড়েছে। নীল নদের উৎপত্তিস্থল ও সঙ্গম স্থলের মধ্যে এভাবে বিরাট দূরত্‌ 
রয়েছে। আর এ কারণেই এর পানি অত্যন্ত স্বচ্ছ। 

ইবন সীনা বলেন, নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে, য' পৃথিবীর অন্য কোন নদ-নদীর 
নেই । প্রথমত, উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক ৷ দ্বিতীয়ত, তা প্রবাহিত 
হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোন শ্যাওলা ও ময়লা-আবর্জনা 
নেই ৷ তৃতীয়ত, তার মধ্যে কোন পাথর বা কংকর সবুজ হয় না। বলা বাহুল্য যে, নদীটির 
পানির স্বচ্ছতার কারণেই এরূপ হয়ে থাকে চতুর্থত, আর সব নদ-নদীর পানি যখন ত্রাস পায়, 
এর পানি তখন বৃদ্ধি পায় আর অন্যসব নদীর পানি যখন বৃদ্ধি পায়, এর পানি তখন ত্রাস পায় । 
পক্ষান্তরে কেউ কেউ বলে যে, নীল নদের উৎস হলো কোন এক উঁচু স্থান, কেউ কেউ যার 
সন্ধান পেয়েছেন এবং তাতে ভীষণ এক ভয়ানক বস্তু কতিপয় রূপসী নারী এবং আরো অনেক 
অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন; এর সবই এতিহাসিকদের ভিত্তিহীন বর্ণনা এবং মিথ্যাচারীদের 
কল্পকাহিনী মাত্ৰ । 

কায়স ইব্ন হাজ্জাজ সূত্রে জনৈক ব্যক্তি থেকে আবদুল্লাহ ইব্‌ন লাহীয়া বর্ণনা করেন যে, 
জনৈক ব্যক্তি বলেন, মিসর জয় করে আমর ইব্‌ন আস (রা) যখন অনারব কিবতী ক্যালেন্ডারের 
বু'না নামক মাসে তাতে প্রবেশ করেন তখন মিসরের লোকজন তার নিকট এসে বলল, মাননীয় 
আমীর! আমাদের এ নীল নদের একটি প্রথা আছে, যা পালন না করলে তা প্রবাহিত হয় না । 
তিনি বললেন £$ কী সে প্রথাটি? তারা বলল, এ মাসের বার তারিখের রাত শেষ হলে আমরা 
বাবা-মার নিকট থেকে তাদের সন্মতিক্ৰমে একটি কুমারী মেয়ে নিয়ে আসি এবং উন্নতমানের 
অলংকারাদি ও পোশাক-পরিচ্ছদ পরিয়ে তাকে এ নীল নদে ফেলে দেই ৷ শুনে আমর ইব্‌ন আস 
(রা) তাদেরকে বললেন $ 

US Loa DLs Yl Ol LAY! A USS Y lia ol 

অর্থাৎ ইসলামে এটা চলবে না। পূর্বের সব কুসংস্কারকে ইসলাম নির্মূল করে দেয় । 
অগত্যা বুনা মাসটা তারা এভাবেই কাটিয়ে দেয়। কিন্তু নীল নদে কোন পানি আসলো না । 
অন্য এক বর্ণনায় আছে যে, তারা বু‘না, আবীব ও মাসরা এ তিন মাস অপেক্ষা করলো কিন্তু 
নীল আর প্রবাহিত হয় না। এমনকি শেষ পর্যন্ত তারা দেশ ত্যাগ করতে মনস্থ করে । অবশেষে 
আমর (রা) খলীফা উমর ইব্ন খাত্তাব (রা)-এর নিকট এ ব্যাপারে পত্র লিখেন । জবাবে উমর 
(রা) লিখে পাঠান যে, তুমি যা’ করেছ ঠিকই করেছ। আর তোমার নিকট একটি লিপি প্রেরণ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৫ 


করছি, তুমি তা নীল নদে ফেলে দিও পত্রটি এসে পৌছুলে আমর (রা) লিপিটি খুলে দেখতে 
পেলেন যে, তাতে লিখা রয়েছে ৪ 


Ls sills uly > Ndi ms > 


‘vid Jes 

অর্থাৎ- “আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন উমর-এর পক্ষ থেকে মিসরের নীল নদের প্রতি- 
হামদ ও সালাতের পর ৪ - 

যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো, তাহলে তুমি প্রবাহিত হয়ো না। আর যদি 
পরাক্রমশালী এক অদ্বিতীয় আল্লাহ তোমাকে প্রবাহিত করে থাকেন, তাহলে তারই কাছে আমরা 
প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন৷” 

আমর (রা)-এর চিঠিটি নীল নদে ফেলে দিলে শনিবার দিন সকালে দেখা গেল যে, আল্লাহ 
তা'আলা নীল নদকে এমনভাবে প্রবাহিত করে দিয়েছেন যে, এক রাতে ষোল হাত পানি বৃদ্ধি 
পেয়েছে। এভাবে আল্লাহ মিসরবাসী থেকে সে কুপ্রথা চিরতরে বন্ধ করে দেন। 

ফোরাত ৪ বাইজানটাইন সাম্রাজ্যের উত্তর সীমান্ত হলো এর উৎপত্তিস্থল । সেখান থেকে 
মালতিয়ার নিকট দিয়ে অতিক্রম করে শমীশাত ও বয়রা হয়ে তারপর পূর্ব দিকে মোড় নিয়ে 
বালেস ও জা‘বার কেল্লায় চলে গেছে। তারপর রিক্‌কা, রহ্বা, ‘আনা, হায়ত ও কৃফা হয়ে 
ইরাকের দিকে গিয়ে সমুদ্রে পড়েছে। এ নদীটির অনেক প্রসিদ্ধ উপনদী, শাখা নদী রয়েছে। 

সায়হান (আমু দরিয়া) £ একে সায়হুনও বলা হয । বাইজানটাইন এলাকা থেকে এর 
উৎপত্তি। উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে এর প্রবাহ । জায়হানের পশ্চিমে এর অবস্থান 
এবং আকারে তারচেয়ে ছোট । যে ভূখণ্ডে এর অবস্থান, বর্তমানে তা সীস নামে পরিচিত । 
ইসলামী রাজত্বের প্রথমে তা মুসলমানদের হাতে ছিল । তারপর ফাতেমীগণ যখন মিসরের 
ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সিরিয়া ও তার আশপাশের অধিকার লাভ করেন, তখন তারা 
তাকে শত্রুদের থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। ফলে তিনশ’ হিজরীর গোড়ার দিকে 
আর্মেনিয়ার অধিবাসী তাকফুর এ সীস নগরী দখল করে নেয়। এখন পর্যন্ত তা তাদের 
দখলেই রয়েছে। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা, যেন আপন ক্ষমতাবলে তিনি আবার 
আমাদের হাতে তা ফিরিয়ে দেন। তারপর সায়হান ও জায়হান উযনার নিকট মিলিত হয়ে একই 
স্রোতধারায় পরিণত হয়েছে। অবশেষে আরাস ও তার সূস-এর মধ্যবর্তী স্থানে তা সাগরে 
পতিত হয়েছে । 


জায়হান (শির দরিয়া) £ একে জায়হুনও বলা হয়, সাধারণ্যে এর নাম হলো জাহান । এর 
উৎস হলো বাইজানটাইন এলাকা এবং সীস নগরীতে তা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত 
হয়েছে। এটি আকারেও প্রায় ফোরাতের সমান । তারপর একটি সায়হান উযনার নিকট মিলিত 


হয়ে দুটো এক স্রোতধারায় পরিণত হয়েছে। আয়াস ও তারসূস-এর মধ্যবর্তী স্থানে সাগরে 
গিয়ে পড়েছে। আল্লাহই সর্বজ্ঞ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


A / 7 
A eid INAS Bix £8 | A df hy 5 4 eat 
MAE Re? B= ty EE Ti foe att, KE 
/ FV Z KE AT AL Oy te ADD, ae 
LEE be rshol Erol 384. +4৯ 20 aL Sd UY 
KLE ti ret 
i 235 UG bE Lt So Unis 43 
FRED / 


(TE I hp Bl el zu dt 3 SL - l 


Albs2 et RE. Eb Bo TO 


Jee LES ULE TIF GL SLL SL 
NPE Fl tg LUN snk 
অর্থাৎ - আল্লাহই উৰ্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত-_ তোমরা তা 
দেখতে পাও ৷ তারপর তিনি আরশে সমাসীন হন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেন; প্রত্যেক 
নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে 
বর্ণনা করেন, যাতে তোমরা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস স্থাপন 
করতে পার । 

তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং তাতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক 
প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় । তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন । এতে 
অবশ্যই নিদৰ্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ৷ 

পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড তাতে আঙ্গুর বাগান, শস্য ক্ষেত্র, একাধিক 
শিরবিশিষ্ট অথবা এক শিরবিশিষ্ট খেজুর গাছ- সিঞ্চিত একই পানিতে এবং ফল হিসেবে 
এগুলোর কতক কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি । অবশ্যই বোধশক্তিসম্পর্ সম্প্রদায়ের 
জন্য এতে রয়েছে নিদর্শন । (১৩ $ ২-৪) 


TRG ALEL MY / RS RLL- LAE AE i 


aft LSI AN ri SE 


ESS de EL. ELET ETE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৭ 

ANT [A 7/1 L/7 jh RSLS IAG Apa 

~ faa3 Lol LS Ll AN Ls i St 
NL. FE / Jl lb OO RE 

UL, «ll li. . alam Bt Ll 


/ AEE, 


us) 


অর্থাৎ- বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ থেকে 
তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি; তারপর আমি তা দিয়ে মনোরম উদ্যান সৃষ্টি করি, তার 
গাছপালা উদ্গাত করবার ক্ষমতা তোমাদের নেই ৷ আল্লাহর সাথে অন্য কোন ইলাহ্‌ আছে কি? 
তবুও তারা এমন এক সম্পৃদায় যারা সত্য-বিচ্যুত হয়। 

বরং তিনি, যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন 
নদী-নালা এবং তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত ও দু' সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন অন্তরায়, 
আল্লাহর সাথে অন্য কোন ইলাহ্‌ আছে কি? তবুও তাদের অনেকেই জানে না। (২৭ ৪ ৬০-৬১) 

অন্য আয়াতে মহান আল্লাহ বলেন ৪ 


AHF A fA re LZ FES AZO, Leas 2 
F Sle FE to Lil adn sll 
Or FC” CASA Cay All Set £ Ri 2 
ae fe ls ig nll lb ALY al 
Ed A ৮ A D3 Ab 
প্ড FUN Yi Sl MOET + at ATT 
LASS “ঞ 
- sl 
অর্থাৎঁ-তিনিই আকাশ থেকে বারি বর্ষণ করেন; তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং 


তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশুচারণ করে থাক । তোমাদের জন্য তিনি তা দিয়ে 
জন্মান শস্য, যায়তুন, খেজুর গাছ, আঙ্গুর সব ধরনের ফল-ফলারি। অবশ্যই এতে চিন্তাশীল 
সম্পৃদায়ের জন্য রয়েছে নিদর্শন। 

তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিন, সূর্য এবং চন্দ্র আর 
নক্ষত্ররাজিও অধীন হয়েছে তারই বিধানে । অবশ্যই এতে বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য 
রয়েছে নিদর্শন ৷ (১৬ ৪ ১০-১২) 


এ আয়াতগুলোতে আল্লাহ তা'আলা উল্লেখ করেছেন, যা তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন, 
যেমন £ পাহাড়-পর্বত, গাছ-গাছড়া, ফলমূল, নরম ও শক্ত ভূমি এবং জলে-স্থলে সৃষ্ট নানা 
প্রকার জড়পদার্থ ও প্রাণীকুল, যা তার মাহাত্ম্য ও কুদরত, হিকমত ও রহমতের প্রমাণ বহন 
করে, আবার সাথে সাথে সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর জীবিকা ৷ দিনে রাতে, 
Pri. i 


¢ AD PAS, PR a2 22 
, E 4 os SADE RG 
- LES esse 


» Nt — 


http://IslamiBoi.wordpress.com 


৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ- ভূপৃষ্ঠটে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্‌ আল্লাহরই ৷ তিনি তাদের 
স্থায়ী-অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত; সুস্পষ্ট কিতাবে সবই আছে। (১১৪৬) 

হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-কে বলতে শুনেছি যে, 


Ces slelbill salsa lb sles sia de i 


অর্থাৎ- আল্লাহ তা'আলা এক হাজারটি প্রজাতি সৃষ্টি করেছেন । তন্মধ্যে ছ‘শ হলো 
জলভাগে আর চারশ স্থল ভাগে । আর এ প্রজাতিসমূহের যেটি সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত হবে, তা 
হলো পঙ্গপাল ৷ পঙ্গপাল ধ্বংস হয়ে গেলে অপরাপর প্রজাতি মালার সূতা ছিড়ে গেলে দানাগুলো 
যেভাবে পর পর পড়তে থাকে ঠিক সেভাবে একের পর এক ধ্বংস হতে শুরু করবে । 


এ হাদীসের সনদে উল্লেখিত একজন রাবী অত্যন্ত দুর্বল ৷ আল্লাহ তা'আলা বলেন ঃ$ 


nd) 72 
SLES st Ho IG GH AEs LS 
LAT LAD Ko ADL 


- SES teh Ek on ali 2 Lbs 

ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখি 

উড়ে না, যা তোমাদের মত একটি উম্মত নয়। কিতাবে কোন কিছুই আমি বাদ দেইনি; তারপর 
তাদের প্রতিপালকের দিকে তাদের সকলকেই একত্র করা হবে। (৬ ৪৩৮) 


আকাশসমূহ ও তন্মধ্যস্থ নিদৰ্শনাবলীর সৃষ্টি সম্পর্কে আলোচনা 


উপরে আমরা একথা বলে এসেছি যে, পৃথিবী সৃষ্টি আকাশ সৃষ্টির আগে হয়েছিল । যেমন 
জজ হ জা 
ADS lL ALLA A 


Ll Alsi SS PN aL GES: 

/ 2 / AY BRAS 

Ble it J Shy EE 

অর্থাৎ- তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের 

দিকে মনোসংযোগ করেন এবং তাকে সাত আকাশে বিন্যস্ত করেন; তিনি সর্ববিষয়ে সবিশেষ 
অবহিত । (২৪ ২৯) 


আল্লাহ তা'আলা বলেন £$ 
AAMC GATOR LL ntl AL LALA IADLAnDLD Las 
dsl SLO Lh BAN SG Ale 
RESIN 4 Ie AY / 
Ea Ba AEE AAR LE tt 
LUA p/ gt LLP IRS 


b 
Ms 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৯ 
IAL LM AAAS CAAA 
SE Sl ls Lassi yh Lt a3 fi ES aS 
0. Ler Test Lad EY dad ILL 
5৩ UGS 3 OH D5 FI +4 ১2 


A / Ads 
RL 52 ps LS. UE CEL 
অর্থাৎ-বল, তোমরা কি তাকে অস্বীকার করবেই, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং 
তোমরা তার সমকক্ষ দাড় করাতে চাও? তিনি তো জগতসমূহের প্রতিপালক! 


তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার 
দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের, সমভাবে যাচনাকারীদের জন্য । তারপর তিনি 
আকাশের দিকে মনোনিবেশ করেন । যা ছিল ধূম্বপুঞ্জ বিশেষ, তারপর তিনি তাকে ও পৃথিবীকে 
বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় । তারা বলল, আমরা আসলাম অনুগত 
হয়ে। 

তারপর তিনি আকাশমণ্ডলীকে দু'দিনে সাত আকাশে পরিণত করলেন এবং প্রত্যেক 
আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম 
প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত । এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা । 
(8১ ৪ ৯-১২) 


আল্লাহ তা‘আলা বলেন ৪ 


tL Gt KES br. LL ad FL ARIANA bl nTAlLS 
|S. ERT CEE (ose) sa Lo om 
AAD) s ARAL 


ET ONE HEU UE 

অর্থাৎ- তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন; 
তিনিই একে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। 

তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করেছেন সুর্যালোক; এবং পৃথিবীকে 
এরপর বিস্তৃত করেছেন। (৭৯ ৪ ২৭-৩০) 


আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

LSB ft, ale Gn / Alu? Lod, AIA ANAREAA 
Eg Esl SE i So REE 
Ln lol p20 fr 6A 4 CEO 
EOE SA yt 2 EE EE ily 
LAA ৰ ANAL IA 


FS EE i Af2 A es 
es Bn le Laat. 5 A 


7 
TEED) tug EF 4 GLa 5 2% 


EY Els Eats HH cut U3 UG > AS 


{asd OALAL, AAR 


Fil Olde tel UiiclS .abliil 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১২-- 


http://IslamiBoi.wordpress.com 


৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ মহা মহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যীর করায়ত্ত; তিনি সর্ববিষয়ে শক্তিমান । যিনি 
সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য- কে তোমাদের মধ্যে কর্মে 
উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল ৷ যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ । দয়াময় 
আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবে না; আবার তাকিয়ে দেখ, কোন ক্রুটি দেখতে 
পাও কি? 

তারপর তুমি বার বার দৃষ্টি ফিরাও, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে 
আসবে । আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে 
করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির 
শান্তি । (৬৭ ৪ ১-৫) 

Ub ey fA i Ls (EL ALR, eC 
আল্লাহ্‌ তা'আলা বলেনঃ ০১2১, ১! Le SLs GL SG 


অর্থাৎ আর আমি নির্মাণ করেছি তোমাদের উর্ধ্দেশে সুস্থিত সাত আকাশ He 
করেছি প্রোজ্জ্বল দীপ । (৭৮ ৪ ১২-১৩) 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
(Ua? ¢ rtd A ph j# tA EA 
CS 
7 Ado ‘fr? b 
eli ji ail fxs 
EEE HE TOUT HENS: HEED MEE 
আকাশমণ্ডলী ? এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে ও সূর্যকে স্থাপন করেছেন 
প্রদীপরূপে । (৭১ ৪ ১৫-১৬) 


NOt 


Lland oe EEE 0 th dA Lit AY F / 
5 [AAS / AE 

Li LA ll a te Malai 

7 A tt UA 


অর্থাৎ- আল্লাহ্‌ই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও ৷ তাদের অনুরূপভাবে তাদের 
মধ্যে নেমে আসে তার নির্দেশ; ফলে তোমরা বুঝতে পার যে, আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান 
এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। (৬৫ ৪ ১২) 

Be AE, 


(UA, AAAS HALE 


C 
/ PAZ At 44 
" 5 Fp be 
feat? ALY ডা ads 4 REA LL 
als Ss TE LS 


LLsSiul)l El 

অর্থাৎ- কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র এবং তাতে স্থাপন 

করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র এবং যারা উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তাদের 
জন্য তিনিই সৃষ্টি করেছেন রাত এবং দিন পরস্পরের অনুগামীরূপে । (২৫ ৪ ৬১-৬২) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯১ 


bl eGR HO 


1 A , A xD Ls 5 
ally gles IS 2 is Sts EE TA es । 


ty For, WAS WSS AE 7 
ale FA SE be BDSG ud on LILES 
Ys EASGETALTH / ১) 5 + 
wba a Ee 


RE ASR 

অর্থাৎ- আমি নিকটবৰ্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি এবং রক্ষা 
করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে ৷ ফলে তারা উর্ধ্বজগতের কিছু শুনতে পায় না এবং 
তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতাড়নের জন্য এবং তাদের জন্য আছে 
অবিরাম শাস্তি । তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উন্ধাপিণ্ড তার পিছু ধাওয়া করে। 
(৩৭ 8 ৬-১০) 

এ জাতে লোম 
2 Sp DIOL 2002 LAES adi 
JSedn ULES. Sibly BES Cos dt ma Cd 


LRGs CE CE fn Fel 35 
অর্থাৎ-আকাশে আমি গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি এবং তাকে করেছি সুশোভিত দর্শকদের জন্য: 
প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি । আর কেউ চুরি করে সংবাদ 
শুনতে চাইলে তার পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা ৷ (১৫ ৪ ১৬-১৮) 
আল্লাহ্‌ তা'আলা বলেন 8 . ১% Md C3 Dy GCL elit 
অর্থাৎ-আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা 
সম্প্রসারণকারী । (৫১ ৪ ৪৭) 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
sl $43. ERE Bh ok) ELEC Un CLS 
s: fae EOE SSM An Ll SL 
অর্থাৎ- এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা আকাশস্থিত নিদর্শনাবলী থেকে 
* মুখ ফিরিয়ে নেয়। আল্লাহই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চন্রকে; প্রত্যেকেই নিজ 
নিজ কক্ষপথে সাতার কাটে । (২১ ৪ ৩২-৩) 


আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
PRM A ERY NY 4 AY MA BELLE G 
SS ill SELL by suit sles da Idi 
Se শ: ls 2604461) | L285 ls Ti pe ores 
) RT ) Le) S34 alll Pt xx Em - ; OES 
BR BEE AL nls GARRY AL AS 24 
Ey is 04 35d bi td AE A ) 532s 


AB PARE, A 


http://IslamiBoi.wordpress.com 


৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ তাদের জন্য এক নিদর্শন রাত্রি, তা থেকে আমি দিবালোক অপসারিত করি, 
সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে । এবং সূর্য ভ্রমণ করে তার নিদিষ্ট গন্তব্যের দিকে, এটা 
পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মনযিল, অবশেষে 
তা শুষ্ক বক্ৰ পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। 

সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম 
করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে সাতার কাটে ৷ (৩৬ £ঃ ৩৭-৪০) 


bl Ad A 
2 (AL (LAG 2 UE 
AA AVA REE hx A A 


2 BA te TEE 
alt os S VELL EA si 
অর্থাৎ-তিনিই উষার উন্মেষ ঘটান, তিনিই বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য সূর্য ও 
চন্দ্র সৃষ্টি করেছেন; এসবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ ৷ তিনিই তোমাদের জন্য নক্ষত্র গীষ্টি 
করেছেন যেন তা দ্বারা স্থলের ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও; জ্ঞানী সম্পৃদায়ের জন্য 
আমি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি। (৬ £ ৯৬-৯৭) 
Wl ML 
LR oll G3 SHG Ltt SE Gh Lh RES Sy 
LA IE 4 Vy LS 
ON TREC EE 


B23 FAV Pann PAs 


dl ais mals adi Ll EE 
AX 
ll 


i 


অর্থাৎ-তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশসমূহ ও পৃথিবী ছ'দিনে সৃষ্টি করেন; 
একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন, তা 
তিনিই সৃষ্টি করেছেন। জেনে রেখ, সৃজন ও আদেশ তীরই ৷ মহিমময় বিশ্বজগতের প্রতিপালক 
আল্লাহ্‌ । (৭ 8 ৫৪) 

উল্লেখ্য যে, এ ব্যাপারে প্রচুর আয়াত রয়েছে। এই তাফসীরে আমরা তার প্রতিটির উপর 
আলোকপাত করেছি। মোটকথা, আল্লাহ্‌ তা'আলা আকাশসমূহ সৃষ্টি, তার বিশাল ও উচ্চতা 
সম্পর্কে সংবাদ প্রদান করছেন, আরো সংবাদ দিচ্ছেন যে, তা যারপর নাই রূপ ও সৌন্দর্য ও 
সুষমামণ্ডিত । যেমন $ আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ lL lh U2 অৰ্থাৎ- শপথ! 
সুষমামণ্ডিত আকৃতি বিশিষ্ট আকাশের । fl 


Fd 
ALA ALLL LAA 12 Af A LAL Lf NA 
Ee DIS al 21S Om PSAP ral 22 
“ (4 ( 5a AEN bg 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৩ 


অর্থাৎ- আবার তাকিয়ে দেখ, (দয়াময় আল্লাহর সৃষ্টিতে) কোন ক্রটি পাও কিঃ? তারপর 
তুমি বার বার দৃষ্টি ফিরাও, সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে । 

অর্থাৎ আকাশের সৃষ্টিতে কোন প্রকার ক্রটি কিংবা খুঁত দেখার ব্যাপারে তোমার দৃষ্টি ব্যর্থ 
হয়ে ফিরে আসবে এবং সে দৃষ্টি এতই দুর্বল যে, দেখতে দেখতে ক্লান্ত-শ্রান্ত হয়ে গেলেও 
তাতে সে কোন ক্রুটি বা খুঁত খুঁজে বের করতে পারবে না । কেননা আল্লাহ্‌ তাআলা তাকে 
অত্যন্ত শক্তভাবে সৃষ্টি করেছেন এবং তার দিগস্তকে নক্ষত্ররাজি দ্বারা সুভোশিত করেছেন। যেমন 
আল্লাহ্‌ তা'আলা বলেন £ . £324 ly |, অৰ্থাৎ শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট 
আকাশের । (৮৫ ৪ ১), f 


ES 2) 1 অৰ্থ 5 অর্থাৎ গ্রহ-নক্ষত্র। কেউ কেউ বলেছেন £74401 অৰ্থ প্রহরার 


যেখান থেকে চুরি করে শ্রবণকারীর প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। এ দু'টি 
ন জাতের মাযোকেম বরাধ লহ রক ততে যাত হ তলা বহন 


EA CA. (a AR (AF LAT ALS 
IK Sa CES . A754 55 CH LL os CUE 
[A 


LE ET EA 


5৩ 
অর্বাংল আঁকালে আটি পরহনদর অটি করেছি এচ তক করি শোভিত পাকি 
জন্য; প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি । (১৫ ৪ ১৬-১৭) 

এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা একথা ব্যক্ত করেছেন যে, তিনি আকাশের দৃশ্যকে স্থির ও 
গতিশীল গ্রহরাজি দ্বারা সুশোভিত করেছেন। যেমন £ সূর্য, চন্দ্র ও উজ্বল নক্ষত্রমালা এবং তিনি 
তার সীমান্তকে শয়তানের অনুপ্রবেশ থেকে সংরক্ষণ করেছেন। আর এক অর্থে এও এক প্রকার 
শোভা ৷ এ প্রসঙ্গেই তিনি বলেছেনঃ C55 UE Se ULL 


অৰ্বাৎ-আর আমি'তে প্রত্যেক অভিশঞ শরতান হকে রক্ষাকরছি 
ন আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


(TAL oBdA /(/ A 
le Sled KS hin. Sass Ch an 
AA Vy 


Ve 


0 
abbr 
LL nals: J 
EE TE EY SEEN TERE RO Mt 
করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে । ফলে তারা উর্ধ্বজগতের কিছু শুনতে পায়না । 
(৩৭ $£ ৬-৯) 
ইমাম বুখারী (র) সৃষ্টির সূচনা অধ্যায়ে বলেছেন 8 9 14553 
[০১ এ আয়াতের ব্যাখ্যায় কাতাদা (র) বলেন, এ তিন নক্ষ্রকে আল্লাহ্‌ তা'আলা 
আকাশের শেঁভা, শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং পথের দিশা লাভের চিহ্নরূপে সৃষ্টি 
করেছেন। কেউ এর ভিন্ন ব্যাখ্যা করলে সে ভুল করবে, নিজের ভাগ্য নষ্ট করবে এবং যে বিষয়ে 
তার জ্ঞান নেই সে বিষয়ে পণ্ডশ্ম করবে কাতাদা (র)-এর এ বক্তব্য নিচের আয়াত দু'টোতে 
সূম্পষ্ট বিবৃত হয়েছে ৪ 


CTE 


http://IslamiBoi.wordpress.com 


৯8 আল-বিদায়া ওয়ান নিহায়া 


TET UID BELLS ELLs AO LE 
অর্থাৎ- নিকটবর্তী আকাশকে আমি প্রদীপমালা দ্বারা সুশেভিত করেছি এবং তাদেরকে 
করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ ৷ (৬৭ ৪৫) 


al 3 ds SLL Ns UG SEL (REL GE te Gs 

অর্থাৎ তিনিই তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তনদ্বারা স্থলের ও সমুদ্রের 
অন্ধকারে তোমরা পথের দিশা পাও । (৬ ঃ ৯৭) 

অতএব, যদি কেউ এ তিনটির বাইরে এর অন্য কোন মর্ম বের করার চেষ্টা করে তাহলে সে 
মারাত্মক ভুল করবে । যেমন এগুলোর চলাচল ও একটির সঙ্গে আরেকটির মিলন ঘটলে কী 
হবে সে জ্ঞান আহরণ করা এবং এ বিশ্বাস করা যে, এগুলো পৃথিবীতে কোন অঘটন ঘটার 
প্রমাণ দেয়। এ সংক্রান্তে তাদের অধিকাংশ বক্তব্যই ভিত্তিহীন, মিথ্যা ধারণা ও অবাস্তব দাবি ৷ 

আবার আল্লাহ্‌ তা'আলা জানিয়ে দিয়েছেন যে, তিনি স্তরে স্তরে অথাৎ একটির উপর একটি 
করে সাত আকাশ সৃষ্ট করেছেন কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এ ব্যাপারে মতপার্থক্য রয়েছে 
যে, সেগুলো কি পরস্পর মিশ্রিত নাকি বিচ্ছিন্ন, মধ্যে ফাকা রয়েছে তবে দ্বিতীয় অভিমতটিই 
সঠিক । তার প্রমাণ পার্বত্য ছাগল J1/০| সংক্রান্ত হাদীসে আবদুল্লাহ ইবন আব্বাস (রা) 
থেকে আহনাফ সূত্রে বর্ণিত আবদুল্লাহ ইব্‌ন উমায়রার হাদীস যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 
Leda dys LG sols dl om AS 530 
US AS di Baad ela dl ela JS ms ple sans Syms 

অর্থাৎঁ তোমরা কি জান যে, আকাশ ও পৃথিবীর মাঝে ব্যবধান কতটুকু? আমরা বললাম, 
আল্লাহ্‌ ও তার রাসূলই সম্যক অবহিত । তিনি বললেন ৪ উভয়ের মধ্যে পাচশ* বছরের দূরতু 
এবং এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত দূরত্ব পাচশ বছর আর প্রত্যেক আকাশের স্থূলত্ব 
হলো পীচশ বছর । 

ইমাম আহমদ, আবূ দাউদ, ইবন মাজাহ ও তিরিমিযী (র) এ হাদীসটি বর্ণনা করেছেন । 
ইমাম তিরমিযী হাদীসটি হাসান বলে অভিমত ব্যক্ত করেছেন। 

সহীহ বুখারী ও মুসলিমে মিরাজ সংক্রান্ত হাদীস আনাস (রা) থেকে বর্ণিত হাদীসে তিনি 
বলেন, ‘এবং তিনি রাসূলুল্লাহ্‌ (সা) নিকটবর্তী আকাশে আদম (আ)-কে পান, তখন জিবরাঈল 
(আ) তাকে বললেন, ইনি আপনার পিতা আদম (আ)। ফলে তিনি তাকে সালাম করেন এবং 
তিনি সালামের জবাব দেন ও বলেন, ৩! 22}! 2. ০U১১১৷ ১ = ১ (মারহাবা 
স্বাগতম হে আমার পুত্র, আপনি কতই না উত্তম পুত্র!) আনাস (রা) এভাবে দ্বিতীয়, তৃতীয়, 
চতুৰ্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে রাসূলুল্লাহ্‌ (সা)-এর আরোহণ ও এর কথা উল্লেখ করেন, 
তা আকাশসমূহের মধ্যে বিস্তর ব্যবধানের প্রমাণ বহন করে। আবার রাসূলুল্লাহ্‌ (সা) নিজেও 
বলেছেন ঃ 


http://IslamiBoi.wordpress.com 


i আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৫ 


lia Lr lll ler 

অর্থাৎ- ‘তারপর সে (বোরাক) আমাদেরকে নিয়ে উপরে আরোহণ করে। এমনকি আমরা 
দ্বিতীয় আকাশে এসে উপনীত হই । তিনি (জিবরাঈল) দরজা খুলতে বললে জিজ্ঞাসা করা 
হলো, ইনি কে? এ হাদীস আমাদের বক্তব্যের পক্ষে প্রমাণ বহন করে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

ইব্‌ন হায্ম, ইবনুল মুনীর ও আবুল ফায়জ ইবনুল. জাওযী (র) প্রমুখ এ ব্যাপারে 
আলিমগণের একমত্যের কথা বৰ্ণনা করেছেন যে, আকাশমণ্ডলী হলো একটি গোলাকার বল 
স্বরূপ ৷ আল্লাহর বাণী 53244 এ; 02 (অত্যেকে আপন আপন কক্ষপথে সন্তরণ 
করো) এ আয়াত দ্বারা তার সপক্ষে প্রমাণ দেয়া হয়েছে। 


L/L APLIAL 


হাসান (র) বলেন, ১+২ ১, অর্থ , $3344 অর্থাৎ চক্রাকারে ঘুরে । ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, প্রতিটি চক্রে চরকার ন্যায় বৃত্ত আছে। আলিমগণ বলেন, প্রতি রাতে পশ্চিম আকাশে 
সূর্যের অস্ত যাওয়া এবং শেষে পূর্ব আকাশে আবার উদয় হওয়াও এর প্রমাণ বহন করে। যেমন 
উমাইয়া ইবন আবুস্সাল্ত বলেন ৪ 

Ui Yl Ls Y- ALS NW 0 

অর্থাৎ- সূর্য প্রতি রাতের শেষে লাল হয়ে উদয় হয় তার উদয় স্থলের রঙ হলো গোলাপী । 
আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্তত করে। অবশেষে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে 
শাস্তিদানকারী অথবা কশাঘাতকারী রূপে ৷ 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন সুর্যান্তের 
সময় আমাকে বললেন $ তুমি কি জান যে, সূর্য কোথায় যায়? বললাম, আল্লাহ এবং তার 
রাসূলই সম্যক অবগত । তিনি বললেন ঃ সূর্য গিয়ে আরশের নিচে সিজদায় পড়ে যায়। তারপর 
অনুমতি প্রার্থনা করলে তাকে অনুমতি দেয়া হয়। কিন্তু একটি সময় এমন আসবে, যখন সূর্য 
সিজদা করবে কিন্তু তা কবূল হবে না এবং সে অনুমতি প্রার্থনা করবে কিন্তু তাকে অনুমতি দেয়া 
হবে না। তাকে বলা হবে, যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও, ফলে সে পশ্চিম দিক থেকে 
উদয় হবে। a (41 544241 $235 ১5/9 এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা এ কথাটিই 
বলেছেন। 


এ হলো সৃষ্টির সূচনা অধ্যায়ে ইমাম বুখারী (র)-এর ভাষ্য । কিতাবুত তাফসীরেও তিনি 
হাদীসটি বর্ণনা করেছেন; আবার তাওহীদ অধ্যায়ে আমাশ-এর হাদীস থেকেও তা বর্ণনা 
করেছেন। ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ (র) হাদীসটি ভিন্ন ভিন্ন সূত্রে বর্ণনা করছেন । 
ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ্‌ বলে মন্তব্য করেছেন । 

উপরে আমরা আকাশসমূহের চক্রাকারে আবর্তিত হওয়ার ব্যাপারে যা বলে এসেছি, এ 
হাদীসটি তার পরিপন্থী নয় এবং হাদীসটিতে আরশের গোলাকার হওয়ারও প্রমাণ মিলে না। 
যেমন কেউ কেউ ধারণা করে থাকেন । ইতিপূর্বে আমরা তাদের বক্তব্য ভুল প্রমাণ করে 
এসেছি । আবার তা এ কথাও প্রমাণ করে না যে, সূর্য আমাদের দিক থেকে গিয়ে আকাশমণ্ডলীর 


http://IslamiBoi.wordpress.com 


bd 


৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উপরের দিকে উঠে আরশের নিচে সিজদায় লুটে পড়ে । বরং নিজ কক্ষে সন্তরণ অবস্থাতেই 
আমাদের দৃষ্টি থেকে অস্তমিত হয়ে যায়। একাধিক তাফসীর বিশেষজ্ঞের মতে, সূর্যের কক্ষ পথ 
হলো চতুৰ্থ আকাশ ৷ শরীয়তেও এর বিরোধী কোন বক্তব্য পাওয়া যায় না বরং বাস্তবে এর 
পক্ষে প্রমাণ রয়েছে। যেমন সূর্যগ্রহণে তা প্রত্যক্ষ করা যায়। মোটকথা, সূর্য দুপুর বেলায় 
আরশের সর্ব নিকটবর্তী স্থানে অবস্থান করলেও, মধ্য রাতে উত্তর ও দক্ষিণ মেরুর ঠিক মধ্যবতী 
স্থানে পৌছে__আরশ থেকে দূরবর্তী স্থান, এটাই সূর্যের সিজদার স্থান । এখানে গিয়ে সে 
পূর্বদিক থেকে উদয় হওয়ার জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট অনুমাত প্রার্থনা করে। অনুমতি 
পেয়ে সে পূর্বদিক থেকে আত্মপ্রকাশ করে। কিন্তু এতদসত্ত্রেও সে নাফরমান বনী আদমের উপর 
উদিত হওয়াকে অপছন্দ করে। আর এজন্যই উমাইয়া বলেছিল ৪ 
lass NY -LUL) ALs SN 

অর্থাৎ_-_আমাদের উপর উদয় হতে সূর্য ইতস্তত করে। শেষ পর্যন্ত উদয় হয় শাস্তি 
দানকারীরূপে বা কশাঘাতকারীরূপে ৷ 

তারপর যখন সে সময়টি এসে যাবে, যে সময়ে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত 
করতে মনস্থ করবেন; তখন সূর্য তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী সিজদা করবে এবং 
নিয়ম অনুযায়ী উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করবে, কিন্তু তাকে অনুমতি দেয়া হবে না। 
ফলে সে আবারো সিজদায় পড়ে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেয়া হবে না । পুনরায় সে 
সিজদা করে অনুমতি প্রার্থনা করবে কিন্তু এবারও তাকে অনুমতি দেয়া হবে না এবং সে 
রাতটি দীর্ঘ হয়ে যাবে, যেমন আমরা তাফসীরে উল্লেখ করেছি। তারপর সূর্য বলবে, হে 
আমার রব! প্রভাত তো ঘনিয়ে এলো, অথচ পাড়ি অনেক দূর । জবাবে তাকে বলা হবে, তুমি 
যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। ফলে সে পশ্চিম দিক থেকে উদিত হবে। তা 
দেখে তখন সকলে ঈমানদার হয়ে যাবে কিন্তু ইতিপূর্বে যে ব্যক্তি ঈমান আনেনি কিংবা 
ঈমান এনে কান কল্যাণ অর্জন করেনি, তার সে সময়ের ঈমান কোন কাজে আসবে না। 
আলিমগণ 5441 ৫১5 ০০১% এৱ এ ব্যাখ্যাই করেছেন। 

কেউ কেউ বলেন, এ আয়াতের অর্থ হলো, পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আদেশ প্রাপ্তির 
পূর্ব পর্যন্ত সূৰ্য এভাবেই চলতে থাকবে । 

কেউ কেউ বলেন, |& 5) বলতে আরশের নিচে সূর্যের সিজদার স্থানকেই বুঝানো 
হয়েছে। কারো কারো মতে, (৯১৪% - অর্থ ৫১১০ অর্থাৎ সূর্যের সর্বশেষ গন্তব্যস্থল যা 
পৃথিবীর শেষ প্রান্ত ৷ 

ইব্‌ন আব্বাস (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, A SEL tad A 
তিলাওয়াত করে এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ সূর্য অবিরাম ভ্রমর্ণ করে কখনো ক্ষান্ত হয় না। এ 
জল সু! চাতি বসা ই গাজত করে দেই দা জলা আলা বলেন? 


AF Ale 


177d ্‌ LD 
aS Ea ENE ER YSU Ae eilly 


অর্থাৎ- সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে 
অতিক্ৰম করা; এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। (৩৬ ৪ ৪০) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৭ 


অর্থাৎ - সূৰ্য চন্ত্রের নাগাল পায় না। ফলে সে নিজ রাজ্যেই উদিত হয় আর চন্দ্রও সূর্যকে 
ধরতে পারে না । রাত দিনকে অতিক্রম করতে পারে না । অর্থাৎ রাত এমন গতিতে অতিক্রম 
করে না যে, দিনকে হটে গিয়ে তাকে স্থান করে দিতে হয় । বরং নিয়ম হলো, দিন চলে গেলে 
তার অনুগামীরূপে তার পেছনে রাতের আগমন ঘটে । যেমন অন্য এক আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বলেন $৪ 


ERAN WAAL LA a ZL Cpr Ad AY 
IN ANG LENG Et Ll Se ll its 
AMAR 7 ANA LEAS A LL 


oli Eo Ys (Eds SEIN Yh SAL 

অর্থাৎ তিনি দিবসকে রাত্র দ্বারা আচ্ছাদিত করেন যাতে তাদের একে অন্যকে পুত গতিতে 
অনুসরণ করে আর সুর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন, তা তিনি সৃষ্টি করেছেন। জেনে 
রাখ, সৃজন ও আদেশ তারই; মহিমময় বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্‌ । (৭ ৪ ৫৪) 

al lad 

RLS AG PANNA SAN ন 

‘sill ELL ls Sis lin HL i $4 

POE EEE SEEN AEEC CEO MEE 
সৃষ্টি করেছেন রাত এবং দিনকে পরস্পরের অনুগামী রূপে । (২৫ ৪ ৬২) 

অর্থাৎ রাত ও দিনকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যে, একটির পর অপরটি 
পর্যায়ক্রমে আগমন করে থাকে । যেমন রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 


Lid sill opis lA od slg be om dal Jal 
. ilallbal 
অর্থাৎ-একদিকে রাত ঘনিয়ে এলে অপরদিকে দিনের পরিসমাপ্তি ঘটলে এবং সূর্য 
ডুবে গেলে রোযাদার যেন ইফতার করে নেয়। 
মোটকথা, সময় রাত ও দিন এ দু'ভাগে বিভক্ত ৷ এ দু'য়ের মাঝে অন্য কিছু নেই । 
আর এজন্যই আল্লাহ তা'আলা বলেন ঃ 


, il HES Isa 
A Aly (GD) 


0 S222 
Se PE Me UE AEE FA AEE TA TIE! 
নিয়মাধীন, প্রত্যেকে বিচরণ করে নির্দিষ্টকাল পর্যন্ত । (৩১ ৪ ২৯) 
অর্থাৎ রাত ও দিনের একটির কিছু অংশকে তিনি অপরটির মধ্যে প্রবেশ করিয়ে দেন 
অর্থাৎ একটির দীর্ঘায়তন থেকে কিছু নিয়ে অপরটি ক্ষুদ্রায়তনে ঢুকিয়ে দেন । ফলে দ:টো 
সমান সমান হয়ে যায়৷ যেমন বসন্তকালের প্রথম দিকে হয়ে থাকে যে, এর আগে রাত 
থাকে দীর্ঘ আর দিন থাকে খাটো । তারপর ধীরে ধীরে রাত হ্রাস পেতে থাকে আর দিন 
বৃদ্ধি পেতে থাকে। এভাবে এক সময় উভয়ে সমান হয়ে যায়। তাহলো বসন্তের প্রথম 
অংশ ৷ তারপর দিন দীর্ঘ ও রাত খাটো হতে থাকে। এভাবে পুনরায় হেমন্তের শুরুতে 
উভয়ই সমান হয়ে যায়। তারপর হেমন্তের শেষ পর্যন্ত রাত বৃদ্ধি পেতে এবং দিন হ্রাস 
পেতে থাকে। তারপর একটু একটু করে দিন প্রাধান্য লাভ করতে থাকে এবং রাত ক্রমে 


' আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৩ 


http://IslamiBoi.wordpress.com 


৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ক্রমে ত্রাস পেতে থাকে। এভাবে বসন্তের শুরুতে এসে রাত-দিন দুটো সমান হয়ে যায়। আর 
প্রতি বছরই এরূপ চলতে থাকে । এ জন্যই আল্লাহ তা'আলা বলেছেন $ , 
Sil Jal ASE 
এবং তারই অধিকারে রাত ও দিনের পরিবর্তন । (২৩ ৪ ৮০) 
অর্থাৎ এ সব কিছু আল্লাহরই হাতে ৷ তিনি এমন এক শাসক, যার বিরুদ্ধাচরণ করা কিংবা 
যাকে বাধা প্রদান করা যায় না। এ জন্যই তিনি আকাশসমূহ, মক্ষতরাদি ও রাত্ংরিনের 
আলোচনার সময় আয়াতের শেষে বলেছেনঃ esl yall 32 4 35 (1/5 অৰ্থাৎ-এসবই 
পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহরই নিয়ন্ত্রণ (৬৪ 5৬) 


4 


"৮5১৯/1 অর্থ সবকিছুর উপর যিনি পূর্ণ ক্ষমতাবান এবং সবই যীর অনুগত । ফলে তাকে 
ক? যায় না, পরাস্ত করা যায় না । আর alll অর্থ যিনি সকল বিষয়ে সর্বজ্ঞ । ফলে 
সব কিছুকে তিনি যথারীতি একটি অপরিবর্তনীয় ও অলংঘনীয় নিয়মে নিয়ন্ত্রণ করেন । 

সহীহ বুখারী ও মুসলিম শরীফে আবু হুরায়রা (রা) সুত্রে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা) 
বলেছেনঃ 


LE 


‘sles Jal 

অর্থাৎ--আল্লাহ বলেন, আদমের সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা সময়কে গালাগাল 
করে। অথচ আমিই সময়, আমার হাতেই সব ক্ষমতা ৷ রাত ও দিনকে আমিই আবর্তিত করে 
থাকি । 

অন্য বর্ণনায় আছেঃ ১১9 LA lil al La 

অর্থাৎ আমিই কাল । তার রাত ও দিনকে আমিই আবর্তিত করে থাকি । 

ইমাম শাফেঈ ও আৰু উবায়দ কাসিম (র) প্রমুখ আলিম ,এ১!| ০৬০ এর ব্যাখ্যায় 
বলেন ঃ মানুষ বলে থাকে যে, কাল আমাদের সঙ্গে এরূপ আচরণ করেছে কিংবা বলে যে, হায় 
কালের করাল গ্রাস! সে আমাদের সন্তানদেরকে ইয়াতীম বানিয়ে দিল, নারীদেরকে বিধবা 
করল । আল্লাহ্‌ তা'আলা বলেন £ ৯১411 1/5 অর্থাৎ প্রকৃত পক্ষে আমিই সে কাল যাকে 
উদ্দেশ করে মানুষ এসব বলে থাকে । কেননা কালের প্রতি আরোপিত কর্মকাণ্ডের কর্তা তিনিই; 
আর কাল হলো তারই সৃষ্ট । আসলে যা ঘটেছে আল্লাহই তা ঘটিয়েছেন। সুতরাং সে কর্তাকে 
গাল দিচ্ছে আর ধারণা করছে যে, এ সব কালেরই কাণ্ড! কর্তা মূলত আল্লাহ যিনি সবকিছুর স্রষ্টা 
ও সর্ববিষয়ে ক্ষমতাবান । যেমন তিনি বলেছেন ৪ 

ses Ll Lz LY 22১21 01,9 আমিই কাল । আমার হাতেই সব 
কিছু । তার রাত ও দিবসকে আমিই পরিবর্তন করি । 

SV OL 


ALL / PF ONAL GD LN AL AGA Ye ESA 
ein Ll EES LB Ads LUD 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৯ 
Gan (OAL sf ed Lat? FLL EAA 
HAE RK pe DS A Ys LS SG US So B 


LENA A / 


LN EG Li SUES edi a LES 


LAL GAALY wd LIBEL LS LS BF 


lr Ie LG GSLs Ie EE 3 
অর্থাৎ--বল, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান কর এবং 
যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও; যাকে ইচ্ছা সন্মান দাও, আর ফাকে ইচ্ছা তুমি হীন 
কর । কল্যাণ তোমার হাতেই । তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান । 
তুমিই রাতকে দিনে পরিণত কর এবং দিনকে রাতে পরিণত কর; তুমিই মৃত থেকে 
জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবস্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও ৷ তুমি যাকে ইচ্ছা 
অপরিমিত জীবনোপকরণ দান কর । (৩ ৪ ২৬-২৭) 


অনা ত যাতে খৰাং ত তত বলেনঃ 
on et a 9 3 en EEE 2 
0 AY ‘La 
eT dle fis 


CLE atl 

অর্থাৎ-_তিনিই সূর্যকে, তেজঙ্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তার মনযিল নির্দিষ্ট 
করেছেন যাতে তোমরা সাল গণনা ও হিসাব জানতে পার । আল্লাহ এটা নিরর্থক সৃষ্টি করেননি । 
জ্ঞানী সম্পৃদায়ের জন্য তিনি এসব নিদর্শন বিশদভাবে বিবৃত করেন । দিন ও রাতের পরিবর্তনে 
এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে মুত্তাকী 
সম্প্রদায়ের জন্য । (১০ ৪ ৫-৬) 

অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা আলো, আকার-আকৃতি, সময় ও চলাচলের ক্ষেত্রে সূর্য ও চন্ত্রের 
মাঝে ব্যবধান করেছেন। সূর্যের কিরণকে করেছেন তেজঙ্কর জ্বলন্ত প্রমাণ ও দীপ্ত আলো আর 
চন্তরকে বানিয়েছেন নূর অর্থাৎ জ্বলন্ত সূর্যের প্রমাণের তুলনায় নিচ্পুভ এবং তার আলো সূর্যের 
আলো থেকে প্রাপ্ত । 

আবার তিনি চন্ত্রের মন্যিলসমূহও নির্ধারণ করে দিয়েছেন । অর্থাৎ চন্দ্র সূর্যের নিকটে থাকার 
কারণে এবং উভয়ের মুখোমুখিতা কম হওয়ার ফলে মাসের প্রথম রাতে চন্দ্র দুর্বল ও স্বল্প 
আলোকময় হয়ে উদিত হয়। চন্দ্রের আলো তার সূর্যের মুখোমুখিতা অনুপাতে হয়ে থাকে । তাই 
দ্বিতীয় রাতে চন্দ্র প্রথম রাতের তুলনায় সূর্যের দ্বিগুণ দূরবর্তী হওয়ার কারণে তার আলোও প্রথম 
রাতের দ্বিগুণ হয়ে যায়। তারপর চন্দ সূর্যের যত দূরে আসতে থাকে তার আলোও তত বাড়তে 
থাকে। এভাবে পূর্ব আকাশে উভয়ের মুখোমুখি হওয়ার রাতে চন্দ্রের আলো পরিপূর্ণতা লাভ 
করে। আর তাহলো মাসের চৌদ্দ তারিখের রাত । তারপরে অপরদিকে চন্দ্র সূর্যের নিকটে চলে 
আসার কারণে মাসের শেঁষ পর্যন্ত তা হ্রাস পেতে থাকে । এভাবে এক পর্যায়ে তা অদৃশ্য হয়ে 


http://IslamiBoi.wordpress.com 


১০০ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


দ্বিতীয় মাসের শুরুতে আবার পূর্বের ন্যায় উদিত হয়। এভাবে চন্তর দ্বারা মাস ও বছরের এবং 
সূর্য দ্বারা রাত ও দিনের পরিচয় পাওয়া যায়। এ জন্যই আল্লাহ্‌ অ'আলা বলেনঃ 


te Ap Lad AAR AERA Sane LLL / AS Lott 


+c pala JC $433 Lac bE LANE CA 


EE 


UAE UE ETE HLT TE 
নির্দিষ্ট করেছেন যাতে তোমরা সাল গণনা ও হিসাব জানতে পার । (১০ $৫) 

অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

12 Fa ALAS AEG Ly t ; ~ 
LAE REA NE Ls HE LE, 


IL ALLS AH APIA V AD 


uw SLAs lA 
RT NS ET Ld Sb -—— 


অর্থাৎ_আমি রাত ও দিনকে করেছি দু'টি নিদর্শন; রাতের নিদর্শনকে অপসারিত করেছি 
এবং দিবসের নিদর্শনকে করেছি আলোকপ্রদ যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ 
সন্ধান করতে পার এবং যাতে তোমরা বর্ষসংখ্যা ও হিসাব স্থির করতে পার এবং আমি সবকিছু 
বিশদভাবে বর্ণনা করেছি । (১৭ £ ১২) 

অন্য আয়াতে মহান আল্লাহ বলেন $ 


LO ACLSE s J lad se fhe 
অর্থ৷ৎ--লোকে তোমাকে নতুন চাদ সম্বন্ধে প্রশ্ব করে; বল, তা মানুষ এর হজ্জের জনা 
সময় নির্ধারক ৷ (২ ঃ£ ১৮৯) 
তাফসীরে আমরা এসব প্রসংগে বিস্তারিত আলোচনা করেছি । মোটকথা, আকাশে যেসব 
গ্রহ আছে, তন্মধ্যে কিছু হলো গতিশীল । তাফসীরবিদদের পরিভাষায় এগুলোকে মুতাখায়্যারা 
বলা হয়। এ এমন এক বিদ্যা যার বেশির ভাগই সঠিক । কিন্তু ইলমুল আহকাম অর্থাৎ এগুলোর 
অবস্থানের ভিত্তিতে বিধি-নিষেধ আরোপ করা বেশির ভাগ ক্ষেত্রেই অবাস্তব এবং অমূলক দাবি 
মাত্র । 


গ্রহ মোট সাতটি ৷ (১) চন্ত্র, প্রথম আকাশে (২) বুধ, দ্বিতীয় আকাশে (৩) শুক্র, তৃতীয় 
আকাশে (8) সূর্য, চতুর্থ আকাশে (৫) মঙ্গল, পঞ্চম আকাশে (৬) বৃহস্পতি, ষষ্ঠ আকাশে এবং 
(৭) শনি, সপ্তম আকাশে । 

অবশিষ্ট গ্রহগুলো স্থির, গতিহীন ৷ বিশেষজ্ঞদের মতে তা অষ্টম আকাশে অবস্থিত । পরবর্তী 
যুগের বহু সংখ্যক আলিমের পরিভাষায় যাকে কুরসী বলা হয়। আবার অন্যদের মতে, সবক’টি 
গ্রহই নিকটবর্তী আকাশে বিরাজমান এবং সেগুলোর একটি অপরটির উপরে অবস্থিত হওয়া 
নিচয় জয় নিচের ত 0 আয তমার এর ধক য়াৎ দেওয়া হয থাকে 


Gt Tat a2 AALS A 6, 


bl Lossless Ee) TEA Ler 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০১ 


অর্থাৎ-_আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে 
করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ ৷ (৬৭ ৪৫) 


apt A 


0353. GA LK 3 29 PEO A MUR CF 

od Sl os i TR CREE ALE 

অর্থাৎ_ তারপর তিনি আকাশমণ্ডলীকে দু'দিনে সাত আকাশে পরিণত করেন এবং পত্র 

আকাশে তার বিধান ব্যক্ত করেন এবং আমি প্রদীপমালা দ্বারা আকাশকে সুশোভিত ও সুরক্ষিত 
করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা ৷ (৪১ ৪ ১২) 

এ আয়াতদ্বয়ে সবক’টি আকাশের মধ্যে শুধুমাত্র নিকটবর্তী আকাশকেই নক্ষত্র শোভিত বলে 
আখ্যা দেয়া হয়েছে। এর অর্থ যদি এই হয় যে, নক্ষত্রসমূহকে নিকটবর্তী আকাশে গেঁথে রাখা 
হয়েছে; তাহলে কোন কথা নেই ৷ অন্যথায় ভিন্নমত পোষণকারীদের অভিমত সঠিক হওয়ায় 
কোন বাধা নেই । আল্লাহই সর্বজ্ঞ । 

বিশেষজ্ঞদের মতে, সাত আকাশ বরং অষ্টম আকাশও তাদের মধ্যস্থিত গতিহীন ও 
গতিশীল গ্রহসমূহসহ পশ্চিম থেকে পূর্বে ঘুরে বেড়ায় । চন্দ্র এক মাসে তার কক্ষপথ অতিক্রম 
করে এবং সূর্য তার কক্ষপথ তথা চতুর্থ আকাশ অতিক্রম করে এক বছরে । 

সুতরাং দু'গতির মাঝে যখন কোন তারতম্য নেই এবং উভয়ের গতিই যখন সমান তাই 
প্রমাণিত হয় যে, চতুর্থ আকাশের পরিমাপ প্রথম আকাশের পরিমাপের চারগুণ। আর শনিগ্রহ 
ত্ৰিশ বছরে একবার তার কক্ষপথ সপ্তম আকাশ অতিক্রম করে। এ হিসেবে সপ্তম আকাশ প্রথম 
আকাশের তিনশ’ ষাট গুণ বলে প্রমাণিত হয়। 

বিশেষজ্ঞগণ এসব নক্ষত্রের আকার ও গতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 
এমনকি তারা ইলমুল আহকামের পর্যন্ত শরণাপন্ন হয়েছেন। ঈসা (আ)-এর বহু যুগ আগে 
সিরিয়ায় যে গ্রীক সম্পৃদায়ের লোকজন বসবাস করত, এ বিষয়ে তাদের বিশদ বক্তব্য রয়েছে। 
তারাই দামেশ্ক নগরী নির্মাণ করে তার সাতটি ফটক স্থাপন করে এবং প্রতিটি ফটকের 
শীর্ষদেশে সাতটি গ্রহের একটি করে প্রতিকৃতি স্থাপন করে সেগুলোর পূজা পার্বণ এবং সেগুলোর 
কাছে প্রার্থনা করতে লাগলো । একাধিক এঁতিহাসিক এবং আরও অনেকে এসব তথ্য বর্ণনা 
করেছেন। আস্সিররুল মাকতুম ফী মাখাতাজতিশ শামসে ওয়াল কামারে ওয়ান 
নুজুম (৪29 Aly mill ble 32১০০) গ্রন্থের লেখক 
হাররানের প্রাচীনকালের দার্শনিক মহলের বরাতে এসব উল্লেখ করেছেন। তারা ছিল 
পৌত্তলিক ৷ তারা সাত গ্রহের পূজা করত । আর তারা সাবেয়ীদেরই একটির অন্তর্ভুক্ত সম্পৃদায় । 

এ জন্যই আল্লাহ তা’আলা বলেন 


67 AS ce Al #74 ADNAN 
Jom ILS SY aly s ns Hg i su Ss 
Fhpbat 26 SATO AS} 


LUIS ol 30! SAE Gs al 13 ral 


http://IslamiBoi.wordpress.com 


১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ--তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র । তোমরা সূর্যকে সিজদা 
করো না চন্্রকেও না, সিজদা কর আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই 
ইবাদত করে থাকো । (৪১ ৪ ৩৭) 


আবার আল্লাহ তা'আলা হুদহুদ সম্পর্কে বলেছেন যে, সে সুলায়মান (আ)-কে ইয়ামানের 
অন্তৰ্গত সাবার রাণী বিলকীস তার বাহিনী সম্পর্কে সংবাদ প্রদান করতে গিয়ে বলেছিল ঃ 


il J fe. yf A A YA Fe ATLL A tf 
9A ARK AL, A 1 AY > A A 
ke Bye LAS bp LOS EEL ESS 
Leki S450 fl 5% Ro 


< 
£ (CRP al Al 
Sh SILL Ss CESS > 5 
BA [ Psa IES Yr A / ASO BALA 
AL AR MAY Me Le hE ESATA 


A 


EL ALY 7 A Aralap te PLAS (ALA 
JY al. AS UI ILLS UNG FG metal 3 HOE Gf 

% 
Ll PL 


Bd SNCS AS 
EET ETE TE 0 TEL ET IEE CUES 
দেয়া হয়েছে এবং তার আছে এক বিরাট সিংহাসন । আমি তাকে এবং তার সম্পৃদায়কে দেখলাম 
তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভন 
করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সৎপথ পায় না। 
নিবৃত্ত করেছে এ জন্য যে, তারা যেন সিজদা না করে আল্লাহকে যিনি আকাশমণ্ডলী ও 
পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমরা গোপন কর এবং যা তোমরা 
ব্যক্ত কর। আল্লাহ্‌, তিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি মহা আরশের অধিপতি । (২৭ ৪ 
২৩-২৬) 
তমাল আমহ ত সালা বলল 
Al aN LI SB DY Ls LEN Ur 8 
Gael ‘ % {2 GA dg 2 RE RSFE SANG 
HS dl 2 243 BH Tg Jas EG Lal 
ERA “4 yr 2 AY // A Cit 
El CRE dS dt oa SS SRA 34 
Zz 
FL 
ein 


অর্থাৎঁ--তুমি কি দেখ না যে, আল্লাহ্‌কে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও 
পৃথিবীতে সূৰ্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব-জস্তু এবং মানুষের মধ্যে অনেকে? 
আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি । আল্লাহ যাকে হেয় করেন তার সম্মানদাতা 
কেউই নেই । আল্লাহ্‌ যা ইচ্ছা করেন তা করেন। (২২ $ ১৮) 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
A 2 / A ALAC 
eo 00 EEO Ae 


L Li t 
VELA wr / LAF LAP Ub 9 


a 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৩ 
LEE A{ 2 ASDF AAP Lt LAI 7 2 
Le ushis ME rE) ui. SILESIAN AS Cl 


Lat s# 


DD 


MELE Bek 

অর্থাৎ--তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া দক্ষিণে ও বামে ঢলে 

পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়? আল্লাহকেই সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, 

পৃথিবীতে যত জীব-জস্তু আছে সে সমস্ত এবং ফেরেশতাগণও; তারা অহংকার করে না । তারা 

ভয় করে তাদের উপর পরাক্রমশালী তাদের প্রতিপালককে এবং তাদেরকে যা আদেশ করা হয় 
তারা তা করে। (১৬ ৪ ৪৮-৫০) 


শলা সায়াতে তত আয বম l 
ALY 4 Dl TNA 
sil lS HEY Lesh ons sl 2 nl 


el 


অর্থাৎ--আল্লাহর প্রতি সিজদাবনত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় 
অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলোও সকাল-সন্ধ্যায় । (১৩ £ ১৫) 

অন্যত্র তিনি বলেন ৪ 
2rd Ys Ad AYA AVL Pal bf BA Fad 
লো + Ero 03 GG EEG AONE 


ANNAN ANA APM AS FAC 


2 al SE). ME JH YET el 

অর্থাৎ--সাত আকাশ, পৃথিবী এবং তাদের অন্তর্বতী সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা 

ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা না করে কিন্তু 

তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না; তিনি সহনশীল, 
ক্ষমাপরায়ণ । (১৭ $ 8৪) 


এ প্রসংগে আরো প্রচুর সংখ্যক আয়াত রয়েছে। আর যেহেতু আকাশমণ্ডলী ও পৃথিবীতে 
দৃশ্যমান বস্তু নিচয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো গ্রহ-নক্ষত্রাদি আবার এগুলোর মধ্যে দর্শনীয় ও শিক্ষণীয় 
হিসাবে সেরা হলো সূর্য ও চন্দ্র । সেহেতু ইবরাহীম খলীল (আ)-এর কোনটিই উপাসনার 
রোগা নহা দা পেশ করেছিলেন। নীচের আয়াতে তার বিবরণ রয়েছে ঃ 


Si i Hl LAG la JU SSS idl SLU 
ANIA 


// Ee ® হু 
EAE EL, OEE LOL EN 
ISLC ti, El SHLEN pat So S98 3 att 


AY {AS ALi A ALLY Ee 
ত; SE ES 2) IG Lal HESS 
L “ৰ 0k AL FA Lr 


bl CS CS As ssn UG 3G LS 


INS 


http://IslamiBoi.wordpress.com 


১০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎঁ-_তারপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল তখন সে নক্ষত্র দেখে বলল, এ 
আমার প্রতিপালক তারপর যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি 
পছন্দ করিনা । 

তারপর যখন সে চন্দরকে সমুজ্জ্বল রূপে উদিত হতে দেখল তখন সে বলল, এ আমার 
প্রতিপালক । যখন তাও অস্তমিত হলো তখন সে বলল, আমার প্রতিপালক আমাকে সৎপথ 
প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবো। 


তারপর যখন সে সূর্যকে দীপ্তিমানরূপে উদিত হতে দেখল তখন সে বলল, এ আমার 
প্রতিপালক, এ সর্ববৃহৎ; যখন তাও অস্তমিত হলো, তখন সে বলল, হে আমার সম্পৃদায়! 
তোমরা যাকে আল্লাহর শরীক কর, তার সাথে আমার কোন সংশ্রব নেই । আমি একনিষ্ঠভাবে 
তাঁর দিকে আমার মুখ ফিরাই যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি 
মুশরিকদের অন্তর্ভুক্ত নই ৷ (৬ $ ৭৬-৭৯) 
মোটকথা, ইবরাহীম (আ) অকাট্য প্রমাণ দ্বারা পরিষ্কারভাবে একথা বুঝিয়ে দিলেন যে, 
নক্ষত্ররাজি, চন্দ্র ও সূর্য প্রভৃতি দৃশ্যমান বস্তু নিচয়ের কোনটিই উপাস্য হওয়ার যোগ্যতা রাখে 
না। কারণ এর সবটিই সৃষ্ট বস্তু, অন্যের দ্বারা প্রতিপালিত, নিয়প্রিত এবং চলাচলের ক্ষেত্রে 
অন্যের আজ্ঞাধীন, যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তা থেকে এতটুকু নড়চড় হওয়ার শক্তি 
কারো নেই । এগুলো প্রতিপালিত, সৃষ্ট ও অন্যের আজ্ঞাধীন হওয়ার এটাই প্রমাণ । আর এ 
জন্যই আল্লাহ তা'আলা বলেন ৪ 
Ts UNOS LG LENG IG Ui be 
EL NA ATE te nil 
অর্থাৎ তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা 
করো না, চন্দ্রকেও না । সিজদা কর আল্লাহকে যিনি এগুলো সুষ্টি করেছেন, যদি তোমরা তারই 
ইবাদত করে থাকো । (৪১ ৪ ৩৭) 
সহীহ বুখারী ও মুসলিম শরীফে ইব্‌ন উমর, ইবন আব্বাস (রা) ও আয়েশা (রা) প্রমুখ 
সাহাবী থেকে সালাতুল কুসুফ (সূর্য গহণের নামায) সম্পর্কে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা) 
একদিন তার ভাষণে বলেন ঃ 
wl Llishbs Ulli uli ly mill ol! 
GLa Ysasl os 
াৎ__“সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুটো নিদর্শন । কারো জীবন বা মৃত্যুর 
কারণে এগুলোতে গ্রহণ লাগে না।” 
ইমাম বুখারী (র) সৃষ্টির সূচনা অধ্যায়ে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন £ 43 ০52 ৩1১95০ ১০% 9 ১৯১১। অর্থাৎ-“সূর্য ও 
চন্দ্র কিয়ামতের দিন নিষ্পৃভ হয়ে যাবে।” 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৫ 


ইমাম বুখারী (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তবে হাফিজ আবূ বকর বায্যার 
(র)-এর চেয়ে আরো বিস্তারিতভাবে হাদীসটি বর্ণনা করেছেন। তাহলো £ঃ 


আবদুল্মাহ আল-কাসবী-এর আমলে কৃফার এ মসজিদে হাসান-এর উপস্থিতিতে বলতে শুনেছি 
যে, আবু হুরায়রা (রা) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন ঃ 
‘Lleol Ul mill ol 
অর্থাৎ--“সূৰ্য ও চন্দ্ৰ কিয়ামতের দিন জাহান্নামে দু'টো যাড় হবে৷” 
একথা শুনে হাসান (র) বললেন, ওদের কোন্‌ কর্মফলের দরুন? জবাবে আবূ সালামা 
বললেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর হাদীস তোমার নিকট বর্ণনা করছি আর তুমি কি না বলছ 
ওদের কোন্‌ কর্মফলের দরুন? তারপর বায্যার (র) বলেন, আবু হুরায়রা (রা) থেকে এ সূত্র 
ব্যতীত হাদীসটি বর্ণিত হয়নি। আর আবদুল্লাহ দানাজ আবূ সালামা (রা) থেকে এ হাদীসটি 
ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা করেননি । 
হাফিজ আবূ ইয়া‘'লা আল-মূসিলী য়াধীদ আর করুকাশী নামক একজন দুর্বল রাবী সূত্রে 
আনাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
‘old 2 lie Jl ly mail| 
অর্থাৎঁ--“সূৰ্য ও চন্দ্ৰ জাহান্নামে দু'টো ভীত-সন্তরস্ত যাড় হবে।” 
ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 0 i -এর 
ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন আল্লাহ্‌ তা‘আলা সূর্য, চন্দ্র ও নক্র্্সমূহকে সমুদ্রে ফেলে 
নিষ্পুভ করে দেবেন। তারপর আল্লাহ পশ্চিমা বায়ু প্রেরণ করবেন, তা সেগুলোকে আগুনে 
ইন্ধনরূপে নিক্ষেপ করবে । 
এসব বর্ণনা প্রমাণ করে যে, সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টিসমূহের অন্তর্ভুক্ত । আল্লাহ বিশেষ 
উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করেছেন। তারপর আবার একদিন এগুলোর ব্যাপারে তার যা ইচ্ছা তাই 
করবেন । তিনি অকাট্য প্রমাণ ও নিখুঁত হিকমতের অধিকারী । ফলে তার প্রজ্ঞা, হিকমত ও 
কুদরতের কারণে তিনি যা করেন তাতে কারো কোন প্রশ্নের অবকাশ নেই এবং তাঁর কর্তৃত্বকে 
প্রতিরোধ বা প্রতিহত করার ক্ষমতা কারো নেই ৷ ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তার সীরাত 
গ্রন্থের শুরুতে যায়দ ইব্‌ন ‘আমর ইব্ন নুফায়ল আকাশ, পৃথিবী, সূর্য ও চন্দ্র ইত্যাদি সৃষ্টি 
সম্পর্কিত যে পংক্তিগুলো উল্লেখ করেছেন তা কতই না সুন্দর । ইব্‌ন হিশাম বলেন, পংক্তিগুলো 
উমায়্যা ইব্‌ন আবুস সালত-এর । পর্ংক্তিগুলো এই £৪ 


Sb dele - Wyss sll 
lisse oN - Gnome dl 
LG Ul s AS YLL - sls dU loys sini 
LiL rel iil ol - oxide Y JU 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৪ 


http://IslamiBoi.wordpress.com 
১০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ssl dlcsly - mbm ois snls> 
wilds - soil ors) 

bale Yim) Erdle - Lar bins 
ETE CEST CEE TT HE EEE TE ON IEF 
LalLSciibl ALN -—- sacs cnlidYss 

CSL Sl G3 Lice My = steals SMALE 

Lily Ll a Ll Lasts =. Elastin dSS Yo 5, 

Lalo sol i cs Lan bse mill lnm UY, 
il Heddle ans - smi ndyss 
Gels oS Lad Sidi As - m3) ALS Le COS 
Walls ssl obs - Los dbs 
bs ode yl SY - blcdb ool 
Wyse dls - Las His 2 
অর্থাৎ-_আমার যাবতীয় প্রশংসা, স্তুতি ও প্রেম গীথা অনন্তকালের জন্য আল্লাহর সমীপেই 


আমি উৎসর্গ করছি, যিনি রাজাধিরাজ যাঁর উপরে কোন উপাস্য এবং যার সমকক্ষ কোন রব 
নেই । 


ওহে মানব জাতি! ধ্বংসের হাত থেকে তুমি বেচে থাক । আল্লাহর থেকে কিছুই গোপন 
রাখার সাধ্য তোমার নেই । আর আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা থেকে বেচে থাকা 
তোমার একান্ত প্রয়োজন । হেদায়াতের পথ আজ একেবারেই সুস্পষ্ট । 
প্রভো! তোমার রহমতই আমার কাম্য; তুমিই তো আমার উপাস্য । 
হে আল্লাহ! তোমাকেই আমি রব বলে গ্রহণ করে নিয়েছি; তোমাকে ছাড়া অপর কারো 
উপাসনা করতে তুমি আমায় দেখবে না। 
তুমি তো সে সত্তা, যিনি আপন দয়া ও কর্ুণায় মূসাকে আহবানকারী রাসূল বানিয়ে প্রেরণ 
করেছো। আর তাকে বলে দিয়েছ হারূনকে নিয়ে তুমি অবাধ্য ফিরআউনের নিকট যাও এবং 
তাকে আল্লাহর প্রতি আহবান কর । আর তাকে জিজ্ঞেস কর; তুমি কি স্থির করেছ এ পৃথিবীকে 
কীলক ব্যতীত? তুমিই কি উর্ধে স্থাপন করেছ আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতিরেকে? রাতের আঁধারে 
পথের দিশারী এ উজ্জ্বল চন্দ্রকে আকাশের মাঝে স্থাপন করেছ কি তুমিই? প্রভাতকালে সূর্যকে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৭ 


কে প্রেরণ করে, যা উদয় হয়ে পৃথিবীকে করে দেয় আলোকময়? বল, কে মাটির মধ্যে বীজ 
অংকুরিত করে উৎপন্ন করে তাজা শাক-সবজি ও তরিতরকারি? এতে বনু নিদর্শন রয়েছে তার 
জন্য যে বুঝতে চায় । 
আর তুমি নিজ অনুগ্রহে মুক্তি দিয়েছ ইউনুসকে । অথচ সে মাছের উদরে কাটিয়েছিল বেশ 
ক’টি রাত । 
প্রভো! আমি যদি তোমার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে যাই তা হলে তো তোমার 
অনেক অনেক মহিমার কথা বলতে হয়, তবে তুমি যদি মাফ করে দাও, তা হলে ভিন্ন কথা! 
ওহে মানুষের প্রভু! আমার উপর বর্ষণ কর তুমি তোমার অপার দয়া ও করুণার বারিধারা 
আর বরকত দাও আমার সন্তান-সন্ততি ও ধন-দৌলতে । 
যাহোক, এতটুকু জানার পর আমরা বলতে পারি যে, আকাশে স্থির ও চলমান যেসব নক্ষত্র 
আছে, তা সবই মাখলুক, আল্লাহ তা'আলা তা সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন $ 
Ei LLG SS dn BSS a oC 
NT 
অর্থাৎ-_এবং তিনি প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী 
আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত । এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ 
আল্লাহর ব্যবস্থাপনা । (৪১ 8 ১২) 
পক্ষান্তরে, হারত ও মারূতের কাহিনী সম্পর্কে অনেক মুফাস্সির যে কথাটি বলে থাকেন, 
যুহরা (শুক্রগ্রহ) ছিল এক মহিলা, তার কাছে তারা অসৎ প্রস্তাব দিলে তারা তাকে ইস্মে আজম 
শিক্ষা দেবে এ শর্তে সে তাতে সম্মত হয়। শর্তমত হারূত ও মারূত তাকে ইসমে আজম 
শিখিয়ে দিলে তা উচ্চারণ করে সে নক্ষত্র হয়ে আকাশে উঠে যায় । আমার ধারণা, এটা 
ইসরাঈলীদের মনগড়া কাহিনী ৷ যদিও কা'ব আল-আহবার তা বর্ণনা করেছেন এবং তার বরাতে 
পূর্ববর্তী যুগের একদল আলিম বনী ইসরাঈল-এর কাহিনী হিসাবে বর্ণনা করেছেন। 
ইমাম আহমদ এবং ইব্ন হিব্বান (র) তার সহীহ গ্রন্থে. এ প্রসংগে একটি রিওয়ায়েত 
করেছেন, আহমদ উমর (রা) সূত্রে নবী করীম (সা) থেকে কাহিনীটি সবিস্তারে বর্ণনা করেছেন। 
তাতে রয়েছে যে, যুহরাকে (শুক্রখ্হ) পরমা সুন্দরী এক নারী রূপে হারূত-মারূতের সন্মুখে 
উপস্থিত করা হয়। 
মহিলাটি তাদের কাছে এলে তারা তাকে প্ররোচিত করে। এভাবে বর্ণনাকারী কাহিনীটি শেষ 
পৰ্যন্ত বর্ণনা করেন। 
হাদীসবিদ আবদুর রায্যাক তার তাফসীর অধ্যায়ে কা'ব আল-আহবার (রা) সূত্রে কাহিনীটি 
বর্ণনা করেছেন আর এটিই সর্বাপেক্ষা সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা । 
আবার হাকিম (র০ তীর মুসতাদরাকে এবং ইব্‌ন আবু হাতিম (র) তীর তাফসীরে ইব্ন 
আব্বাস (রা) থেকে কাহিনীটি বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেন, সে যুগে এক রমণী 


http://IslamiBoi.wordpress.com 


১০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছিল। মহিলাদের মধ্যে তার রূপ ছিল ঠিক নক্ষত্রকুলে যুহরার রূপের ন্যায়। এ কাহিনী সম্পর্কে 
বর্ণিত পাঠসমূহের মধ্যে এটিই সর্বোত্তম পাঠ । 
ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণিত হাফিজ আবূ বকর বায্যার (র)-এর হাদীসটিও একইরূপ । 
তাহলো, রাসুলুল্লাহ (সা) সুহায়ল সম্পর্কে বলেছেন ৪ 
UU laws Ls Lie SS 
অর্থাৎ “সুহায়ল কর আদায়ের ব্যাপারে অত্যন্ত জালেম ছিল । ফলে আল্লাহ তাকে 
উন্ধাপিণ্ডে রপাস্তরিত করে দেন৷” 


আবূ বকর বাষ্যার (র) এ রিওয়ায়াতের সনদে দু'জন দুর্বল রাবী রয়েছেন বলে উল্লেখ করা 
সত্বেও এ ব্যাপারে অন্য কোন সূত্রে বর্ণনাটি না পাওয়ার কারণে এ সূত্রেই বর্ণনাটি উপস্থাপিত 
করলাম ৷ বলাবাহুল্য যে, এ ধরনের সনদ দ্বারা একদম কিছুই প্রমাণিত হয় না । তাছাড়া তাদের 
ব্যাপারে সুধারণা রাখলেও আমাদের বলতে হবে যে, এটি বনী ইসরাঈলের কাহিনী । যেমনটি 
ইবন উমর (রা) ও কা‘ব আল-আহবার (রা)-এর বর্ণনা থেকে পূর্বে আমরা বলে এসেছি । এসব 
তাদের মনগড়া অলীক কাহিনী যার কোন গ্রহণযোগ্যতা নেই । 


ছায়াপথ ও রংধনু 

আবুল কাসিম তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, সম্রাট 
হিরাক্লিয়াস মু'আবিয়া (রা)-এর নিকট পত্র লিখেন এবং এ সময় তিনি বলেন যে, যদি তাদের 
অর্থাৎ মুসলমানদের মধ্যে নবুওতের শিক্ষার কিছুটাও অবশিষ্ট থাকে তবে অবশ্যই তারা 
আমাকে আমার প্রশ্নের জবাব দেবে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, পত্রে তিনি মু‘আবিয়া (রা)-কে 
ছায়াপথ, রংধনু এবং এঁ ভূখণ্ড সম্পর্কে প্রশ্ন করেন যাতে স্বল্প সময় ব্যতীত কখনো সূর্য 
পৌছেনি। ইব্‌ন আব্বাস (রা) বলেন, পত্র ও দূত এসে পৌঁছলে মু‘আবিয়া (রা) বললেন, এ 
তো এমন একটি বিষয় যে ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবো বলে এ যাবত কখনো আমি কল্পনাও 
করিনি। কে পারবেন এর জবাব দিতে? বলা হলো, ইব্‌ন আব্বাস (রা) পারবেন । ফলে 
মু‘আবিয়া (রা) হিরাক্লিয়াসের পত্রটি গুটিয়ে ইব্‌ন আব্বাসের নিকট পাঠিয়ে দেন। জবাবে ইব্ন 
আব্বাস (রা) লিখেন £ রংধনু হলো, পৃথিবীবাসীর জন্য নিমজ্জন থেকে নিরাপত্তা । ছায়াপথ 
আকাশের সে দরজা, যার মধ্য দিয়ে পৃথিবী বিদীর্ণ হবে আর যে ভূখণ্ডে দিনের কিছু সময় 
ব্যতীত কখনো সূর্য পৌছেনি; তাহলো সাগরের সেই অংশ যা দু'ভাগ করে বনী ইসরাঈলদেরকে 
পার করানো হয়েছিল । ইব্‌ন আব্বাস (রা) পর্যন্ত এ হাদীসের সনদটি সহীহ । 
. তাবারানী বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন, রাসুলুল্লাহ্‌ (সা) বললেন $ 
“হে মু‘আয! তোমাকে আমি কিতাবীদের একটি সম্পৃদায়ের নিকট প্রেরণ করছি । যখন তুমি 
আকাশস্থিত ছায়াপথ সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে তখন বলে দেবে যে, ‘তা আরশের নীচে 
অবস্থিত একটি সাপের লালা ।” 

এ হাদীছটি অতিমাত্রায় মুনকার বরং এটা মওযু বা জাল হওয়ার সম্ভাবনাই বেশি । এর রাবী 
ফাষয্ল ইব্ন্‌ মুখতার হলেন আবু সাহ্‌ল বসরী। পরে তিনি মিসরে চলে যান । তার সম্পর্কে আবূ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৯ 


হাতিম রাযষী বলেছেন, লোকটি অজ্ঞাত পরিচয়, বাজে কথা বলায় অভ্যস্ত । হাফিজ আবুল 

ফাতৃহ আযদী বলেছেন, লোকটি অতি মাত্রায় মুনকারুল হাদীস । আর ইব্‌ন আদী (র) 

NOON RTT 

05২১ - I SLL ELLE Sp Gi 
FAB A SANA AS / 


ES OCC CREE AS Se KY oa > 2] 


J 
Fat ‘9 ob Kd 


Jal 4 ls ELE LES 


অর্থাৎ তিনিই তোমাদেরকে দেখান বিজলী যা ভয় ও তরসা সঞ্চার করে এবং তিনিই 
সৃষ্টি করেন ঘন মেঘ ৷ বসজ্বনির্ঘোষ ও ফেরেশতাগণ সভয়ে তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা 
ঘোষণা করে এবং তিনি বজ্মুপাত করেন এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন; তথাপি তারা 
আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, যদিও তিনি মহাশক্তিশালী। (১৩ ৪ ১২-১৩) 
অন্যত্ৰ মহান আল্লাহ বলেন ৪, 
Tg 2 a A pM sp DY 


LAY / A il 


#4 
AR FA tat RIAL pl 14 


ETS x 2 3 PE EE 


Ye A Ce 


অর্থাৎ আকাশমণ্ডনী ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তন, যা মানুষের হিত সাধন 
করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে আল্লাহ আকাশ থেকে যে বারিবর্ষণ দ্বারা পৃথিবীকে 
তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং তার মধ্যে যাবতীয় জীব-জত্তুর বিস্তারণে, বায়ুর 
দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন 
রয়েছে (২ ৪ ১৬৪) 

ইমাম আহমদ (র) যথাক্রমে ইয়াযীদ ইব্ন হারূন, ইবরাহীম ইব্‌ন সা'দ ও সা'দ সূত্রে 
গিফার গোত্রের জনৈক প্রবীণ ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-কে বলতে শুনেছি 8 

daa 

অর্থাৎ “আল্লাহ মেঘ সৃষ্টি করেন, ফলে তা উত্তমভাবে কথা বলে ও উত্তম হাসি হাসে ।” 

মূসা ইব্‌ন উবায়দা ইব্‌ন সা‘দ ইবরাহীম (র) বলেন, ‘মেঘের কথা বলা হলো বজ্ম আর 
হাসি হলো বিজলী ৷’ ইব্‌ন আবু হাতিম বৰ্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন মুসলিম বলেন, আমাদের 
REUTER ৩১!| এমন একজন ফেরেশতা, যার চারটি মুখ আছে, মানুষের 


LA 


http://IslamiBoi.wordpress.com 


১১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুখ, ষীড়ের মুখ, শকুনের মুখ ও সিংহের মুখ৷ সে তার লেজ নাড়া দিলেই তা থেকে বিজলী 
সৃষ্টি হয়। 

ইমাম আহমদ, তিরমিযী, নাসাঈ ও বুখারী (র) কিতাবুল আদবে এবং হাকিম তার 
মুসতাদরাকে হাজ্জাজ ইব্‌ন আরতাহ (র) বর্ণিত হাদীসটি সালিমের পিতার সূত্রে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ (সা) যখন বজ্তুধ্বনি শুনতেন তখন বলতেন $ 

cls das Gales lias SLY lias, GDS Y ell 

অর্থাৎ_-‘হে আল্লাহ! আমাদেরকে তুমি তোমার গযব দ্বারা বধ কর না ও তোমার আযাব 
দ্বারা ধ্বংস কর না এবং এর আগেই তুমি আমাদেরকে নিরাপত্তা দান কর ।' 

ইব্‌ন জারীর (র) আবূ .হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে. রাসূলুল্লাহ (সা) বজ্তের 
আওয়াজ শুনলে বলতেন £ . ১॥১=০ ১০ ||) (০০2 ১ ১৯ অর্থাৎ-_পবিত্র সেই 
মহান সত্তা, বজ্ব যার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। 

আলী (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি বলতেন ৪ 4] ৩,৯১০ ১ ইব্‌ন ‘আব্বাস, 
আস্ওয়াদ ইবন ইয়াধীদ ও তাউস প্রমুখ থেকেও এরূপ বর্ণিত আছে। মালিক আবদুল্লাহ ইব্‌ন 
উমর (রা) থেকে বর্ণনা করেন যে, গাস্রযাহি (বার আাভয়ায গুযযে-রুরাণবাতা জার 
করে বলতেন ঃ 


- LAS I ASL oa eMC 2 UI 
অর্থাৎ পবিত্র সেই মহান সত্তা, বজ্র ও ফেরেশতাগণ সভয়ে যার সপ্রশংস মহিমা ও 
পবিত্রতা ঘোষণা করে। 
তিনি আরো বলতেন 8৪ 2)! AY Lat Les lis! 
অর্থাৎ__ নিশ্চয় এটা পৃথিবীবাসীর জন্য এক কঠোর হুঁশিয়ারি । 
ইমাম আহমদ (র) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ 
Salbliy LLU bly Sls i HAS, JG 
Jol ASS sl ore rl ds LL mill ee 
Sls 


অর্থাৎ তোমাদের রব বলেছেন £ আমার বান্দারা যদি আমার আনুগত্য করতো, তাহলে 
নিনাদ শুনাতাম না। অতএব, তোমরা আল্লাহর যিকির কর । কারণ যিকিরকারীর উপর তা’ 
আপতিত হয় না। 


. আমার তাফসীর গ্রন্থে এর বিস্তারিত আলোচনা রয়েছে । প্রশংসা সব আল্লাহরই প্রাপ্য ৷ 


http://IslamiBoi.wordpress.com 


El aL. - ্‌ 
ALLA 1/3 nS AG AAPA 4 Ee 
RE / Addl tl LAL APL LAD LAL AL AOS 
ue usa 0b ms JL 
Nv “| AZ CR IAL P2 CAL ASAP lds A ্ 
rd ) is US Se USS SLES 


«CLUE is RTE 
অর্থাৎ_তারা বলে, দয়াময় সন্তান গ্রহর্ণ করেছেন। তিনি পবিত্র, মহান! তারা তো তার 


সম্মানিত বান্দা । তারা আগে বাড়িয়ে কথা বলে না, তারা তো আদেশ অনুসারেই কাজ করে 
থাকে। 


তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত ৷ তারা সুপারিশ করে শুধু 
তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত-সন্তরস্ত । তাদের মধ্যে যে বলবে, 
আমিই ইলাহ তিনি ব্যতীত; তাকে আমি প্রতিফল দেব জাহারাম; এভাবেই আমি জালিমদেরকে 
শাস্তি দিয়ে থাকি । (২১ ৪ ২৬-২৯) 


ABI nf TARP PSIBALL LAL LD Alu LAPLL 2 
tS TL SESE 4334 52 SILL ELL lS 
Lu ALLA 78 70 (A ্ু {A Alp rr 
eA Ol all LSU aN 0 SIL 
অর্থাৎ আকাশমণ্ডলী উর্ধ্বদেশ থেকে ভেঙ্গে পড়বার উপক্রম হয় এবং ফেরেশতাগণ 


তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা 
প্রার্থনা করে; জেনে রেখ, আল্লাহ্‌, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । (৪২ £৫) 


LAL ALLA AL (dn PCAN LAIR LAL A ta 


WG He DTG FIV GE Ss 
zt 


ei Le, HS ZA AS AZ 7 ALAS! 
ans Llc । Ls O55. SL S23 SIP 


EEA FY AEA 7A / FE 
ELA CES pt ST 3S ULL LS 126 S35 
KE AALS A PALL ME, 


ED UY Helio d9 Hes SHG RSL on EL I ELLY Ho Le 
Laefittsal 
অর্থাৎ__ যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারদিক ঘিরে আছে, তারা তাদের 


প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে 
এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান 


http://IslamiBoi.wordpress.com 


১১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সর্বব্যাপী; অতএব, যারা তাওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা কর 
এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর । 

হে আমাদের প্রতিপালক! তুমি তাদেরকে দাখিল কর স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি 
a Li ode AO: পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম 


করেছে ও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ (৪০ 8 ৭-৮) 
fF LLL tt Le Sd HAL ops 


PONE 


ELE 


অর্থাৎ__ তারা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে তারা তো দিনে ও 
রাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। (৪১ £ ৩৮) 


AL LAs AdLar A AL LAF BLL LOA Ad 


/ NAT 
Jl Sl. VIX YG SUE 2 OIA Ye 3 
A A393 ASS 70 
UsAY UNG 
অর্থাৎ_তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকারবশে তার ইবাদত করা থেকে বিমুখ হয় 
না এবং ক্লান্তিও বোধ করে না । তারা দিবারাত্রি তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; তারা 
শৈথিল্য করে না। (২১ $ ১৯-২০), 


LARSAANSN AL ANE Gal LG 0 [ণ 7 
: {Es LESS OL sla EE UT EGE 
/ / Lap tt 


অর্থাৎ--_আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান আছে আমরা তো সারিবদ্ধভাবে 
দি্তযম লাল আমরা বরণ তার ধত্ততা ক যত মোর কাযা | 0 ১৬৪-১৬৬) 


LAS LHL A dA ei 


US LS Os CRA a al 5 0 UES Uy 
2 
Ef 
অর্থাৎ-- আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের 
সামনে ও পেছনে আছে এবং যা এ দু'-এর অন্তর্বতী তা তারই এবং তোমার প্রতিপালক ভুলবার 
নন । (১৯ 8 ৬৪) 
(ACLAS EA daplnd (7 ADA! £ 
Ss Soa. SECS JAB le 5 
i EE SEN Ht CON THUG CE TEINS «UE 
তোমরা যা কর। (৮২ ৪ ১০-১২) 


PAY! 


HOt A BA 
রথ মার অতিপালতকের বাহিনী পর্ব একমার তিনি ভেন! (48: ৩১) 
IAAL ALS EE tuwd EE AON PE CEA 


ER 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৩ 


অর্থাৎঁ- ফেরেশতাগণ তাদের নিকট প্রবেশ করবে প্রতিটি দরজা দিয়ে এবং বলবে, 
তোমরা ধৈর্যধারণ করেছ বলে তোমাদের প্রতি শাস্তি; কতই না ভালো এ পরিণাম! (১৩৪ 
oF 


REE yA C7 2 2/ Lt, Ln 
EO 07 ক RCE EF Ls Ue 
BB 
iG 
অর্থাৎ প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেন 
ফেরেশতাদেরকে যারা দু’-দু তিন-তিন অথবা চার-চার পক্ষ বিশিষ্ট । তিনি তার সৃষ্টি যা ইচ্ছা 
বৃদ্ধি করেন । আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান ৷ (৩৫ ৪ ১) 
AAT HA MALLS, LEE ALLL INL 


0d EEE A253 iL Jy - EET GELS 0 
li UA 7 af KA 
EM LL TE tT CL 
অর্থাৎ যেদিন আকাশ মেঘপুঞ্জসহ ‘বিদীৰ্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া 
হবে, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন। 
(২৫ ২৫, ২৬) 
Lule t 7A A ‘ CE A A 
EE EE SIL Sli Jug 
LALLA SL RAL PAL URL 22 EON fA NSE 
YS 2 tS - 161544 Lp ba ISL sid 
HARK tA CAI ARIE HH EE 1A Lots 


TOG EOS FIED GESTS 

SE EEE EEL a Se CADET 

অবতীর্ণ করা হয় না কেন ? অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন ? তারা 

তাদের অন্তরে অহংকার পোষণ করে এবং তারা সীমালংঘন করেছে গুরুতররূপে । সেদিন তারা 

ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে। সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা 
নহা দক I ২১-২২) 


! 
L277" dd at (G77 


FN A 
Ee NE NRE ER TEA CE se SS 
inl 


অর্থাৎ যে কেউ আল্লাহর, তার ফেরেশতাগণের, তীর রাসূলগণের এবং জিবরাঈল ও 
ha আল্লাহ্‌ নিশ্চয় কাফিরদের শক্ৰ । (২ ঃ ৯৮) 


HE TN RE OTE 


AEE CAAA UV {adh GGT ANY LG rad 2, 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৫ 


http://IslamiBoi.wordpress.com 


১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ হে মু’মিনগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা 
কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর 
স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না আল্লাহ যা আদেশ করেন তা এবং তারা যা করতে 
আদিষ্ট হয় তা-ই করে। (৬৬ £৬) 


ফেরেশতা প্রসঙ্গ অনেক আয়াতেই রয়েছে। সেগুলোতে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে 

ইবাদত ও দৈহিক কাঠামো সৌন্দৰ্যে, অবয়বের বিশালতায় এবং বিভিন্ন আকৃতি ধারণে 
তাঃ TE CS CATE UE 

LH IGS esi tes SLL tn oe OS RAAT EG 


Lo 2 Iadrad A? APT PALL OLS it 


| Sl Use 1 SEG 3: LIE LS TG. LEVER 

অর্থাৎ এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল, তখন তাদের 
আগমনে সে বিষণ্ন হলো এবং নিজকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, এ এক 
নিদারুণ দিন! তার সম্প্রদায় তার নিকট উদ্বান্ত হয়ে ছুটে আসল এবং পূর্ব থেকে তারা কুকর্মে 
লিপ্ত ছিল। (১১ ৪ ৭৭-৭৮) 

তাফসীরের কিতাবে আমি উল্লেখ করেছি, যা একাধিক আলিম বলেছেন যে, ফেরেশতাগণ 
তাদের সামনে পরীক্ষাস্বরূপ সুদর্শন যুবকের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন। অবশেষে লূত 
(আ)-এর সমশ্পুদায়ের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আল্লাহ্‌ তা'আলা তাদেরকে 
পরাক্রমশালী শক্তিধররূপে পাকড়াও করেন। 

অনুরূপভাবে জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর নিকট বিভিন্ন আকৃতিতে আগমন 
করতেন কখনো আসতেন দিহয়া ইব্‌ন খলীফা কালবী (রা)-এর আকৃতিতে, কখনো বা কোন 
বেদুঈনের রূপে, আবার কখনো তিনি স্বরূপে আগমন করতেন । তার ছ'শ ডানা রয়েছে। প্রতি 
দু'টি ডানার মধ্যে ঠিক ততটুকু ব্যবধান যতটুকু ব্যবধান পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রাস্তদ্বয়ের 
মধ্যে । রাসুলুল্লাহ (সা) এ আকৃতিতে তাকে দু'বার দেখেছেন। একবার দেখেছেন আসমান 
থেকে যমীনে অবতরণরত অবস্থায় । আর একবার দেখেছেন জান্নাতুল মাওয়ার নিকটবর্তী 
সিদরাতুল মুনতাহার কাছে (মিরাজের রাতে) । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


Gl Al PAF 87 LALA LEA Basan fd (GT 
ELC all ily nl EE B35 ss - ) 
ll hi LIE 
sd 


অর্থাৎ তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল, 
তখন সে উর্ধ্ব দিগন্তে, তারপর সে তার নিকটবর্তী হলো, অতি নিকটবর্তী । (৫৩ ৪ ৫-৮) 

এ আয়াতে যার কথা বলা হয়েছে তিনি হলেন জিবরাঈল (আ) যেমনটি আমরা একাধিক 
সাহাবা সূত্রে বর্ণনা করেছি । তন্ধ্যে ইব্‌ন মাসউদ (রা), আবূ হুরায়রা (রা), আবূ যর (রা) ও 
আয়েশা (রা) অন্যতম । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৫ 


Al salt LAS cil S84 Sl SEG 
অর্থাৎ ফলে তাদের মধ্যে দু' ধনুকের ব্যবধান থাকে অথবা তারও কম । তখন আল্লাহ 
তার বান্দার প্রতি যা ওহী করবার তা ওহী করলেন (৫৩ ৪ ৯-১০) 
‘তার বান্দার প্রতি’ অর্থাৎ আল্লাহর বান্দা মুহাম্মদ (সা)-এর প্রতি । 
তারপর আল্লাহ্‌ বলেন £ 
3 ET LE Lie sudo | oT ie SAU ss 4 


fu, At 


TE EER SL Lei Lb EHLUNAL 

অর্থাৎ নিশ্চয় সে (মুহাম্মদ) তাকে (জিবরাঈল) আরেকবার দেখেছিল প্রান্তবর্তা কুল 
গাছের নিকট, যার নিকট অবস্থিত বাসোদ্যান ৷ যখন বৃক্ষটি, যদ্ধবারা আচ্ছাদিত হওয়ার তদ্দবারা 
ছিল আচ্ছাদিত, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষচ্যুতও হয়নি । (৫৩ 8 ১৩-১৭) 

সূরা বনী ইস্রাঈলে মি‘রাজের হাদীসসমূহে আমরা উল্লেখ করেছি যে, সিদরাতুল মুন্তাহা 
সপ্তম আকাশে অবস্থিত । অন্য বর্ণনায় আছে, তা ষষ্ঠ আকাশে । এর অর্থ হচ্ছে সিদরাতুল 
' মুন্তাহার মূল হলো ষষ্ঠ আকাশে আর তার ডাল-পালা হলো সপ্তম আকাশে । 

যখন সিদরাতুল মুন্তাহা আল্লাহ তা'আলার আদেশে যা তাকে আচ্ছাদিত করার তা তাকে 
আচ্ছাদিত কয়লো-_ এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন, তাকে আচ্ছাদিত করেছে একপাল সোনার 
' পতঙ্গ ৷ কেউ বলেন, নানা প্রকার রং যার অবর্ণনীয়র্ূপ তাকে আচ্ছাদিত করে রেখেছে কারো 
কারো মতে, কাকের মত ফেরেশতাগণ তাকে আচ্ছাদিত করে রেখেছে । কেউ কেউ বলেন, 
মহান প্রতিপালকের নুর তাকে আচ্ছাদিত করে রেখেছে- যার অবর্নণীয় সৌন্দর্য ও ওজ্ভবল্য 
বর্ণনাতীত। এ অভিমতগুলোর মধ্যে কোন পরস্পর বিরোধিতা নেই ৷ কারণ সবগুলো বিষয় 
একই ক্ষেত্রে পাওয়া যেতে পারে। 

আমরা আরো উল্লেখ করেছি যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ তারপর আমাকে সিদরাতুল 
মুন্তাহার দিকে নিয়ে যাওয়া হয় । আমি দেখলাম, তার ফুলগুলো ঠিক পর্বতের চূড়ার ন্যায় বড় 
বড় । অন্য বর্ণনায় আছে, ‘হিজরের পর্বত চূড়ার ন্যায়, আমি আরো দেখতে পেলাম তার 
পাতাগুলো হাতীর কানের মত ৷' আরো দেখলাম, তার গোড়া থেকে দুটো অদৃশ্য নদী এবং 
দুটো দৃশ্যমান নদী প্রবাহিত হচ্ছে। অদৃশ্য দু'টো গেছে জান্নাতে আর দৃশ্যমান দু'টো হচ্ছে নীল 
ও ফোরাত ৷ “পৃথিবী ও তার মধ্যকার সাগর ও নদ-নদী সৃষ্টি” শিরোনামে পূর্বে এ বিষয়ে 
আলোচনা হয়েছে। 


উক্ত হাদীসে এও আছে যে, তারপর বায়তুল মা'মূরকে আমার সন্মুখে উপস্থাপিত করা হয়। 
লক্ষ্য করলাম, প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে প্রবেশ করেন । তারপর আর কখনো 
তারা সেখানে ফিরে আসে না। নবী করীম (সা) আরে! জানান যে, তিনি ইবরাহীম খলীল 
(আ)-কে বায়তুল মা‘মূরে ঠেস দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন। এ প্রসঙ্গে আমরা এও বলে 
এসেছি যে, বায়তুল মা'‘মূর সপ্তম আকাশে ঠিক তেমনিভাবে অবস্থিত, যেমন পৃথিবীতে কাবার 
অবস্থান ৷ 


http://IslamiBoi.wordpress.com 


১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুফিয়ান ছাওরী, শু‘বা ও আবুল আহওয়াস ইব্‌ন ফাওয়া (র) সূত্রে বর্ণনা করেন যে, তিনি 
আলী ইব্‌ন আবূ তালিব (রা)-কে বায়তুল মা‘মূর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, তা 
আকাশে অবস্থিত যুরাহ্‌ নামক একটি মসজিদ কাবার ঠিক বরাবর উপরে তার অবস্থান । 
পৃথিবীতে বায়তুল্লাহ্র মর্যাদা যতটুকু আকাশে তার মর্যাদা ঠিক ততটুকু । প্রতিদিন সত্তর হাজার 
ফেরেশতা তাতে সালাত আদায় করেন যীরা দ্বিতীয়বার আর কখনো সেখানে আসেন না । ভিন্ন 
সূত্রেও হযরত আলী (রা) থেকে এরূপ বর্ণনা রয়েছে। 

ইমাম তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন 
৪ “বায়তুল মা‘মূর আকাশে অবস্থিত । তাকে যুরাহ নামে অভিহিত করা হয় । বায়তুল্লাহ্‌র ঠিক 
বরাবর উপরে তার অবস্থান । উপর থেকে পড়ে গেলে তা ঠিক তার উপরই এসে পড়বে 
প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে প্রবেশ করেন। তারপর তারা তা আর কখনো দেখেন 
না। পৃথিবীতে মন্কা শরীফের মর্যাদা যতটুকু আকাশে তার মর্যাদা ঠিক ততটুকু । আওফী 
' অনুরূপ বর্ণনা ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ (র), ইকরিমা (রা), রবী ইবৃন আনাস (র) ও সুদ্দী 
(র) প্রমুখ থেকেও করেছেন। 

কাতাদা (র) বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) একদিন তার 
সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন £ তোমরা কি জান, বায়তুল মা‘মূর কী ? জবাবে তারা বললেন, 
আল্লাহ এবং তার রাসূল-ই ভালো জানেন । তখন তিনি বললেন £ “(বায়তুল মা'‘মূর) কাবার 
বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ যদি তা উপর থেকে নিচে পড়তো তাহলে কাবার 
উপরই পড়তো । প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে সালাত আদায় করেন। আর কখনো 
তারা ফিরে আসেন না। 

যাহ্হাক ধারণা করেন যে, বায়তুল মা‘মূরকে ইবলীস গোত্রীয় একদল ফেরেশতা আবাদ 
করে থাকেন । এদেরকে জিন বলা হয়ে থাকে৷ তিনি বলতেন, তার খাদেমরা এ গোত্রভুক্ত ৷ 
আল্লাহই সর্বজ্ঞ । 

অন্যরা বলেন £ প্রতি আকাশে একটি করে ঘর আছে। সংশ্লিষ্ট আকাশের ফেরেশতাগণ 
তার মধ্যে ইবাদত করে তাকে আবাদ করে রাখেন । পালাক্রমে তারা সেখানে এসে থাকেন 
ভারে রবিন যা হত বছর জলদ জরে তরং জাল! ডর ত ওয়াক ঢালি চর মামাত 
বায়তুল্লাহকে আবাদ করে রাখে । 

সাঈদ ইব্‌ন ইয়াহ্‌য়া ইব্‌ন সাঈদ উমাবী তার আল-মাগাযী কিতাবের শুরুতে বলেছেন £ 
আবু উবায়দ মুজাহিদ এর হাদীসে বর্ণনা করেছেন যে, সাত আসমান ও সাত যমীনের মধ্যে 
হারম শরীফ-এর মর্যাদাকে সমুন্নত করা হয়েছে। এটি চৌদ্দটি গৃহের চতুর্থটি, প্রতি আসমানে 
একটি এবং প্রতি যমীনে একটি করে সম্মানিত ঘর আছে যার একটি উপর থেকে পতিত হলে 
তা নিচেরটির উপর গিয়ে পতিত হবে। 

হাজ্জাজের মুআষ্যিন আবু সুলায়মান থেকে আ'মাশ ও আবু মু‘আবিয়া সূত্রে সাঈদ ইব্ন 
ইয়াহ্য়া বর্ণনা করেন যে, আবু সুলায়মান বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর (রা)-কে বলতে 
শুনেছি ৪ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৭ 


culls ooo mr oli dl Spl Ae ell 

অর্থাৎ হারম শরীফ সাত আকাশে বিশেষভাবে সম্মানিত। পৃথিবীতে তার অবস্থান। তার 
বায়তুল মুকাদ্দাসও সাত আকাশে সম্মানিত । তার অবস্থানও পৃথিবীতে । 

যেমন কোন এক কবি বলেন ৪ 

অর্থাৎ-- আকাশকে যিনি উর্ধ্বে স্থাপন করেছেন; তিনি তার জন্য একটি ঘর নির্মাণ 
করেছেন যার স্তম্ভগুলো অত্যন্ত মজবুত ও দীর্ঘ । 

আকাশে অবস্থিত ঘরটির নাম হলো, বায়তুল ইয্যাত এবং তার রক্ষণাকেক্ষণকারী 
ফেরেশতাদের যিনি প্রধান, তার নাম হলো ইসমাঈল । সত্তর হাজার ফেরেশতা প্রতিদিন বায়তুল 
মা'মূরে প্রবেশ করেন এবং পরে কোনদিন সেখানে ফিরে আসার সুযোগ পান না । তারা কেবল 


RA এ 
জন্যই আল্লাহ তা'আলা বলেন ৪ ES TER eit CCE 

le a rE Ee eR £৩১) 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 

‘নিশ্চয় আমি এমন অনেক কিছু দেখি, যা তোমরা দেখতে পাও না এবং এমন অনেক কিছু 
শুনি, যা তোমরা শুনতে পাও না । আকাশ চড় চড় শব্দ করে। আর তার চড় চড় শব্দ করারই 
কথা। আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যাতে কোন ফেরেশতা সিজদায় না 
পড়ে আছেন। আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা অল্প হাসতে ও বেশি 
কীদতে ৷ শয্যায় নারী সম্ভোগ করতে না এবং লোকালয় ত্যাগ করে বিজন প্রান্তরে চলে গিয়ে 
উচ্চস্বরে আল্লাহর নিকট দুআ করতে থাকতে ৷' 

একথা শুনে আবূ যর (রা) বলে উঠলেন, ১০৯১১) ১১ di, 

অর্থাৎ__ আল্লাহর শপথ! আমি খুশি হতাম যদি আমি বৃক্ষ রূপে জন্মুধহণ করে কর্তিত হয়ে 
যেতাম! 

ইমাম তিরমিযী .ও ইব্ন মাজাহ্‌ (র) ইসরাঈলের হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। 
ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান গরীব বলে মন্তব্য করেছেন। আবার আবু যর (রা) থেকে 
মওকুফ সূত্রেও হাদীসটি বর্ণিত হয়ে থাকে। 

তাবারানী (র) বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ সাত 
আকাশে কোথাও এক পা, এক বিঘত বা এক করতল পরিমাণ স্থান ফাকা নেই । যাতে কোন না 
কোন ফেরেশতা হয় দাড়িয়ে আছেন, কিংবা সিজদায় পড়ে আছেন নতুবা রুকুরত আছেন। 
তারপর যখন কিয়ামতের দিন আসবে তখন তারা সকলে বলবেন, আমরা আপনার ইবাদতের 
হক আদায় করতে পারিনি । তবে আমরা আপনার সাথে কোন কিছু শরীক সাব্যস্ত করিনি। 


http://IslamiBoi.wordpress.com 


১১৮ -_ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ হাদীসদ্বয় প্রমাণ করে যে, সাত আকাশের এমন কোন স্থান নেই যেখানে কোন কোন 
ফেরেশতা বিভিন্ন প্রকার ইবাদতে লিপ্ত নন। কেউ সদা দপ্তায়মান, কেউ সদা সিজদারত আবার 
কেউবা অন্য কোন ইবাদতে ব্যস্ত আছেন । আল্লাহ তা'আলার আদেশ মতে তারা সর্বদাই তাদের 
ইবাদত, তাসবীহ, যিকির-আযকার ও অন্যান্য আমলে নিযুক্ত রয়েছেন। আবার আল্লাহর নিকট 
তাঁদের রয়েছে বিভিন্ন স্তর । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 


i) EP i 


NEE T EOE [TE TE EMH 0S OT EA 
il 
অর্থাৎ_- আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান আছে এবং আমরা তো সারিবদ্ধভাবে 
দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী ৷ (৩৭ £ ১৬৪-১৬৬) 
অন্য এক হাদীসে নবী করীম (সা) বলেন ৪ ফেরেশতাগণ তাদের প্রতিপালকের নিকট 
যেভাবে সারিবদ্ধ হয়; তোমরা কি সেভাবে সারিবদ্ধ হতে পার না ? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, 
তারা তাদের প্রতিপালকের নিকট কিভাবে সারিবদ্ধ হয় ? জবাবে রাসূলুল্লাহ (সা) বললেনঃ 
তারা প্রথম সারি পূর্ণ করে নেয় এবং সারি যথা নিয়মে সোজা করে নেয় । 
অন্য এক হাদীসে তিনি বলৈন ৪ 
Winslade La, 
+ ISL SiaS Lasia cila> 5 4b 
অর্থাৎ তিনভাবে অন্যদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্‌ দেয়া হয়েছে। গোটা পৃথিবীকে 
আমাদের জন্য মসজিদ এবং তার মাটিকে আমাদের জন্য পাক বানানো হয়েছে । আর আমাদের 
সারিসমূহকে ফেরেশতাদের সারির মর্যাদা দান করা হয়েছে। 
অনুরূপ কিয়ামতের দিনও তারা মহান প্রতিপালকের সন্মুখে সারিবদ্ধভাবে উপস্থিত হবে। 
যেমন আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 4 6 UN, ES, 
অর্থাৎঁআর যখন তোমার প্রতিপালক উপস্থিত হবেন এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণও । 
(৮৯ ৪২২) 
তারপর তীরা তাদের প্রতিপালকের সম্মুখে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। যেমন আল্লাহ্‌ 
St GE SAL UL Sil, CIF ss 
| Ula JU 
অর্থাৎ সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাড়াবে; দয়াময় যাকে অনুমতি 
দেবেন; সে ব্যতীত অন্যরা কথা বলবে না এবং সে যথার্থ বলবে । (৭৮ ৪ ৩৮) 
এখানে £5441 শব্দ দ্বারা আদম-সন্তান বুঝানো হয়েছে। ইবন আব্বাস (র), হাসান ও 
কাতাদা (র) এ অভিমত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেন £5401 হলো, ফেরেশতাদের 
একটি শ্ৰেণী; আকারে যাঁরা আদম-সস্তানের সাথে সাদৃশ্য রাখেন । ইব্‌ন আব্বাস (র), মুজাহিদ, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৯ 


Pad 


আবু সালিহ ও আ‘মাশ এ কথা বলেছেন। কেউ বলেন, [$511 হলেন জিবরাঈল (আ)। এ 
অভিমত শা'বী, সাঈদ ইব্‌ন জুবায়র ও যিহাক (র)-এর ৷ আবার কেউ বলেন, 354 এমন 
একজন ফেরেশতার নাম, যার ভর্য়ব গোটা খৃষ্ট জগতের লয়ান। জালা হর্ন আর তারা 
ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, চং জয়ক কতি 
যিনি দৈহিক গঠনে ফেরেশতা জগতে সর্বশ্রেষ্ঠদের অন্যতম । 

ইব্‌ন মাসউদ (রা) সুত্রে ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্ন মাসউদ (রা) বলেন ৪ 
[৩5 চতুৰ্থ আকাশে অবস্থান করেন। আকাশসমূহের সবকিছু এবং পাহাড়-পর্বত অপেক্ষাও 
বৃহৎ । তিনি ফেরেশতাদের অন্তর্ভুক্ত । প্রতিদিন তিনি বার হাজার তাসবীহ পাঠ কুরেন । প্রতিটি 
তাসবীহ থেকে আল্লাহ তা'আলা একজন করে ফেরেশতা সৃষ্টি করেন কিয়ামতের দিন একাই 
তিনি এক সারিতে দণ্ডায়মান হবেন। তবে এ বর্ণনাটি একান্তই গরীব শ্রেণীভুক্ত 

তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে 
বলতে শুনেছি যে, “আল্লাহর এমন একজন ফেরেশতা আছেন, তাকে যদি বলা হয় যে, তুমি 
এক গ্রাসে আকাশ ও পৃথিবীসমূহকে গিলে ফেল; তবে তিনি তা করতে সক্ষম । তার তাসবীহ 
হলো, ০১৫ == ৩১২-০ - এ  হাদীসটিও অত্যন্ত গরীব। কোন কোন রিওয়ায়তে 
হাদীসটি মওকূফ রূপে বর্ণিত । . 

আরশ বহনকারী ফেরেশতাদের বিবরণে আমরা জাবির ইব্ন আবদুল্লাহ (রা) সূত্রে উল্লেখ 
করেছি যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের এক 
ফেরেশতা সম্পর্কে বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাধ 
পর্যন্ত সাতশ’ বছরের দূরত্ব ৷” দাউদ ও ইব্ন আবু হাতিম (র) তা বর্ণনা করেছেন। আবূ 
হাতিমের পাঠে আছে পাখির গতির সাতশ’ বছর । 

জিবরাঈল (আ)-এর পরিচিতি অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য বর্ণিত হয়েছে। আল্লাহ্‌ 
তা'আলা বলেন £ $54 ১০% £5  অৰ্থাৎ_-তাকে শিক্ষাদান করে শক্তিশালী । (৫৩ ৪৫) 

এ আয়াতের ব্যাখ্যায় আলিমগণ বলেন, জিবরাঈল (আ) তার প্রবল শক্তি দ্বারা লূত 
(আ)-এর সম্পৃদায়ের বসতিগুলো--যা ছিল সাতটি-_ তাতে বসবাসকারী লোকজন যারা ছিল 
প্রায় চার লাখ এবং তাদের পশু-পক্ষী, জীব-জানোয়ার, জমি-জমা, অট্টালিকাদিসহ তার একটি 
ডানার কোণে তুলে নিয়ে তিনি উর্ধ্য আকাশে পৌঁছে যান । এমনকি ফেরেশতাগণ কুকুরের ঘেউ 
Be SLE SELLA DLO 
দেন। এটাই হলো el এ -এর তাৎপর্য । আল্লাহর বাণী ৪ 5 7 $3 অর্থ অপরূপ সুন্দর 
ওৰ তিযল ন এনৰ অয ত তেজন্ত ও জলাৰিতো EIS IL 
মিট বুরযাদ ক যেত রয়্রনরা ছি বাছ তিঈ 80) 


I অথাৎ জিব্রাদিল (সর) রাযুলন্লাহর দুত করায়. অুদংন। 
BES অর্থ প্রবল শক্তিমান PS AA a Le B38 অর্থ আরশের 
মহান অধিপতির নিকটে তাঁর উচ্চ মর্যাদা বয়েছে। tu অর্থ উ্ধ জগতে তিনি সকলের 


http://IslamiBoi.wordpress.com 


১২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অনুকরণীয় । ££ অর্থ তিনি গুরুত্বপূর্ণ আমানতের অধিকারী । এ জন্যই তিনি আল্লাহ ও 
নবীগণের মাঝে দূত হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন, যিনি তাদের উপর সত্য সংবাদ ও 
ভারসাম্যপূর্ণ শরীয়ত সম্বলিত ওহী নাযিল করতেন । তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন 
করতেন । তার নিকট তিনি অবতরণ করতেন বিভিন্ন রূপে । যেমন আমরা পূর্বে বর্ণনা করেছি । 

আল্লাহ্‌ তাআলা জিবরাঈল (আ)-কে যে আকৃতিতে সৃষ্টি করেছেন; রাসূলুল্লাহ (সা) সে 
আকৃতিতে তাকে দু’বার দেখেছেন । তার রয়েছে ছ'শ ডানা ৷ যেমন ইমাম বুখারী (র) তালক 
ইব্ন গার্নাম ও যায়েদা শায়বানী (র) সূত্রে বর্ণনা করেন৷ যায়েদা শায়বানী (র) বলেন, আমি 
যির (র)-কে আল্লাহ্র বাণী ৪ F 

TE Cn El 

EE 0 CME EEE ST HET HT 
করেছেন যে, মুহাম্মদ (সা) জিবরাঈল (আ)-কে তার ছ’শ ডানাসহ দেখেছেন। 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ বলেন $ রাসূলুল্লাহ (সা) জিবরাঈল 
(আ)-কে তার নিজ আকৃতিতে দেখেছেন। তার ছ’শ ডানা ছিল। প্রতিটি ডানা দিগন্ত আচ্ছাদিত 
করে ফেলেছিল। তার ডানা থেকে ঝরে পড়ছিল নানা বর্ণের মুক্তা ও ইয়াকৃত ৷ এ সম্পর্কে 
আল্লাহই সমধিক অবহিত । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইবন মাসউদ (রা) ১ SUG NS 
sells 54 এ আয়াতের ব্যাখ্যায় বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ আমি জিবরাঈল 
(S-UR LSREA Ra T S ASN 
পড়ছিল । 

আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
“আমি সিদরাতুল মুনতাহা’র নিকট জিবরাঈল (আ)-কে দেখেছি। তখন ছিল তার ছ'’শ ডানা । 

হুসায়ন (রা) বলেন, আমি আসিমকে ডানাসমূহ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমাকে তা 
জানাতে অস্বীকৃতি জানান । পরে তার জনৈক সংগী আমাকে জানান যে, তার ডানা পৃথিবীর পূর্ব 
ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের সমান৷ উল্লেখ্য যে, এ রিওয়ায়েতগুলোর সনদ উত্তম ও 
নির্ভরযোগ্য । ইমাম আহমদ (র) এককভাবেই তা বর্ণনা করেছেন । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, শাকীক (র) বলেন, আমি ইব্‌ন মাসউদ (রা)-কে 
বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ “আমি জিবরাঈলকে তারুণ্য দীপ্ত যুবকের 
আকৃতিতে দেখেছি, যেন তার সাথে মুক্তা ঝুলছে।” এর সনদ সহীহ ৷ 

আবদুল্লাহ (রা) থেকে ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, আব্দুল্লাহ (রা) (54 

১ 23144] এ আয়াতের ব্যাখ্যায় বলেন, 'রাসূলুল্লাহ (সা) জিবরাঈল (আ)-কে সুক্ষ 
রেশমের তৈরি দুই জোড়া পোশাক পরিহিত অবস্থায় দেখেছেন। তিনি তখন আকাশ ও পৃথিবীর 
মধ্যবর্তী গোটা স্থান জুড়ে অবস্থান করছিলেন ।’ এর সনদও উত্তম ও প্রামাণ্য । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১২১ 


সহীহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে, মাসরূক বলেন, আমি একদিন আয়েশা 
(রা)-এর নিকট ছিলাম ৷ তখন আমি বললাম, আল্লাহ্‌ তা'আলা কি এ কথা বলছেন না যে, 
Sis VE তো (মুহাম্মদ) তাকে (জিবরাঈলকে) স্পষ্ট দিগন্তে দেখেছে। 
(৮১৪২৯) ৮১14155215447 (নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল ।) (৫৩ ৪ ১৩) 
উত্তরে আয়েশা (রা) বললেন, এ উন্মতের আমিই প্রথম ব্যক্তি যে রাসুলুল্লাহ (সা)-কে এ সম্পর্কে 
প্রশ্ন করেছিল । উত্তরে তিনি বলেছিলেন £$ ‘উনি হলেন জিবরাঈল !’ তিনি তাকে আল্লাহ সৃষ্ট তার 
আসল অবয়বে মাত্র দু'বার দেখেছেন। তিনি তাকে দেখেছেন আসমান থেকে যমীনে 
অবতরণরত অবস্থায় । তখন তার সুকিশাল দেহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে জুড়ে 
রেখেছিল। ' 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) জিবরাঈল 
(আ)-কে বললেন £ “আচ্ছা, আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাৎ করে থাকেন তার চেয়ে 
অধিক সাক্ষাৎ করতে পারেন না ?” ইব্‌ন আব্বাস (রা) বলেন, তারপর নিম্নোক্ত আয়াতটি 
নাযিল হয় ৪ 


LAA LL ALLML dL HAI pOLLL 7 


EIST Lis Lbs ln Lo CAIs ANUS Ls 


অর্থাৎ আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের 
সম্মুখে ও পশ্চাতে আছে এবং যা এ দু’-এর অন্তর্বতীঁ; তা তারই ৷ (১৯ ৪ ৬৪) 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন, ‘রাসূলুল্লাহ (সা) সর্বাপেক্ষা 
বেশি দানশীল ছিলেন। আর তার এ বদান্যতা রমযান মাসে, যখন জিবরাঈল (আ) তার সঙ্গে 
সাক্ষাৎ করতেন, তখন অনেক বেশি বৃদ্ধি পেতো । জিবরাঈল (আ) রমযানের প্রতি রাতে তার 
সঙ্গে সাক্ষাৎ করে কুরআনের দার্স দিতেন’ মোটকথা, রাসূলুল্লাহ (সা) কল্যাণ সাধনে মুক্ত 
বায়ু অপেক্ষাও অধিকতর উদার ছিলেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন শিহাব (র) বলেন, উমর ইব্‌ন আবদুল আযীয 
(র) একদিন আসর পড়তে কিছুটা বিলম্ব করে ফেলেন । তখন উরওয়া (রা) তাকে বললেন, 
নিশ্চয়ই জিবরাঈল (আ) অবতরণ করে রাসূলুল্লাহ (সা)-এর সামনে দাড়িয়ে সালাত আদায় 
করেছিলেন। এ কথা শুনে উমর (রা) বললেন, হে উরওয়া! তুমি যা বলছ, আমার তা জানা 
আছে । ‘আমি বশীর ইব্‌ন আবূ মাসউদকে তার পিতার বরাতে বলতে শুনেছি যে, তিনি 
রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন £ জিবরাঈল (আ) অবতরণ করলেন। তারপর তিনি 
সঙ্গে সালাত আদায় করলাম । এভাবে আঙ্গুল দ্বারা গুণে গুণে তিনি পাচ নামাযের কথা উল্লেখ 
করেন। 

এবার. ইসরাফীল (আ)-এর পরিচিতি জানা যাক। ইনি আরশ বহনকারী ফেরেশতাদের 
একজন । ইনি সেই ফেরেশতা, যিনি তার প্রতিপালকের আদেশে শিঙ্গায় তিনটি ফুৎকার 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৬ 


http://IslamiBoi.wordpress.com 


১২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দেবেন । প্রথমটি ভীতি সৃষ্টির, দ্বিতীয়টি ধ্বংসের এবং তৃতীয়টি পুনরুখানের ৷ এর বিস্তারিত 
আলোচনা পরে আমাদের এ কিতাবের যথাস্থানে আসবে ইনশাআল্লাহ্‌ ৷ 


সুর (, +০) হলো একটি শিঙ্গা, যাতে ফুৎকার দেয়া হবে৷ তার প্রতিটি-আওয়াজ আকাশ 
ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের সমান । আল্লাহ যখন তাকে পুনরুখানের জন্য ফুৎকার দেয়ার 
আদেশ করবেন, তখন মানুষের রূহগুলো তার মধ্যে অবস্থান নিয়ে থাকবে : তারপর যখন তিনি 
'ফুৎকার দেবেন, তখন রূহগুলো বিহ্বল চিত্তে বেরিয়ে আসবে ৷ ফলে আল্লাহ্‌ তা'আলা বলবেন, 
আমার ইয্যত ও পরাক্রমের শপথ! প্রতিটি রূহ্‌ তার দেহে ফিরে যাক দুনিয়াতে যে দেহকে 
প্রাণবন্ত রাখতো । ফলে রূহ্গুলো কবরে গিয়ে দেহের মধ্যে ঢুকে পড়ে এমনভাবে মিশে যাবে 
যেমনটি বিষ সর্পদষ্ট ব্যক্তির মধ্যে মিশে যায়। এতে দেহগুলো প্রাণবন্ত হয়ে যাবে এবং 
কবরসমূহ বিদীর্ণ হয়ে যাবে আর তারা দ্রুত গতিতে হাশরের ময়দানের দিকে বেরিয়ে পড়বে । 
যথাস্থানে এর বিস্তারিত আলোচনা আসবে । আর এজন্যই রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
Jl ED EE SIUM Alloy ml HS 
4d os 
অর্থাৎ-- আমি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি যেখানে শিঙ্গাধারী ফেরেশতা শিঙ্গা মুখে নিয়ে 
মাথা ঝুঁকিয়ে অনুমতির অপেক্ষায় রয়েছেন। 
একথা শুনে সাহাবাগণ বললেন, তাহলে আমরা কি দুআ পাঠ করবো ইয়া রাসূলাল্লাহ! 
জবাবে রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা বলবে 
ail Loe ne 
‘আমাদের আল্লাহ্‌ই যথেষ্ট । তিনি উত্তম অভিভাবক ৷ আল্লাহর উপরই আমাদের ভরসা ৷' 
ইমাম আহমদ (র) ও তিরমিযী (র) আবূ সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত আতিয়্যা 
আল-আওফী-এর হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
শিঙ্গাধারী ফেরেশতার কথা আলোচনা প্রসঙ্গে বলেন, তার ডানে জিবরাঈল ও বামে মীকাঈল 
(আঁ) অবস্থান করছেন । 
তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন বসা 
অবস্থায় ছিলেন । জিবরাঈল (আ) তখন তীর পাশে অবস্থান করছিলেন। এমন সময়ে দিগন্ত 
ভেদ করে ঝুঁকে ঝুঁকে ইসরাফীল (আ) পৃথিবীর নিকটবর্তী হতে শুরু করেন হঠাৎ দেখা গেল 
একজন ফেরেশতা বিশেষ এক আকৃতিতে নবী করীম (সা)-এর সামনে উপস্থিত হয়ে বললেন, 
হে মুহাম্মদ! বান্দা নবী ও বাদশাহ নবী এ দু'য়ের কোন একটি বেছে নেয়ার জন্য আল্লাহ্‌ 
তা'আলা আপনাকে আদেশ করছেন । রাসুলুল্লাহ (সা) বলেন $ তখন জিবরাঈল (আ) তার হাত 
দ্বারা আমার প্রতি ইংগিতে বলেন যে, আপনি বিনয় অবলম্বন করুন । এতে আমি বুঝতে 
পারলাম যে, তিনি আমার মঙ্গলার্থেই বলছেন। ফলে আমি বললাম ৪ আমি বান্দা নবী হওয়াই 
পছন্দ করি। তারপর সে ফেরেশতা আকাশে উঠে গেলে আমি বললাম, হে জিবরাঈল! এ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ১২৩ 


₹ ব্যাপারে আমি আপনার নিকট জিজ্ঞেস করব বলে মনস্থ করেছিলাম । কিন্তু আপনার ভাবগতি 
দেখে আর তা জিজ্ঞেস করতে পারলাম না। এবার বলুন, ইনি কে, হে জিবরাঈল? জবাবে 
জিবরাঈল (আ) বললেন ঃ ইনি ইসরাফীল (আ)। যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেদিন 
থেকেই তিনি তার সম্মুখে পদদ্বয় সোজা রেখে নত মস্তকে দাড়িয়ে আছেন। কখনো তিনি চোখ 
তুলেও তাকান না । তার ও মহান প্রতিপালকের মধ্যে রয়েছে সত্তরটি নূরের পর্দা । তার কোন 
একটির কাছে ঘেষলে তা তাকে পুড়িয়ে ফেলবে তার সামনে একটি ফলক আছে। আকাশ 
কিংবা পৃথিবীর ব্যাপারে আল্লাহ কোন আদেশ দিলে সে ফলকটি উঠে গিয়ে তা তার 
ললাট-দেশে আঘাত করে। তখন তিনি চোখ তুলে তাকান। সে আদেশ যদি আমার কর্ম সম্পৃক্ত 
হয়; তাহলে সে ব্যাপারে আমাকে তিনি আদেশ দেন আর যদি তা মীকাঈল-এর কাজ সংক্রান্ত 
হয় তাহলে তিনি তাকে তার আদেশ দেন। আর যদি তা মালাকুল মউতের কাজ হয় তবে তিনি 
তাকে তার আদেশ দেন। আমি বললাম, হে জিবরাঈল! আপনার দায়িত্ব কী? তিনি বললেন, 
বায়ু ও সৈন্য সংক্রান্ত । আমি বললাম, আর মীকাঈল কিসের দায়িত্বে নিয়োজিত? বললেন, 
উদ্ভিদাদি ও বৃষ্টির দায়িত্বে । আমি বললাম, আর মালাকুল মউত কোন্‌ দায়িত্বে আছেন? 
বললেন, রূহ্‌ কবয করার দায়িত্বে । আমি তো মনে করেছিলাম, উনি কিয়ামত কায়েম করার 
জন্য অবতরণ করেছেন বুঝি! আর আপনি আমার যে ভাবগতি দেখেছিলেন, তা কিয়ামত 
কায়েম হওয়ার ভয়েই হয়েছিল। এ সূত্রে এটি গরীব হাদীস ৷ সহীহ মুসলিমে আয়েশা (রা) 
থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) রাতে যখন নামায পড়ার জন্য দণ্ডায়মান হতেন, তখন 
তিনি বলতেন ৪ 

He SN os jb Jnl ls Sls br ml 
LOSES CS SUS a de 2 MS Si BLY Al 
ble leis sie Llib loti als -2l 


অর্থাৎ হে আল্লাহ! হে জিবরাঈল, মীকাঈল ও ইসরাফীল-এর প্রতিপালক! হে 
আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, গুপ্ত ও প্রকাশ্য সবকিছুর পরিজ্ঞাতা! তুমিই তো তোমার 
বান্দাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করবে, যে বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত ছিল। তুমি 
আমাকে সত্যের বিরোধপূর্ণ বিষয়ে হিদায়ত দান কর ৷ তুমি তো যাকে ইচ্ছা কর তাকেই সঠিক 
পথের সন্ধান দিতে পার । 

শিঙ্গা সম্পর্কিত হাদীসে আছে যে, ইসরাফীল (আ)-ই হবেন প্রথম, যাঁকে আল্লাহ ধ্বংসের 
পর শিঙ্গায় ফুৎকার দেয়ার জন্য পুনর্জীবিত করবেন । 

মুহাম্মদ ইবৃন হাসান নাক্কাশ (র) বলেন, ইসরাফীল (আ)-ই ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম 
সিজদা করেছিলেন। এরই পুরস্কারস্বরূপ তাকে লাওহে মাহফুজের কর্তৃত্ব দেওয়া হয়েছে। আবুল 
কাসিম সুহায়লী (র) তার 2১০১ ১ iA A rel l PYy Bl 
নামক কিতাবে এ কথাটি বর্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ] 

IEG LASS LIS EGG df 2k Yt SS 

অর্থাৎ-- যে কেউ আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের এবং জিবরাঈল ও 
মীকাঈলের শত্রু... । (২ ৪ ৯৮) 

এ আয়াতে বিশেষ মর্যাদাসম্পন্ন হওয়ার কারণে জিবরাঈল ও মীকাঈল (আ)-কে {$55০ 
-এর উপর _& করা হয়েছে। জিবরাঈল হলেন এক মহান ফেরেশতা । পূর্বেই তার প্রসঙ্গে 
আলোচনা হয়েছে। আর মীকাঈল (আ) হলেন বৃষ্টি ও উদ্ভিদাদির দায়িত্বে নিয়োজিত ৷ তিনি 
আল্লাহ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদার অধিকারী ও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের অন্যতম । 

ইমাম আহমদ (র) আনাস ইব্ন মালিক (রা) সূত্রে রিওয়ায়েত করেন, তিনি বলেছেন যে, 
নবী করীম (সা) জিবরাঈল (আ)-কে বললেন $ “ব্যাপার কি, আমি মীকাঈল (আ)-কে 
কখনো হাসতে দেখলাম না যে? উত্তরে জিবরাঈল (আ) বললেন, মীকাঈল (আ) জাহান্নাম 
সৃষ্টির পর থেকে এ যাবত কখনো হাসেন নি। 

এ হলো সে সব ফেরেশতার আলোচনা, পবিত্র কুরআনে যাদের কথা সুস্পষ্টভাবে উল্লেখ 
করা হয়েছে। সিহাহ সিত্তায় নবী করীম (সা)-এর দু‘আয়ও এঁদের উল্লেখ রয়েছে। তাহলো, 

‘Sl ls Ins x2 ol 
জিবরাঈল (আ)-এর দায়িত্ব ছিল উম্মতের কাছে পৌছে দেয়ার জন্য নবী-রাসূলগণের 
নিকট হিদায়াত নিয়ে আসা ৷ মীকাঈল (আ) বৃষ্টি ও উদ্ভিদাদির দায়িত্বে নিয়োজিত, যার মাধ্যমে 
এ দুনিয়াতে জীবিকা সৃষ্টি করা হয়। তার অনেক সহযোগী ফেরেশতা আছেন, আল্লাহর আদেশ 
অনুসারে তিনি যা বলেন তারা তা পালন করেন৷ আল্লাহ্‌ তা'আলার মর্জি অনুযায়ী তারা বাতাস 
ও মেঘমালা পরিচালিত করে থাকেন। আর পূর্বে আমরা বর্ণনা করে এসেছি যে, আকাশ থেকে 
যে ফোৌটাটিই পতিত হয়, তার সাথে একজন ফেরেশতা থাকেন যিনি সে ফৌটাটি পৃথিবীর 
যথাস্থানে স্থাপন করেন৷ পক্ষান্তরে ইসরাফীল (আ)-কে কবর থেকে উত্থানের এবং কৃতজ্ঞদের 
সাফল্য লাভ ও কৃতম্ব্দের পরিণতি লাভ করার উদ্দেশ্যে পুনরুত্থান দিবসে উপস্থিত হওয়ার 
জন্য শিঙ্গায় ফুৎকার দেয়ার দায়িত্বে নিয়োজিত করে রাখা হয়েছে। এঁ দিন কৃতজ্ঞদের পাপ 
মার্জনা করা হবে এবং তাদের পুণ্য কর্মের প্রতিফল দেওয়া হবে। আর কৃতমন্দের আমল 
বিক্ষিপ্ত ধুলির ন্যায় হয়ে যাবে আর সে নিজের ধ্বংস ও মৃত্যু কামনা করবে । 

মোটকথা, জিবরাঈল (আ) হিদায়েত অবতারণের দায়িত্ব পালন করেন, মীকাঈল (আ) 
জীবিকা প্রদানের দায়িত্ব পালন করেন আর ইসরাফীল (আ) পালন করেন সাহায্য দান ও 
প্রতিদানের দায়িত্‌ । কিন্তু মালাকুল মউতের নাম কুরআন এবং সহীহ হাদীসসমূহের কোথাও 
স্পষ্ট উল্লেখ নেই । তবে কোন কোন রিওয়ায়েতে তাকে আযরাঈল নামে অভিহিত করা হয়েছে। 
আল্লাহই সর্বজ্ঞ ৷ 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


/ACTAG shw/ | AS > add pl ad AEA 


Le 200 G,({ 
TOOLS SS IH orld Ss 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৫ 


অর্থাৎ বল, তোমাদের জন্য মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে । অবশেষে 
তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হবে। (৩২ ৪ ১১) 

এ মালাকুল মউতেরও কিছু সহযোগী ফেরেশতা আছেন, যারা মানুষের রূহ্‌কে দেহ থেকে 
বের করে তা কণ্ঠনালী পর্যন্ত নিয়ে আসেন, তারপর মালাকুল মউত নিজ হাতে তা কব্য 
করেন । তিনি.-তা কবয করার পর সহযোগী ফেরেশতাগণ এক পলকের জন্যও তা তার হাতে 
থাকতে না দিয়ে সংগে সংগে তারা তাকে নিয়ে উপযুক্ত কাফনে আবৃত করেন। নিম্নের আয়াতে 
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঃ Kt - 
SIU anys tl LE Rete 

ss 
অর্থাৎ যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহ্‌জীবনে ও পরজীবনে আল্লাহ 
সুপ্রতিষ্ঠিত রাখবেন । (১৪ ৪ ২৭) 

তারপর তারা রূহ্টি নিয়ে উর্ধ্ব জগতের দিকে রওয়ানা হন । রূহ্‌ যদি সৎকর্মপরায়ণ হয়, 
তাহলে তার জন্য আকাশের দ্বারসমূহ খুলে দেওয়া হয়। অন্যথায় তার সামনেই তা বন্ধ করে 
বায হাকে হর দিক ত ফেথা হয জাহ কাজলা বলেন । 


V cA 4 iL; Ath 

< A NE {ৰ {ৰ PEt I Uh ssl Le SI Galli 34 
aT 2 2 A 

TREES TL odin 1 st I Cds dL LE Li 


tli g Ee CC 
অর্থাৎ__ তিনিই তার বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ 
করেন; অবশেষে যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তার 
মৃত্যু ঘটায় এবং তার কোন ক্র্টি করে না। তারপর তাদের প্রকৃত প্রতিপালকের দিকে 
তারা প্রত্যানীত হয়। দেখ, কর্তৃত্ব তো তারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর । 
(৬ ৪ ৬১-৬২) 
ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) প্রমুখ থেকে বর্ণিত যে, তারা বলেন, গোটা পৃথিবী 
মালাকুল মউতের সামনে একটি পাত্রের ন্যায় । তার যে কোন অংশ থেকে ইচ্ছা তিনি হাত 
বাড়িয়ে গহণ করতে পারেন। আমরা এও উল্লেখ করেছি যে, মৃত্যুর ফেরেশতাগণ মানুষের 
নিকট তার আমল অনুপাতে আগমন করে থাকেন। লোক যদি মু'মিন হয়, তবে তার নিকট 
উজ্জ্বল চেহারা, সাদা পোশাক ও হৃদয়বান ফেরেশতাগণ আগমন করেন। আর লোক যদি 
কাফির হয় তাহলে এর বিপরীতবেশী ফেরেশতাগণ আগমন করেন । এ ব্যাপারে আমরা মহান 
আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। 
. জাফর ইব্ন মুহাম্মদ তার পিতাকে বলতে শুনেন যে, একদা রাসুলুল্লাহ (সা) জনৈক 
আনসারীর শিয়রে বসে মালাকুল মউতকে দেখতে পেয়ে তাকে বললেন £$ হে মালাকুল মউত! 
আমার সাহাবীর সঙ্গে সদয় ব্যবহার করুন! কারণ সে মু'মিন । জবাবে মালাকুল মউত বললেন, 


http://IslamiBoi.wordpress.com 


১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হে মুহাম্মদ! আপনি নিশ্চিন্ত থাকুন এবং আপনার চোখ জুড়াক, কেননা আমি প্রত্যেকটি মুমিনের 
ব্যাপারেই সদয় ! আপনি জেনে রাখুন, পৃথিবীর কোন মাটির কাচা ঘর বা পশম আচ্ছাদিত 
তাবু, তা জলে হোক বা স্থলে হোক এমন নেই, যেখানে আমি দৈনিক পাচবার লোকদের তল্লাশি 
না করে থাকি। ফলে ছোট-বড় সকলকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। আল্লাহর শপথ! হে 
মুহাম্মদ, আল্লাহর আদেশ ব্যতীত একটি মশার রূহ্‌ কবয করার সাধ্যও আমার নেই । 

জাফর ইব্ন মুহাম্মদ বলেন, আমার আব্বা আমাকে জানিয়েছেন যে, মৃত্যুর ফেরেশতাগণ 
নামাযের সময়ও লোকদেরকে তল্লাশি করে ফিরেন । তখন কারো মৃত্যুর সময় এসে পড়লে যদি 
সে নামাযের পাবন্দ হয়ে থাকে তাহলে ফেরেশতা তার নিকটে এসে শয়তানকে তাড়িয়ে দেন 
এবং সে সঙ্কটময় মুহূর্তে তাকে PER CE {1 9 40} 9-এর তালকীন করেন। 


এসারীদটি তুরাগ এবং লাউ কেট এর জযালোচনা করছেন নিন জন্দর্কিত হাদীল 
আমরা আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা)-এর একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেছি । তাতে 
এও আছে যে, আল্লাহ্‌ তা'আলা ইসরাফীল (আ)-কে ধ্বংসের ফুৎকারের আদেশ করবেন। সে 
মতে তিনি ফুৎকার দিলে আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীরা সকলেই ধ্বংস হয়ে যাবে। কেবল 
তারাই নিরাপদ থাকবেন, যাদেরকে আল্লাহ নিরাপদ রাখতে ইচ্ছা করবেন । এভাবে তারা বিনাশ 
হয়ে গেলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ্‌ তা'আলার নিকট এসে বলবেন, হে আমার প্রতিপালক! 
আপনি যাদেরকে রক্ষা করতে ইচ্ছা করেছেন তারা ব্যতীত আকাশসমূহ ও পৃথিবীর 
অধিবাসীদের সকলেই তো মারা গিয়েছে। কে কে জীবিত আছে তা জানা থাকা সত্ত্বেও আল্লাহ্‌ 
তা'আলা বলবেন £ কে জীবিত রইলো ? তিনি বলবেন, জীবিত আছেন আপনি, যিনি চিরঞ্জীব, 
যার মৃত্যু নেই । আর বেঁচে আছেন আপনার আরশ বহনকারিগণ এবং জিবরাঈল ও মীকাঈল ৷ 
এ কথা শুনে আল্লাহ্‌ তা'আলা বলবেন $ জিবরাঈল এবং মীকাঈলেরও মৃত্যু হয়ে যাক । তখন 
আরশ আল্লাহর সঙ্গে কথা বলবে । সে বলবে, হে আমার প্রতিপালক! জিবরাঈল এবং 
মীকাঈলও মারা যাবেন? আল্লাহ বলবেন ঃ চুপ কর! আমার আরশের নিচে যারা আছে; তাদের 
প্রত্যেকের জন্য আমি মৃত্যু অবধারিত করে রেখেছি । তারপর তারা দু'জনও মারা যাবেন । 

তারপর মালাকুল মউত মহান আল্লাহর নিকট এসে বলবেন, হে আমার প্রতিপালক! 
জিবরাঈল এবং মীকাঈলও তো মারা গিয়েছেন। একথা শুনে আল্লাহ্‌ তা'আলা বলবেন--_ অথচ 
কে বেঁচে আছে সে সম্পর্কে তিনি সমধিক অবহিত, তাহলে আর কে বেঁচে আছে? তিনি বলবেন, 
বেঁচে আছেন আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই । আর বেঁচে আছে আপনার আরশ 
বহনকারিগণ ও আমি ৷ তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন £ আমার আরশ বহনকারীদেরও মৃত্যু 
হোক ৷ ফলে তারা মারা যাবেন এবং আল্লাহর আদেশে আরশ ইসরাফীলের নিকট থেকে 
শিঙ্গাটা নিয়ে নেবেন । তারপর মালাকুল মউত এসে বলবেন, হে আমার প্রতিপালক! আপনার 
আরশ বহনকারিগণ মারা গেছেন। তা শুনে আল্লাহ্‌ তা'আলা বলবেন । যদিও কে বেঁচে আছে 
তা তিনিই সবচেয়ে ভালো জানেন-_ তাহলে আর কে বেঁচে আছে? তিনি বলবেন, বেঁচে 
আছেন আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর বেঁচে আছি আমি । তখন আল্লাহ্‌ তা'আলা 
বলবেন £ তুমিও আমার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি । আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ১২৭ 


করেছিলাম । অতএব, তুমিও মরে যাও । ফলে তিনিও মারা যাবেন তারপর অবশিষ্ট থাকবেন 
শুধু অদ্বিতীয় পরাক্রমশালী এক ও অমুখাপেক্ষী সত্তা, যিনি কাউকে জন্য দেননি এবং যাকে কেউ 
জন্ম দেয়নি, যার তুল্য কেউ নেই, যিনি প্রথমে যেমন ছিলেন, পরেও তেমনি থাকবেন । 

ইমাম তাবারানী, ইব্‌ন জারীর এবং বায়হাকী (র) এ হাদীসটি সবিস্তারে বর্ণনা করেছেন । 
আর হাফিজ আবূ মূসা আল-মাদীনী ‘আত-তিওয়ালাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তার 
বর্ণনায় কিছু অতিরিক্ত বিরল কথাও আছে। তাহলো “আল্লাহ্‌ তা'আলা বলবেন ঃ তুমি আমার 
সৃষ্টিসমূহের একটি সৃষ্টি । তোমাকে আমি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম । অতএব, তুমি 
এমনভাবে মরে যাও, যারপর আর কখনো তুমি জীবিত হবে না৷” 

কুরআনে যে সব ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে; প্রাচীন যুগের বিপুল সংখ্যক 
আলিমের মতে তাদের মধ্যে হার্নত এবং মারতও রয়েছেন। এদের কাহিনী সম্পর্কে বেশ কিছু 
রিওয়ায়েত বর্ণিত হয়েছে, যার বেশির ভাগই ইসরাঙঈলী বর্ণনা । 

ইমাম আহমদ (র) এ প্রসংগে ইব্ন উমর (রা) থেকে একটি মারফ্‌ হাদীস বর্ণনা করেছেন 
এবং ইব্ন হিব্বান তার ‘তাকাসীম’ গ্রস্ছে তাকে সহীহ বলে মন্তব্য করেছেন। তবে আমার মতে, 
বৰ্ণনাটির বিশুদ্ধতায় সন্দেহের অবকাশ রয়েছে । হাদীসটি আবদুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর উপর 
মওকৃফ হওয়াই অধিকতর যুক্তিসংগত । সম্ভবত এটি তিনি কা'ব আহবার থেকে গ্রহণ করেছেন, 
যেমন পরে এর আলোচনা আসছে । উক্ত বর্ণনায় আছে যে, যুহরা তাদের সামনে সেরা সুন্দরী 
রমণীরূপে আত্মপ্রকাশ করেছিল। 

আলী ইব্‌ন আব্বাস ও ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত আছে যে, যুহরা একজন রমণী ছিল। 
হারত ও মারূত তার নিকট কুপ্রস্তাব দিলে ইসমে আ'‘জম শিক্ষা দানের শর্তারোপ করে এবং 
তারা তাকে তা শিখিয়ে দেন। তখন সে তা পাঠ করে আকাশে উঠে যায় এবং (শুক্র) গ্রহের 
রূপ ধারণ করে। 

হাকিম (র) তীর মুসতাদরাকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, সে যুগে এমন 
একজন রূপসী রমণী ছিল, নারী সমাজে তার রূপ ছিল ঠিক নক্ষত্র জগতে যুহরার রূপের ন্যায় ৷ 
যুহরা সম্পর্কে বর্ণিত পাঠগুলোর মধ্যে এটিই সর্বোত্তম ৷ | 

কেউ কেউ বলেন, হারূত-মারূতের কাহিনীটি ইদরীস (আ)-এর আমলে ঘটেছিল । আবার 
কেউ ব্লেন, এটা সুলায়মান ইব্‌ন দাউদের আমলের ঘটনা ৷ তাফসীরে আমরা এ কথাটি উল্লেখ 
করেছি । 
মোটকথা, এসব হচ্ছে ইসরাঈলী বর্ণনা । কা'ব আহবার হলেন এর উৎস । যেমন আবদুর 
রায্যাক তাঁর তাফসীর গ্রন্থে কা'ব আহবার সুত্রে কাহিনীটি বর্ণনা করেছেন। আর সনদের দিক 
থেকে এটি বিশুদ্ধতর । আল্লাহই সর্বজ্ঞ । 

তাছাড়া কেউ কেউ বলেন £ 43049 5398 0 sll ste U3 as 

এ আয়াত দ্বারা জিনদের দু'টি গোত্রকে বুঝানো হয়েছে। ইব্‌ন হায্্‌ম (র) এ অভিমত ব্যক্ত 
করেছেন। তবে এ অভিমতটি একটি বিরল ও কপট কল্পিত অভিমত । 


http://IslamiBoi.wordpress.com 


১২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবার কেউ কেউ (| / 05" ন 4, যের যোগে পড়েছেন এবং হারুত ও 
মারতকে ইরানের সানীপ্থা দু'জন লোক বলে অভিহিত করেছেন । এটা যাহ্‌হাকের অভিমত । 

আবার কারো কারো মতে এরা দু'জন আকাশের ফেরেশতা । কিন্তু আল্লাহর পূর্ব নির্ধারণ 
অনুযায়ী তাদের এ দশা হয়েছে, যা বর্ণিত হয়েছে যদি তা সঠিক হয়ে থাকে, তবে তাদের 
ঘটনা ইবলীসের ঘটনার সাথে তুল্য হবে, যদি ইবলীস ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে । 
কিন্তু বিশুদ্ধতর কথা হলো, ইবলীস জিনদের অন্তর্ভুক্ত । এর আলোচন! পরে আসছে । | 

হাদীসে যেসব ফেরেশতার নাম এসেছে তন্মধ্যে মুনকার ও নাকীর অন্যতম । বিভিন্ন 
হাদীসে কবরের সওয়াল প্রসঙ্গে তাদের আলোচনা প্রসিদ্ধি লাভ করেছে। আমরা tres 
1 £5 3ু। এ আয়াতের ব্যাখ্যায় তা আলোচনা করেছি। | 


এরা দু'জন কবরের পরীক্ষক ৷ মৃত ব্যক্তিকে তার কবরে তার রব, দীন ও নবী সম্পর্কে প্রশ্ন 
করার দায়িত্বে এঁরা নিয়োজিত ৷ এঁরা সৎকর্মশীল ও পাপাচারীদের পরীক্ষা নিয়ে থাকেন। এঁরা 
নীল রঙের, ভয়ংকর বড় বড় দাত, ভয়ানক আকৃতি ও ভয়ংকর গর্জন বিশিষ্ট । আল্লাহ আমাদের 
কবরের আযাব থেকে রক্ষা করুন এবং ঈমানের অটল বাণী দ্বারা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন! 
আমীন!! 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, উরওয়া বলেন, উম্মুল মুমিনীন আয়েশা (রা) একদিন 
নবী করীম (সা)-কে বললেন £ঃ আপনার উপর উহুদের দিনের চাইতে কঠিনতর কোনদিন 
এসেছে কি? উত্তরে নবী করীম (সা) বললেন £ তোমার সম্পর্দায় থেকে আমি যে আচরণ 
পেয়েছি তন্মধ্যে আকাবার (তায়েফের) দিনের আচরণটি ছিল কঠোরতম ৷ সেদিন আমি ইব্ন 
আব্দ য়ালীল ইব্‌ন আবৃদ কিলাল-এর নিকট আমার দাওয়াত পেশ করলাম । কিন্তু সে আমার 
দাওয়াতে কোন সাড়াই দিল না । ফলে আমি বিষণ্ন মুখে ফিরে আসি এবং করনুছ ছাআলিবে 
পৌছা পৰ্যন্ত আমার হুশই ছিল না । সেখানে পৌঁছার পর উপর দিকে মাথা তুলে দেখতে পেলাম 
যে, একখণ্ড মেঘ আমার উপর ছায়াপাত রেখেছে। সেদিকে তাকিয়ে আমি তার মধ্যে 
জিবরাঈল (আ)-কে দেখতে পাই । তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আপনার সম্পুদায় 
আপনাকে যা বলেছে এবং যে জবাব দিয়েছে আল্লাহ তা শুনেছেন। তিনি আপনার নিকট 
পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে প্রেরণ করেছেন, যাতে আপনি তাকে তাদের 
ব্যাপারে যা ইচ্ছা আদেশ করেন । তখন পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিয়ে বললেন, হে 
মুহাম্মদ! আপনি যদি বলেন তা’হলে এ দু'পাহাড় চাপা দিয়ে ওদেরকে খতম করে দেই জবাবে 
নবী করীম (সা) বললেন ঃ “বরং আমি আশা করি যে, আল্লাহ তাদের গুরস থেকে এমন প্রজন্ 
সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না!" 
ইমাম মুসলিম (র) ইব্‌ন ওহাবের হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


পরিচ্ছেদ 


আল্লাহ্‌ তা'আলা যেসব উদ্দেশ্যে ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন সেদিক থেকে 
ফেরেশতাগণ কয়েক ভাগে বিভক্ত । তন্মধ্যে একদল হলেন আরশ বহনকারী ৷ উপরে তাদের 
সম্পর্কে আলোচনা হয়েছে। আরেক দল হলেন কারবীয়্যুন ফেরেশতাগণ । আরশের চতুর্পার্শ্বে 
এঁদের অবস্থান । আরশ বহনকারীদের মত এরাও বিশেষ মর্যাদার অধিকারী এবং নৈকটযপ্রাপ্ত 
ফেরেশতা । যেমন আল্লাহ্‌ তা'আলা বলে $ 

BAL cattdidy art LEE Bhi Att 

Et (ঈসা) মাসীহ আল্লাহর বান্দা হওয়াকে হেয় জ্ঞান করে না এবং ঘনিষ্ঠ 
ফেরেশতাগণও নয়। (৪ £ ১৭২) 

জিবরাঈল এবং মীকাঈল (আ)-ও তাদেরই অন্তর্ভুক্ত । আল্লাহ তাদের সম্পর্কে উল্লেখ 
করেছেন যে, তারা অনুপস্থিতিতে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন । যেমন আল্লাহ 


/ 
A EL: st SW GAS AL ADZ ‘A ARKALEA E85 NL ARAL 
HEAL Ole UAT AS IS Sis US [ie Ee sy 
Oy MARL UGG EB (7A Ko He 


ET OOOO? EA 


IAL Pa AR Fu 1dr aia 2 SBOE prs xl ss 
cl ull 2853 es 3319 tps G2 ee LS ELEY bos 
7 TG 2 AS 

£4 A AL / PA 
ESR S032 ht SS SG. PELs ronal 


ball yall 2 LSS 

অর্থাৎ--এবং তারা মু'মিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক! 
তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী । অতএব, যারা তাওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি 
তাদেরকে ক্ষমা কর এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর । 

হে আমাদের প্রতিপালক! তুমি তাদেরকে দাখিল কর স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি 
তাদেরকে দিয়েছ এবং তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম 
করেছে তাদেরকেও ৷ তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় । এবং তুমি তাদেরকে শাস্তি থেকে রক্ষা 
কর, সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে, তাকে তো অনুগ্রহই করবে। এটাই তো মহা 
সাফল্য । (৪০ £ ৭-৯) 

আর তারা এমন পূৃত-পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার কারণে তারা তাদেরকে 
ভালো-বাসেন, যারা এ গুণে গুণান্বিত। যেমন হাদীসে মহানবী (সা) বলেছেন $ 


+ Jas ells el dal JG Al eS CY all less! 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৭ 


http://IslamiBoi.wordpress.com 


১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ-- কোন ব্যক্তি তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দু'আ করলে ফেরেশতারা 
বলেন, আমীন, আর তোমার জন্যও তাই হোক । 
আরেক দল হলেন সাত আকাশে বসবাসকারী ফেরেশতা ৷ তারা রাত-দিন ও সকাল-সন্ধ্যা 
Kid nik LN LE 
SIE UA PN SILL 
অর্থা-ডারা রাতদিন তাঁর পরিরতা ও মহিমা ঘোষণা করে ডারালমিলা কর নী! 
(২১ ৪ ২০) 
ফেরেশতাদের কেউ কেউ সর্বদা রুক্‌ অবস্থায় আছেন, কেউ কেউ আছেন দণ্ডায়মান আর 
কেউ কেউ সিজদারত। আরেক দল আছেন যারা দলে দলে পালাক্রমে প্রত্যহ সত্তর হাজার 
বায়তুল মা‘মূরে গমনাগমন করেন। একবার যারা আসেন তারা পুনরায় আর সেখানে 
আসেন না। 


আরেক দল আছেন যাঁরা জান্নাতসমূহের দায়িত্বে রয়েছেন। জান্নাতীদের সম্মান প্রদর্শনের 
ব্যবস্থাপনা, তাতে বসবাসকারীদের এমন পোশাক-পরিচ্ছদ, বাসস্থান ও খাদ্য-পানীয় ইত্যাদির 
আয়োজন করাও তাদের দায়িত্‌ যা কোন চোখ দেখেনি, কোন কান যা শুনেনি এবং কোন 
মানুষের হৃদয়ে যার কল্পনাও আসেনি ৷ উল্লেখ্য যে, জার্বাতের দায়িত্বে নিযুক্ত ফেরেশতার নাম 
রিদওয়ান । বিভিন্ন হাদীসে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। 


আবার কতিপয় ফেরেশতা জাহান্নামের দায়িত্বেও নিযুক্ত রয়েছেন তারা হলেন যাবানিয়া । 
এঁদের মধ্যে উনিশজন হলেন নেতৃস্থানীয় । আর জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার 
নাম মালিক ৷ জাহান্নামের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাদের তিনিই প্রধান । নিচের আয়াতগুলোতে 
FI inl 


HEL EGA ER en EE Fr 


A 


Sh 04; 
salad 
অর্থাৎ--জাহান্নামীরা তার প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা কর, 

LD Fo EL EV HA 88৯) 


ttf /- { 


ESE TEN ELE UE EET t: HIE ai BU 3 


A 


অর্থাৎ-তারা চিৎকার করে বলবে, হে মালিক! তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ 
করে দিন! সে বলবে, তোমরা তো এভাবেই থাকবে । 


আল্লাহ বলবেন, আমি তো তোমাদের নিকট সত্য পৌছিয়েছিলাম, কিন্তু তোমাদের 
অধিকাংশই ছিল সত্য-বিমুখ। (৪৩ £ ৭৭-৭৮) 


LAPIALD AL andrdel atu LAI nl LL Ns AAS 


aI ils URE bie is Al 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩১ 

অর্থাৎ-_তাতে নিয়োজিত আছে নিৰ্মম হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা অমান্য 

করে না আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। 
(৬৬ ৪৬) 

NARA (4 C/ ARTA: SOE FT AE zh ET FAL 

/ f/ L) A A EAE A Rn UE Fe: 

os ‘1 43,0 Lule a Ss fi Sat 13048 Soli CECA Sf 


pe SEARLE LUSH ET Si LS IG ML 
4 fas ape Sutin gst ie Ue A ns 
Fl AY / A AA 

ES PRAT 

অর্থাৎ_-_তার তত্ত্বাবধানে আছে উনিশজন প্রহরী । আমি ফেরেশতাদেরকে করেছি 

জাহান্নামের প্রহরী । কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে 
কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবিগণ 
সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলবে, আল্লাহ 
এ অভিনব উক্তি দ্বারা কী বুঝাতে চেয়েছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং 


যাকে ইচ্ছা পথ-নির্দেশ করেন । তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন । 
(৭৪8 £ ৩০-৩১) 


আবার এদেরই উপর আদম সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত । যেমন আল্লাহ 
তা'আলা বলেন £$ 


HL LEAL SG AR I SSH FL SE Sz UL 
SAUL LY ails af LOSE LUIOLY. LL BL 
LE ib Ll SEL HL 0 Oy. dil 
JSS il sdb 2 Rl us ARIE RSA a 
অর্থাৎ তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে তা প্রকাশ করে, রাত্রিতে যে 
আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে, তারা সমভাবে আল্লাহর গোচরে 
রয়েছে। 


মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে 
তার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না 
তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা 
করেন তবে তা রদ করবার কেউ নেই এবং তিনি ব্যতীত তাদের কোন অভিভাবক নেই । 
(১৩ ৪ ১০-১১) 

ওয়ালিবী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে বর্ণনা করেন যে, তিনি বলেন, 


ul EE £34241 এ আয়াতে £44} দ্বারা ফেরেশতাগণকে বুঝানো হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইকরিমা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে বর্ণনা করেন যে, ১০ ১৪৮i, 
<! অৰ্থ ফেরেশতাগণ তাকে তার সম্মুখে ও পশ্চাতে রক্ষণাবেক্ষণ করে থাকেন। পরে 
আল্লাহর সিদ্ধান্ত এসে পড়লে তারা সরে পড়েন। 

মুজাহিদ (র) বলেন, প্রতি বান্দার জন্যে তার নিদ্রায় ও জাগরণে জিন, মানব ও হিংস্‌ জন্তু 
থেকে রক্ষণাবেক্ষণের জন্য একজন করে ফেরেশতা নিয়োজিত আছেন । কেউ তার ক্ষতি করতে 
আসলে ফেরেশতা বলেন, সরে যাও। তবে কোন ক্ষেত্রে আল্লাহর অনুমতি থাকলে তার সে 
ক্ষতি হয়েই যায় । 

আবু উসামা (রা) বলেন, প্রত্যেক মানুষের সঙ্গে এমন একজন ফেরেশতা আছেন যিনি তার 
হেফাজতের দায়িত্ব পালন করেন । অবশেষে তিনি তাকে তাকদীরের হাতে সোপর্দ করেন। 

আবূ মিজলায (রা) বলেন, এক ব্যক্তি আলী (রা)-এর নিকট এসে বলল, মুরাদ গোত্রের 
কিছু লোক আপনাকে হত্যা করার উদ্যোগ নিয়েছে। একথা শুনে তিনি বললেন, নিশ্চয় প্রত্যেক 
ব্যক্তির সাথে দু'জন করে ফেরেশতা আছেন; যারা এমন বিষয় থেকে তাকে রক্ষণাবেক্ষণ 
করেন, যা তার তাকদীরে নেই । পরে যখন তাকদীর এসে যায় তখন তারা তার তাকদীরের 
হাতেই তাকে ছেড়ে দেন। নির্ধারিত আয়ু হচ্ছে এক সুরক্ষিত ঢালস্বর্নপ । 

আরেক দল ফেরেশতা আছেন, যারা বান্দার আমল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত ৷ যেমন 
আল্লাহ তা‘আলা বলেন $ 


Letts TOE ES iiss JUL 43 tall ok 
পর্ব €-রিণে ও বান বে ভারা করব নারির কর রাত ন কথাই উতর বরে ছা 
i Do RAT SG Lc MiG i LD A 
RUIN {4 SLU. ‘i 5 le 

অর্থাৎ অবশ্যই আছে তোমাদের জন্য তত্বাবধায়কগণ, সন্মানিত লিপিকরবৃন্দ, তারা জানে 
তোমরা যা কর । (৮২ ৪ ১০-১২) 

আবু হাতিম রাযী (র) তীর তাফসীরে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলেছেন £ তোমরা সন্মানিত লিপিকরবৃন্দকে সন্মান কর, যারা গোসল করতে থাকা 
অবস্থায় ও পেশাব-পায়খানা জনিত নাপাকী অবস্থা এ দু'টি অবস্থায় ব্যতীত তোমাদের থেকে 
বিচ্ছিন্ন হন না । অতএব, তোমাদের কেউ যখন গোসল করে তখন যেন সে দেয়াল কিংবা উট 
দ্বারা আড়াল করে নেয় অথবা তার কোন ভাই তাকে আড়াল করে রাখে । 

এ সূত্রে হাদীসটি মুরসাল ৷ বাষ্যার তার মুসনাদে জাফর ইব্ন সুলায়মান সূত্রে মুত্তাসাল 
পদ্ধতিতে হাদীসটি বর্ণনা করেছেন। 

‘আলকামা মুজাহিদ সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ আল্লাহ তোমাদেরকে বিবস্তু হতে নিষেধ করেন। অতএব, 
তোমরা লজ্জা করে চল আল্লাহকে এবং তোমাদের সঙ্গের সেসব সম্মানিত লিপিকরদেরকে যারা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৩ 


পেশাব-পায়খানা, জানাবত ও গোসলের সময় এ তিন অবস্থা ব্যতীত কখনো তোমাদের থেকে 
পৃথক হন না । তাই তোমাদের কেউ খোলা মাঠে গোসল করলে সে যেন তার কাপড় কিংবা 
দেয়াল বা তার উট দ্বারা আড়াল করে নেয় । 

ফেরেশতাগণকে সম্মান করার অর্থ হলো, তাদের ব্যাপারে লজ্জা করে চলা অর্থাৎ তাদের 
দ্বারা মন্দ আমল লিপিবদ্ধ করাবে না। কেননা, আল্লাহ তা'আলা তাদের সৃষ্টিতে এবং চারিত্রিক 
গুণাবলীতে তাদেরকে সম্মানিত করেছেন। 

সিহাহ, সুনান ও মাসানীদের বিভিন্ন গ্রন্থে তাদের মর্যাদা সম্পর্কে কিছু সংখ্যক সাহাবা কর্তৃক 
বর্ণিত বিশুদ্ধ হাদীসে আছে যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন £ “ফেরেশতাগণ সে ঘরে প্রবেশ 
করেন না যে ঘরে ছবি, কুকুর ও জুনুবী (গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি) রয়েছে। 

হযরত আলী (রা) থেকে আসিম (রা) বর্ণিত রিওয়ায়তে অতিরিক্ত শব্দ আছে এবং যে ঘরে 
প্রশ্রাব রয়েছে। 

আবূ সাঈদ (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত রাফি-এর এক বর্ণনায় আছে £ যে গৃহে ছবি 
কিংবা মূর্তি আছে সে গৃহে ফেরেশতা প্রবেশ করেন না। 

' আবু হুরায়রা (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত মুজাহিদের এক বর্ণনায় আছে ঃ ফেরেশতাগণ 
সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কুকুর বা মূর্তি আছে। 

যাকওয়ান আবূ সালিহ সাম্মাক-এর বর্ণনায় আছে যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলেছেন £ ফেরেশতাগণ সে দলের সঙ্গে থাকেন না, যাদের সাথে কুকুর বা ঘণ্টা থাকে । 
যুরারা ইব্‌ন আওযফার বর্ণনায় কেবল ঘণ্টার কথা উল্লেখিত হয়েছে। 

বায্যার (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ নিশ্চয় 
আল্লাহর ফেরেশতাগণ আদমের সন্তানদেরকে চিনেন (আমার ধারণা তিনি বলেছেন) এবং 
তাদের কার্যকলাপ সম্পর্কেও তারা জ্ঞাত । তাই কোন বান্দাকে আল্লাহর আনুগত্যের কোন কাজ 
করতে দেখলে তাকে নিয়ে তারা পরস্পর আলোচনা করেন এবং তার নাম-ধাম উল্লেখ করে 
বলেন, আজ রাতে অমুক ব্যক্তি সফল হয়েছে, আজ রাতে অমুক ব্যক্তি মুক্তি লাভ করেছে। 
পক্ষান্তরে কাউকে আল্লাহর অবাধ্যতামূলক কোন কাজ করতে দেখলে তারা তাকে নিয়ে 
পরস্পরে আলোচনা করেন এবং তার নাম-ধাম উল্লেখ করে বলেন, অমুক ব্যক্তি আজ রাতে 
ধ্বংস হয়েছে। 

এ বর্ণনাটিতে একজন দুর্বল রাবী রয়েছেন। ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ “ফেরেশতাগণ পালাক্রমে আগমন করে 
থাকেন। একদল আসেন রাতে, একদল আসেন দিনে এবং ফজর ও আসর নামাযে দুইদল 
একত্ৰিত হন ৷ তারপর যারা তোমাদের মধ্যে রাত যাপন করলেন, তারা আল্লাহর নিকট চলে 
যান । তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন-_ অথচ তিনিই সবচেয়ে ভালো জানেন 
আমার বান্দাদেরকে তোমরা কী অবস্থায় রেখে এসেছ ? জবাবে তারা বলেন, তাদেরকে রেখে 
এসেছি সালাতরত অবস্থায় আর তাদের নিকট যখন গিয়েছিলাম তখনও তারা সালাতরত 
অবস্থায় ছিল । 


http://IslamiBoi.wordpress.com 


১৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বর্ণনার শব্দমালা ঠিক এভাবেই ‘সৃষ্টির সূচনা’ অধ্যায়ে ইমাম বুখারী (র) এককভাবে 
বর্ণনা করেছেন । ইমাম বুখারী ও মুসলিম (র) তীদের সহীহ গ্রন্থদ্বয়ে ‘সূচনা’ ভিন্ন অন্য সূত্রেও 
এ হাদীসটি বর্ণনা করেছেন। 

বায্যার বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ “সংরক্ষণকারী 
ফেরেশতাদ্বয় দৈনিকের সংরক্ষিত আমলনামা আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পর তার শুরুতে 
ও শেষে ইসতিগফার (ক্ষমা প্রার্থনা) দেখতে পেয়ে তিনি বলেন ঃ লিপির দুই প্রান্তের মধ্যখানে 
যা আছে আমার বান্দার জন্য আমি তা ক্ষমা করে দিলাম । 

বাযযার বলেন, তাম্মাম ইব্‌ন নাজীহ এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। আর তার হাদীস 
সম্পর্কে বিভিন্ন হাদীসবেত্তার সমালোচনা থাকা সত্বেও তীর বর্ণিত হাদীস মোটামুটি গ্রহণযোগ্য । 

মোটকথা, প্রত্যেক মানুষের জন্য দু'জন করে হেফাজতেল্ন ফেরেশতা আছেন। একজন তার 
সম্মুখ থেকে ও একজন তার পেছন থেকে আল্লাহ্‌র আদেশে তাকে হেফাজত করে থাকেন । 
আবার প্রত্যেকের সংগে দু'জন করে লিপিকর ফেরেশতা আছেন। একজন ডানে ও একজন 
বামে । ডানের জন্য বামের জনের উপর কর্তৃত্‌ করেনা। 

hse Lay dS bp BASU LEIA es oat of 
এ আয়াতের (৫০ £ ১৮) ব্যাখ্যায় আমরা এ বিষয়টি আলোচনা করেছি । ইমাম 
আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 
AGL LAI AM LAL SN nis Lb 
অর্থাৎ__ তোমাদের প্রত্যেকের জন্যই একজন করে জিন সহচর ও ফেরেশতা সহচর 
দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। 

একথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আর আপনারও ? বললেন ঃ 

‘Nx lial lid shel 
অর্থাৎ-_“হ্যা আমারও কিন্তু আল্লাহ তার উপর আমাকে সাহায্য করেছেন । ফলে সে 
আমাকে মঙ্গল ছাড়া অন্য কিছুর আদেশ করে না । (মুসলিম শরীফ) 

এ ফেরেশতা সহচর এবং মানুষের সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত সহচর অভিন্ন না হওয়া 
বিচিত্র নয় । আলোচ্য হাদীসে সে সহচরের কথা বলা হয়েছে ,সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহর আদেশে 
কল্যাণ ও হেদায়েতের পথে পরিচালিত করার জন্য তিনি নিযুক্ত । যেমন শয়তান সহচর সংশ্লিষ্ট 
ব্যক্তিকে ধ্বংস ও বিভ্রান্ত করার চেষ্টায় নিয়োজিত । এতে সে চেষ্টার ক্রটি করে না । আল্লাহ্‌ 
যাকে রক্ষা করেন, সে-ই রক্ষা পায়। আল্লাহ্রই সাহায্য কাম্য ৷ 

ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
“জুম‘আর দিনে মসজিদের প্রতিটি দরজায় একদল ফেরেশতা অবস্থান নিয়ে আগস্তুকদের 
ধারাবাহিক তালিকা লিপিবদ্ধ করেন, তারপর ইমাম মিম্বরে বসে গেলে তারা লিপিসমূহ গুটিয়ে 
এসে খুতবা শুনতে থাকেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৫ 
সহীহ বুখারী ও মুসলিমে হাদীসটি অন্য সূত্রেও বর্ণিত হয়েছে । আল্লাহ তা'আলা বলেন ৪ 


ls / laf ALAS 


IES LS 

EE ES TUS iE EL HEE HEE CIEE Oe 
হয়। (১৭ ৪ ৭৮) 

CA HC ও নার গতা তাক লা গাকেগ| হবা লচ ছার 
হুরায়রা (রা) সূত্রে ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) $1 ১১ ০1345 
+9১4০ 5 ১১% 33 এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন £ “ফজরের সালাত রাতের 
ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ (একত্রে) প্রত্যক্ষ করে থাকেন৷” 

তিরমিযী, নাসাঈ ও ইব্ন মাজাহ্‌ (র) ও আসবাতের থেকে হাদীসটি বর্ণনা করেছেন এবং 
তিরমিযী হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। আমার মতে, হাদীসটি মুনকাতি 
পর্যায়ের । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন $ 
Cs 214 U9 m2 All Le se a! Bo a 

Ll Le A UT IS 3 LD SS 
অর্থাৎ--“একাকী সালাতের চাইতে জামাতের সালাতের ফযীলত পঁচিশ গুণ বেশি এবং 
রাতের ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ ফজরের সালাতে একত্রিত হয়ে থাকেন ৷” 


আবূ হুরায়রা (রা) বলেন, তোমাদের ইচ্ছে হলে 2441 61S EEE 
(১১44/4 আয়াতটি পাঠ করতে পার । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন $ 
Sill Lal lat Sli n duis 
অর্থাৎ--“কেউ তার স্ত্রীকে তার শয্যায় আহবান করার পর যদি সে তা প্রত্যাখ্যান করে আর 
স্বামী রাগাৰবিত অবস্থায় রাত কাটায় তাহলে ভোর পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে 
থাকেন৷” 


শুবা, আবূ হামযা, আবূ দাউদ এবং আবু মু‘আবিয়াও আ“মাশ (র) থেকে এর পরিপূরক 
হাদীস বর্ণনা করেছেন। 


সহীহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
Le UAE SSCL SelS ial Hels me SH ied LeYl Sal 13] 


http://IslamiBoi.wordpress.com 


১৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ_-“যখন ইমাম আমীন বলবে তখন তোমরাও আমীন বলবে ৷ কেননা, ফেরেশতাদের 
আমীন বলার সঙ্গে যার আমীন বলা একযোগে হয়; তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া 
হয়।” 


সহীহ বুখারীতে ইসমাঈল (র) সূত্রে বর্ণিত হাদীসটির পাঠ হলো ঃ 
ls at ol lal ISD ACL I mi play JG NS! 
LDS OAH Lil oi 
অর্থাৎ__ইমাম য়খন আমীন বলেন তখন আকাশে ফেরেশতারাও আমীন বলে । অতএব, 


ফেরেশতাদের আমীন বলার সঙ্গে যার আমীন বলা যোগ হয়; তার পূর্বের গুনাহসমূহ মাফ করে 
দেয়া হয়। 


ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
ul aldol lds os Sd Ul a LY JIG 1S 
CLD CAD DAE ISLA JS US Sly 
অর্থাৎ-_ইমাম যখন ১১২৯ ৮! <]| ৭ বলবে, তখন তোমরা বলবে, ] 9 ১১১ 


এ! কারণ যার কথা ফেরেশতাদের কথার সঙ্গে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ 
করে দেওয়া হবে। 


ইব্‌ন মাজাহ্‌ (র) ব্যতীত হাদীসের মশহুর ছয় কিতাবের সংকলকগণের অন্য সকলে ইমাম 

মালিকের সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 

' আবু হুরায়রা (রা) কিংবা আবূ সাঈদ (রা) সূত্রে (সন্দেহটি রাবী আমাশ-এর) ইমাম আহমদ 
(র) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন £ লিপিকর ফেরেশতাদের অতিরিক্ত আল্লাহর 
কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীময় ঘুরে বেড়ান। তারপর কোন জনগোষ্ঠীকে আল্লাহর 
যিকররত অবস্থায় পেলে তারা একে অপরকে ডেকে বলেন, এসো এখানেই তোমাদের বাঞ্ছিত 
বস্তু রয়েছে। তারপর তারা নিন্ন আকাশে চলে গেলে আল্লাহ তা'আলা জিজ্ঞেস করেন, আমার 
বান্দাদেরকে তোমরা কী কাজে রত রেখে এসেছ? জবাবে তারা বলেন, তাদেরকে আমরা 
আপনার প্রশংসা ও মাহাত্ম্য বর্ণনা এবং যিকররত রেখে এসেছি আল্লাহ বলেন, তারা কি 
আমাকে দেখেছে ? ফেরেশতাগণ বলেন, না। আল্লাহ বলেন, আমাকে তারা দেখলে কেমন 
হতো ? জবাবে তারা বলেন $ তারা যদি আপনাকে দেখত; তাহলে তারা আপনার প্রশংসা 
জ্ঞাপন, সাহায্য প্রার্থনা ও যিকর করায় আরো বেশি তৎপর হতো । বর্ণনাকারী বলেন, তখন 
আল্লাহ বলেন, তারা কী চায়? ফেরেশতাগণ বলেন ঃ তারা জান্নাত চায় ৷ 
৷ আল্লাহ বলেন, তা কি তারা দেখেছে ? ফেরেশতাগণ বলেন, জ্রী না.। আল্লাহ বলেন, তা 
যদি তারা দেখত তাহলে কেমন হতো ?,স্ক্লরাবে ফেরেশতারা বলেন £ যদি তারা তা দেখত 
তাহলে জান্নাত কামনায় ও তার অন্বেষণে তারা আরো বেশি তৎপর হতো । তারপর আল্লাহ 
বলবেন, তারা কোন্‌ বস্তু থেকে আশ্রয় চায় ? ফেরেশতারা বলেন ঃ জাহান্নাম থেকে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ 


আল্লাহ বলেন, তা কি তারা দেখেছে ? ফেরেশতাগণ বলেন £ জ্রী না । আল্লাহ বলেন, তা 
দেখলে কেমন হতো ? জবাবে তীরা বলেন £ দেখলে তীরা তা থেকে আরো অধিক পলায়নপর 
এবং আরো অধিক সন্ত্রস্ত হতো । বর্ণনাকারী বলেন, তারপর আল্লাহ বলেন, তোমাদেরকে আমি 
সাক্ষী রেখে বলছি যে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ৷ বর্ণনাকারী বলেন, তখন 
ফেরেশতারা বলেন, তাদের মধ্যে তো অমুক গুনাহগার ব্যক্তি আছে, যে এ উদ্দেশ্যে তাদের 
নিকট আসেনি, সে এসেছিল নিজের কোন প্রয়োজনে ৷ জবাবে আল্লাহ বলেন, ওরা এমনই এক 
সম্পৃদায়, তাদের কাছে যেই বসে, সে বঞ্চিত হয় না । বুখারী, মুসলিম, আহমদ (র) (ভিন্ন ভিন্ন 
সূত্রে) । 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ঃ 
SHA LEA ced LDAP nr LH PSE OE AD 
ui Eb ds m3. LS 2 ISL sl LI 
Hattie. Lidl b edu LHe 
MedNet liso Sus UMS 
& sic Cras HAAS Sallis sis Mle ys LSill 
cL © Eo MH Ue © el 3 
অর্থাৎ_--‘কেউ কোন মু’মিনের দুনিয়ার একটি সংকট দূর করে দিলে, আল্লাহ তার 
কিয়ামতের দিনের একটি সংকট দূর করে দেবেন। কেউ কোন মুসলমানের দোষ গোপন 
রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন মানুষ যতক্ষণ পর্যন্ত তার 
ভাইয়ের সাহায্যার্থে তৎপর থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করতে থাকেন। কেউ 
ইল্ম অন্বেষণের উদ্দেশ্যে পথ চললে তীর উসিলায় আল্লাহ তার জান্নাতের পথ সুগম করে 
দেন। কোন জনগোষ্ঠী যদি আল্লাহর কোন ঘরে বসে আল্লাহর কিতাব তিলাওয়াত করে ও 
পরস্পরে তার দারস দান করে, তাহলে তাদের উপর প্রশান্তি নেমে আসে, রহমত তাদেরকে 
আচ্ছাদিত করে নেয় ।. ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ্‌ তার 
নিকটস্থ ফেরেশতাদের সঙ্গে তাদের সম্পর্কে আলোচনা করেন। আর আমলে যে পিছিয়ে 
থাকবে; বংশের পরিচয় তাকে এগিয়ে নিতে পারবে না!’ মুসলিম (র) এ হাদীসটি রিওয়ায়ত 
করেছেন। . 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) ও আবূ সাঈদ (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
cls SLE YAU LIAL eS cll 
cede Cs A SSSy ES 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৮-- 


http://IslamiBoi.wordpress.com 


১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎঁ_-_কোথাও একদল লোক একত্রিত হয়ে আল্লাহর যিকর করলে ফেরেশতাগণ 
তাদেরকে বেষ্টন করে নেন, রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, তাদের উপর প্রশান্তি নাযিল 
হয় এবং আল্লাহ তার নিকটে যারা আছেন তাদের সাথে তাদের সম্পর্কে আলোচনা করেন। 
মুসলিম, তিরমিযী, ইব্‌ন মাজাহ্‌ (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম 
তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। এ মর্মে আরো বহু হাদীস রয়েছে। 
মুসনাদে ইমাম আহমদ ও সুনানের গ্রন্থ চতুষ্টয়ে আবুদ্দারদা (রা) থেকে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
‘ea lA sia Sl ls 
অর্থাৎ_-“ইল্‌ম অৱ্বেষণকারীর কাজে সন্তুষ্টি প্রকাশের জন্য ফেরেশতাগণ তাদের ডানা 
বিছিয়ে দেন।” অর্থাৎ তারা তাদের প্রতি বিনয় প্রকাশ করেন যেমন আল্লাহ তাআলা বলেন ৪ 
asd Utils Ld isl 
‘মমতাবশে তাদের (পিতা-মাতার) জন্য নম্তার পক্ষপুট অবনমিত করবে!’ (১৭ ৪ ২৪) 
অন্য আয়াতে আল্লাহ তা'আলা বলেন $ 
CER LSA As A 
তোরা অর দতৰ ডন ঢের রতি তরি নিন ২৩7 (২৬ ৪ ২১৫) 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
OL ml oe HLA AN ASL ASL al Sl 
অর্থাৎ “আল্লাহর এমন কিছু ফেরেশতা আছেন যাঁরা আমার নিকট আমার উন্মতের 
সালাম পৌছানোর জন্য পৃথিবীময় ঘুরে বেড়ান ৷” ইমাম নাসাঈ (র) হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণনা 
করেছেন। 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
miss bros rr ids 
AA 
“ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোয়াবিহীন 
আগুন থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে তা দ্বারা যা তোমাদেরকে বলা হয়েছে।” ইমাম 
মুসলিম (র)ও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। 
বলা বাহুল্য যে, ফেরেশতাগণের আলোচনা সম্পর্কিত বিপুল সংখ্যক হাদীস রয়েছে। 
এখানে আমরা ঠিক ততটুকু উল্লেখ করলাম, যতটুকুর আল্লাহ তাওফীক দান করেছেন । প্রশংসা 
সব তারই প্রাপ্য । 


http://IslamiBoi.wordpress.com 


পরিচ্ছেদ 


মানব জাতির উপর ফেরেশতাগণের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আলিমগণের মতভেদ রয়েছে। 
কালাম শান্ত্রের বিভিন্ন কিতাবেই এ মাস‘আলাটি বেশি পাওয়া যায়। এ মাস'আলায় মতবিরোধ 


হলো, মুতাযিলা ও তাদের সমমনা লোকদের সঙ্গে ৷ 

এ ব্যাপারে সর্বপ্রাচীন আলোচনা হাফিজ ইব্‌ন আসাকির-এর ইতিহাস গ্রন্থে আমি লক্ষ্য 
করেছি । তিনি উমায়্যা ইব্‌ন আমর ইব্ন সাঈদ ইব্‌ন আস-এর জীবনীতে উল্লেখ করেছেন যে, 
তিনি একদিন উমর ইব্‌ন আবদুল আযীয (র)-এর কোন এক মজলিসে উপস্থিত হন । তার 
নিকট তখন একদল লোক উপস্থিত ছিল। কথা প্রসঙ্গে খলীফা উমর (রা) বললেন, সচ্চরিত্র 
আদম সন্তান অপেক্ষা আল্লাহর নিকট সন্মানিত আর কেউ নেই এবং নিচের আয়াতটি দ্বারা তিনি 
প্রমাণ পেশ করেন $ 

HAE BL AE) EE lS 

অর্থাৎ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির শ্রেষ্। (৯৮ ৪ ৭) 

উমায়্যা ইব্‌ন আমর ইব্‌ন সাঈদ (র) তার সঙ্গে একমত পোষণ করেন । শুনে ইরাক ইব্‌ন 
উভয় জগতের সেবক এবং আল্লাহর নবীগণের নিকট প্রেরিত তার দূত ৷ নিচের আয়াতটি দ্বারা 
তিনি এর দলীল প্রদান করেন ঃ 


(ADL ALY AP lant Yr A 


be UIE SED LISS IY ILE sit Le USES Te HE at 
EE 

অর্থাৎ পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও এ জন্যই তোমাদের 
প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। (৭ ৪ ২০) 

তখন উমর ইব্‌ন আবদুল আযীয (র) মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাযীকে বললেন, হে আবূ 
হামযা! আপনি এ ব্যাপারে কী বলেন ? জবাবে তিনি বললেন $ আল্লাহ আদম (আ)-কে 
সম্মানিত করেছেন। তাকে তিনি নিজ কুদরতী হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে রূহ সঞ্চার 
করেছেন, তার সামনে ফেরেশতাদেরকে সিজদাবনত করিয়েছেন এবং তার সন্তানদের থেকে 
নবী-রাসূল বানিয়েছেন এবং যাদের কাছে ফেরেশতাগণ সাক্ষাৎ মানসে উপস্থিত হন । 


http://IslamiBoi.wordpress.com 


১৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মোটকথা, আবূ হামযা (র) মূল বিষয়ে উমর ইব্‌ন আবদুল আযীয (র)-এর সঙ্গে একমত 
ক যা কক লা পেশ করেছেন তাকে দুর্বল 


7 ALI LA 


আখ্যা দেন। তাহলো ঃ . SILEILL Nei SOG 

আৰত সাকা, ঈমান ও সৎকর্ম শুধু মানুষেরই বৈশিষ্ট্য নয়। কারণ, আল্লাহ 
তা'আলা 4, ৬৯০32১ বলে ফেরেশতাগণকেও ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। তদ্রপ জিন 
জাতিও ঈমানের গুণে গুণান্িত। যেমন তারা বলেছিল ঃ sl odd bil bly 
জমি আসয় বত রা নিচন্ক নাদ ভযলাম। তাতে ঈমান আনলাম ৷ (৭২ ঃ ১৩) 
ATA Ee UE NC TEE । (৭২ $১৪) 

আমার মতে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকে উসমান ইবন সাঈদ দারেমী (র) কর্তৃক 
বর্ণিত মারফ্‌ হাদীসটি এ মাসআলার সর্বাপেক্ষা উত্তম দলীল এবং হাদীসটি সহীহও বটে ৷ 
তাহলো রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ£ আল্লাহ তা'আলা জান্নাত সৃষ্টি করার পর ফেরেশতাগণ 
বললেন £ হে আমাদের প্রতিপালক!. আমাদের জন্যও এমনটি বানিয়ে দিন, তা থেকে আমরা 
পানাহার করব । কারণ, আদম সন্তানের জন্য আপনি দুনিয়া সৃষ্টি করেছেন। জবাবে আল্লাহ 
তাআলা বললেন £ আমি যাকে আমার নিজ কুদরতী হাতে সৃষ্টি করেছি তার পুণ্যবান 
সন্তানদেরকে কিছুতেই ওদের ন্যায় করব না, যাকে বলেছি, ‘হও আর সে হয়ে গেছে’ 

[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করণ] 


[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট কর্ণ] 


http://IslamiBoi.wordpress.com 


জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী 


আল্লাহ তা'আলা বলেন $ 
eo oie Cr SNORT STO 
-ULIS LS) 3 sn 

অর্থাৎ- মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনো মাটি থেকে এবং জিনকে 
সৃষ্টি করেছেন ধোয়াবিহীন অগ্নশিখা থেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের 
কোন্‌ অনুগ্রহ অস্বীকার করবে ? (৫৫ £ ১৪-১৬) 
TO EOC Sl UL Lt UALS GUY TG 0 

CAE 6 Ue 

অর্থাৎ- আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে এবং তার 
পূর্বে সৃষ্টি করেছি জিন লু-হাওয়ার আগুন থেকে (১৫ ৪ ২৬-২৭) 

ইবন আব্বাস (রা), ইক্রিমা, মুজাহিদ ও হাসান (র) প্রমুখ বলেন, 4 ৬ ০৬% 
অর্থ (441 53১০ ৩ অৰ্থাৎ অগ়নিস্ষুলিঙ্গের শীর্ষ প্রান্ত থেকে... । অন্য এক বঁণনায় আছে 
যে, 24 - 212 ১০ অৰ্থ <: «215 ৩০ অৰ্থাৎ তার নির্যাস ও সর্বোত্তম অং 
থেকে. .। আর “একটু আগে আমরা যুহরী, উরওয়া ও আয়েশা (রা) সূত্রে উল্লেখ করে এসেছি 
যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ ‘ফেরেশতাকুলকে নূর থেকে এবং জিন 
জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে সে উপাদান 
দ্বারা যার বিবরণ তোমাদেরকে দেয়া হয়েছে । (মুসলিম) 

বেশ কিছু তাফসীর বিশেষজ্ঞ বলেছেন যে, জিন জাতিকে আদম (আ)-এর পূর্বেই সৃষ্টি 
করা হয়। তাদের পূর্বে পৃথিবীতে হিন ও বিনদের (এরা জিনদেরই একটি সশ্পৃদায় বিশেষ) 
বসবাস ছিল। আল্লাহ্‌ তাআলা জিনদেরকে তাদের উপর বিজয়ী করলে তারা তাদের কতককে 
হত্যা করে এবং কতককে পৃথিবী থেকে নির্বাসন দেয়। তারপর নিজেরাই সেখানে বসবাস 
করতে শুরু করে। 


সুদ্দী (র) তার তাফসীরে ইব্‌ন আব্বাস (রা) ও ইব্‌ন মাসউদ (রা) প্রমুখ সাহাবা থেকে 
বর্ণনা করেন যে, আল্লাহ্‌ তা'আলা যা সৃষ্টি করতে চেয়েছিলেন তা সৃষ্টি করা শেষ করে আরশে 
সমাসীন হন। তারপর ইবলীসকে দুনিয়ার ফেরেশতাদের প্রধান নিযুক্ত করেন। ইবলীস 


http://IslamiBoi.wordpress.com 


১৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ফেরেশতাদেরই একটি গোত্রভুক্ত ছিল যাদেরকে জিন বলা হতো । তাদেরকে জিন নামে এজন্য 
অভিহিত করা হতো, কারণ তারা হলো জান্নাতের রক্ষীবাহিনী। ইবলীসও তার ফেরেশতাদের 
সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত । এক পর্যায়ে তার মনে এভাবের উদয় হয় যে, 
ফেরেশতাদের উপর আমার শ্রেষ্ঠত্‌ আছে বলেই তো আল্লাহ আমাকে এ ক্ষমতা দান করেছেন । 

যাহৃহাক (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, জিনরা যখন পৃথিবীতে বিপর্যয় 
সৃষ্টি করে ও রক্তপাত করে তখন আল্লাহ্‌ তা'আলা ইবলীসকে তাদের নিকট প্রেরণ করেন । তার 
সঙ্গে ছিল ফেরেশতাগণের একটি বাহিনী । তারা কতককে হত্যা করে এবং কতককে পৃথিবী 
থেকে তাড়িয়ে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেয় । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, পাপে লিপ্ত হওয়ার 
পূর্বে ইবলীসের নাম ছিল আযাযীল ৷ সে ছিল পৃথিবীর বাসিন্দা । অধ্যবসায় ও জ্ঞানের দিক 
থেকে ফেরেশতাদের মধ্যে সেই ছিল সকলের সেরা । সে যে সম্পৃদায়ের অন্তর্ভুক্ত ছিল 
তাদেরকে জিন বলা হয় । 

ইব্‌ন আবু হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, ইবলীসের নাম ছিল 
আযাযীল ৷ চার ডানাবিশিষ্ট ফেরেশতাগণের মধ্যে সে ছিল সকলের সেরা । হাজ্জাজ ও ইব্‌ন 
জুরায়েজের সূত্রে বর্ণিত আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেছেন, ইবলীস গোত্রের দিক থেকে 
আর সব ফেরেশতার চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন ও সন্মানিত ছিল। সে ছিল জান্নাতসমূহের 
রক্ষণাবেক্ষণকারী । তার হাতে ছিল নিম্ন আসমান ও পৃথিবীর কর্তৃত্ব । 


সালিহ (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন $£ ইবলীস আকাশ ও 
পৃথিবীর মধ্যবর্তী সব কিছু নিয়ন্ত্রণ করত । ইব্‌ন জারীর এ বর্ণনাটি উদ্ধৃত করেছেন । কাতাদা 
(র) সাঈদ ইব্ন মুসায়্যাব (র) থেকে বর্ণনা করেন যে, ইবলীস নিম্ন আকাশের ফেরেশতাগণের 
প্রধান ছিল। হাসান বসরী (র) বলেন, ইবলীস এক পলকের জন্যও ফেরেশতার দলভুক্ত ছিল 
না। সে হলো আদি জিন, যেমন আদম হলেন আদি মানব শাহর ইব্‌ন হাওশাব প্রমুখ বলেন, 
ইবলীস এসব জিনের একজন ছিল, যাদেরকে ফেরেশতাগণ বিতাড়িত করে দিয়েছিলেন। কিন্তু 
ইবলীসকে কয়েকজন ফেরেশতা বন্দী করে আকাশে নিয়ে যায়। ইব্‌ন জারীর (র) এ কথাটি 
বৰ্ণনা করেছেন। 

তারা বলেন, তারপর যখন আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করার সংকল্প করেন, 
যাতে পৃথিবীতে তিনি এবং পরে তার বংশধরগণ বসবাস করতে পারে এবং তিনি মাটি দ্বারা 
তার দেহাবয়ব তৈরি করেন, তখন জিনদের প্রধান এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী 
আযাযীল বা ইবলীস তার চারদিকে ঘুরতে শুরু করে। যখন সে দেখতে পেল যে, তা একটি 
শূন্য গর্ভ, মূর্তি । তখন সে আঁচ করতে পারল যে, এটি এমন একটি দেহাবয়ব যার আত্মসংযম 
থাকবে না। তারপর সে বলল, যদি তোমার উপর আমাকে ক্ষমতা দেওয়া হয়; তাহলে অবশ্যই 
আমি তোমাকে ধ্বংস করব আর যদি আমার উপর তোমাকে ক্ষমতা দেয়া হয়, তাহলে আমি 
অবশ্যই তোমার অবাধ্যতা করব । তারপর যখন আল্লাহ তা'আলা আদমের মধ্যে তার রূহের 
সঞ্চার করেন এবং তাকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে আদেশ দেন, তখন প্রবল 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৩ 


হিংসাবশে ইবলীস তাকে সিজদা করা থেকে বিরত থাকে এবং বলে, আমি তার চাইতে উত্তম । 
আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ ৷ আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি থেকে । এভাবে 
ইবলীস আল্লাহ্‌ তা'আলার আদেশ অমান্য করে এবং মহান প্রতিপালকের বিরুদ্ধে আপত্তি 
তোলে । সে ভুল যুক্তি প্রদর্শন করে তার প্রতিপালকের রহমত থেকে দূরে সরে যায় এবং 
ইবাদত করে যে মর্যাদা লাভ করেছিল তা থেকে বিচ্যুৎ হয়। উল্লেখ্য যে, ইবলীস 
ফেরেশতাগণের মতই ছিল বটে ৷ তবে সে ফেরেশতা জাতিভুক্ত ছিল না। কারণ সে হলো 
আগুনের সৃষ্টি আর ফেরেশতারা হলেন নূরের সৃষ্টি । এভাবে তার সর্বাধিক প্রয়োজনের মুহূর্তে 
তার প্রকৃতি তাকে প্রতারিত করে এবং সে তার মূলের দিকে ফিরে যায় । 
এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


Gd ASSMAN 


snail oe S98 fl EE) LENCE EE 


অর্থাৎ তখন আোরেশর্তানণ তকলেই একতে সদা করণ, কিন্তু ইবলীস করল না। সে 
সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল ৷ (১৫ 8 ৩০) 


es SNA SL LN Fs 
1 AE fA 91S tl s PSY LLL £ Lz LES 
) Et > 
/ 
Ls otf (at add A nl (Lb FLARE TAA AES ‘ 
ES A D2 0 CIA SA 
EL {A 
EM TTT EET TE REMOTE CEE 


কর, তখন সকলেই সিজদা করল ইবলীস ব্যতীত । সে জিনদের একজন, সে তার প্রতিপালকের 
আদেশ অমান্য করল । তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে 
অভিভাবকরূপে গ্রহণ করছ ? তারা তো তোমাদের শত্রু । জালিমদের এ বিনিময় কত নিকৃষ্ট! 
(১৮ £ ৫০) | 
অবশেষে ইবলীসকে উর্ধ্বজগত থেকে নামিয়ে দেয়া হয় এবং সেখানে কোনরকম বাস 
করতে পারে এতটুকু স্থানও তার জন্য হারাম করে দেয়া হয়। অগত্যা সে অপদস্থ লাঞ্ছিত 
ধিকৃত ও বিতাড়িত অবস্থায় পৃথিবীতে নেমে আসে ৷ সঙ্গে সঙ্গে তাকে এবং তার অনুসারী জিন 
ও মানুষের জন্য জাহান্নামের সতর্ক বাণী জানিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্বেও সে সকল পথে 
ও খঘীাটিতে আদম-সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চালায় । যেমন 
সে বলেছিল ঃ 
EEE |e ll AAI LICE NO ULNA I 
Sods Hb Ey a2 (LALLA AERATOR IREALL 
£1 ut sl . Y 1 y 
FCA BEPETEE ep CLES LL LAS JG SCL LL 
PENT RATES ET eC Sas EAL LLG be EOE 


LEAL AFA 2 


ai 3 ART US NEE TG 


http://IslamiBoi.wordpress.com 


১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
UL Ay SUL Cle Ld GL I WC GL 
/ A / A Sess 
অর্থাৎ সে বলল, বলুন- তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন কেন ? 
বংশধরকে কর্তৃত্বাধীন করে ফেলব । 

আল্লাহ্‌ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই তোমাদের 
সকলের শাস্তি - পূর্ণ শাস্তি । তোমার আহ্বানে তাদের মধ্যে যাকে পার তুমি পদস্থলিত কর, 
তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর এবং ধনে ও 
সন্তান-সম্ভুতিতে শরীক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও । শয়তান তাদেরকে যে 
প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র । 

আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই । কর্মবিধায়ক হিসেবে তোমার 
প্রতিপালকই যথেষ্ট । (১৭ £ ৬২-৬৫) 

পরে আদম (আ)-এর সৃষ্টির আলোচনায় আমরা কাহিনীটি বিস্তারিতভাবে উল্লেখ করব । 


সারকথা, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তারা আদম সন্তানদের মত পানাহার 
ও বংশ বিস্তার করে। তাদের কতক ঈমানদার ও কতক কাফির । 

SU ols SLA GLB 
is i CSE Si, A En 
CLs 3G. RO Els gt {SIL 
4 ton NE ee sett Oe EE EE / 
F 


“ na 


AY ‘ ff ( 2 y Ve £2 
NEA A nf ts vA 55231 Ra 
4 


/ 


LAS CEASA {AAV A 


A ” AS sd 


[ - 


HE Blt ; ts EU ER) LE 
অৰ্থাৎ কর বর, জানি তোহার/এতি অবঃ কর ছি মি এরদল। ডিন বার কনি 
পাঠ শুনছিল, যখন তারা তার নিকট উপস্থিত হলো তারা একে অপরকে বলতে লাগল, চুপ 
করে শুন! যখন কুরআন পাঠ সমাপ্ত হলো, তারা তাদের সম্পৃদায়ের নিকট সতর্ককারীরূপে ফিরে 
গেল। 
তারা বলেছিল, হে আমাদের সম্পৃ্দায়! আমরা এমন এক কিতাবের পাঠ শুনে এসেছি যা 
অবতীর্ণ হয়েছে মূসার পরে, যা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের 
দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়! আল্লাহ্র দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ 


এবং তার প্রতি বিশ্বাস স্থাপন কর, আল্লাহ্‌ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্মন্তুদ শাস্তি 
থেকে তোমাদের রক্ষা করবেন। 

কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর 
অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ্‌ ব্যতীত তাদের কোন সাহায্যকারী থাকবে না। 
তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। (৪৬ ৪ ২৯-৩২) 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
CL CEE TET Tl 


AA Ll Wh (uy / EZ 7 / 5 


afin ULL 0S Es. FAR 2 


td 


/, 
lors Lie 


“ 


2 (arb / 
EEE BIE LO EA 


SUE LE hi gE EG LD LE ST EUG. LL 
nl a0 Arr Pas dd fuafatt 
Ib lS. ES ASIA Sad S3 UE SHAT Ys SI, 


NAAN TAA AGA 1/7 Ld ELVA 


ES FA EET EU EDEL SIALib LS 


{A EAE SE 


A / 
4 GE i BE CELA TLE 


(2 EL STE ES dn 
ros oT BH 435 3 LU: ক S 
Lng EE 4 0, LL AS A 


S15 EC DIB EDS Sa Le CG oe ELT 


/ 
Welt rH MA Al, (A 


(NA ww 5 
el ily. TRE ET EE CTE BG 


rl 


A 

Ae LEI TELS GU IG SL SL LS. OTR 
EM ALA ye Left A 

9 LEE Ul held, SSL os eet 

4 KAA KE MRE Fe Ea 

1A 4 Al A Ed A IL PEE / HEE 


oe EE ‘AME ie cls AL ty 


অর্থাৎঁ বল, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ দিয়ে 
শুনেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ-নির্দেশ করে, 
ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরিক 
স্থির করব না। 


এবং নিশ্চয় সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা; তিনি গ্রহণ করেননি কোন পত্নী অথবা 
কোন সন্তান। এবং যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত, 
অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৯-- 


http://IslamiBoi.wordpress.com 


১৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর যে কতিপয় মানুষ কতক জিনের শরণ নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে 
দিত। আর জিনরা বলেছিল, তোমাদের মত মানুষও মনে করে যে, মৃত্যুর পর আল্লাহ কাউকেও 
পুনরুথিত করবেন না। 

এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর 
প্রহরী ও উন্ধাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ, আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন খাটিতে সংবাদ 
শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য 
প্রস্তুত জলন্ত উন্ধাপিণ্ডের সম্মুখীন হয়। 

আমরা জানি না জগদ্বাসীর অমঙ্গলই অভিপ্রেত, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন 
করার ইচ্ছা রাখেন । এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক তার ব্যতিক্রম, আমরা 
ছিলাম বিভিন্ন পথের অনুসারী; এখন আমরা বুঝেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ্‌কে পরাভূত 
করতে পারব না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারবনা: 

আমরা যখন পথ-নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম । যে ব্যক্তি 
তার প্রতিপালকের প্রতি বিশ্বাস করে তার কোন ক্ষতি ও কোন অন্যায়ের আশংকা থাকবে না । 
আমাদের কতক আত্মসমর্পণকারী, এবং কতক সীমালজ্ঘনকারী ৷ যারা আত্মসমর্পণ করে তারা 
সুনিশ্চিতভাবে সত্য পথ বেছে লয়। অপরপক্ষে সীমালংঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন! 

তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তাদেরকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ 
করতাম, যা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতাম । যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে 
বিমুখ হয়, তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন । (৭২ ৪ ১-১৭) 

সূরা আহকাফের শেষে আমরা এ সূরাটির তাফসীর এবং পূর্ণ কাহিনী উল্লেখ করেছি এবং 
সেখানে এ সংক্রান্ত হাদীসসমূহও উল্লেখ করেছি । 

এরা ছিল নাসীবীন-এর জিনদের একটি দল । কোন কোন বর্ণনা মতে, তারা ছিল বুসরার 
জিন । রাসূলুল্লাহ (সা) মন্ধাভূমির ‘বৎনে নাখলা'য় তার সঙ্গীদের নিয়ে দাড়িয়ে নামায 
পড়ছিলেন। এ সময় তারা তীর নিকট দিয়ে অতিক্রমকালে থেমে মনোযোগ সহকারে তার 
কুরআন তিলাওয়াত শুনতে থাকে । তারপর রাসূলুল্লাহ (সা) তাদের নিয়ে সারারাত ধরে বৈঠক 
করেন। এ সময় তারা রাসূলুল্লাহ (সা)-কে তার আদেশ-নিষেধ সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন 
করে। তারা তাকে খাদ্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাদেরকে বললেন $ যেসব হাড়ের উপর 
আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেগুলোকে তোমরা গোশতে পরিপূর্ণ পাবে । আর গোবর মাত্রই 
তোমাদের জীব-জানোয়ারের খাদ্য । আর নবী করীম (সা) এ দুটো বস্তু দ্বারা ইসতিনজঞা করতে 
নিষেধ করে বলেছেন ৪ এ দু'টো বস্তু তোমাদের ভাইদের (জিনের) খাদ্য । এবং রাস্তায় পেশাব 
করতে তিনি নিষেধ করেছেন। কারণ, তা জিনদের আবাসস্থল । রাসূলুল্লাহ (সা) তীদেরকে সূরা 
আররাহমান পাঠ করে শুনান। যখনই তিনি 5:4 (4%: 54 (তবে তোমাদের 
পর্তিগালকের কোন নিয়ামত:তোযর অরীক ছ কারে এ আয়ত *ঠ করতেনজারি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ 


বলতো, ১২]! ০3 ০4১ ৬১ ৩53 ১০০ ০) 5১ __"হে আমাদের প্রতিপালক! 
তোমার কোন অবদানই আমরা অস্বীকার করি না। প্রশংসা তো সব তোমারই প্রাপ্য ৷' 

পরবর্তীতে নবী করীম (সা) যখন লোকদেরকে এ সূরাটি পাঠ করে শুনান আর তারা নিশ্চুপ 

বসে থাকে, তখন তিনি এ ব্যাপারে জিনদের প্রশংসা করে বললেন ঃ$ “উত্তরদানে তারা 
তোমাদের চেয়ে উত্তম ছিল । যতবারই আমি তাদের নিকট SUE Cet ys 
আয়াতটি পাঠ করেছি ততবারই তারা বলেছিল এ; ০১৫১ ৬,১ ETON ET 
১২২]! ’হে আমাদের প্রপালক! তোমার কোন নিয়ামতই আমরা অস্বীকার করি না৷ প্রশংসা 
তো সব তোমারই প্রাপ্য । ইমাম তিরমিযী (র) যুবায়র (রা) সূত্রে এবং ইব্‌ন জারীর (র) ও 
বাষ্যার (র) ইব্‌ন উমর (রা) সুত্রে হাদীসটি বর্ণনা করেছেন । 

মুমিন জিনদের ব্যাপারে এ মতভেদ আছে যে, তারা কি জান্নাতে প্রবেশ করবে, না কি 
তাদের পুরস্কার শুধু এ-ই হবে যে, তাদেরকে আগুন দ্বারা শাস্তি দেয়া হবে না ? তবে সঠিক কথা 
হলো, তারা জান্নাতে প্রবেশ করবে । কুরআনের বক্তব্যের ব্যাপ্তিই এর প্রমাণ ৷ তাছাড়া আল্লাহ্‌ 
তা'আলা বলেনঃ 

PR ERE NE AEE EE 
SEIS LS) Ni GL - 2 0 tle A ৬] 

EE CE 2 NEE i ON COME ER CSUN EO 
দু'টো জান্নাত । সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ অনুগ্রহ অস্বীকার করবে? 
(৫৫ $ ৪৬) 

এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা জান্নাতের কথা উল্লেখ করে জিনদের প্রতি তার অনুগ্রহের 
কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কাজেই তারা জান্নাত না পাওয়ার হলে আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে নেয়ামত দানের ওয়াদার কথা উল্লেখই করতেন না । এ ব্যাপারে এ দলীলটিই যথেষ্ট । 

ইমাম বুখরী (র) বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী (রা) রাবী আবদুল্লাহকে বলেন, আমি 
তোমাকে দেখতে পাচ্ছি যে, তুমি ছাগল ও মুক্ত প্রান্তর পছন্দ কর । অতএব, যখন তুমি তোমার 
বকরীর পালে ও মাঠে-ময়দানে থাকবে, তখন উচ্চৈঃস্বরে আযান দেবে। কারণ জিন, মানুষ ও 
অন্য বস্তু যে-ই মুআয্যিনের শব্দ শুনতে পায়, কিয়ামতের দিন সে-ই তার পক্ষে সাক্ষ্য দেবে। 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ (সা) থেকে শুনেছি । (বুখারী) 

পক্ষান্তরে জিনদের মধ্যে যারা কাফির, শয়তান এদেরই অন্তর্ভুক্ত । আর তাদের প্রধান নেতা 
হলো মানব জাতির আদি পিতা আদম (আ)-এর শত্রু ইবলীস । আল্লাহ্‌ তা'আলা তাকে এবং 
তার বংশধরকে আদম (আ) ও তার বংশধরের উপর ক্ষমতা দান করেছেন এবং যারা তার প্রতি 
ঈমান আনবে, তার রাসূলগণকে বিশ্বাস করবে ও তার শরীয়াতের অনুসরণ করবে; তিনি 
Lido is VA AAW SCs Das 

Ls US as BULLE UL Ble Sl 

অৰ্থাৎ জামার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই ৷ কর্মবিধায়ক হিলেরে তোমার 

প্রতিপালকই যথেষ্ট । (১৭ ৪ ৬৫) 


http://IslamiBoi.wordpress.com 


১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
অন্য অ য়াতে তিনি বলেন ৪ 
LA. AS 5 A ZndD LCG AALS LP AL HE 
LS $2 0A OL Hk eh res Se 
A oA ARIAL LCRA AMIEL 


gs 0 Alle 


অর্থাৎ- তাদের সম্বন্ধে ইবলীস তার ETON 1 0 EOE 
মু'মিন দল ব্যতীত সকলেই তার অনুসরণ করল; তাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল 
না। কারা আখিরাতে বিশ্বাসী এবং কারা তাতে সন্দিহান তা প্রকাশ করে দেয়াই ছিল তার 
উদ্দেশ্য । তোমার প্রতিপালক সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক (৩৪ ৪ ২০-২১) 


অন্যত্র আল্লাহ তা'আলা বলেন ঃ 
L LPS bs 
2432 EAR ft 4 ALi 
ER era DL ET nn: sl 
5 FE 4 RE YY Ll Me AR AS 72 


It 
Ge ALD 
Es LI EL 


L22 


অর্থাৎ হে নবী জা লরতেন বহোক বিছ এদুর বাকল 
তোমাদের পিতা-মাতাকে সে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল, তাদের লজ্জাস্থান দেখাবার জন্য 
বিবস্ত্র করেছিল । সে নিজে এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখে যে, তোমরা 
তাদেরকে দেখতে পাও না, যারা ঈমান আনে না শয়তানকে আমি তাদের অভিভাবক করেছি । 


/ 
Ld te / 
AA Jol AARLL A AL A A AANA AL LAL AD 
LES WL SEOs i dc 0S HN TREO HOE FT SIN AEN 
/ Fe 1 ADL ‘ /e i RAR AOL FY AJL, 
ish Ef oe 030) SILI! oe i ls SL 
| wh # / 
FLY AD LA | LAL [2 = ্‌ 
h rE 4 ্ ' Stee SEH dL Lop I 
1 A EE Fn 7A FLL 
7 
A EOE LACH LAL. Cts 00% ty 
5 ROT IE EEO ER 
বব LAL ALA Et (APA A (as 
/ A L 7 A 2s € IAL 
pti ES / RPE ETL Ee wd ASS if 
GAL {ao Lh un APFA 


AIEEE 
stale ley. 
/ 


A 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ 
// LA ELS A Ee $ 
0 2 Ee Zn 


অর্থাৎ স্বরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, সং ছাচে-ঢালা 
শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করছি। তারপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার 


মধ্যে আমার রূহ্‌ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো। 

তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করল কিন্তু ইবলীস করল না, সে সিজদাকারীদের 
অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল । আল্লাহ বললেন, হে ইবলীস! তোমার কি হলো যে, তুমি 
সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। 

সে বলল, আপনি ছাচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি 
তাকে সিজদা করবার নই । তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি 
বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল'লা‘নত । 

সে বলল, হে আমার প্রতিপালক! পুনরুথ্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন । তিনি 
বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে, অবধারিত সময় 
উপস্থিত হওয়ার দিন পর্যন্ত ৷ 

সে বলল, হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে বিপথগামী করলেন তজ্জন্য আমি 
পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে শোভন করে তুলব এবং আমি তাদের সকলকেই 
বিপথগামী করব, তবে তাদের মধ্যে তোমার নির্বাচিত বান্দাদেরকে নয় । 

আল্লাহ বললেন, এটাই আমার নিকট পৌছানোর সরল পথ, বিভ্রান্তদের মধ্যে যারা তোমার 
অনুসরণ করবে তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা থাকবে না । অবশ্যই 
তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে জাহান্নাম; তার সাতটি দরজা আছে__ প্রতি 
দরজার জন্য পৃথক পৃথক দল আছে। (১৫ ৪£ ২৮-৪৪) 

এ কাহিনী আল্লাহ্‌ তা'আলা সূরা বাকারা, আ‘রাফ, ইসরা, তা-হা ও সা'দ-এ উল্লেখ 
করেছেন । আমার তাফসীরের কিতাবে যথাস্থানে সে সব বিষয়ে আমি আলোচনা করেছি । সকল 
প্রশংসা আল্লাহরই প্রাপ্য । আর আদম (আ)-এর কাহিনীতেও তা উপস্থাপন করব, 
ইনশাআল্লাহ । 

মোটকথা, আল্লাহ্‌ তা'আলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ইবলীসকে কিয়ামত 
দিবস পর্যন্ত অবকাশ প্রদান করেন। 

VAIL al hs 


IF Ad I ABN LAAAL fA Ow LAL LE ES 
EE RO Sls 


A 
EG AL nt fe A OGL As 
অর্থাৎ- তাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিলি কৰি HE 2 এবং 


কারা তাতে সন্দিহান তা প্রকাশ করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য । তোমার প্রতিপালক সর্ব 
বিষয়ের তত্ত্বাবধায়ক ৷ (৩৪ £ ২১) 


http://IslamiBoi.wordpress.com 


১৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


॥ অন্যত্র তিনি বলেন ঃ 

LOA AAD IAF AZ LI! PALS LL 02 2 AL 
ATLL A PRE ৰ il Cd lbs JG 
AALS A A L/L APIALS £1 1A A ALL te fC i 
TONE UE Rs ° 


7d FAX A | LAL ss CC AZ LA AF A 


HCE AY 


GE 
Ni 
K 
ন 
EE 


Gr da, afl Lanvwtl 
ME Mi MEE DE 

অর্থাৎ যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে 
প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি । আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি 
তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি । আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল 
না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া 
দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা নিজেদের প্রতি 
দোষারোপ কর । আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার 
উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে তার 
সাথে আমার কোন সম্পর্ক নেই ৷ জালিমদের জন্য তো মর্মন্ুদ শাস্তি আছেই ৷ যারা ঈমান আনে 
ও সৎকর্ম করে তাদের দাখিল করা হবে জান্নাতে- যার পাদদেশে নদী প্রবাহিত । সেখানে তারা 
স্থায়ী হবে তাদের প্রতিপালকের অনুমতিক্ৰমে । সেখানে তাদের অভিবাদন হবে সালাম ৷ (১৪ ৪ 
২২-২৩) 

ফলকথা, কুরআনের ভাষ্য অনুযায়ী ইবলীস এখনো জীবিত এবং কিয়ামতের দিন পর্যন্ত 
অবকাশপ্রাপ্ত । তার প্রতি আল্লাহর লা*নত বর্ষিত হোক । সমুদ্র পৃষ্ঠে তার একটি সিংহাসন আছে 
আর তাতে সমাসীন হয়ে সে তার বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মাঝে অনিষ্ট করে এবং 
বিপর্যয় বাধায় । তবে আল্লাহ্‌ তা'আলা আগেই বলে রেখেছেন $ 
bua ul sl 25.1 15< 51 শয়তানের কৌশল অবশ্যই দুর্বল । (৪ £ ৭৬) 

মহাপাপের আগে ইবলীসের নাম ছিল আযাযীল ৷ নাক্কাশ বলেন, তার উপনাম হলো আবূ 
কারদূস। আর এ জন্যই নবী করীম (সা) যখন ইব্ন সায়াদকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি 
দেখতে পাও ? সে বলেছিল, আমি পানির উপর একটি সিংহাসন দেখতে পাই । তখন নবী 
করীম (সা) তাকে বলেছিলেন, ‘তুই লাঞ্ছিত হ, তুই কিছুতেই তোর নির্ধারিত সীমা ডিংগাতে 
পারবি না।' মোটকথা, নবী করীম (সা) এ কথা বুঝতে পেরেছিলেন যে, তার 
ভবিষ্যদ্বাণীসমূহের শক্তি হলো সেই শয়তানের প্রদত্ত । যার সিংহাসন সমুদ্রের উপর বিছানো 
বলে সে দেখে থাকে। আর এজন্যই নবী করীম (সা) বলেছিলেন, তুই লাঞ্চিত হ। কিছুতেই 
তুই তোর সীমা ডিংগাতে পারবি না। অর্থাৎ কোন রকমেই তুই তোর হীন ও তুচ্ছ মর্যাদা 
অতিক্ৰম করতে পারবি না । 


Nb- 


http://IslamiBo0i.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ 


ইবলীসের সিংহাসন সমুদ্রের উপর অবস্থিত হওয়ার প্রমাণ হলো, ইমাম আহমদ (র)-এর 
হাদীস । তাতে জাবির ইব্‌ন আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ ইবলীসের সিংহাসন 
হলো সমুদ্রের উপর ৷ প্রত্যহ সে তার বিভিন্ন বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মধ্যে হাঙ্গামা 
সৃষ্টি করে থাকে। মানুষের জন্য সেরা ফেতনা সৃষ্টি করে যে অনুচর, ইবলীসের নিকট মর্যাদায় 
সে সকলের চাইতে সেরা । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেছেন, আমি 
রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, ইবলীসের সিংহাসন হলো সমুদ্রের উপর । সে তার 
বাহিনীসমূহ প্রেরণ করে, যারা জনসমাজে হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায় । ফেৎনা সৃষ্টিতে যে তাদের 
সেরা, তার কাছে সে-ই সকলের বড় ৷ এ সূত্রে ইমাম আহমদ (র) এককভাবে হাদীসটি বর্ণনা 
করেছেন। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) সূত্রে ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সা) ইব্ন সায়াদকে জিজ্ঞেস করলেন, তুমি কী দেখতে পাও ? সে বলল, আমি 
পানির উপর কিংবা (বলল) সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে 
আছে কয়েকটি সাপ । রাসূলুল্লাহ (সা) বললেন, ওটাই ইবলীসের সিংহাসন ৷ 

ইমাম আহমদ (র) ‘মুসনাদে আবু সাঈদ'-এ বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) ইব্‌ন সায়াদকে বললেন, তুমি কী দেখতে পাচ্ছ ? ইব্‌ন সায়াদ বলল, আমি 
সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে আছে সর্পরাজি ৷ একথা শুনে 
রাসূলুল্লাহ (সা) বললেন £ ও যথার্থ বলেছে ওটাই ইবলীসের সিংহাসন । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন £ঃ 
“শয়তান এ ব্যাপারে নিরাশ যে, সালাত আদায়কারীরা তার ইবাদত করবে । কিন্তু পরস্পরে 

ইমাম মুসলিম (র) জাবির (রা) সূত্রে বর্ণিত আ'মাশের হাদীস থেকে বর্ণনা করেন যে, নবী 
করীম (সা) বলেন £ “শয়তান তার সিংহাসনকে পানির উপর স্থাপন করে। তারপর জনসমাজে 
তার বাহিনীসমূহ প্রেরণ করে। তার দৃষ্টিতে ফেৎনা সৃষ্টি করায় যে যত বড়, মর্যাদায় সে তার 
তত বেশি নৈকট্যের অধিকারী । তাদের কেউ একজন আসে আর বলে যে, আমি অমুকের 
পেছনে লেগেই থাকি। অবশেষে তাকে এমন অবস্থায় রেখে এসেছি যে, সে এমন এমন জঘন্য 
কথা বলে বেড়াচ্ছে। একথা শুনে ইবলীস বলে-- না, আল্লাহর শপথ! তুমি কিছুই করনি। 
আবার আরেকজন এসে বলে-- আমি অমুক ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েই তবে ছেড়েছি । 
রাসুলুল্লাহ (সা) বলেন, একথা শুনে শয়তান তাকে কাছে টেনে আনে আর বলে, ০০ 222 
কত উত্তম কাজই না তুমি করেছো! এক বর্ণনায় ১*:-এর নূনকে ফাতহা দ্বারা পড়া হয়েছে। 
যার অর্থ ৪1১৫১ 5০.5.5 এ॥3 ৩০ ০ অর্থাৎ তুমি মর্যাদা পাওয়ার উপযুক্ত 
বটে! আবার কাসরা দ্বারা পড়ার কথাও আছে । 

আমাদের শায়খ আবুল হাজ্জাজ প্রথমটিকে সমর্থন করে তীকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহই 
সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


১৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ হাদীসটি আমরা «০55 3 240 6 ০ £2477 এ আয়াতের ব্যাখ্যায় 
এনেছি । আয়াতটির অর্থ হলো, শয়তানদের থেকে লন্ধ যাদু-গানুষ-শয়তান হোক বা জিন- 
শয়তান-_দু'ই পরম আপনজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হওয়াই তার পরিণতি । এজন্যই শয়তান 
সে ব্যক্তির চেষ্টা-সাধনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে, যার দ্বারা এ কাজ সাধিত হয় । 
মোটকথা, আল্লাহ যাকে নিন্দা করেছেন, ইবলীস করে তার প্রশংসা এবং যার প্রতি আল্লাহ্‌ হন 
কষ্ট, শয়তান হয় তার প্রতি প্রসন্ন । তার প্রতি আল্লাহর লা‘নত! 

এদিকে আল্লাহ তা‘আলা বিভিন্ন প্রকার অনিষ্ট__সেগুলোর মাধ্যমসমূহ এবং সেগুলোর 
অশুভ পরিণাম থেকে রক্ষার উপায় হিসেবে ফালাক ও নাস দু'টো সূরা নাধিল করেছেন। 
বিশেষত সূরা নাস যার মর্ম হলো ঃ 

“বল, আমি শরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের 
নিকট আত্মগোপনকারী কুমন্তরণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের 
মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে ৷” (১১৪ ৪ ১-৬) 

সহীহ্‌ বুখারী ও মুসলিমে আনাস (রা) সূত্রে এবং সহীহ্‌ বুখারীতে হুসায়ন কন্যা সাফিয়া 
"(র) সূত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, শয়তান আদম সন্তানের শিরায় শিরায় 
চলাচল করে থাকে। 

হাকিম আবূ ইয়া‘লা' আল-মূসিলী বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন $ শয়তান আদম সন্তানের হৃৎপিণ্ডের উপর তার নাকের অগ্রভাগ স্থাপন করে আছে । 
যদি আদম সন্তান আল্লাহকে স্মরণ করে তাহলে শয়তান পিছিয়ে যায়। আর যদি সে আল্লাহকে 
বিস্তৃত হয়, তাহলে শয়তান তার হৃদয়কে কজা করে নেয়। এটাই হলো, sll 
৩৪% !। বা আত্মগোপনব্যরীর কুমন্ত্রণা ৷ উল্লেখ্য, যেভাবে আল্লাহর (মৌখিক) যিকর অন্তর 
থেকে শয়তানকে বিতাড়িত করে, ঠিক সেভাবে তা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় । 
ভুলে যাওয়া ব্যক্তিকেও স্মরণ করিয়ে দেয়। যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ 


‘যদি তুমি ভুলে যাও, তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে ।' (১৮ $৪ ২৪) 
il -এর সঙ্গী তাকে বলেছিলেন ৪ 


CUE BLUE IAAL 


* 8555 w End i 
অর্থাৎ শয়তানই তার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল । (১৮ ৪ ৬৩) 


WIA PAAD Orta 


অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন ৪ 4S SEG SEN BLLG 

অর্থাৎ- শয়তান তাকে তার প্রভুর নিকট তার বিষয় বলার কথা ভুলিয়ে দিল (১২ ৪ 8২) 

অর্থাৎ ইউসুফ (আ) যখন সাকীকে বলেছিলেন যে, তুমি তোমার মনিবের নিকট আমার 
কথা বলবে, সে তার মনিব বাদশাহ্র নিকট তা বলতে ভুলে গিয়েছিল । আর এ ভুলে যাওয়াটা 
ছিল শয়তানের পক্ষ থেকে ৷ ফলে ইউসুফ (জা) কয়েক বছর কারাগারে অবরুদ্ধ থাকেন। এ 


OFA, ILO FA 


জন্যই আল্লাহ তা'আলা পরে বলেন ৪ 21 84 36819 ত 4 5 96 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৩ 


অর্থাৎ- দু'জন কারাবন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হলো সে 
বলল, ..... । (ইউসুফ £ ৪৫) 
A অৰ্থাৎ 5 {2% দীৰ্ঘকাল পরে। আবার কেউ কেউ 3% {£, এর অর্থ 
করেছেন _- ESE অর্থাৎ ভুলে যাওয়ার পর । আর এই যে আমরা বললাম, সে লোকটি. 
ভুলে গিয়েছিল: সে হলো সাকী; দু’'অভিমতের মধ্যে এটাই সঠিক কথা । তাফসীরে আমরা একে 
সপ্রমাণ বর্ণনা করেছি। আল্লাহই সর্বজ্ঞ । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আসিম (র) বলেন যে, আমি আবু তামীমা (র) কে 
রাসুলুল্লাহ (সা)-এর সওয়ারীতে তার পেছনে উপবেশনকারী এক ব্যক্তি থেকে বর্ণনা করতে 
শুনেছি যে, একদিন নবী করীম (সা)-কে নিয়ে তার গাধা হোৌচট খায় । তখন আমি বললাম, 
শয়তান বদনজর করেছে। আমার একথা শুনে নবী করীম (সা) বললেন £ শয়তান বদনজর 
করেছে, বলো না । কেননা, যখন তুমি বলবে শয়তান বদনজর করেছে; তখন সে গর্বিত হয়ে 
যাবে আর বলবে; আমার শক্তি দ্বারা আমি তাকে ধরাশায়ী করেছি। আর যখন তুমি বলবে, 
‘বিসমিল্লাহ’ তখন ছোট হতে হতে সে মাছির ন্যায় হয়ে যায়। এ হাদীসটি কেবল ইমাম 
আহমদই বর্ণনা করেছেন। এর সনদ উত্তম । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
তোমাদের কেউ মসজিদে এলে শয়তান মানুষকে এভাবে বশীভূত করে, যেভাবে কেউ তার 
বাহনকে শাস্ত করে একান্তে বসার ন্যায়, তারপর তাকে লাগাম পরিয়ে দেয় । 

আবু হুরায়রা (রা) বলেন, লক্ষ্য করলে তোমরা তা দেখতে পাবে। শয়তান যাকে 
কোণঠাসা করে, দেখবে সে নত হয়ে কেবল আল্লাহকে স্মরণ করতে থাকে । আর যাকে লাগাম 
পরায় সে মুখ খুলে হা করে বসে থাকে- আল্লাহ্র যিকর করে না। ইমাম আহমদ (র) 
এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ 
“বদনজর যে হয়ে থাকে তা সত্য ৷ তাতে শয়তান ও বনী আদমের হিংসা বিদ্যমান থাকে ।” 

তার আরেক বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার মনে এমন এমন কল্পনা জাগ্রত হয় যে, তা ব্যক্ত 
করার চাইতে আকাশ থেকে পড়ে যাওয়াই আমার নিকট শ্রেয় মনে হয় । শুনে নবী করীম (সা) 
বললেন £ “আল্লাহু আকবার । সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি শয়তানের চক্রান্তকে কুমন্ত্রণায় 
পরিণত করে দিয়েছেন ।” 

ইমাম আবূ দাউদ ও নাসাঈ (র) মানসূর-এর হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন । 
নাসঈ এবং আ’মাশ হযরত আবূ যর (রা) সুূত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন 
“শয়তান তোমাদের এক একজনের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি 
করেছে ? শেষ পর্যন্ত বলে যে, তোমার রবকে কে সৃষ্টি করেছে ? সুতরাং কেউ এ পরিস্থিতির 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২০ 


http://IslamiBoi.wordpress.com 


১৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সম্মুখীন হলে যেন সে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে এবং এখানেই ক্ষান্ত দেয়। ইমাম মুসলিম 
(র) লায়ছ, যুহরী ও হিশামের হাদীস থেকে, পরের দুজন উরওয়া থেকে হাদীসটি বর্ণনা 
করেছেন। 


মা 
0 {n% ত 
INE SEB BSL ALLEL SIS 
{Pn oe 
3 
অর্থাৎ- যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা 
আত্মসচেতন হয় এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। (৭ ৪ ২০১) 
অন্য আয়াতে আল্লাছ তা আলা বলেন ৪ 
Af 2 A / Lh t 
ul Lo slg. HLL Ela isl LE 
APL 
‘usr: 


অর্থাৎ- বল, হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা 
থেকে। হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি 
থেকে । (২৩ $ ৯৭-৯৮) 

অন্যত্র মহান আল্লাহ বলেন ৪ 

IA fA (Gb ~ Lf 1G ntl LOLA 
ঢ় i ul. EEL AT TT 

EM EEE OE CEE NE 2 FS REE OUEO CREA © 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ । (৭ 8 ২০০) 

আরেক জায়গায় তিনি বলেন ঃ 
/ AMC / 
MN sh glia bp lit itt dem) 

f 7 et ‘ru (4 OE A 

‘Gnd AP r He ma 
Ce Hl © ER 

অর্থাৎ যখন তুমি কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে তুমি আল্লাহর শরণ 
নেবে । যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকেরই উপর নির্ভর করে তাদের উপর তার 
আধিপত্য নেই ৷ তার আধিপত্য তো কেবল তাদেরই উপর যাকে অভিভাবকরূপে গ্রহণ করে 
এবং যারা আল্লাহ্র শরীক করে। (১৬ £ ৯৮ - ১০০) 

ইমাম আহমদ (র) ও সুনান সংকলকগণ আবূ সাঈদ (রা) সূত্রে বর্ণিত আবুল 
মুতাওয়াক্কিল-এর হাদীস থেকে বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলতেন £ 


issih roll ml dl Ob St 


) ১ 


" 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ 


অর্থাৎঁ আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের হামায, নাফাখ ও 
নাফাছ থেকে আশ্রয় প্রার্থনা করি । 

জুবায়র ইব্‌ন মুতইম, আবৃল্লাহ ইব্‌ন মাসউদ (রা) এবং আবূ উমামা বাহিলীর বর্ণনা 
থেকেও এরূপ পাওয়া যায়। আর হাদীসে এর এরূপ ব্যাখ্যা করা হয়েছে যে, ১), অর্থ হচ্ছে 
শয়তান কর্তৃক শ্বাসরুদ্ধকরণ বা কাবু করা 4৯; তার অহংকার আর <4 তার কাব্য । 

সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, আনাস (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) যখন 
শৌচাগারে প্রবেশ করতেন তখন তিনি বলতেন ৪ 

lala te dsl 

অর্থাৎঁ “আমি আল্লাহর নিকট ৩,২ ও = থেকে আশ্রয় চাই ।” বহু সংখ্যক 
আলিম বলেছেন, রাসূলুল্লাহ (সা) পুরুষ শয়তান ও মহিলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা 
করেছেন। (অর্থাৎ- তাদের মতে ৩.২ অর্থ পুরুষ শয়তানের দল ও =, অর্থ মহিলা 
শয়তানের দল) । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
কেউ পায়খানায় গেলে সে যেন আড়াল করে নেয় ৷ যদি সে মাটিকে স্তূপীকৃত করা ব্যতীত অন্য 
কিছু না পায় তবে যেন তা-ই করে তা পেছনে রেখে বসে কারণ, শয়তান আদম সন্তানের 
নিতম্ব নিয়ে খেলা করে। যে ব্যক্তি এরূপ করে সে ভালো করবে আর একান্ত তা না পারলে 
ক্ষতি নেই । ইমাম আবূ দাউদ ও ইব্ন মাজাহ্‌ ছাওর ইব্‌ন য়াধীদ-এর হাদীস থেকে এ হাদীছসট 
বৰ্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, সুলায়মান ইব্‌ন সুরাদ বলেছেন, নবী করীম (সা) -এর 
দরবারে দু'জন লোক একে অপরকে গালাগাল করে। আমরা তখন তার নিকট বসা ছিলাম । 
দেখলাম, ওদের একজন তার সঙ্গীকে এমন রাগান্বিত হয়ে গালাগাল করছে যে, তার চেহারা 
লাল হয়ে গেছে। তা দেখে নবী করীম (সা) বললেন £ আমি অবশ্য এমন একটি কথা জানি, 
যদি সে তা বলে তাহলে তার রাগ দূরীভূত হবে৷ যদি সে বলে ঃ 


nb PANSY 


A slit 2 MG isl 

‘আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই ৷' একথা শুনে উপস্থিত 
লোকজন লোকটিকে বলল, তুমি কি শুনছ না নবী করীম (সা) কি বলছেন ? উত্তরে সে বলল, 
‘আমি পাগল নই ৷’ ইমাম মুসলিম, আবূ দাউদ এবং নাসাঈও আমাশ থেকে বিভিন্ন সূত্রে 
হাদীসটি বর্ণনা করেছেন। 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
‘তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে। কারণ শয়তান বাম হাতে পানাহার করে 
থাকে ।’ এ সনদে এটা ইমাম বুখারী ও মুসলিমের শর্তে উত্তীর্ণ । আর সহীহ বুখারীতে এ 
হাদীসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ “যে 
ব্যক্তি তার বাম হাতে আহার করে, তার সঙ্গে শয়তান আহার করে আর যে ব্যক্তি তার বাম 
হাতে পান করে শয়তানও তার সঙ্গে পান করে।” 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু যিয়াদ তাহ্‌হান (র) বলেন, আমি আবু হুরায়রা 
(রা)-কে বলতে শুনেছি যে, নবী করীম (সা) এক ব্যক্তিকে দাড়িয়ে পান করতে দেখে তাকে 
বললেন $ বমি কর । লোকটি বলল, কেন ? নবী করীম (সা) বললেন, “তুমি কি এতে খুশী হবে 
যে, তোমার সঙ্গে বিড়াল পান করুক ? সে বলল, জ্বী না। তখন নবী করীম (সা) বললেন ৪ 
কিন্তু তোমার সঙ্গে তো এমন এক প্রাণী পান করেছে, যে বিড়ালের চাইতেও নিকৃষ্ট অর্থাৎ 
শয়তান । এ সূত্রে ইমাম আহমদ (র) এককভাবেই হাদীসটি বর্ণনা করেছেন । 

তিনি আবু হুরায়রা (রা) সূত্রে আরও বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ ‘যে ব্যক্তি দাড়িয়ে 
পান করে, যদি সে জানত তার পেটে কি আছে, তাহলে অবশ্যই সে ইচ্ছে করে বমি করত’ এ 
হাদীসটি ভিন্ন সূত্রেও বর্ণিত হয়েছে। 

ইমাম আহমদ (রর) বর্ণনা করেন, আবদুল্লাহ ইব্ন যুবায়র জাবির (রা)-কে জিজ্ঞেস 
করেছিলেন যে, আপনি কি নবী করীম (সা)-কে একথা বলতে শুনেছেন যে, মানুষ ঘরে 
প্রবেশকালে এবং আহারের সময় ‘বিসমিল্লাহ’ বললে শয়তান তার সঙ্গীদেরকে বলে, এখানে 
তোমাদের থাকাও নেই, খাবারও নেই ৷ আর প্রবেশকালে বিসমিল্লাহ্‌ না বললে শয়তান বলে, 
তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেছ এবং আহারের সময় ‘বিসমিল্লাহ’ না বললে শয়তান 
বলে, তোমরা রাত যাপনের জায়গা এবং রাতের খাবার পেয়ে গেছ ? জবাবে জাবির (রা) 
বললেন, হ্যা । : 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন £ 
সূর্যোদয়কালে যখন তার প্রান্তদেশ দেখা যায়, তখন পুরোপুরি তা উদিত না হওয়া পর্যন্ত 
তোমরা সালাত স্থগিত রাখ এবং যখন সূর্য অস্ত যেতে থাকে তা পুরোপুরি না ডুবা পর্যন্ত সালাত 
স্থগিত রাখ। আর সূর্যের উদয় ও অস্তকে তোমরা নামাযের সময় সাব্যস্ত করো না । কারণ সুর্য 
শয়তানের দু’ শিং-এর মধ্যবর্তী স্থানে উদিত হয়ে থাকে ইমাম মুসলিম এবং নাসাঈও হাদীসটি 
বৰ্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে 
দেখেছি যে, তিনি পূর্বদিকে ইশারা করে বলেছিলেন $ শুনে রেখ, ফেতনা এখানে, ফেতনা 
এখানে, যেখান থেকে শয়তানের শিং আত্মপ্রকাশ করে থাকে । 


আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ্‌ শরীফে আছে যে, রাসূলুল্লাহ (সা) রৌদ্র.ও 
ছায়ার মাঝখানে বসতে নিষেধ করে বলেছেন; তা হলো শয়তানের মজলিস ৷ হাদীস বিশারদগণ 
এর কয়েকটি অর্থের উল্লেখ করেছেন। তন্মধ্যে সর্বোত্তম হলো এই যে, যেহেতু অভিজ্ঞতায় 
দেখা গেছে যে, এরূপ স্থানে বসলে অঙ্গ সৌষ্ঠব নষ্ট হয়, তাই শয়তান তা পছন্দ করে। কেননা, 
তার নিজের অবয়বই কুৎসিত । আর এটা সর্বজন বেদিত ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ 


NAHARELY 


এজন্যই আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ ১ 2333 alk 
অর্থাৎ- তার (জাহান্নামের তলদেশ থেকে উদ্‌গত যাক্কুম বৃক্ষের) মোচা যেন শয়তানের 
মাথা । (৩৭ $ ৬৫) 


সঠিক কথা হলো, আয়াতে শয়তান বলতে শয়তানই বুঝানো হয়েছে- এক শ্রেণীর গাছ নয় 
যেমন কোন কোন তাফসীরবিদের ধারণা আল্লাহ্‌ই সর্বজ্ঞ ৷ কেননা, স্বতঃস্ফর্তভাবেই মানুষের 


মনে এ বদ্ধমূল ধারণা রয়েছে যে, শয়তান কদর্যতার এবং ফেরেশতাগণ সৌন্দর্যের আধার । 
Fn? COLL A324 


আর এজন্যই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ SC ৩5245 {L১ তার মোচা 
যেন শয়তানের মাথা । 


পক্ষান্তরে ইউসুফ (আ)-এর রূপ দেখে মহিলাগণ বলেছিল ৪ 
Bn 62 AME k 


LKUL Gh by dh Ce all Sal 
অর্থাৎঁ-অদভ্ভুত আল্লাহর মাহাত্ম্য! এতো মানুষ নয় এতো এক মহিমান্বিত 
ফেরেশ্তা। (১২৪৩১) 
ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, নবী করীম (সা) বলেছেন ৪ “রাত 
যখন ছায়াপাত করে তখন তোমরা তোমাদের শিশু-কিশোরদেরকে ঘরে আটকে রাখবে ৷ কারণ 
শয়তানগণ এ সময়ে ছড়িয়ে পড়ে । তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে 
দেবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম নেবে । বাতি নিভিয়ে দেবে ও আল্লাহর নাম উচ্চারণ 
করবে, পানপাত্রের মুখ বেঁধে রাখবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে এবং বরতন ঢেকে রাখবে 
ও আল্লাহর নাম উচ্চারণ করবে । তার উপর কিছু একটা ফেলে রেখে হলেও তা করবে ।” 
ইমাম আহমদ (র) ইয়াহয়া ও ইব্ন জুরায়জের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তার 
বর্ণনায় আছে [5০১১১ 3 ১৮১ ১৪ শয়তান বন্ধ জিনিস খুলতে পারে না । 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
“তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দাও, বরতনগুলো ঢেকে রাখ, পানপাত্রগুলোর মুখ 
বেধে রাখ এবং বাতিগুলো নিভিয়ে দাও । কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, ঢাকনা 
উন্ক্ত করে না এবং বন্ধন খুলে না, আর ইঁদুর তো বসবাসকারীদেরসহ ঘরে আগুনই ধরিয়ে 
দেয় ।” 
ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন £ 
আপন স্ত্রীগমনকালে তোমাদের কেউ যদি বলে £ 
Sb sli 29 sled bia ll 
‘হে আল্লাহ! আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখ এবং আমাকে তুমি যা দান করেছ, 
তা থেকে শয়তানকে দূরে রাখ ।' তাহলে এ মিলনে তাদের কোন সন্তান জন্মালে শয়তান তার 
ক্ষতি করতে পারে না এবং তার উপর তার আধিপত্য বিস্তার করতে পারে না। 
হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। আরেকটি রিওয়ায়তে ঈষৎ পরিবর্তনসহ উক্ত দু'আর 
পূর্বে বিসমিল্লাহ শব্দটি অতিরিক্ত এসেছে। ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা 


http://IslamiBoi.wordpress.com 


১৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ ‘তোমাদের কেউ ঘুমালে শয়তান তার মাথার 
পশ্চাৎভাগে তিনটি গিঁট দেয় । প্রতিটি গিঁট দেওয়ার সময় সে বলে, দীর্ঘ রাত আছে তুমি ঘুমাও! 
যদি সে জেগে ওঠার পর আল্লাহকে স্মরণ করে, তাহলে একটি গিঁট খুলে যায় । তারপর যদি ওযু 
করে তাহলে আরেকটি গিঁট খুলে যায়। তারপর যদি সে সালাত আদায় করে তাহলে .সবক’টি 
গিঁটই খুলে যায়। ফলে সে প্রফুল্ল ও প্রশান্ত চিত্তে সকালে ওঠে ৷ অন্যথায় সে সকালে ওঠে 
কলুষিত মন ও অলস দেহ নিয়ে । 


ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে ওঠে এবং ওযূ করতে যায় তখন সে যেন তিনবার পানি 
নিয়ে নাক ঝেড়ে নেয়। কেননা, শয়তান তার নাকের ছিদ্রে রাতযাপন করে থাকে । 

ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন, রাসুলুল্লাহ (সা)-এর নিকট 
আলোচনা হলো যে, এক ব্যক্তি সারারাত নিদ্রা যায়। তারপর ভোর হলে জাগ্রত হয়। শুনে 
রাসূলুল্লাহ (সা) বললেন, লোকটির দু'কানে তো শয়তান পেশাব করে দিয়েছে। 

রাসুলুল্লাহ (সা) দু’ কানে বললেন, নাকি শুধু কানে বললেন--এ ব্যাপারে রাবী সন্দেহ 
প্রকাশ করেছেন । ইমাম মুসলিম, ইমাম বুখারী, নাসাঈ এবং ইব্‌ন মাজাহ্‌ ভিন্ন সূত্রে হাদীসটি 
বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
“যখন নামাযের আযান দেওয়া হয়, তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায় । 
আযান শেষ হয়ে গেলে আবার এসে পড়ে । তারপর ইকামতকালে শয়তান আবার হটে যায় । 
ইকামত শেষ হয়ে গেলে আবার এসে সে মানুষ ও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং 
বলতে শুরু করে যে, তুমি এটা স্মরণ কর, ওটা স্মরণ কর । শেষ পর্যন্ত লোকটি ভুলেই যায় যে, 
সে নামায তিন রাকআত পড়ল, নাকি চার রাকআত । তারপর তিন রাকআত পড়ল, নাকি চার 
রাকআত পড়ল তা নির্ণয় করতে না পেরে দু'টি সিজদা সাহু করে নেয় । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেছেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ 
“তোমরা (নামাযের) সারিগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও । কারণ শয়তান ফাকে দাড়িয়ে 
যায় ।” 

আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলতেন £ তোমরা 
সারিগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও, এক সারিকে আরেক সারির কাছাকাছি করে নাও এবং 
কাধে কাধ মিলিয়ে নাও । যে সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ! নিঃসন্দেহে আমি দেখতে 
পাচ্ছি যে, শয়তান সারির ফাকা জায়গায় ঢুকে পড়ে, যেন সে একটি পাখি । 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
“তোমাদের কারো সম্মুখ দিয়ে কোন কিছু অতিক্রম করলে, যেন সে তাকে বাধা দেয়। যদি সে 
অগ্রাহ্য করে তাহলে যেন আবারও বাধা দেয়। এবারও যদি অগ্রাহ্য করে, তাহলে যেন সে তার 
সঙ্গে লড়াই করে। কারণ সে আস্ত শয়তান” মুসলিম এবং আবু দাউদ (র)-ও ভিন্ন সূত্রে এ 
হাদীসটি বর্ণনা করেছেন । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৯ 


আহমদ (র) বর্ণনা কলেন যে, আবূ উবায়দ (র) বলেন, আমি আতা ইব্ন য়াষীদ লায়ছী 
(র)-কে দেখলাম যে, তিনি দাড়িয়ে নামায পড়ছেন । তারপর আমি তার সম্মুখ দিয়ে অতিক্রম 
করতে চাইলে তিনি আমাকে ফিরিয়ে দেন। পরে তিনি বললেন, আবু সাঈদ খুদরী (রা) আমার 
নিকট বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) একদিন ফজর নামায আদায় করছিলেন আর তিনি 
[আবূ সাঈদ (রা)| তার পেছনে কিরাআাত পড়ছিলেন। তখন রাসূলুল্লাহ (সা)-এর কিরাআত 
পাঠে বিঘ্ন ঘটে । সালাত শেষ করে তিনি বললেন ঃ যদি তোমরা আমার ও ইবলীসের ব্যাপারটি 
দেখতে! হাত বাড়িয়ে আমি ওর গলাটিপে ধরেছিলাম । এমনকি আমি আমার বৃদ্ধাঙ্গুলিও তার 
পাশের অঙ্গুলির মাঝখানে ওর মুখের লালার শীতলতা অনুভব করি। আমার ভাই সুলায়মানের 
দু'আ না থাকলে নিঃসন্দেহে ও মসজিদের কোন একটি খুঁটির সঙ্গে শৃংখলাবদ্ধ হয়ে যেত আর 
মদীনার শিশুরা তাকে নিয়ে খেলতো অতএব, তোমাদের মধ্যকার যার এ ক্ষমতা আছে যে, 
সে তার ও কেবলার মধ্যকার অন্তরায় ঠেকাতে পারবে তাহলে সে যেন তা অবশ্যই করে” 

ইমাম আবূ দাউদ হাদীসটির ‘যার ক্ষমতা আছে’... অংশটি বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন 
কোন এক সালাত আদায় করে বললেন, “শয়তান এসে আমার সালাত নষ্ট করে দিতে 
চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে কাবু করার শক্তি আমাকে দান করেছেন।” ইমাম মুসলিম ও 
নাসাঈ (র) হাদীসটি সবিস্তারে বর্ণনা করেছেন। | 

সুলায়মান (আ) সম্পর্কে আল্লাহ্‌ তা‘আলা সংবাদ প্রদান করেন যে, তিনি বলেছিলেন $ 
LEI SU) GG BF AY ORAL EGE od 0 6G 4 


( 4 


অর্থাৎ হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমাকে দান কর এমন এক রাজ্য 
যার অধিকারী আমি ছাড়া আর কেউ যেন না হয়, তুমি তো পরম দাতা । (৩৮ ৪ ৩৫) 


এ আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন £ঃ আমার সালাত বরবাদ করার জন্য গত রাতে দুষ্ট এক জিন আমার 
উপর চড়াও হয়। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাকে কাবু করার শক্তি আমাকে দান করেন। ফলে 
আমার ইচ্ছে হলো, তাকে ধরে এনে মসজিদের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখি আর ভোরে উঠে 
তোমরা সকলেই তাকে দেখতে পাও। কিন্তু পরক্ষণে আমার ভাই সুলায়মান (আ)-এর 
(| ১৩০৯১ 5124451 ০,5 এ উক্তিটি মনে পড়ে যায়। রাবী বলেন, ফলে 


্ yr 


রাসূলুল্লাহ (সা) তাকে ব্যর্থ মনোরথ করে ফিরিয়ে দেন। 

মুসলিম (র) আবুদ্দারদা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন সালাত 
আদায়ে রত হন । এমন সময় আমরা হঠাৎ শুনতে পেলাম যে, তিনি বলছেন £ «UL ১০ 
৩১০ (তোমার থেকে আমি আল্লাহ্র নিকট আশ্রয় চাই)। তারপর তিনি বললেন ৪৬১২/1 
৭1]| ২১২1, (তোমার প্রতি আল্লাহর লা‘'নত হোক!) এ কথাটি তিনবার বলে তিনি তার হাত 
প্রসারিত করলেন, যেন তিনি কিছু একটা ধরছেন। তারপর সালাত শেষ হলে আমরা বললাম, 
হে আল্লাহর রাসূল! সালাতের মধ্যে আমরা আপনাকে এমন কিছু বলতে শুনলাম যা ইতিপূর্বে 
আমরা আপনাকে বলতে শুনিনি! আবার আপনাকে দেখলাম যে, আপনি আপনার হাত প্রসারিত 
‘করলেন! জবাবে তিনি বললেন ঃ “আমার মুখে নিক্ষেপ করার জন্য আল্লাহর দুশমন ইবলীস 


http://IslamiBoi.wordpress.com 


১৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


একটি অগ্নিপিণ্ড নিয়ে আসে । তাই আমি তিনবার বললাম, ১০ 4 3১5০!। তারপর 
বললাম, {£০5 | ২32, ৬১!| কিন্তু সে সরলো না, তারপর আমি তাকে ধরতে 
মনস্থ করি । আল্লাহ্র শপথ! যদি আমাদের ভাই সুলায়মানের দুআ না থাকত; তাহলে সে বন্দী 
হয়ে যেত আর মদীনাবাসীদের শিশু সন্তানরা তাকে নিয়ে খেলা করত '” 


85 i b 2%) bz 6/ 
y PALL a) NAL / 7 IAG Lr R PLODLL A 
SSP UL ELT SAAN AES AS 
অর্থাৎ-পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক 
(অর্থাৎ শয়তান) যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ্‌ সম্পর্কে প্রবঞ্চিত না করে। (৩১ $ ৩৩) 


a tal 
rll aol 
অর্থাৎ-শয়তান তোমাদের দুশমন, সুতরাং তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ কর । সে তো 
তার দলবলকে কেবল এ জন্য আহ্বান করে, যেন তারা জাহান্নামী হয়। (৩৫ £ ৬) 
মোটকথা, চলা-ফেরা, উঠা-বসা ইত্যাদি অবস্থায় শয়তান মানুষের সর্বনাশ করার ব্যাপারে 
তার চেষ্টা ও শক্তি প্রয়োগে বিন্দুমাত্র ক্রটি করে না। যেমন ঃ হাফিজ আবূ বকর ইব্ন 
আবুদ্দুনিয়া (র) “‘মাসায়িদিশ শয়তান’ (শয়তানের ফাদ) নামে একটি গ্রন্থ রচনা করেছেন । 
গ্রন্থটি অত্যন্ত মূল্যবান । 
আবু দাউদ শরীফে আছে যে, রাসূলুল্লাহ (সা) তার দু‘আয় বলতেন ৪ 
Lose olbsill bulb sls 
মৃত্যুর সময় শয়তানের ছোবল থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি! 
কোন কোন বর্ণনায় আছে যে, শয়তান বলেছিল ঃ 
Ass Algol cll Ee HlUDIY des drs 
অর্থাৎ-‘হে আমার প্রতিপালক! তোমার ইয্যত ও জালাল-এর শপথ করে বলছি, তাদের 
দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব ৷’ 
আর আল্লাহ্‌ তা'আলা এর জবাবে বলেছিলেন ঃ 
sl bd Hl Des 3 
অর্থাৎ-‘আর আমি আমার ইয্যত ও জালাল-এর শপথ করে বলছি, তারা যতক্ষণ পর্যন্ত 
আমার নিকট ক্ষমা চাইতে থাকবে; আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব !' 
AU {ALD ALI IAL A GG Pal 
Ce SLO ial EF NE Ls slo 


GRAB RLS A Si RA 
Isdallls .Yass 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ১৬১ 


অর্থাৎ-শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং কার্পণ্যের নির্দেশ দেয়। আর 
আল্লাহ্‌ তোমাদেরকে তার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ্‌ প্রাচূর্যময়, 
সর্বজ্ঞ । (২ ৪ ২৬৮) 

মোটকথা, আল্লাহ্‌ তা'আলার প্রতিশ্রুতিই সঠিক ও সত্য । আর শয়তানের প্রতিশ্রুতি মাত্রই 
বাতিল । 

তিরমিযী ও নাসাঈ এবং ইব্‌ন হিব্বান (র) তার সহীহে আর ইব্ন আবূ হাতিম (র) তীর 
তাফসীরে ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ঃ আদম 
সন্তানের সঙ্গে শয়তানের একটি ছোঁয়াচ আছে এবং ফেরেশতাদের একটি ছোয়াচ আছে। 
শয়তানের ছোঁয়াচ হলো, মন্দের প্রতিশ্রুতি প্রদান এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর 
ফেরেশতাদের ছোয়াচ হলো, কল্যাণের প্রতিশৃ্তি প্রদান ও সত্যকে সত্য বলে গ্রহণ করা । 
সুতরাং কেউ এটি অনুভব করলে সে যেন বুঝে নেয় যে, তা আল্লাহরই পক্ষ থেকে । ফলে যেন 
সে আল্লাহ্র প্রশংসা করে। আর যে ব্যক্তি অপরটি অনুভব করবে, সে যেন শয়তান থেকে 
আশ্রয় প্রার্থনা করে।” তারপর তিনি 1 541 20 $41 আয়াতটি পাঠ করেন। 

সূরা বাকারার ফযীলতে আমরা উল্লেখ করেছি যে, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়, যে 
ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। আবার আয়াতুল কুরসীর ফযীলতে উল্লেখ করেছি যে, 
যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসী পাঠ করবে ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে 
ঘেষতে পারেনা । 


ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
যে ব্যক্তি একশ’ বার = +l ddl dd Lissa dlylaly 


ALLIS St AY 
পাঠ করবে; তা তার জন্য দশটি গোলাম আযাদ করার তুল্য হবে, তার নামে একশ নেকী লেখা 
হবে ও তার একশ গুনাহ মুছে ফেলা হবে এবং তা সে দিনের সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান 
থেকে নিরাপত্তাস্বরূপ হবে। আর তার চাইতে অধিক আমলকারী ব্যতীত অন্য কেউই তার 
থেকে উত্তম আমলের অধিকারী বলে বিবেচিত হবেনা । 

ইমাম মুসলিম, তিরমিযী ও ইব্‌ন মাজাহ্‌ (র) এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী 
(র) হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। 

বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ£ ভূমিষ্ঠ 
হওয়ার সময় প্রত্যেক বনী আদমের দু’পার্শ্বে শয়তান তার আঙ্গুল দ্বারা খৌচা দেয়। তবে 
মারয়াম পুত্র ঈসা (আ) তার ব্যতিক্রম ৷ তাকে খোচা দিতে গিয়ে শয়তান তার দেহে জড়ানো 
আবরণে খোচা দিয়ে আসে । 


ইমাম বুখারী (র) বর্ণনা করেছেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেনঃ 
uvlbtlbisl lL ssl os SG oli Sr 53 
‘ulbaill daa (a) JG lS 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২১ 


http://IslamiBoi.wordpress.com 


১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ__ “হাই তোলা হয় শয়তানের পক্ষ থেকে । অতএব, তোমাদের কারো হাই আসলে, 
সে যেন যথাসম্ভব তা রোধ করে। কারণ (হাই আসার সময়) তোমাদের কেউ ‘হা’ বললে 
শয়তান হেসে দেয় । 


আহমদ, আবূ দাউদ এবং তিরমিযী -(র) ও হাদীসটি বর্ণনা করেছেন এবং ইমাম নাসাঈ 
(র) হাদীসটি সহীহ বলে রায় দিয়েছেন । এ হাদীসের অন্য পাঠে আছে-_ 
‘Bn ulbill ub lil pS Sai ols IS 
অর্থাৎ-- তোমাদের কারো হাই আসলে সে যেন যথাসম্ভব তা দমন করে। কারণ (হাই 
তোলার সময়) শয়তান ভিতরে ঢুকে পড়ে । 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
eS JU SE SUS sli mlb UN 
(42 ela lb ill ods LG 
অর্থাৎ--আল্লাহ্‌ তা'আলা হাঁচি পছন্দ করেন আর হাই তোলা ঘৃণা করেন অথবা (রাবী 


বলেন, অপছন্দ করেন) (হাই তোলার সময়) তোমাদের কেউ হা-হা বললে শয়তান একেবারে 
তার পেট থেকে হাসতে থাকে ইমাম তিরমিযী ও নাসাঈ (র) এ হাদীসটি বর্ণনা করেছেন । 


ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেছেন, আমি নবী করীম (সা)-কে 
মানুষের সালাতের মধ্যে এদিক-ওদিক দৃষ্টিপাত করা সম্পর্কে জিজ্ঞেস করি। উত্তরে তিনি 
বললেনঃ 4৯! ১১১০ ৩ bi Lali SLA a 

অর্থাৎ “এ হলো, ছিনতাই যা তোমাদের কারো সালাত থেকে শয়তান ছিনিয়ে নিয়ে 
যায়৷” 

ইমাম আবূ দাউদ ও নাসাঈ (র) ভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ কাতাদা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
Ll Slob LE sbi ly Ul AULA Us 

SxS Yl Lids sl oo Fan Us 

অর্থাৎ সুস্বপ্ন হয় আল্লাহ্‌র পক্ষ থেকে । আর অলীক স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে । 
অতএব, তোমাদের কেউ ভয়ংকর কোন দুঃস্বপ্ন দেখলে, সে যেন তার বাম দিকে থুথু ফেলে 


' এবং তার অনিষ্ট থেকে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করে। এতে সে তার অনিষ্টের হাত থেকে 
রক্ষা পাবে। 


ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেনঃ 


oll is Adin Atel 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৩ 


. অর্থাৎ তোমাদের কেউ কিছুতেই যেন তার কোন ভাইয়ের প্রতি অন্তর দ্বারা ইশারা না 
করে। কারণ কি জানি, হয়ত শয়তান তার হাতে এসে ভর করবে যার ফলে সে জাহান্নামের 
কুণ্ডে গিয়ে নিক্ষিপ্ত হবে। ইমাম বুখারী ও মুসলিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন । 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


i রি Nn & A 
SELLE ESL EATER OEE Er SRE Ess 581 


(abl LALA 


Ae Lic 
অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে 
করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির 
শাস্তি । (৬৭ ৪৫) 
সু আয়াত 0 


(nd 
ests f bls cs ty EES i 


/ A 

/ A ( 
9 EA ARG w fats Can tnryodt 
bts og La sei Al ost 


/ G CALS LADS 


Gad Sues SLL ant Ln 
অর্থাৎ ডামি নিকটবৰ্তী আকাশকে নক্ষররাজির সূহমা ছারা সুশোভিত করেছি এবং রক 
করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে । ফলে তারা উর্ধজগতের কিছু শুনতে পায় না এবং 
তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক থেকে বিতাড়নের জন্য এবং তাদের জন্য আছে অবিরাম 
শাস্তি । তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে উন্কাপিণ্ড তার পিছু ধাওয়া করে। (৩৭ £ ৬-১০) 

অন্যত্র মহান আল্লাহ্‌ বলেন ৪ 
J MULLS. Bl SHEED CEE 


LA 


SSAA EEE = $s 
অর্থাৎ আকাশে আমি গ্রহ-নক্ষত্র সৃষ্টি করেছি এবং দর্শকের জন্য তাকে সুশোভিত 
করেছি; এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে রক্ষা করে থাকি; আর কেউ চুরি 
সংবাদ শুনতে চাইলে তার পিছু ধাওয়া করে প্রদীপ্ত শিখা । (১৫ ৪ ১৬-১৮) 
আরেক জায়গায় আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


f APY La? fal Af AB , Ludt x" AGrorr rr 
 L- SILLS UG LS Ll bill a IIE LS 


a na? AJ A 


‘us pl 
অর্থাৎ শয়তানরা তা সহ অবতীর্ণ হয়নি। তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর 
সামর্থ্যও রাখে না। তাদেরকে তো শ্রবণের সুযোগ থেকে দূরে রাখা হয়েছে। (২৬ 3 ১০-১২) 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা জিন জাতি সম্পর্কে সংবাদ দিতে গিয়ে বলেন ৪ 


http://IslamiBoi.wordpress.com 


১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
>? 0 টব A A / 
ES Ul ULES CALLE MCE L EAT EE 


(A fA ALENEA 


ALES CUE dL SH iT LS. ET TS 
অর্থাৎ এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে 
পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে আকাশ পরিপূর্ণ, আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন খীটিতে 
সংবাদ শোনার জন্য বস্তাম ৷ কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের 
জন্য প্রস্তুত জ্বলন্ত উন্ধাপিণ্ডের সম্মুখীন হয়। (৭২ ৪ ৮-৯) 
ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
BALLET etd SAM das SAVE GLE i Eg HCl 


se LE LILIES AS SAT Ol MAL Al 

অর্থাৎ-- ফেরেশতাগণ মেঘমালায় বসে পৃথিবীতে যা ঘটবে সে সব বিষয় নিয়ে 
আলাপ-আলোচনা করে থাকেন! শয়তানরা তার শব্দ বিশেষ শুনে এসে জ্যোতিষীর কানে ঢেলে 
দেয়, যেমন বোতলে কোন কিছু ঢালা হয়ে থাকে । পরে তারা তার সাথে আরো একশ কথা 
জুড়ে দেয়। 

ইমাম বুখারী (র) ইবলীস পরিচিতি অধ্যায়ে লায়ছ (র) থেকে মু‘আল্পক সূত্রেও হাদীসটি 
বৰ্ণনা করেছেন। 

ইমাম বুখারী ও মুসলিম (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেছেন £ কিছু লোক 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন £ঃ ১! 
(22 19442 ‘ওরা কিছু নয়’ ৷ তারা বললেন; হে আল্লাহ্র রাসূল! তারা তো কখনো কখনো 
কোন কিছু সম্পর্কে আমাদেরকে এমন কথা বলে থাকে, যা সঠিক প্রমাণিত হয়ে যায়। উত্তরে 
রাসূলুল্লাহ্‌ (সা) বললেন ৪ 
lini do HE Hint SAL A BUTE NAO All 

SLL lust Eb! AAS 

অর্থাৎ এঁ সত্য কথাটি জিনদের কেউ ছোঁ মেরে এনে মুরগীর কড় কড় শব্দের ন্যায় শব্দ 
করে তার সাঙ্গাতের কানে দিয়ে দেয়। পরে তার সাথে তারা শত মিথ্যা কথা জুড়ে দেয়। এ 
পাঠটি হচ্ছে ইমাম বুখারী (র)-এর । 

বুখারী (র) বর্ণনা করেন যে,.আবুূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ ‘আল্লাহ্‌ 
তা'আলা উৰ্ধজগতে কোন বিষয়ের সিদ্ধান্ত নিলে আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে ফেরেশতাগণ 
তাদের ডানা ঝাপটাতে শুরু করেন, যেন তা মসৃণ পাথরের উপর জিঞ্জিরের ঝনঝনানি, তারপর 
তারা শান্ত ও নির্ভয় হলে তারা বলাবলি করেন যে, তোমাদের প্রতিপালক কি বললেন? উত্তরে 


১. তীরা বলেন, তিনি যা বললেন, তা নির্ঘাত সত্য । তিনি তো মহীয়ান গরীয়ান । এ সুযোগে চুরি 


করে শ্রবণকারী তা শুনে ফেলে ৷ চুরি করে শ্রবণকারী দল এবারে একজন আরেকজনের উপর 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ 


অবস্থান করে সুফয়ান তার হাতটি একদিকে সরিয়ে নিয়ে আঙ্গুলগুলোর মাঝে ফাক করে তার 
বিবরণ দেন। (তারপর বলেন) তারপর একজন কোন কথা শুনে নিয়ে তা তার নিচের জনের 
কাছে পৌছিয়ে দেয়। সে আবার তার নিচের জনের কাছে পৌছিয়ে দেয়। এভাবে কথাটি 
জাদুকর কিংবা জ্যোতিষীর মুখে পৌঁছানো হয়। তবে অনেক সময় তা পৌছানোর আগেই 
উক্ধাপিণ্ডের কবলে পড়ে যায় আবার অনেক সময় উলন্কাপিণ্ড ধরে ফেলার আগে-ভাগেই তা 
সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌছে দেয়। সে তখন তার সঙ্গে শত মিথ্যা জুড়ে দেয় । তারপর বলাবলি 
হয় যে, অমুক দিন কি সে আমাদেরকে এমন এমন বুলেনি? ফলে আকাশ থেকে শ্রুত কথাটির 
ভিত্তিতে তাকে সত্যবাদী বলে মেনে নেওয়া হয়।’ ইমাম মুসলিম (র)-ও অনুরূপ একটি হাদীস 
বৰ্ণনা করেছেন। 

আল্লাহ্‌ তাআলা বলেন $ 

LG UE Mtn 4 (ad AL HADASS 
MoO Cb tl ALS AS GSS be St 


/ ৫ / / ‘ / 
Ell 2০ SSUES ALLL vn A he 


AA Sunt AEN Tats oat SY 
EEE TE ECE (0 CE NEN BON EET FOE 
শয়তান, তারপর সে হয় তার সহচর ৷ শয়তানরাই মানুষকে সৎপথ.থেকে বিরত রাখে অথচ 
মানুষ মনে করে তারা সৎপথে পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত 
হবে, তখন সে শয়তানকে বলবে, হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান 
থাকত । কত নিকৃষ্ট সহচর সে! (৪৩ ৪ ৩৬-৩৮) 
অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


nlite LANA ee EAA AA a2l Lt 
EES CTE LE HESS ~~ Le 


EE NEE fh CROONER 
bale AS SUE bl দেখিয়েছিল। (৪১ ৪ ২৫) 


td nip foe L 
§ J 22 i 03 StS bl Ee ESS ESAT 
/ # 
ul Bs rd 2 fee CY At 0 PNDBDLAL L/P AR 
(Av Dp / 
sal el 


অর্থাৎ তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য হতে 
প্ররোচিত করিনি ৷ বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত । 

আল্লাহ্‌ বলবেন, আমার সামনে বাক-বিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বেই 
সতর্ক করে দিয়েছিলাম । আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোন 
অবিচার করি না । (৫০ ৪ ২৭-২৯) 


http://IslamiBoi.wordpress.com 


১৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
LS Sn os yl ts 44s EE a ef 
NARELR COL IEE ALS Mi ণ। A 
nl WE 
8 Lt CEE IE 5s sss 
L Ab AD np 128 {N00 
EEE TE Cf 


অর্থাৎ এরূপ মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি: 
প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে, যদি তোমার 
প্রতিপালক ইচ্ছা করতেন; তবে তারা তা করতো না । সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা 
'রচনাকে বর্জন কর । 

এবং তারা এ উদ্দেশ্য প্ররোচিত করে যে, যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন 
তার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয় আর যে অপকর্ম করে তারা যেন তাই 
করতে থাকে । (৬ ৪ ১১২-১১৩) 

ইব্‌ন মাসউদ (রা) থেকে ইমাম আহমদ ও মুসলিম (র) কর্তৃক বর্ণিত একটি হাদীস আমরা 
ফেরেশতা পরিচিতি অধ্যায়ে উল্লেখ করে এসেছি । তাতে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
teil ies 

Sill 

অর্থাৎ “কেউ বাদ নেই, তোমাদের প্রত্যেকের জিন সহচর ও ফেরেশতা সহচরকে তার 
দায়িত্বে রাখা হয়েছে৷” 

এ কথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, এবং আপনারও ইয়া রাসূলাল্লাহ্‌? তিনি বললেন 
৪ আমারও কিন্তু আল্লাহ্‌ তা'আলা আমাকে তার উপর সাহায্য করেছেন। ফলে সে আমাকে 
মঙ্গল ছাড়া অন্য কিছুর আদেশ করেনা । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেনঃ 

Lb oe LAL IS glo es om 

অর্থাৎ তোমাদের কেউ এমন নেই, যার উপর তার শয়তান সহচরকে নিয়োজিত করে 
রাখা হয়নি । . 

একথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আর আপনিও ইয়া রাসূলাল্লাহ্‌? রাসূলুল্লাহ্‌ (সা) 
বললেন, “হ্যা, তবে আল্লাহ্‌ আমাকে তার উপর সাহায্য করেছেন, ফলে সে আমার অনুগত হয়ে 
গেছে।” ইমাম আহমদ (র) একাই হাদীসটি বর্ণনা করেছেন এবং এ রিওয়ায়েতটি সহীহ 
বুখারীর শর্তে উত্তীর্ণ । . 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, উন্মুল মুমিনীন আয়েশা (রা) বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) এক রাতে তার নিকট থেকে বের হয়ে যান। তিনি বলেন, তার এভাবে চলে যাওয়ায় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৭ 


আমি মনগ্রচক্ষণ হই । আয়েশা (রা) বলেন, কিছুক্ষণ পর ফিরে এসে তিনি আমার অবস্থা দেখে 
বললেন £ কী ব্যাপার, আয়েশা! তুমি মনঃক্ষণ্ব হয়েছ? আয়েশা (রা) বলেন, জবাবে আমি 
বললাম, আমার মত মানুষ আপনার মত লোকের উপর মনঃক্ষুণ্ব হবে না তো কী? এ কথা শুনে 
রাসূলুল্লাহ্‌ (সা) বললেন ঃ কি ব্যাপার, তোমার শয়তানটা তোমাকে পেয়ে বসেছে না কিঃ? 
আয়েশা (রা) বলেন, আমি বললাম, আমার সঙ্গে শয়তান আছে নাকি হে আল্লাহ্‌র রাসূল! তিনি 
বললেন ৪ হ্যা। আমি বললাম, সব মানুষের সঙ্গেই আছে? তিনি বললেন, হ্যা । আমি বললাম, 
আপনার সঙ্গেও আছে কি হে আল্লাহ্র রাসূল? তিনি বললেন £$ ‘হ্যা’ আছে বটে কিন্তু আল্লাহ্‌ 
তার উপর আমাকে সাহায্য করেছেন। ফলে সে অনুগত হয়ে গিয়েছে ৷’ অনুরূপ ইমাম মুসলিম 
(র)-ও হাদীসটি বর্ণনা করেছেন। 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
all oe Ml Fa LS lb Fi ll Ul 
অর্থাৎ-- মুমিন তার শয়তানের মাথার সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরে তাকে পরাভূত করে 
থাকে, যেমনটি তোমাদের কেউ সফরে তার অবাধ্য উটকে নিয়ন্ত্রণ করে থাকে।, 
ইবলীস সম্পর্কে সংবাদ দিতে গিয়ে আল্লাহ্‌ তাআলা বলেন $ 


MELT SS ll ulble Must SEH IG 
Molise srl IE 5 nl 


অর্থাৎ সে বলল, তুমি আমাকে শাস্তিদান করলে, এ জন্য আমিও তোমার সরল পথে 
মানুষের জন্য নিশ্চয় ওৎ পেতে থাকব ৪ তারপর আমি তাদের নিকট আসবই তাদের 
সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। 
(৭ ৪ ১৬-১৭) | 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, সুবরা ইব্‌ন আবূ ফাকিহ্‌ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে বলতে শুনেছি যে, শয়তান আদম সন্তানের জন্য বিভিন্ন পথে ওঁৎ পেতে বসে আছে। 
ইসলামের পথে বসে থেকে সে বলে, তুমি কি তোমার ও তোমার পিতৃ-পুরুষের ধর্ম ত্যাগ করে 
ইসলাম গ্রহণ করেছ? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ কিন্তু আদম সন্তান তাকে অগ্রাহ্য করে ইসলাম 
গ্রহণ করে। তারপর সে হিজরতের পথে বসে থেকে বলে, তুমি কি আপন মাটি ও আকাশ 
(মাতৃভূমি) ত্যাগ করে হিজরত করছ? মুহাজির তো দূরত্ব অতিক্রমে ঘোড়ার ন্যায় ৷ কিন্তু সে 
তাকে অগ্রাহ্য করে হিজরত করে। তারপর শয়তান জিহাদের পথে বসে যায়__ জিহাদ হলো 
জান ও মাল উৎসর্গ করা-_ তারপর বলল, তুমি লড়াই করে নিহত হবে আর তোমার স্ত্রী অন্য 
স্বামী গ্রহণ করবে ও তোমার ধন-সম্পদ ভাগ-বাটোয়ারা হয়ে যাবে? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, 
এবারও সে তাকে উপেক্ষা করে ও জিহাদ করে। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) বললেন £ঃ আদমের 
সন্তানদের যে কেউ তা করবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্র যিশ্মায় থাকবে। সে 
শহীদ হয়ে গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্‌র যিম্মায় থাকবে । সে ডুবে গেলে তাকে 


http://IslamiBoi.wordpress.com 


১৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জান্নাতে প্রবেশ করানো আল্লাহ্র যিশ্মায় থাকবে এবং তার সওয়ারী তাকে ফেলে দিয়ে মেরে 
ফেললেও তাকে জার্বাতে প্রবেশ করানো আল্লাহ্র যিম্মায় থাকবে। 

ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) সূত্রে বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রতিদিন 
সকাল-বিকাল এ দু‘আগুলো পাঠ করতেন-_কখনো ছাড়তেন না £ 
dll ell -sayvi ld Aldi lel 
close ll - Ss sly sss Ss A Ll pial! 
Ee HIB sr IGE EE rohit - Ale) iy 

অর্থাৎ “হে আল্লাহ্‌! আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাময়তা প্রার্থনা করছি । 
হে আল্লাহ্‌! আমি তোমার নিকট ক্ষমা এবং আমার দীন-দুনিয়া, পরিবার-পরিজন ও 
ধন-সম্পদের নিরাপত্তা প্রার্থনা করছি । হে আল্লাহ্‌! তুমি আমার সে সব বিষয় গোপন রাখ, যা 
প্রকাশ পেলে আমার লজ্জা পেতে হবে আর আমার ভীতিকর বিষয়সমূহকে তুমি নিরাপদ করে 
দাও। হে আল্লাহ্‌! তুমি আমাকে অগ্র-পশ্চাৎ, আমার ডান-বাম ও আমার উপর থেকে হেফাজত 
কর । আর তোমার মর্যাদার উসিলায় আমার নিচের থেকে আমাকে ধ্বংস করার ব্যাপারে আমি 
তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি ।” 

ওকী (র) বলেন, নিচের থেকে ধ্বংস করা মানে ধর্সিয়ে দেয়া । ইমাম আবু দাউদ, নাসাঈ, 
ইব্‌ন মাজাহ্‌, ইব্ন হিব্বান ও হাকিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন । হাকিম (র) একে সহীহ্‌ 
সনদের হাদীস বলে আখ্যায়িত করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


আদম (আ)-এর সৃষ্টি 


আল্লাহ তা'আলা বলেন 8 
Us US 9G. USE 5S BE lll dS SE 


A 
Fd 


A A # hfe nL 
CALUG  LESs I ত ELS LG 4 01 dss i 
Jk ltt A Ate AA bs VE LLL) থৰ SSA HOA 


[4 AFA) A ACAD AL 


Gy Cre § LLL 1d A SEE LL 
C A 4 A (7A 
Hr PU IF) LIL JUG ET EE 2 

/ { A PEA 
Mls 2 NG SIAL LAE S50 ST AF HI IG rs th a 
nf? A LALA eels 1288 {AYA ‘ 


bis ste ly Coys s CE EG 
Ad aD Ve টি 
El SSL) BIL El. Hl bs USS ti ly nl ENE) 


basis LILES ks SGC USS 
a4 EEL, ULL YL Ls GLA TELE 
a LBL 3 sl B44 ALIN Ei 
চ 2 EEE TE: SAG. rs 
( SEAT Ls PATH 
et Ey aE NE 


HATES Ca 


অর্থাৎ স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে 


প্রতিনিধি সৃষ্টি করছি । তারা বলল, আপনি কি. সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে অশান্তি 
ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি 
বললেন, আমি যা জানি তোমরা জান না । 


এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সে সমুদয় ফেরেশতার সম্মুখে 
প্রকাশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এ সবের নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২২ 


http://IslamiBoi.wordpress.com 


১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হও। তারা বলল, আপনি মহান, পবিত্র । আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া 
আমাদের তো কোন জ্ঞানই নেই । বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় । 

তিনি বললেন, হে আদম! তাদেরকে এ সকল নাম বলে দাও । যখন সে তাদেরকে এ সকল 
নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আকাশমণ্ডল ও পৃথিবীর 
অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত কর বা গোপন রাখ আমি 
তাও জানি? 

আর যখন্‌ ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলীস ব্যতীত 
সকলেই সিজদা করল, সে অমান্য করল ও অহংকার করল । সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত 
হয়ে গেল। 

এবং আমি বললাম, হে আদম! তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও 
যেথা ইচ্ছা আহার কর কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়ো না। হলে তোমরা অন্যায়কারীদের 
অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্বলন ঘটালো এবং তারা যেখানে ছিল 
সেখান থেকে তাদেরকে বহিষ্কার করল । আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে 
যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল । 

তারপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার প্রতি 
ক্ষমা পরবশ হলেন । তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু । 

আমি বললাম, তোমরা সকলেই এ স্থান থেকে নেমে যাও । পরে যখন আমার পক্ষ থেকে 
তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ 
করবে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না । যারা কুফরী করে ও আমার 
নিদৰ্শনসমূহকে অস্বীকার করে তারাই জাহান্নামী । সেখানে তারা চিরকাল থাকবে । (২৪ 
৩০-৩৯) 

অন্য আয়াতে আল্লাহ বলেন ৪ 


4 SL IGE LS Se BE bi £ SU 
Soin SE FRG SELES SAE 


সৃষ্টি করেছিলেন; তারপর তাকে বলেছিলেন, হও; ফলে সে হয়ে যায়। (৩ ৪ ৫৯) 
অন্য আয়াতে আল্লাহ বলেন ৪ | 
ude sl Isls. sults lLai<SYEa, 42০5, 
Lorie oS lol ebony 


অর্থাৎ হে মানব জাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে 
এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাদের দু'জন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ 


থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন। এবং আল্লাহকে ভয় কর যার নামে তোমরা একে অপরের 
' নিকট যাজ্ঞাা কর এবং সতর্ক থাক আত্মীয়তার বন্ধন সম্পর্কে । আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ 


দৃষ্টি রাখেন ৷ (৪ £ ১) 
bE BLT WE s oy b 
LAE ASO A ‘A dd AL ANE 
UGS CIES LLG BG 85 SCS Cy NEL, 


TES ie HO SSE Es SIS SLA 

অর্থাৎ হে মানব জাতি! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি । 
পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে 
পরিচিত হতে পার । তোমাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্নব, যে অধিক 
মুত্তাকী । আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন (৪৯ ঃ ১৩) 


অন্য আয়াতে আল্লাহ বলেন £ 
LEAS. WERT MAAN AND AS Ld Af 
LOSE US SU LESIONS pl SL 3 [52 
অর্থাৎ__ তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার সঙ্গিনী 
সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শাস্তি পায় । (৭ ৪ ১৮৯) 
Sr ELA 
AAP EELS EE 4 Caf 0A ad (ALLS 
A 4 Ade (uw At 
KTVT AED Ea OS ons bn Se SR | 
IN bo {A A A 
Wo AGILE. br BSS EELS EE 


EI UG SA 2» Ul I tes fed sss 


nf ALAR sha I fA (AP3 TA LALAY AY 1 
Muss) SLA YG 0 wy ur tn | 
A I ALA J AAL LS OE 108 In dA 7 
i! us 3 Esl FS FEET ES all ble 


atl 


AEH SARE SSUES ph RE. HU bk 
Cl HEE La RE 102/70 es at AEBS aC 
ECE ENE TEL CUES CdS 
Se Ue G55 Gat SL UU AG HU ie 
TE 8s 5 CRS CEL Ls Vg lL 


{AZIM 


Es aE ALLL < Asli Ss UI 


http://IslamiBoi.wordpress.com 


১৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


A Ar Z! aA Ll AL! A 

Lele int sibs CI UM SL SIE US EG IA, 
re 1 LABAPL all 032 

sgt 8 se Ca Lf LS UBL G00 


LIGA PL AD A Ate 


Gass S519 GAS lt it Se IE Ll SUE 
C2 AL PANS AOC nd Lard 
i LUELLA IG ll Sn SAI 


/ 
LAL APL DL AALALL 


OISSAS Us ISAS Us UU TE 2 


A a7 2 fA 


US 9 

অর্থাৎ__ আমিই তোমাদেরকে সৃষ্টি করি, তারপর রূপদান করি, তারপর ফেরেশতাদের 
আদমকে সিজদা করতে বলি, তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করে। যারা সিজদা করল, 
সে তাদের অন্তর্ভুক্ত হলো না । 

তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিজদা করা থেকে কিসে 
তোমাকে বারণ করল ? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ; আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি 
করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা মাটি দিয়ে । তিনি বললেন, এখান থেকে তুমি নেমে যাও, 
এখানে ছকে তুর অহংকার করবে তা হতে লাযরে না নুহরাং তুমি বের হয়ে যাও, তুমি 
অধমদের অন্তর্ভুক্ত । 

সে বলল, পুনরুথান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দাও । তিনি বললেন, যাদেরকে 
অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে। ইবলীস বলল, তুমি আমাকে শাস্তি দান 
করলে, তাই আমিও নিঃসন্দেহে তোমার সরল পথে মানুষের জন্য ওঁৎ পেতে থাকব । তারপর 
আমি তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসবই এবং তুমি তাদের 
অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। 

তিনি বললেন, এখান থেকে তুমি ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও; মানুষের 
মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ 
করবই । আর বললাম, হে আদম! তুমি ও তোমার সঙ্গিনী জারনাতে বসবাস কর এবং যা এবং 
যেখানে ইচ্ছা আহার কর কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না । অন্যথায় তোমরা জালিমদের 
অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান 
তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী 
হও-_এ জন্য তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। এবং সে 
তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্কীদের একজন । 

এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদেরকে অধঃপতিত করল । তারপর যখন তারা সে বৃক্ষফল 
আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের 
পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল । তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৩ 
বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি 
তোমাদেরকে বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলল, হে আমাদের 


প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না কর এবং 
দয়া না কর; তা হলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো। 


তিনি বললেন, তোমরা একে অন্যের শত্ররূপে নেমে দাও এবং পৃথিবীতে কিছু দিনের 
জন্যে তোমাদের বসবাস ও জীবিকা রইল । তিনি বললেন, সেখানেই তোমরা জীবন যাপন 
করবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা 
হবে। (৭ ৪ ১১-২৫) 

যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন £ 


WEE FN SS: Us AUIS Ui 
অর্থাৎ এ (মাটি) থেকে তোমাদের সৃষ্টি করেছি, তাতেই তোমাদের ফিরিয়ে দেব এবং 
সেখান থেকেই পুনরায় তোমাদেরকে বের করে আনব । (২০ ৪ ৫৫) 


CARA LAZY AEOAAY 
CELE Be) MG OFT TENE 
4 
A Ee Fpl CCA: G31 ME 
J x I eS ] ১:৩: ral bs dS 
A Hof Ale ll Af ny fA A 


‘ 
EE te EEE ক ry 


rN ALAL {a A AZLL TY EA 7 A 
EY ৰ! ul f sands PATE Sill ! > EE 
DLA ZL A (nL ACN 
SLE oinian Le S584 Sf wie Lait He Ro 


SALT LAVAGE ad AL LAA YG ATA 
Ale 23 IG flo Lady) Je 03 Le LL 
ATE f AZ (A (LAP £ Ao sf / A A AAP 0 
DELLS EE. Hk Ee Lo LIGA 
AR ্। La tal ode, AANA 5 HA 
CEE ENE lott LY a ss Us 
Urn nt ot Gnal ap DULG, Cl হট aE 
RUE PEN ER 2 4 

Ia APG ARE ALARA 5 Vd Ip ANG 

[9 apn 09: 2 i Se 702 Alaa 1 


EE HE UE HE SET HEAT থেকে IE 
সৃষ্টি করেছি জিন জাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে । স্বরণ কর, যখন তোমার প্রতিপালক 
ফেরেশতাদেরকে বললেন, আমি ছাঁচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে 


http://IslamiBoi.wordpress.com 


১৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব; তখন তোমরা তার 
সামনে সিজদায় পড়ে যেয়ো । তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করল কিন্তু ইবলীস সিজদা 
করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল । 
_ আল্লাহ বললেন, হে ইবলীস! কি ব্যাপার তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না যে! সে 
বলল, আমি এমন মানুষকে সিজদা করবার নই, যাকে আপনি ছাঁচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি 
দিয়ে সৃষ্টি কয়েছেন। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও । কারণ তুমি 
বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লা‘নত ৷ 

সে বলল, হে আমার প্রতিপালক! আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন । 
আল্লাহ বললেন, যাও অবধারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা 
হলো। সে বলল, হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সে জন্য আমি 
পৃথিবীতে পাপকর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত 
বান্দাদের ব্যতীত তাদের সকলকেই আমি বিপথগামী করে ছাড়ব । 

আল্লাহ বললেন, এ হলো আমার নিকট পৌঁছুবার সোজা পথ । বিভ্রান্তদের মধ্যে যারা 
তোমার অনুসরণ করবে; তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা থাকবে 
না। তোমার অনুসারীদের সকলেরই নির্ধারিত স্থান হবে জাহান্নাম । যার সাতটি দরজা আছে। 
প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল । (১৫ ৪ ২৬-৪৪) 
EE ia ule JU ‘sill YI lsu sls ISSA Ls 
tdi ess SsUllial  lds.Lab sis 
M2 le las Cad AI JU NGL ais SaY lll 
Milos Aes YN JN AMS Lig dE LE ee 

2S 

অর্থাৎ স্মরণ কর, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা কর, তখন 

ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল । সে বলল, যাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি 


করেছেন, আমি কি তাকে সিজদা করব? 


সে আরো বলল, বলুন, ওকে যে' আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করলেন, তা কেন? 
আপনি যদি কিয়ামত পৰ্যন্ত আমাকে অবকাশ দেন; তবে অল্প কয়েকজন ব্যতীত তার 
বংশধরকে আমি আমার কর্তৃত্বাধীন করে ফেলব। 


আল্লাহ বললেন, যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে; প্রহারিমিই তরে 
তোমাদের সকলের শাস্তি-_ পূর্ণ শাস্তি । তোমার আহবানে ওদের মধ্যকার যাদেরকে পার 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৫ 


পদস্থলিত কর, তুমি তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ কর এবং 
তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে শরীক হয়ে যাও আর তাদেরকে প্রতিশ্রুতি দাও ৷ শয়তান 
তাদেরকে যে প্রতিশ্রুতি দেয়; তা ছলনা মাত্র । আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা 
লেই ।'কর্মবিধায়ক হিসাবে তোমার গ্রতিধালকই যথেষ্ট । হ৭ ৪ ৬১-৬৫) 

dis SUS ASL GL LL oY LEE PELE Els 


Urs LL AEL the oh LOL Eat bl, ELLE PEE 
BIE Spy 35 5 HUY 42953 Uys EEE 


Yl ul La 
অর্থাৎ আর স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা কর, 
তখন ইবলীস ব্যতীত তারা সকলেই সিজদা করল। সে জিনদের একজন, সে তার 


প্রতিপালকের আদেশ অমান্য করল, তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার 
বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ ? অথচ তারা তোমাদের শত্রু । জালিমদের এ বিনিময় 


] (১৮৪৫০) 
ALLA) {KL A 
OE CE ED Ae CFE 7 EBC eS 
£ fe PIRSA TAA fl {Ad AAAS fe 
rp BEI jotLt Eo Ly HALA AAAS AL 
Ue ES 7 e SEER be EEL i 555 uc 
ARSE ad tot BFE [] ‘ Gf EEA / 
JG olbaill ad) ws. LESS 99 Us LABS Y 13.) 
Id arr 0 roast Fd 
oe ETE Us SS SY FAG AE Ui Un BSL 
wed (by sil AALS TAAL 


Ey MRC A GE ES TLE 

LL? A A DS. 

EE an HES UL su Ts PE EEE 

1 R lls re lL WE, PEEL bro nv 

fat fal COO SU jl 
RU 


tis Laide Ck tee rte dS 
cs Ll eos oi dos Jo uP! PI 


Rt AEE PERIL 

অর্থাৎ-_ আমি তো ইতিপূৰ্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম । কিন্তু সে ভুলে গিয়েছিল, 
আমি তাকে সংকল্লে দৃঢ় পাইনি । স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমের 
প্রতি সিজদা কর; তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল; সে অমান্য করল । তারপর 
আমি বললাম, হে আদম! এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু; সুতরাং সে যেন কিছুতেই 


http://IslamiBoi.wordpress.com 


১৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। তোমার জন্য এ-ই 
রইল যে, তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না ও নগৃনও হবে না এবং তথায় পিপাসার্ত হবে না এবং 
রৌদ্রক্লিষ্টও হবে না। 

তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল । সে বলল, হে আদম! আমি কি তোমাকে বলে দেব 
অনন্ত জীবনপ্রদ গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা ? তারপর তারা তা থেকে ভক্ষণ করল; 
তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা 
দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগল । আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে 
সে ভ্রমে পতিত হলো । এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি 
ক্ষমাপরায়ণ হলেন ও তাকে পথ-নির্দেশ করলেন । 


তিনি বললেন, তোমরা একই সাথে জান্নাত থেকে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের 
শত্ৰু । পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ আসলে যে আমার অনুসরণ 
করবে, সে বিপথগামী হবে না ও দুঃখ-কষ্ট পাবে না। যে আমার স্মরণে বিমুখ তার জীবন যাপন 
হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায় । সে বলবে, হে 
আমার প্রতিপালক! কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে? আমি তো চক্ষুন্মান ছিলাম । 

তিনি বলবেন, এরূপই আমার নিদর্শনাবলী তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তা ভুলে 
EL RE D0 


ft Ee EAA adn 2 18 AD 
& Gs 2 Rn ol n A { 


2 : sd 0 চি 
BTR EME ln 1 asl 


/ 


CC / Al I LS ki os (s, st 


pl el / je Er N_ 
(1h IAL 122% 


A ES IE 2 যি alnd 

Ue il. CEE Ci JUG CMA ED 
Lala Gn LULL A ntl AB CLL 

tue Loe Lat, FE nl 

La rat AIM EAA 

‘> 


RAE HERAT CURE sed 


Lal 


Eee AY ANE #72 
i oo ED SLAIN > JIU 9 
nd A nd A FE / ( nt ys 
an থ os A AL A 
Pe Re ty Slt Ht. Cn 
} | / / 


অর্থাৎ _ বল, এ এক মহা সংবাদ, যা থেকে তোমরা ুখ ফিরিয়ে নিচ উ্চালোকে তাদের 
বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। আমার কাছে তো এ ওহী এসেছে যে, আমি 
একজন স্পষ্ট সতর্ককারী । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৭ 


স্মরণ কর, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদা 
মাটি থেকে, যখন আমি তাকে সুষম করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো । তখন 
ইবলীস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদাবনত হলো। সে অহংকার করল এবং কাফিরদের 
অন্তর্ভুক্ত হলো । 

তিনি বললেন, হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তার প্রতি সিজদাবনত 
হতে তোমাকে কিসে বাধা দিল ? তুমি কি গওুদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন ? 
সে বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ । আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি 
করেছেন কাদা মাটি থেকে । তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি 
বিতাড়িত এবং তোমার উপর আমার লা‘নত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত । সে বলল, হে 
আমার প্রতিপালক! আপনি আমাকে পুনকরুথান দিবস পর্যন্ত অবকাশ দিন । তিনি বললেন, তুমি 
অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত । সে বলল, 
আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার 
একনিষ্ঠ বান্দাদের নয় । 

তিনি বললেন, তবে এটাই সত্য; আর আমি সত্যই বলি__ তোমার দ্বারা ও তোমার 
অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই । বল, এর জন্য আমি তোমাদের কাছে কোন 
প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই । এতো বিশ্ব জগতের 
জন্য উপদেশ মাত্র । এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে । (৩৮ £ ৬৭-৮৮) 

এ হলো কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে আদম (আ)-এর সৃষ্টির বিবরণ ৷ আমি 
তাফসীরে এসব বিষয়ে আলোচনা করেছি । এখানে আমি উপরোক্ত আয়াতসমূহের সারমর্ম এবং 
এসব আয়াতের সাথে সংশ্লিষ্ট রাসূলুল্লাহ (সা) থেকে এ বিষয়ে বর্ণিত হাদীসসমূহ উল্লেখ 
করেছি । আল্লাহই তওফীক দাতা ৷ আল্লাহ ' তা'আলা জানিয়ে দিয়েছেন যে, তিনি 
ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন ৪ UE 2 abl Li! 


অর্থাৎ “পৃথিবীতে আমি প্রতিনিধি সৃষ্টি করছি” (২ ? ৩০) 
এ ঘোষণায় আল্লাহ তা'আলা আদম ও তার এমন বংশধরদের সৃষ্টি করার সংকল্প ব্যক্ত 
করেছেন; . যারা একে অপরের প্রতিনিধিত্ব করবে। যেমন এক আয়াতে তিনি বলেন ৪ 


০৯5১ 2544 1814 441 42 3 অৰ্থাৎ- “তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি 
বানিয়েছেন । (৬ ৪ ১৬৫) 


যাহোক, এ ঘোষণা দ্বারা আল্লাহ তা'আলা সংকল্প ব্যক্ত করণার্থে ফেরেশতাদেরকে আদম 
(আ) ও তার বংশধরদের সৃষ্টি করার কথা জানিয়ে দেন । যেমন বাস্তবায়িত হওয়ার আগেই 
কোন গুরুত্বপূর্ণ বিষয়ের আগাম সংবাদ দেওয়া হয়ে থাকে। ঘোষণা শুনে ফেরেশতাগণ 
বললেন 8 Le dl Ut Lit VES ETE অর্থাৎ--“আপনি কি 
সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, যে সেখানে “অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে?” 
(২ ৪ ৩০) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৩ 


http://IslamiBoi.wordpress.com 


১৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উল্লেখ্য যে, ফেরেশতাগণ বিষয়টির তাৎপর্য জানা এবং তার রহস্য সম্পর্কে অবগতি লাভ 
করার উদ্দেশ্যে এ কথা জিজ্ঞাসা করেছিলেন। আপত্তি তোলা, আদম সন্তানদের অমর্যাদা বা 
তাদের প্রতি বিদ্বেষ প্রকাশ তাদের উদ্দেশ্য ছিল না। যেমন কোন কোন অজ্ঞ মুফাসসির ধারণা 
করেছেন ৷ তারা বলেছিলেন, আপনি কি পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী ও রক্তপাতকারী কাউকে 
সৃষ্টি করতে যাচ্ছেন? এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন, আদমের পূর্বে যে জিন ও বিন জাতির 
বসবাস ছিল; ne TOE UE CETTE হজ :যে। আগামীতেও 
এমন অঘটন ঘটবে ৷ এটা কাতাদার অভিমত । 


আব্দুল্পাহ ইব্‌ন উমর (রা) বলেন £ আদম (আ)-এর পূর্বে জিন জাতি দু'হাজার বছর 
বসবাস করে। তারা রক্তপাতে লিপ্ত হলে আল্লাহ তা'আলা তাদের কাছে এক ফেরেশতা বাহিনী 
প্রেরণ করেন। তারা তাদেরকে বিভিন্ন দ্বীপে তাড়িয়ে দেন। ইব্‌ন আব্বাস (রা) থেকেও এরূপ 
বর্ণনা পাওয়া যায়। হাসান (র) থেকে বর্ণিত যে, ফেরেশতাগণের প্রতি এ তথ্য ইলহাম করা 
হয়েছিল । কেউ বলেন, লাওহে মাহফুজ থেকে তারা এ ব্যাপারে অবগত হয়েছিলেন। কেউ 
বলেন, মারত ও হারূত তাদেরকে তা অবগত করেছিলেন তীরা দুজন তা জানতে পেরেছিলেন 
তাদের উপরস্থ শাজাল নামক এক ফেরেশতা থেকে ইব্ন আবূ হাতিম (র) আবূ জাফর বাকির 
(র) সূত্রে এটা বর্ণনা করেন। কেউ কেউ বলেন, তাদের একথা জানা ছিল যে, মাটি থেকে সৃষ্ট 
জীবের স্বভাব খ্ররূপ হওয়ার সম্ভাবনাই বেশি । 


rgd? / ARTA ALIA 
[ 


359 ১৭০০ ০০০ ১-5 অৰ্থাৎ__আমরা সর্বদা আপনার ইবাদত করি । 
আমাদের মধ্যকার কেউ আপনার আবাধ্যতা করে না। এখন যদি এদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য 
এই হয় যে, তারা আপনার ইবাদত করবে; তবে আমরাই তো রাত-দিন অবিশ্রান্তভাবে একাজে 
নিয়োজিত রয়েছি। 545 3 ১ 21 0/5] 5 অর্থাৎ_এদেরকে সৃষ্টি করার মধ্যে যে 
কী সার্থকতা রয়েছে; তা আমি জানি__তোমরা জান না। অর্থাৎ অদূর ভবিষ্যতে এদেরই মধ্য 
থেকে বন্ধ নবী-রাসূল, সিদ্দীক ও শহীদের আবির্ভাব হবে। তারপর আল্লাহ তা'আলা ইল্‌মের 
ক্ষেত্রে ফেরেশতাগণের উপর আদমের শ্রেষ্ঠত্বের কথা ব্যক্ত করে বলেন ঃ “Ll Ril 
(4 অৰ্থাৎ- “এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন।” ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
তাহলো, এসব নাম যদ্বারা মানুষ পরিচিতি লাভ করে থাকে । যেমন মানুষ, জীব, ভূমি, স্থলভাগ 
ও জলভাগ, পাহাড়-পবর্ত, উট-গাধা ইত্যাদি । অন্য এক বর্ণনায় আছে যে, আল্লাহ তা'আলা 
তীকে ডেগ-ডেকচি, থালা-বাসন থেকে আরম্ভ করে অধঃবায়ু নির্গমনের নাম পর্যন্ত শিক্ষা দেন । 
মুজাহিদ (র) বলেন, আল্লাহ তাকে সকল জীব-জন্তু পশু-পক্ষী ও সকল বস্তুর নাম শিক্ষা 
দিয়েছেন। 

সাঈদ ইব্ন জুবায়র (রা) এবং কাতাদা (র) প্রমুখও এরূপ বলেছেন। রাবী বলেন, আল্লাহ 
তা'আলা তাকে ফেরেশতাগণের নামসমূহ শিক্ষা দেন। আবদুর রহমান ইবৃন যায়দ (র) বলেন, 
আল্লাহ তাকে তার সন্তানদের নাম শিক্ষা দিয়েছেন। তবে সঠিক কথা হলো, আল্লাহ তা'আলা 
আদম (আ)-কে ছোট-বড় সকল বস্তু ও তার গুণাগুণ বা বৈশিষ্ট্যের নাম শিক্ষা দেন। ইব্‌ন 
আব্বাস (রা) এদিকে ইংগিত করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৯ 


ইমাম বুখারী (র) ও মুসলিম (র) এ প্রসংগে আনাস ইব্ন মালিক (রা), কাতাদা এবং 
সাঈদ ও হিশামের সূত্রে বর্ণিত একটি হাদীস উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ 
কিয়ামতের দিন মু’মিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর.নিকট সুপারিশ করার জন্য আমরা যদি 
কারো কাছে আবেদন করতাম! এই বলে তারা আদম (আ)-এর কাছে এসে বলবে, আপনি 
মানব জাতির পিতা । আল্লাহ্‌ আপনাকে নিজ কুদরতী হাতে সৃষ্টি করেছেন এবং তাঁর 
ফেরেশতাগণকে আপনার সামনে সিজদাবনত করেছেন ও আপনাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা 


NAY J? fn ESA AY EAE EAT nS a3 tbh 
Sul SA Els tt AS I de eI 


অর্থাৎ “তারপর সেগুলো ফেরেশতাগণের সম্মুখে পেশ করলেন এবং বললেন, তোমরা 
আমাকে এ সবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাক ।” (২৪৩১) 

হাসান বসরী (র) বলেন, আল্লাহ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করতে চাইলে 
ফেরেশতারা বললেন, আমাদের রব যাকেই সৃষ্টি করুন না কেন আমরাই তার চাইতে বেশি 
জ্ঞানী প্রতিপন্ন হবো । তাই এভাবে তাদেরকে পরীক্ষা করা হয়। ‘যদি তোমরা সত্যবাদী হয়ে 
থাক’ বলে এদিকেই ইংগিত করা হয়েছে। এ প্রসংগে আরো বিভিন্ন মুফাস্সির বিভিন্ন মত ব্যক্ত 
করেছেন। আমি তাফসীরে তা বিস্তারিত আলোচনা করেছি। 


IA / Rl LS A ARLL GY AE / / নি nd 
EEO OA ES EEE ECE A 
অর্থাৎ--তারা (ফেরেশতারা) বলল, আপনি পবিত্র । আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন 
তাছাড়া আমাদের তো কোন জ্ঞানই নেই । বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় । (২ ৪ ৩২) 
যেমন এক আয়াতে আল্লাহ তা'আলা বলেনঃ 


FU UG cle ft SIS 
তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা “আয়ত্ত করতে পারে না। 


ARERNE Ll ald lf LLG AD dG 
EEOC VOY HLS 25313 SHIN LOE AL 
অর্থাৎ আল্লাহ বললেন, হে আদম! তাদেরকে এগুলোর নাম বলে দাও । যখন সে এ 

সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আকাশসমূহ ও পৃথিবীর 

অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত কর বা গোপন রাখ আমি 

তাও জানি ? (২ ৪ ৩৩) 
অর্থাৎ আমি প্রকাশ্যটা যেমন জানি, গোপনটাও ঠিক তেমনই জানি । কেউ কেউ বলেন, 

‘তোমরা যা ব্যক্ত কর’ বলতে তাদের পূর্বেকার বক্তব্য (4 ৫.4 54 UC 

-কে বুঝানো হয়েছে আর ‘তোমরা যা গোপন রাখ’ দ্ব'রা ইবরলীসের মনে গুপ্ত সে অহংকার 


http://IslamiBoi.wordpress.com 


১৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিজেকে আদম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করাই বুঝানো হয়েছে। সাঈদ ইব্ন জুবায়র, মুজাহিদ, সুদ্দী 
যাহ্হাক ও ছাওরী (র) এ কথা বলেছেন এবং ইব্‌ন জারীর (র) তা সমর্থন করেছেন। 

আবুল ‘আলিয়া, রবী, হাসান ও কাতাদা (র) বলেন £ ১34544১ 4 দ্বারা 
ফেরেশতাদের বক্তব্য, ‘আমাদের রব যাকেই সৃষ্টি করুন না কেন আমরা তার চেয়ে বেশি জ্ঞানী 
এবং বেশি সন্মানিত-ই থাকব’ এ ব্তব্যটির কথা বুঝানো হয়েছে। এবং 

SELLY nf La Hy ECAC © OH ll ls 

এটা আদায়ের পতি অন্তাহ-তাআলা এদত রিরাট বড় ন়ান্র বহিধরকাশ যা তিনি তাঁকে 
নিজ হাতে সৃষ্টি করে তার মধ্যে রূহ সঞ্চার করার পর প্রদর্শন করেছিলেন। যেমন এক আয়াতে 
ET AAA $A V polled AY 

sald I 235 eB LAE FLL 

EH 6 MONE GS CT SMEG TNE 
তার প্রতি সিজদাবনত হয়ো ৷” (১৫ ৪ ২৯) 

মোটকথা, আদম (আ)-কে আল্লাহ তা‘আলা চারটি মর্যাদা দান করেছেন £ (১) তাকে 
নিজের পবিত্র হাতে সৃষ্টি করা, (২) তার মধ্যে নিজের রূহ থেকে সঞ্চার করা, (৩) 
ফেরেশতাগণকে তাকে সিজদা করার আদেশ দান ও (8) তাকে বস্তু নিচয়ের নাম শিক্ষা দান । 
এ জন্যই উর্ধজগতে মূসা কালীম (আ) ও আদম (আ)-এর সাক্ষাৎ হলে বাদানুবাদ প্রসংগে মূসা 
(আ) তাকে বলেছিলেন ৪ “আপনি মানব জাতির পিতা আদম (আ)। আল্লাহ আপনাকে নিজ 
হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তিনি নিজের রূহ থেকে সঞ্চার করেছেন, তার 
ফেরেশতাগণকে তিনি আপনার সামনে সিজদাবনত করিয়েছেন এবং আপনাকে বস্তু নিচয়ের 
নাম শিক্ষা দিয়েছেন” কিয়ামতের দিন হাশরের ময়দানে সমবেত লোকজন এরূপ বলবে । 
এতদসংক্রান্ত আলোচন৷ পূর্বেও হয়েছে এবং একটু পরে আবারো আসবে ইনশাআল্লাহ ৷ 

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন $৪ 


LAAN RAL ? Pn FLE af Frnt addy 


UE 1 EE Ss BH LEO: 
HAL AAA / AL / 
Med LES EEL IG: RE FO il 
CUAL EAL 
tle CE PECTTECES EA 
অর্থাৎ_ তোমাদেরকে আমি সৃষ্টি করি, ত তারপর তোমাদের রাধা দমি কি তারপর 
ফেরেশতাদেরকে বলি, আদমকে সিজদা কর । ইবলীস ব্যতীত তারা সকলেই সিজদাবনত হয় । 
সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। 
আল্লাহ বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে 
বারণ করল ? সে বলল, আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ । আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে আর 
তাকে সৃষ্টি করেছ কাদা মাটি দিয়ে । (৭ ৪ ১১-১২) 


Ls ] 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮১ 


হাসান বস্রী (র) বলেন, ইবলীস এখানে যুক্তি প্রয়োগের আশ্রয় নিয়েছিল। আর সে-ই 
সর্বপ্রথম যুক্তি প্রয়োগকারী । মুহাম্মদ ইব্ন শিরীন (র) বলেন, সর্বপ্রথম যে যুক্তির অবতারণা 
করেছিল, সে হলো ইবলীস ৷ আর যুক্তির উপর নির্ভর করেই সূর্য ও চন্দ্রের পূজা করা হয়ে 
থাকে। ইবনে জারীর (র) এ দুটি রিওয়ায়েত বর্ণনা করেছেন। এর অর্থ দাড়াচ্ছে, ইবলীস 
নিজেকে তার ও আদমের মাঝে তুলনামূলক দৃষ্টিতে মূল্যায়ন করে আদমের চাইতে নিজেকে 
শ্ৰেষ্ঠ বিবেচনা করে । ফলে তার এবং সকল ফেরেশতার প্রতি সিজদার আদেশ থাকা সত্বেও সে 
সিজদা করা থেকে বিরত থাকে । কিন্তু এ কথা বলার অপেক্ষা রাখে না যে, যুক্তি যখন (=) 
স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয়; তখন তার গ্রহণযোগ্যতা থাকে না। তদুপরি ইবলীসের এ 
যুক্তিটিই মূলত ভ্রান্ত । কেননা মাটি আগুন অপেক্ষা বেশি উপকারী ও উত্তম । কারণ মাটির মধ্যে 
আছে গাম্ভীৰ্য, সহনশীলতা, কোমলতা ও উর্বরতা । পক্ষান্তরে আগুনে আছে অস্থিরতা, অধীরতা, 
ঝৌক প্রবণতা ও দহন প্রবণতা । তাছাড়া আপন কুদরতী হাতে সৃষ্টি করে ও নিজের রূহ থেকে 
সঞ্চার করে আল্লাহ তা'আলা আদম (আ)-কে বিশেষ মর্যাদা দান করেছেন। আর এ কারণেই 
তাকে সিজদা করার জন্য আল্লাহ্‌ ফেরেশতাগণকে আদেশ করেছিলেন। যেমন, এক স্থানে 


A GG / Ce tb 
LN ALL CGN 
al i 7 LTE aL HE 
LAL JUG Sina ll Le SISA StS oda 
ot EE UE EE En EN ERE TE 

/ W d 1 
le Hs UL Le CAL IU pL LS SLL 


/ 

অর্থাৎ-স্মরণ কর, তোমার প্রতিপালক যখন বললেন, আমি ছাচে-ঢালা শুকনো ঠনঠনে 
মাটি থেকে মানুষ সৃষ্টি করছি, যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ্‌ সঞ্চার 
করব; তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো । তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা 
করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল । আল্লাহ্‌ বললেন, হে ইবলীস! তোমার 
কি হলো যে, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? 

ইবলীস বলল, আপনি ছাচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন; তাকে 
আমি সিজদা করবার নই ৷ আল্লাহ্‌ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও ৷ কারণ তুমি 
বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল অভিশাপ । (১৫ ৪ ২৮-৩৫) 

আল্লাহ্‌ তা'আলার শুকনো থেকে ইবলীসের এ পরিণতির কারণ এই ছিল যে, একদিকে 
আদম (আ)-কে তুচ্ছ করায় এবং নিজেকে আদমের চাইতে মর্যাদাবান জ্ঞান করায় সে আদম 
(আ)-এর ব্যাপারে আল্লাহ্‌র সুনির্দিষ্ট আদেশের বিরোধিতা এবং সত্যদ্রোহিতার অপরাধে 


http://IslamiBoi.wordpress.com 


১৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অপরাধী হয়। অপরদিকে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে নিষ্ফল যুক্তি-তর্কের 
অবতারণা করে। বলা বাহুল্য যে, ইবলীল নিজেকে নির্দোষ প্রমাণ করার অপচেষ্টা তার মূল 
অপরাধের চাইতেও জঘন্যতর ছিল। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

ASL JE ET EET Ll SLD UF 


rls 


124 0 AAS EL CAPE Gh 1 Uns IU Cn SE 


ll A / i # 
RFE AL ALL ALL A AAL od OL LALS rut 
Lise LES Sa El Su Sd Sn 5১ iY Ll 
Ed nl nga RY el ) Boer 0S 
lsd 2 LAL 0 lS. SSS 
NA tf A) a a Itt A Afr 


J EES AES Rs ELT iS OLE Bl 
JSS Ys UES IE HIE 
a 
অর্থাৎ-_স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা কর, 
তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল। সে বলল, আমি কি তাকে সিজদা করব যাকে 
আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন? 
সে বলেছিল, বলুন তো এ সে ব্যক্তি যাকে আপনি আমার উপর উচ্চ মর্যাদা দান করেছেন? 
আপনি যদি কিয়ামত পৰ্যন্ত আমাকে অবকাশ দেন, তবে অল্প কয়েকজন ব্যতীত তার 
বংশধরগণকে আমি আমার কর্তৃত্বাধীনে নিয়ে আসবো । 
আল্লাহ্‌ বললেন, যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, জাহান্নামই তোমাদের 
সকলের শাস্তি, পূর্ণ শাস্তি । তোমার আহ্বানে তুমি তাদের মধ্য থেকে যাকে পার পদস্থলিত কর, 
তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ কর এবং তাদের ধনে ও 
সন্তান-সন্ততিতে শরীক হয়ে যাও ও তাদের প্রতিশ্রুতি দাও ৷ শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি 
দেয় তা ছলনা মাত্র । আমার বান্দাদের উপর তোমার কোন ক্ষমতা নেই । কর্মবিধায়ক হিসেবে 
তোমার প্রতিপালকই যথেষ্ট । (১৭ ৪ ৫১-৫৪) 
ময়া কাহাক সাত হা! রজোল 
sts 5 LAN HIE AE EON CATT 


AL Al PA 


43 pl oe Gis 

অর্থাৎ- স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা কর, 
তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল । সে জিনদের একজন ছিল ফলে সে 
ইচ্ছাকৃতভাবে হঠকারিতা ও অহংকারবশত আল্লাহ্র আনুগত্য থেকে বেরিয়ে যায়। (১৮ £ ৫০) 
আগুনের সৃষ্ট হওয়ার কারণে তার স্বভাব এবং তার মন্দ উপাদানই তাকে এ অধঃপতনের 
মুখে ঠেলে দিয়েছিল। ইবলীস যে আগুনের সৃষ্টি তা তার নিজের বক্তব্য থেকেই প্রমাণিত । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ১৮৩ 


তাছাড়া সহীহ মুসলিমে আয়েশা (রা) থেকে বর্ণিত এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন $ “ফেরেশতাগণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে 
ধোয়াবিহীন অগ্নিশিখা হতে এবং আদমকে যা দিয়ে সৃষ্টি করা হয়েছে তা তো তোমাদের কাছে 
বিবৃত হয়েছে৷” 

হাসান বসরী (র) বলেন £ ইবলীস এক পলকের জন্যও ফেরেশতাগণের অন্তর্ভুক্ত ছিল না। 
শাহর ইব্ন হাওশাব (র) বলেন, ইবলীস জিন দলভুক্ত ছিল। যখন তারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি 
করে, তখন আল্লাহ্‌ তা'আলা তাদের নিকট একটি ফেরেশতা বাহিনী প্রেরণ করেন। 
ফেরেশতাগণ তাদের কতককে হত্যা করেন, কতককে বিভিন্ন দ্বীপে নির্বাসন দেন এবং কতককে 
বন্দী করেন। ইবলীস ছিল বন্দীদের একজন ৷ ফেরেশতাগণ তাকে ধরে সঙ্গে করে আকাশে 
নিয়ে যান এবং সে সেখানেই রয়ে যায়। তারপর যখন ফেরেশতাগণকে সিজদার আদেশ করা 
হয় তখন ইবলীস সিজদা থেকে বিরত থাকে । 

ইব্‌ন মাসউদ ও ইব্‌ন আব্বাস (রা)-সহ একদল সাহাবা এবং সাঈদ ইবৃন মুসায়াব (রা) 
প্রমুখ বলেন, ইবলীস সর্বনিন্ন আকাশের ফেরেশতাগণের নেতা ছিল। ইব্‌ন আব্বাস (রা) বলেন, 
তার নাম ছিল আযাযীল ৷ হারিস (র) থেকে বর্ণিত এক বর্ণনায় আছে যে, আবু কারদূস নাক্কাশ 
(র) বলেন, ইব্‌ন আব্বাস (রা) বলেছেন ঃ ইবলীস ফেরেশতাগণের একটি গোত্রের অন্তর্ভুক্ত 
ছিল, যাদেরকে জিন বলা হতো । এরা জার্বাতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। ইল্‌ম ও 
ইবাদতে ইবলীস ছিল এদের সকলের সেরা । তখন তার চারটি ডানাও ছিল। পরে তার রূপ 
বিকৃতি ঘটিয়ে আল্লাহ্‌ তা'আলা তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেন। 

TUT AR 


FH Lp Lalit A 


AEE Ee NEL ae D2 BIS SSL YS JUGS! 


KR LADLE ALS HBLGd et FERS LA sa) CAE 
Yl. LLNS St LG Sl dE 55 
Pn 


EES ES PEATE ESTE Spl fe bls y i SEAN 
v৮ NL Ee ESA Ad A 

Cs P35 0 J SO Se SEH St {1 LOLI 

Yt Gan joe YF PADS 


2D et EAE HE TT 
JG Lt 0 rls SJG. Sen dlr TEs 
nh L iE 


EEF Es I, SEA AE 52 Ui 
FE ER OE SAE Ll Heap JILL §. LEY 


‘ 


ER ad Lap ras rd litlr 


2 ns 23 ef 


অর্থাৎ স্মরণ কর, তোমার প্রতিপালক SE UE SEE TET EET 
করছি কাদা মাটি থেকে । যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, 


http://IslamiBoi.wordpress.com 


১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো। তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত 
হলো--কেবল ইবলীস ব্যতীত, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো । 

তিনি বললেন, হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম, তার প্রতি সিজদাবনত 
হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ওদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদাসম্পন্ন? সে 
বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ । আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি 
করেছেন কাদা মাটি থেকে । f 

তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও । নিশ্চয় তুমি বিতাড়িত এবং তোমার উপর 
আমার লা‘নত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত । 

সে বলল, হে আমার প্রতিপালক! আপনি আমাকে অবকাশ দিন পুনরুথান দিবস পর্যন্ত ৷ 
তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-_অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন 
পৰ্যন্ত । সে বলল, আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সকলকেই পথত্রষ্ট করব ৷ তবে তাদের 
মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয় । 


তিনি বললেন, তবে এটাই সত্য আর আমি সত্যই বলি-_ তোমার দ্বারা ও তোমার 
অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই । (৩৮ ৪ ৭১-৮৫) 

সূরা আ'রাফে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
EA. ELLOS LEY SHUG 
cAI ) elt ’ OE BERS 

sl 

সে বলল, আপনি আমাকে উদভ্রান্ত করলেন, এ জন্য আমিও তোমার সরল পথে নিশ্চয় ওৎ 
পেতে বসে থাকব । তারপর আমি তাদের নিকট আসবই তাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম 
দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞর্ূপে পাবে না । (৭ ৪ ১৬-১৭) 

অর্থাৎ তোমার আমাকে উদ্ভ্রান্ত করার ফলে আমি ঘাটে ঘাটে তাদের জন্য ওৎ পেতে বসে 
থাকব এবং তাদের কাছে তাদের সকল দিক থেকেই আসব । অতএব, ভাগ্যবান সে ব্যক্তি যে 
তার বিরুদ্ধাচরণ করবে, আর যে তার অনুসরণ করবে সে হলো হতভাগা । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, সুবরা ইব্‌ন আবুল ফাকিহ্‌ (র) বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি যে, শয়তান আদম (আ)-এর সন্তানদেরকে বিভ্রান্ত করার 
জন্য অলিতে-গলিতে ওঁৎ পেতে বসে থাকে৷ ইবলীসের পরিচিতিতে আমি এ হাদীসটি উল্লেখ 
করেছি। 

আদম (আ)-কে সিজদা করার জন্য আদিষ্ট ফেরেশতাগণের ব্যাপারে মুফাস্সিরগণের 
মতভেদ রয়েছে যে, এ আদেশটি সকল ফেরেশতার জন্য নয়, কেবল পৃথিবীর ফেরেশতাগণের 
জন্য ছিল? জমহুর আলিমগণের মতে, সকল ফেরেশতার জন্যেই এ আদেশটি ছিল । যেমন 
কুরআনের সংশ্লিষ্ট আয়াতসমূহের ব্যাপকতার দ্বারা বোঝা যায়। পক্ষান্তরে ইব্‌ন আব্বাস (রা) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৫ 


থেকে যাহৃহাক (র)-এর সূত্রে ইব্‌ন জারীর শুধুমাত্র পৃথিবীর ফেরেশতাগণের আদিষ্ট হওয়ার কথা 
বর্ণনা করেন। তবে এ সনদে বিচ্ছিন্নতা রয়েছে এবং বর্ণনাটিতে অপরিচিতি জনিত দুর্বলতা 
রয়েছে। পরবর্তী যুগের আলিমগণের কেউ কেউ এ দ্বিতীয় অভিমতটি প্রাধান্য দিলেও বর্ণনাভঙ্গি 
অনুসারে প্রথমটিই অধিক গ্রহণযোগ্য । ‘এবং তিনি তার ফেরেশতাদেরকে তার সম্মুখে 
সিজদাবনত করান’ এ হাদীসটিও এর সপক্ষে প্রমাণ বহন করে। এ হাদীসটি ব্যাপক । আল্লাহ্‌ 
সর্বজ্ঞ । 

is Ll ‘তুমি এখান থেকে নেমে যাও’ এবং (১ ৫24 ‘তুমি এখান থেকে বের 
হয়ে যাও’ ইবলীসের প্রতি আল্লাহ্‌ তা'আলার এ আদেশ প্রমাণ করে যে, ইবলীস আকাশে ছিল। 
পরে তাকে সেখান থেকে নেমে যাওয়ার এবং নিজের ইবাদত ও আনুগত্যে ফেরেশতাগণের 
সাদৃশ্য অবলম্বনের ফলে যে পদমর্যাদা সে লাভ করেছিল; তা থেকে বের হয়ে যাওয়ার আদেশ 
দেওয়া হয়। তারপর অহংকার, হিংসা ও তার রব-এর বিরুদ্ধাচরণ করার কারণে তার সে 
পদমর্যাদা ছিনিয়ে নেয়া হয় এবং ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া 
হয়। এরপর আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে নিজ স্ত্রীসহ জান্নাতে বসবাস করার আদেশ 
দেন। এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


PAS LA PANS LALA AL A 


IA ud, 7% { 1) IAS 
Lt ES TLE) LS ISLA ESSA 


ut; 
EEE Ce OSES L LACEY, 
A D : he 
অর্থাৎ_এবং আমি বললাম, হে আদম! তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং 
যথা ও যেথা ইচ্ছা আহার কর কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়ো না; হলে তোমরা জালিমদের 
অন্তর্ভুক্ত হবে । (২ ৩৫) 


সূরা আ‘রাফে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
AL n OP /7 GB LLAL ATL AL AIL UAL AD Unfit tA KALA CE 


/ ZA Par A IPLALLIA 
/ SAE ক: কট এ 


ALLL f 
ড় ই 


TORE Sd [ERENT 
b RR GRAIL A 
nl JU) ye Cg LEAR [23 Ln 
অর্থাৎ_- আল্লাহ্‌ তা‘আলা বললেন, এ স্থান থেকে তুমি ধিক্‌কৃত ও বিতাড়িত অবস্থায় বের 
হয়ে যাও । মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয় আমি তোমাদের সকলের দ্বারা 
জাহান্নাম পূর্ণ করবই । 
আর হে আদম! তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও যেথা ইচ্ছা 
আহার কর; কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়ো না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। 
(৭ 8 ১৮-১৯) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৪ 


http://IslamiBoi.wordpress.com 


১৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
অন্যত্র আল্লাহ্‌ ত তা জলা! বালোন ৪ 


(NS { 


UC SE 0 24 SIAL sll Ul Sr 


litt Lendl 129, EEA 


ben Ecte RL LSA dss lS 


AES 


LEAS Ys Ud Gal Y UNG GAS YI USES 

অর্থাৎ স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললাম, আদমের প্রতি সিজদাবনত হও; 

তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল, সে অমান্য করল । তারপর আমি বললাম, হে 

আদম! এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু । সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে 

বের করে না দেয়, দিলে তোমরা দুঃখ পাবে। তোমার জন্য এ-ই রইল যে, তুমি জান্নাতে 

ক্ষুধার্ত হবে না এবং নগুনও হবে না; এবং সেথায় পিপাসার্ত হবে না এবং রোদ্র-ক্লিষ্টও হবে না। 
(২০ 8 ১১৬-১১৯) 

এ আয়াতগুলো প্রমাণ করে যে, হাওয়া (আ)-এর সৃষ্টি আদম (আ)-এর জান্নাতে প্রবেশের 
আগেই হয়েছিল । কারণ আল্লাহ্‌ তা'আলা বলেন, “হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে 
বসবাস কর ।” ইসহাক ইব্ন বাশ্শার (র) স্পষ্টর্নপেই এ অভিমত ব্যক্ত করেছেন । 

কিন্তু সুদ্দা আবূ সালিহ ও আবু মালিকের সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে এবং মুর্রা-এর 
সূত্রে ইব্‌ন মাসউদ (রা) ও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেন যে, তারা বলেন ঃ আল্লাহ্‌ 
তাআলা ইবলীসকে জান্নাত থেকে বের করে দেন। আদম (আ)-কে জান্নাতে বসবাস করতে 
দেন। আদম (আ) তথায় নিঃসঙ্গ একাকী ঘুরে বেড়াতে থাকেন সেখানে তার স্ত্রী নেই, যার 
কাছে গিয়ে একটু শান্তি লাভ করা যায় । এক সময় তিনি ঘুমিয়ে পড়েন । জাগ্রত হয়ে দেখতে 
পেলেন যে, তার শিয়রে একজন নারী উপবিষ্ট রয়েছেন । আল্লাহ্‌ তা'আলা তাকে আদম 
(আ)-এর পীজরের হাড় থেকে সৃষ্টি করেন । দেখে আদম (আ) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি 
কে হে? তিনি বললেন £ঃ আমি একজন নারী । আদম (আ) বললেন, তোমাকে কেন সৃষ্টি করা 
হয়েছে? জবাবে তিনি বললেন, যাতে আপনি আমার কাছে শাস্তি পান। তখন ফেরেশতাগণ 
আদম (আ)-এর জ্ঞানবত্তা যাচাই করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, হে আদম! উনার নাম কি 
বলুন তো! আদম (আ) বললেন, হাওয়া । আবার তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা হাওয়া নাম 
হলো কেন? আদম (আ) বললেন, কারণ তাকে ‘হাই’ (জীবন্ত সত্তা) থেকে সৃষ্টি করা হয়েছে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, হাওয়াকে আদম 
(আ)-এর বাম পীজরের সবচাইতে ছোট হাড় থেকে সৃষ্টি করা হযেছে। তখন আদম (আ) ঘুমন্ত 
অবস্থায় ছিলেন। পরে সে স্থানটি আবার গোশত দ্বারা পূরণ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ৪ 


IBAA AOA abi! A 22% 


[1 if 
Ut GEG et AA AAA AT 


2 HA: by, 1/ A 


AUS MS FE Lt ELI U2 5S 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৭ 


অর্থাৎ__হে মানব জাতি! তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি 
থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেন এবং তাদের দু'জন থেকে বন্ু 
নর-নারী ছড়িয়ে দেন। (৪ ৪ ১) 

ES PE TI NES BABEL Dd OB OAs A RELL RO G2 
UE SEU S35 UES BLT IDG PS IE SED SN 

অর্থাৎ_-তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার সঙ্গিনী 
সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শাস্তি পায়। তারপর যখন সে তার সঙ্গে সংগত হয়, তখন সে 
এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। (৭ ৪ ১৮৯) 

এ বিষয়ে ইনশাআল্লাহ্‌ পরে আরো আলোচনা করব । 

সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন £ “মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদুপদেশ গ্রহণ কর। কেননা, নারীদেরকে 
পীজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পীজরের উপরের অংশটুকুই সর্বাধিক বাকা । যদি 
তুমি তা সোজা করতে যাও তাহলে ভেঙ্গে ফেলবে এবং আপন অবস্থায় ছেড়ে দিলে তা বাঁকাই 
থেকে যাবে । অতএব, মহিলাদের ব্যাপারে তোমরা আমার সদুপদেশ গ্রহণ কর” পাঠটি ইমাম 
বুখারী (র)-এর ৷ 

EEA TiN "555 এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণের মতভেদ রয়েছে। 
কেউ বলেন, গাছর্ট ছিল আঙুরের ৷ ইবন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন জুবায়র, শাবী, জা‘দা ইব্‌ন 
হুরায়রা, মুহাম্মদ ইব্‌ন কায়স ও সুদ্দী (র) থেকে এরূপ বর্ণিত আছে । ইব্‌ন আব্বাস, ইব্ন 
মাসউদ (রা) এবং আরো কতিপয় সাহাবা থেকে এক বর্ণনায় আছে যে, ইহুদীদের ধারণা হলো 
গাছটি ছিল গমের ৷ ইব্‌ন আব্বাস (রা), হাসান বসরী (র), ওহাব ইব্ন মুনাবিবহ, অতিয়্যা 
আওফী, আবু মালিক, মুহারি ইব্‌ন দিছার ও আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা থেকেও এ কথা 
বর্ণিত আছে। ওহাব (র) বলেন, তার দানাগুলো ছিল মাখন অপেক্ষা নরম আর মধু অপেক্ষা 
মিষ্ট । ছাওরী আবূ হাসীন ও আবু মালিক (র) সূত্রে বলেন 8 .<, 5% -এ আয়াতে যে 
বৃক্ষের কথা বলা হয়েছে তাহলো, খেজুর গাছ। ইব্‌ন জুরায়জ মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন 
যে, তাহলো ডুমুর গাছ । কাতাদা এবং ইব্‌ন জুরায়জও এ অভিমত ব্যক্ত করেছেন। আবুল 
আলিয়া বলেন, তা এমন একটি গাছ ছিল যে, তার ফল খেলেই পবিত্রতা নষ্ট হয়ে যেতো ৷ কিন্তু . 
জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনুচিত । 

তবে এ মতভেদগুলো পরস্পর কাছাকাছি । কিন্তু লক্ষণীয় হলো এই যে, আল্লাহ্‌ তাআলা 
নির্দিষ্ট করে এর নাম উল্লেখ করেননি । যদি এর উল্লেখ করার মধ্যে আমাদের কোন উপকার 
নিহিত থাকত; তাহলে আল্লাহ্‌ তা‘আলা অবশ্যই নিৰ্দিষ্ট করে তার উল্লেখ করে দিতেন । পবিত্র 
কুরআনের আরো বহু ক্ষেত্রে এরূপ অস্পষ্ট রাখার নজীর রয়েছে। 

তবে আদম (আ) যে জান্নাতে প্রবেশ করেছিলেন, তার অবস্থান আসমানে না যমীনে; এ 
ব্যাপারে যে মতভেদ রয়েছে, তা বিস্তারিত আলোচনা ও নিষ্পত্তি হওয়া প্রয়োজন । জমহুর 


http://IslamiBoi.wordpress.com 


১৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উলামার মতে তা হচ্ছে আসমানে অবিস্থৃত জান্নাতুল মাওয়া । কুরআনের বিভিন্ন আয়াত এবং 
বিভিন্ন হাদীসে যার ইঙ্গিত রয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন £৪ 
ELMO TE SOLE EL 
অর্থাৎ_-- আমি বললাম, হে আদম! তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর । 

এ আয়াতে £১! এর আলিফ-লাম ব্যাপক অর্থে ব্যবহৃত হয়নি বরং তদ্বারা সুনির্দিষ্ট 
একটি জান্নাতকে বুঝানো হয়েছে। তাহলো জান্নাতুল মাওয়া । আবার যেমন মূসা (আ) আদম 
(আ)-কে বলেছিলেন £ঃ কেন আপনি আমাদেরকে এবং নিজেকে জান্নাত থেকে বের করলেন? 
এটি একটি হাদীসের অংশ, এ বিষয়ে পরে আলোচনা করা হবে। 

সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, আবু হুরায়রা (রা) ও হুযায়ফা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেছেন £ “আল্লাহ্‌ তা'আলা মানব জাতিকে সমবেত করবেন । ফলে মুমিনগণ এমন 
সময়ে উঠে দাড়াবে, যখন জারবাত তীদের নিকটে এসে যাবে৷ তারা আদম (আ)-এর কাছে 
এসে বলবেন, হে আমাদের পিতা! আমাদের জন্য আপনি জান্নাত খুলে দেয়ার ব্যবস্থা করুন! 
তখন তিনি বলবেন, তোমাদের পিতার অপরাধই তো তোমাদেরকে জান্নাত থেকে বের করে 
দিয়েছিল! ... এ হাদীসাংশ শক্তভাবে প্রমাণ করে যে, আদম (আ) যে জার্বাতে বসবাস 
করেছিলেন, তা হলো জান্নাতুল মাওয়া ৷ কিন্তু এ যুক্তিটিও বিতর্কের উর্ধ্বে নয় । 

অন্যরা বলেন, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে যে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, 
তা ‘জান্নাতুল খুল্দ' তথা অনন্ত জান্নাত ছিল না। কারণ নির্দিষ্ট একটি গাছের ফল খেতে নিষেধ 
করে সেখানেও তার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল ৷ তিনি সেখানে নিল্রাও যান, 
সেখান থেকে তাকে বহিষ্কারও করা হয় এবং ইবলীসও সেখানে তার নিকটে উপস্থিত হয়। এ 
সব কটি বিষয়ই তা যে জান্নাতুল মাওয়া ছিল না তাই নির্দেশ করে। এ অভিমতটি উবাই ইব্ন 
কা‘ব, আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা), ওহাব ইব্ন মুনাব্বিহ ও সুফিয়ান ইবৃন উয়ায়না (রা) 
থেকে বর্ণিত । ইব্‌ন কুতায়বা তার ‘আল-মা‘আরিফ’ গ্রন্থে এবং কাযী মুন্যির ইব্‌ন সাঈদ 
আল-বালুতী তীর তাফসীরে এ অভিমতটির সমর্থন করেছেন। তিনি এ ব্যাপারে একটি স্বতন্ত্র 
পুস্তকও রচনা করেছেন৷ ইমাম আবু হানীফা (র) এবং তার বিশিষ্ট শিষ্যবৃন্দ থেকেও এরূপ 
অভিমত উদ্ধৃত করেছেন। আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন উমর আর-রাষযী ইব্‌ন খতীব আর-রাই 
(র) তীর তাফসীর গ্রন্থে আবুল কাসিম আল-বলখী ও আবু মুসলিম ইস্পাহানী (র) থেকে এবং 
কুরতুবী তার তাফসীরে “মুতাযিলা ও কাদরিয়্যা থেকে এ অভিমতটি উদ্ধৃত করেছেন। আহলে 
কিতাদের হস্তস্থিত তাওরাতের পাঠেও এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। আবু মুহাম্মদ ইব্‌ন হায্ম 
আল-মিলাল ও আননিহল'’ গ্রন্থে এবং আবু মুহাম্মদ ইব্‌ন আতিয়্যা ও আবু ঈসা রুম্মানী আপন 
আপন তাফসীরে এ বিষয়টির মতভেদের কথা উল্লেখ করেছেন। 

জমহুর উলামার বর্ণনায় প্রথম অভিমতের সমর্থন পাওয়া যায়। কাযী মাওয়ারদী (র) তার 
তাফসীরে বলেন, আদম (আ) ও হাওয়া (আ) যে জান্নাতে বসবাস করেন, তার ব্যাপারে দু’টি 
অভিমত রয়েছে। প্রথমত, তা জান্নাতুল খুল্দ। দ্বিতীয় অভিমত হলো, তা স্বতন্ত্র এক জারবাত যা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ 


আল্লাহ্‌ তা'আলা তীদের জন্য পরীক্ষা স্থল হিসাবে তৈরি করেন। এটা সে জান্নাতুল খুল্দ নয়, 
যা আল্লাহ্‌ তাআলা পুরস্কারের স্থান হিসেরে প্রস্তুত করে রেখেছেন। 

এ দ্বিতীয় অভিমতের সমর্থকদের মধ্যে আবার মতভেদ রয়েছে। একদল বলেন, তার 
অবস্থান আসমানে ৷ কারণ, আল্লাহ্‌ তা'আলা আদম (আ) ও হাওয়া (আ)-কে জান্নাত থেকে 
নামিয়ে দিয়েছিলেন । এটা হাসানের অভিমত । অপর দল বলেন, তার অবস্থান ছিল পৃথিবীতে । 
কেননা, আল্লাহ্‌ তা‘আলা সে জান্নাতে বহু ফল-ফলাদির মাঝে বিশেষ একটি গাছ সম্পর্কে 
নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে পরীক্ষা করেছিলেন। ইব্‌ন য়াহ্‌য়া-এর অভিমতও অনুরূপ । 
উল্লেখ্য যে, এ ঘটনাটি ঘটেছিল ইবলীসকে আদম (আ)-এর প্রতি সিজদাবনত হওয়ার আদেশ 
দেওয়ার পর । তবে এসব অভিমতের কোন্টা সঠিক তা মহান আল্লাহ্‌ই ভালো জানেন। 

এ হলো কাযী মাওয়ারদির বক্তব্য । এতে তিনি তিনটি অভিমত উদ্ধৃত করেছেন। তার এ 
বক্তব্য থেকে এ ইঙ্গিত পাওয়া যায় যে, মাস‘আলাটিতে তিনি নিজের কোন সিদ্ধান্ত প্রদান থেকে 
বিরত রয়েছেন। আবূ আবদুল্লাহ্‌ রাযী (র) তীর তাফসীরে এ মাস‘আলা সম্পর্কে চারটি অভিমত 
বৰ্ণনা করেছেন। কাযী মাওয়ারদির উপস্থাপিত তিনটি আর চতুর্থটি হলো এ ব্যাপারে কোন 
সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা । তাছাড়া তিনি আবূ আলী জুবায়ী (র) থেকে এ অভিমত বর্ণনা 
করেন যে, আদম (আ) যে জান্নাতে বসবাস করেন, তার অবস্থান আসমানে । তবে তা 
‘জান্নাতুল মাওয়া’ নয়। 

দ্বিতীয় অভিমতের সমর্থকগণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন, যার জবাব দেওয়া আবশ্যক । 
তারা বলেন, এটা নিঃসন্দেহ যে, সিজদা করা থেকে বিরত থাকার দরুন আল্লাহ্‌ তাআলা 
ইবলীসকে আপন সান্নিধ্য থেকে বিতাড়িত করে দেন এবং তাকে সেখান থেকে বের হয়ে 
যাওয়ার ও নেমে যাওয়ার আদেশ প্রদান করেন । আর এ আদেশটি কোন শরয়ী আদেশ ছিল না 
যে, তীর বিরুদ্ধাচরণের অবকাশ থাকবে বরং তা ছিল এমন অখণ্ডনীয় তকদীর সংক্রান্ত নির্দেশ 
যার বিরচদ্ধাচরণ বা প্রতিরোধের কোন অবকাশই থাকে না। 


28 / LAA » 3 
তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ . 1, 32১% ১5১24445১ 021 অর্থাৎ-_এখান থেকে 
তুমি ধিক্কৃত ও বিতাড়িত ত অবস্থায় বের হয়ে যাও (৭ ৪ ১৮) Ck sty 2h 


PL LS nd / 


PALER | 4{ অৰ্থাৎ এ স্থান থেকে তুমি নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার 
করবে, এ হতে পারে না। (৭ ৪ ১৩) Ls Ll Ut E) 1 অৰ্থাৎ তুমি এখান 
থেকে বের হয়ে যাও, কারণ তুমি অভিশপ্ত । (১৫ £ ৩৪) 

এ আয়াতগুলোতে ($১ এর সর্বনামটি দ্বারা 1:11 (জান্নাত) কিংবা ॥ ২! (আসমান) 
অথবা £]/:;5| (আবাস স্থল) বুঝানো হয়েছে। তা যাই হোক, এটা জানা কথা যে, 
ইবলীসকে যে স্থান থেকে বিতাড়িত করা হয়েছিল, সেখানে সামান্যতম সময়ের জন্যেও তার 
অবস্থান থাকার কথা নয়--স্থায়িভাবে বসবাস রূপেই হোক, আর কেবল পথ অতিক্রম রূপেই 
হোক । তীরা বলেন যে, কুরআনের বাহ্যিক বর্ণনাভঙ্গী থেকে এটাও প্রমাণিত যে, ইবলীস আদম 
(আ)-কে এই বলে কুমন্ত্রণা দিয়েছিল যে ঃ 


http://IslamiBoi.wordpress.com 


১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ET GEE EU 


MERRIE SENET El ELE 
রাজ্যের কথা? (২০ 8 ১২০) 

ALdnle Ad tn2t ND //E LAF yt 

SIE Lean EE nL ACER A 

AF? 13 2 % 
23% Wel alin Lh ul 0 LG yl 

অর্থাৎ আর সে বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী হও 
এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন। সে তাদের 
উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্কীদের একজন । এভাবে সে 
তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল । (৭ ৪ ২০-২২) 


এ আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে, আদম (আ) ও হাওয়ার সঙ্গে তাদের জান্নাতে 
ইবলীস-এর সাক্ষাৎ ঘটেছিল । তাদের এ প্রশ্নের জবাবে বলা হয়েছে যে, নিয়মিত বসবাসের 
ভিত্তিতে না হলেও যাতায়াত ও আনাগোনার সুবাদে জান্নাতে আদম (আ) ও হাওয়া (আ)-এর 
সঙ্গে ইবলীস-এর একত্রিত হওয়া বিচিত্র নয় ৷ কিংবা এও হতে পারে যে, জান্নাতের দরজায় 
দাড়িয়ে বা আকাশের নিচে থেকে ইবলীস তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল । তবে তিনটি জবাবের 
কোনটিই সন্দেহমুক্ত নয় । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

আদম (আ) যে জান্নাতে বসবাস করেন, তার অবস্থান পৃথিবীতে হওয়ার সপক্ষে যারা 
মতপোষণ করেন, তার দলিল নিমের হাদীস-_ তা হলো ঃ 

উবাই ইব্ন কা'ব (রা) সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন ইমাম আহমদ যিরাদাতে বর্ণনা করেন যে, 
উবাই ইব্ন কা‘ব (রা) বলেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আদম (আ)-এর জান্নাতের আঙ্গুর খাওয়ার 
আকাঙ্ক্ষা হলে তার সন্তানরা আঙ্গুরের সন্ধানে বের হন । পথে তাদের সঙ্গে ফেরেশতাগণের 
সাক্ষাৎ ঘটে ৷ তারা জিজ্ঞাসা করলেন, হে আদমের সন্তানরা! তোমরা যাচ্ছ কোথায়? তারা 
বললেন, আমাদের পিতা জান্নাতের এক ছড়া আঙ্গুর খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 
ফেরেশতাগণ বললেন, “তোমরা ফিরে যাও, তোমরা তার জন্য যথেষ্ট করেছ, আর দরকার 
নেই ।” অগত্যা তারা আদম (আ)-এর নিকট ফিরে গেলেন । ফেরেশতাগণ আদম (আ)-এর 
রূহ্‌ কবয্‌ করে গোসল দিয়ে সুগন্ধি মাখিয়ে তাকে কাফন পরান । তারপর অন্যান্য ফেরেশতাকে 
নিয়ে জিবরাঈল (আ) তার জানাযার নামায আদায় করে তাকে দাফন করেন । এরপর তারা 
বলল, এ হলো তোমাদের মৃতদের ব্যাপারে তোমাদের করণীয় সুন্নত । সনদসহ হাদীসটি পরে 
আসছে এবং আদম (আ)-এর ওফাতের আলোচনায় পূর্ণ হাদীসটি উল্লেখ করা হবে। 

এ হাদীসের ভিত্তিতে দ্বিতীয় অভিমতের সমর্থকগণ বলেন £ আদম (আ) যে জান্নাতে 
বসবাস করেছিলেন, তাতে পৌছানো যদি সম্ভব না হতো, তাহলে আদম (আ)-এর সন্তানরা 
তার অনুসন্ধানে বেরই হতেন না। অতএব, প্রমাণিত হলো যে, সে জান্নাত ছিল পৃথিবীতে 
আসমানে নয়। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

তাঁরা আরো বলেন ৪ ££ 44559 4% 52,109.১9 এ আয়াতে ২:21। বলতে 
আসমানের জারনাত বুঝানো হয়নি বরং আদম (আ) আসমানে বক্তব্যের পূর্বাপর দৃষ্টে প্রতীয়মান 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ 


হয় যে, তা ছিল দুনিয়াতে অবস্থিত । কেননা, আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে পৃথিবী থেকে । 

আর কোথাও এ কথার উল্লেখ পাওয়া যায় না যে, তাকে আসমানে তুলে নেয়া হয়েছিল। 

তাছাড়া তাকে সৃষ্টিই করা হয়েছে পৃথিবীতে থাকার জন্য । 

fl মায় আহহ তা'আলা ফেরেশতাগণকে এ বলে তা জানিয়েও দিয়েছিলে যে, 
LA 


LE 2531 ULE LE! অৰ্থাৎ ‘পৃথিবীতে আমি প্রতিনিধি বানাচ্ছি।” এর 
সমর্থনে তারা আরেকটি নজীর হিসাবে নিম্নোক্ত আয়াতটি পেশ করেন। 
EEE EAC 
অর্থাৎ- ‘আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান 
ওয়ালাদেরকে ৷’ (৬৮ 8 ১৭) এ আয়াতেও £21! বলতে সকল উদ্যানকে বুঝানো হয়নি বরং 
তা এক বিশেষ উদ্যান অর্থে ব্যবহৃত হয়েছে। 


তারা আরো বলেন, অবতরণ করার উল্লেখ আদম (আ)-এর আসমান থেকে নেমে আসার 
প্রমাণ বহন করে না । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


| SOT POEL alle BE PEL EL oll Rh LLL Un 


অর্থাৎ "বলা হলোঁ, হে নূহ! তুমি নেমে এসো আমার প্রদত্ত শান্িসহ এবং তোমার প্রতি 
ও যে সমস্ত সম্প্রদায় তোমার সাথে আছে তাদের প্রতি কল্যাণসহ ৷” (১১ ৪ ১৮) 

এখানে লক্ষণীয় যে, যখন ভুপৃষ্ঠ থেকে পানি শুকিয়ে যায় এবং নৌকাটি জবদী পর্বতে গিয়ে 
স্থির হয়, তখন নুহ (জা) ও তাঁর অনুসায়ীদেরকে সেখান থেকে নেমে আসার আদেশ করা হয়। 
অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন 8 . SILL 8 1 SUL Ll 

অর্থাৎ তোমরা নগরে অবতরণ কর, তোমরা যা চাও তা সেখানে আছে। (২৪ ৬১), 


(A A LEE EEL 


আরেক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ Ee LU 


অর্থাৎ কতক পাথর এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। (২ ৪ ৭৪) হাদীস ও 
অভিধানে এর অসংখ্য নজীর রয়েছে। 

তারা আরো বলেন ৪ এতে অসুবিধার কিছু নেই বরং এটাই বাস্তব যে, আল্লাহ তা'আলা 
আদম (আ)-কে যে জান্নাতে থাকতে দিয়েছিলেন, তা ছিল সমগ্র ভূখণ্ড থেকে উঁচু বৃক্ষরাজি, 
ফল-ফলাদি, ছায়া, ভোগ-সামগ্নী ও সুখ সমৃদ্ধ একটি মনোরম উদ্যান । যেমন আল্লাহ্‌ তা'আলা 
বলেনঃ $১৯ ১} C5259 US) 

অর্থ লেখালে তো অভ খর আশার এষ বহ যো লাহন িষট হত 
না।(২০৪১১৮) .০১5:9 LUST, 

অর্থাৎ তথায় তোমার ভেতরাংশ পিপাসার উষ্ণতা এবং বহিরাংশ সূর্যের তাপ স্পর্শ করবে 
না। (২০ 8 ১১৯) 

পরস্পর সাযুজ্য থাকার কারণে আল্লাহ্‌ তাআলা এ দু‘আয়াতে ক্ষুধা ও বিবস্তুতাকে একসাথে 
‘এবং পিপাসার উষ্ণতা ও সূর্যের দাহনকে একসাথে উল্লেখ করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


১৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে ফেললে আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে 
দুঃখ-কষ্ট, পংকিলতা, শ্রম-সাধনা, বিপদাপদ; পরীক্ষা, অধিবাসীদের দীন-ধর্ম, স্বভাব-চরিত্র, 
কার্যকলাপ, CT EE RTT 
আল্লাহ্‌ তা‘আলা বলেন ঃ ed ie AINA 

অর্থাৎ পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রয়েছে। ( ২ ৪ ৩৬) 
এতে একথা প্রমাণিত হয় না যে, তারা আগে আসমানে ছিল । যেমন এক আয়াতে আল্লাহ্‌ 


OAL: 


EEE EE EC NEES SEN EE 


Ks 


অর্থাৎ__- এরপর আমি বনী ইসরাঈলকে বললাম, তোমরা ভূ- পৃষ্ঠে বসবাস কর । এবং যখন 
কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, CT SOE ক 0 
করব । (১৭ ৪ ১০৪) 


কিন্তু এটা সর্বজনবিদিত যে, বনী ইসরাঈলের বসবাস এ পৃথিবীতেই ছিল-_ আসমানে 
নয়। তারা আরো বলেন, যারা বর্তমানে জান্নাত ও জাহারামের অস্তিত্ব অস্বীকার করে, আমরা 
তাদের সে বক্তব্যের প্রতিধ্বনি করছি না। তীদের বক্তব্য ও আমাদের এ অভিমতের মধ্যে কোন 
সম্পর্ক নেই । এ জন্যই এ দ্বিতীয় মত পোষণকারী প্রাচীন কালের সকল আলিম এবং পরবর্তী 
যুগের অধিকাংশ আলিমের অভিমত বর্ণিত হয়েছে; তারা বর্তমানেও জান্নাত-জাহান্নামের 
অস্তিত্ব রয়েছে বলে স্বীকার করেন । যেমন কুরআনের বিভিন্ন আয়াত ও বন্থ বিশুদ্ধ হাদীস তার 
প্রমাণ বহন করে । যথাস্থানে এ বিষয়ে আলোকপাত করা হরে। আল্লাহ্‌ সবজ্ঞ। 


AS LK Le USSG CEL 

অর্থাৎ কিন্তু শয়তান তা থেকে তাদেরকে পদস্থলন ঘটাল (অৰ্থাৎ বেহেশত থেকে) এবং 
তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করল । (২ ৪ঃ ৩৬) 

অর্থাৎ_জার্নাত থেকে এবং তারা যে সুখ-সম্তোগ ও আমোদ-আহলাদে ছিন্ুলন তা থেকে 
বের করে অশান্তি ও দুর্দশার জগতে নিয়ে আসলো । তাদেরকে কুমন্ত্রণা দিয়ে এবং মোহে ফেলে 
ESA EL aE: 

JEG Lgl Sn Ue G50 LAG SUE US LIL 
os LES 8h UE OE EET Ee 

REEVE TR Sl HLS 

Ee EET EEE, ae me 
জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও 
কিংবা তোমরা স্থায়ী হও এ জন্যই তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ 
করেছেন। সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙক্ষীদের 
একজন । (৭ ৪ ২০-২১) 


~~ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৩ 


অর্থাৎ শয়তান তাদেরকে বলল যে, আল্লাহ্‌ তা'আলা তোমাদের এ বৃক্ষের ফল খেতে 
নিষেধ করার কারণ হলো তা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে কিংবা চিরস্থায়ী হয়ে যাবে। 
আর তাদেরকে এ ব্যাপারে শপথ করে বলল যে, নিঃসন্দেহে আমি তোমাদের হিতকাজ্ঞকীদের 
একজন । যেমন অন্য আয়াতের আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


AD, AE 7 1 Ge LALA 
les il LEI ol NUMA LISS slain Cl 00244 
9 
Ls Y 


অর্থাৎ তারপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল; সে বলল, হে আদম! আমি কি তোমাকে 
বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? (২০ £ ১২০) 


অর্থাৎ আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব, যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ 
করবে, তুমি এখন যে সুখ-সম্ভোগ ও শান্তিতে আছ; চিরজীবন তা ভোগ করতে পারবে এবং 
তুমি এমন রাজত্ব লাভ করবে, যার কখনো বিনাশ ঘটবে না। ইবলীসের এ বক্তব্য ছিল সম্পূর্ণ 
প্রতারণামূলক এবং বাস্তবতা বিবর্জিত । 

আলোচ্য আয়াতে 1১11 ১,2 এর মর্ম হচ্ছে যে, এর ফল ভক্ষণ করলে তুমি অনন্ত 


জীবন লাভ করবে আবার তদ্দারা সে বৃক্ষত্ত উদ্দেশ্য হতে পারে, নিম্নোক্ত হাদীসে যার উল্লেখ 
রয়েছে। তাহলো $৪ 


ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ 
“জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যে, আরোহী তার ছায়ায় একশ বছর ভ্রমণ করেও তা 
অতিক্রম করতে পারবে না । তাহলো “শাজারাতুল খুলদ' ৷ হাদীসটি অন্যন্য সূত্রেও বর্ণিত আছে 
এবং ইমাম আবূ দাউদ তায়ালিসীও তার মুসনাদে হাদীসটি বর্ণনা করেছেন। গুনদুর বলেন, 
আমি শু‘বাকে জিজ্ঞেস করলাম, এটি কি সেই শাজারাতুল খুলদ ? তিনি বললেন, না বর্ণনায় 
জহা বাং্যাংা টানে 


Ay dlr APP nt Aled Ad Drr Ap? (8d4re 
UALS als CPL LO ENN ET 0 CG 
A EA EAE SANS 
A os 
অর্থাৎ এভাবে সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধঃপতিত করল । তারপর যখন তারা সে 
বৃক্ষ-ফলের আস্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং 
উদ্যানপত্র দ্বারা তারা তাদেরকে আবৃত করতে লাগল । (৭ £ ২২) 


ত ত তর য়া জাল বহ: 
EAL “i: ( A 7a LAB lalrd Ard 
3০৫ CE PER OO Pf MEA SA PE Yr 


FA 


y 
অর্থাৎ তারপর তারা তা থেকে ভক্ষণ করল; তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট 
প্রকাশ হয়ে পড়ল । (২০ $ ১২১) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৫-- 


http://IslamiBoi.wordpress.com 


১৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আদম (আ)-এর আগেই হাওয়া (আ) বৃক্ষ-ফল ভক্ষণ করেছিলেন এবং তিনিই আদম 
(আ)-কে তা খাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । বুখারীর নিমোক্ত হাদীসটি 
এ অর্থেই নেওয়া হয়ে থাকে । 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 
“বনী ইসরাঈলরা না হলে গোশত পচতো না আর হাওয়া না হলে কোন নারী তার স্বামীর সঙ্গে 
খেয়ানত করত না৷” বুখারী ও মুসলিম, আহমদ ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। 

আহলে কিতাবদের হাতে রক্ষিত তাওরাতে আছে যে, হাওয়া (আ)-কে বৃক্ষ-ফল খাওয়ার 
পথ দেখিয়েছিল একটি সাপ ৷ সাপটি ছিল অত্যন্ত সুদর্শন ও বৃহদাকার ৷ তার কথায় হাওয়া 
(আ) নিজেও তা খান এবং আদম (আ)-কেও তা খাওয়ান ৷ এ প্রসঙ্গে ইবলীসের উল্লেখ নেই । 
খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ খুলে যায় এবং তারা দু'জনে আঁচ করতে পারেন যে, তারা 
দু‘জন বিবস্ত্র । ফলে তারা ডুমুরের পাতা গায়ে জড়িয়ে নেন। তাওরাতে এও আছে যে, তারা 
বিবস্তই ছিলেন। ওহাব ইব্ন মুনাবিবহ (র) বলেন, আদম (আ) ও হাওয়া (আ)-এর পোশাক 
ছিল তাদের উভয়ের লজ্জাস্থানের উপর একটি জ্যোতির আবরণ । 

উল্লেখ্য যে, আহলে কিতাবদের হাতে রক্ষিত বর্তমান তাওরাতে একথাটি ভুল এবং বিকৃত 
এবং আরবী ভাষাস্তরের প্রমাদ বিশেষ ৷ কারণ, ভাষান্তর কর্মটি যার-তার পক্ষে সহজসাধ্য নয় । 
বিশেষ করে আরবী ভাষায় যার ভালো দক্ষতা নেই এবং মূল কিতাবের ভাব উদ্ধারে যিনি পটু 
নন, তার পক্ষে তো এ কাজটি অত্যন্ত দুরহ। এজন্যই আহলে কিতাবদের তাওরাত 
আরবীকরণে শব্দ ও মর্মগত যথেষ্ট ভুল-ভ্ৰান্তি হয়েছে। কুরআনে করীমের নিম্নোক্ত বর্ণনার দ্বারা 
প্রতীয়মান হয় যে, আয হাওয়া (=): এর দেহে বস্তু ছিল। 


NAS YA (2, LING pp AG 


আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ EEA Lapali LE = Ea 

অর্থাৎ শয়তান তাদেরকে ‘তদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্তু করে। (৭ 8৪ ২৭) 
কুরআনের এ বক্তব্য তো আর অন্য কারো কথায় উড়িয়ে দেওয়া যায় না । আল্লাহ্‌ই সর্বজ্ঞ ৷ 

ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, উষ্বাই ইব্‌ন কা'ব (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) 
বলেছেন ঃ আল্লাহ তা'আলা আদম (আ)-কে দীর্ঘকায় এবং ঘন কেশবিশিষ্ট পুরুষরূপে সৃষ্টি 
করেন, যেন তিনি ছিলেন দীর্ঘ এক খেজুর গাছ । তারপর যখন তিনি বৃক্ষ-ফল আস্বাদন করেন, 
তখন দেহ থেকে তার পোশাক খসে পড়ে ৷ তখন সর্বপ্রথম তার যে অঙ্গটি প্রকাশ পেয়েছিল 
তাহলো তার লজ্জাস্থান । নিজের লজ্জাস্থান দেখে তিনি জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করেন। 
এক পর্যায়ে তার চুল একটি বৃক্ষে আটকে যায় । ফলে তিনি তা টেনে নেন। তখন আল্লাহ্‌ 
তা'আলা তাকে লক্ষ্য করে বললেন, আদম! তুমি কি আমার থেকে পালিয়ে যাচ্ছ? আল্লাহ্র কথা 
শুনে আদম (আ) বললেন, পালাচ্ছি না হে আমার রব! লজ্জায় এমনটি করছি। 

ছাওরী (র) ll 395 a Ua £0, এর ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) 
বলেন $ এখানে জান্নাতের যে বৃক্ষ- -পর্ত্খের কথা বলা হয়েছে তা ছিল ডুমুর বৃক্ষের পাতা । এটাই 
সহীহ সনদ সম্ভবত তা আহলি কিতাবদের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। আয়াতে সুস্পষ্টভাবে 
কোন নির্দিষ্ট পাতার কথা বলা হয়নি। আর এটা মেনে নিলেও কোন ক্ষতি নেই ৷ আল্লাহ্‌ই 
সর্বজ্ঞ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৫-' 


হাফিজ ইব্‌ন আসাকির (র) উবাই ইব্ন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন ঃ£ “তোমাদের পিতা আদম (আ) লম্বা খেজুর গাছের ন্যায় ষাট হাত দীর্ঘ ঘন 
কেশবিশিষ্ট ছিলেন এবং গোপনাঙ্গ আবৃত ছিল । তারপর জান্নাতে অপরাধ করে বসলে তার 
গোপনাঙ্গ প্রকাশ হয়ে পড়ে । ফলে তাকে জান্নাত থেকে বের হতে হয়। তখন একটি বৃক্ষের 
মুখোমুখি হলে বৃক্ষটি তার মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে ফেলে এদিকে আল্লাহ্‌ তা'আলা 
তাকে ডেকে বললেন, আমার নিকট থেকে পালাতে চাও হে আদম? আদম (আ) বললেন, 
আল্লাহ্‌র শপথ! আপনার লজ্জায় নিজ কৃতকর্মের জন্যে এমনটি করছি, হে আমার রব! 

অন্যান্য সুতে বিশুদ্ধতর সনদে রাসুলুল্লাহ (সা) থেকে অনুরূপ একটি রিওয়ায়ত রয়েছৈ ঃ 
LR AY) AA 77 EA) A LPAL 2D LARA 
vslbill 6 sl CST lS 302 ls Se EEE NEE EALES 


jes RAB AIAD AEE AL 2A TALL NGA SL Gabor 2 


Geass AE TEES CE EELS 


অর্থাৎ তখন তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি তোমাদেরকে 
এ বৃক্ষের নিকটবর্তী হতে বারণ করিনি? এবং আমি কি তোমাদেরকে বলিনি যে, শয়তান 
তোমাদের প্রকাশ্য শত্রু? 


তারা বলল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি, যদি তুমি 
আমাদেরকে ক্ষমা না কর এবং দয়া না কর তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব । 
(৭ 8 ২২-২৩) 
এ হলো অপরাধের স্বীকারোক্তি, তাওবার শরণাপন্ন হওয়া এবং উপস্থিত মুহূর্তে আল্লাহ্র 
নিকট নিজের হীনতা, বিনয় ও অসহায়ত্বের অভিব্যক্তি । বলা বাহুল্য যে, আদমের সন্তানদের 
যে-ই অপরাধ স্বীকার করে এরূপ তাওবা করবে ইহকাল ও পরকালে তার পরিণাম মঙ্গলজনকই 
হবে। ০, 
bir AGA G2, AZ nd Pal 
WL Ee EOL ELY baal IG 
A 
> 
অর্থাৎ-- আল্লাহ্‌ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে 
তোমাদের কিছুকাল বসবাস ও জীবিকা রয়েছে। (৭ ৪ ২৪) | 
আদম (আ), হাওয়া (আ) ও ইবলীসকে সম্বোধন করে এ আদেশ দেওয়া হয়েছিল । কারো 
কারো মতে, তাদের সঙ্গে সাপটিও এ আদেশের অন্তর্ভুক্ত ছিল । সীমালংঘন করার অপরাধে 
তাদেরকে জান্নাত থেকে নেমে যাওয়ার এ আদেশ দেওয়া হয় । 


আদম ও হাওয়া (আ)-এর সাথে সাপের উল্লেখের সপক্ষে রাসুলুল্লাহ (সা)-এর একটি 
হাদীস পেশ করা হয়ে থাকে। তাহলো-_, রাসূলুল্লাহ (সা) সাপ হত্যার আদেশ দিয়ে বলেন, 
‘যেদিন"ওগুলোর সাথে আমরা লড়াই করেছি, সেদিন থেকে আজ পর্যন্ত ওগুলোর সাথে আর 
আমরা সন্ধি করিনি ৷’ সূরা তা-হায় আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


http://IslamiBoi.wordpress.com 


১৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


' অর্থাৎ তোমরা দু'জনে একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও । তোমরা পরস্পর পরস্পরের 
শত্ৰু । (২০ $ ১২৩) 

এই আদেশ হলো আদম (আ) ও ইবলীসের প্রতি । আর হাওয়া আদমের এবং সাপ 
ইবলীসের অনুগামী হিসাবে এ আদেশের আওতাভুক্ত । কেউ কেউ বলেন, এখানে দ্বিবচন শব্দ 
যা একতা লাক আদ ধা কযা হয়েছে তমা রবযালে অগা হালা ছেদ ৷ 
SIEGE is LAL 5A SLES 0 an i 

Si HDL RLM) rie AOL: যখন তারা বিচার করিল শসা কে 
iS ECA 

সঠিক কথা হলো--এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা বহুবচন শব্দ দ্বারা দু'ব্যক্তিকে বুঝিয়েছেন। 
কেননা, বিচারক দু’ব্যক্তির মাঝে বিচার করে থাকেন । একজন বাদী অপরজন বিবাদী । অথচ 
LOM MLDS 
EE [rE ESD Lac UL 


Lol LEE ASL lt SEL SUK ofS ba fol Sls > 

GD ES SS DROS EAA LS Ff 

AY LE as pA AD Ge 

A, (isl, 18 yA lg. LEILA BS 

SIU Lipa. lin ol 

আয়াতে আল্লাহ্‌ তাআলা দু'বার ।;৮.:4| বলে অবতরণের আদেশ করেছেন । এর ব্যাখ্যা 

প্রসঙ্গে কোন কোন মুফাস্সির বলেন, প্রথম অবতরণ দ্বারা জান্নাত থেকে পৃথিবীর নিকটবর্তী 

আসমানে নেমে আসা আর দ্বিতীয়টি দ্বারা নিকটবর্তী আসমান থেকে দুনিয়াতে..নেমে আসা 
বুঝানো হয়েছে। এ ব্যাখ্যাটি দুর্বল । কারণ আল্লাহ্‌ তা'আলা প্রথম আদেশে বলেছেনঃ 


2 abr 22, Cnt nb A A A A 2 
SEE 


অর্থাৎ--“আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও । পৃথিবীতে কিছু কালের 
জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল ।” এ আয়াত প্রমাণ করে যে, প্রথমবারেই তদেরকে 
পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৭ 


সঠিক কথা হলো বিষয়বস্তু এক হওয়া সত্বেও আল্লাহ্‌ তা'আলা শব্দগতভাবে কথাটি 
দু'বার উল্লেখ করেছেন এবং প্রতিবারের সাথে একটি করে অবশ্যম্ভাবী বিধান জুড়ে দিয়েছেন। 
প্রথমটির সাথে জুড়ে দিয়েছেন তাদের পারস্পরিক শত্রুতা এবং দ্বিতীয়টির সাথে জুড়ে দিয়েছেন 
যে, পরবর্তীতে তাদের উপর যে হিদায়ত নাযিল করা হবে, যে ব্যক্তি তার অনুসরণ করবে সে 
হবে ভাগ্যবান, আর যে তার বিরুদ্ধাচরণ করবে, সে হবে ভাগ্যাহত । বলা বাহুল্য যে, কুরআনে 
করীমে এ ধরনের ভাবভঙ্গির বহু দৃষ্টান্ত রয়েছে। 

হাফিজ ইব্‌ন আসাকির (র) মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আল্লাহ্‌ 
তা'আলা আদম (আ) ও হাওয়া (আ)-কে তার নৈকট্য থেকে বের করে দেয়ার জন্য দু'জন 
ফেরেশতাকে আদেশ দেন। ফলে জিবরাঈল (আ) তীর মাথা থেকে মুকুট উঠিয়ে নেন এবং 
মীকাঈল (আ) তার কপাল থেকে মুকুট খুলে ফেলেন এবং একটি বৃক্ষশাখা, তাকে জড়িয়ে 
ধরে। তখন আদম (আ) ধারণা করলেন যে, এটা তীর তাৎক্ষণিক শাস্তি । তাই তিনি মাথা নিচু 
করে বলতে লাগলেন--ক্ষমা চাই, ক্ষমা চাই । তখন আল্লাহ্‌ তা'আলা বললেন, তুমি কি আমার 
নিকট থেকে পালাচ্ছো? আদম (আ) বললেন, বরং আপনার লজ্জায় এমনটি করছি, হে আমার 
মনিব! 

আওযায়ী (র) হাস্সান ইব্‌ন আতিয়্যা (র) সুত্রে বর্ণনা করেন যে, আদম (আ) জান্নাতে 
একশ’ বছরকাল অবস্থান করেন। অন্য এক বর্ণনায় খাট বছরের উল্লেখ রয়েছে তিনি জান্নাত 
হারানোর দুঃখে সত্তর বছর, অন্যায়ের অনুতাপে সত্তর বছর এবং নিহত পুত্রের শোকে চল্লিশ 
বছর ক্রন্দন করেন। ইব্‌ন আসাকির (র) এটি বর্ণনা করেন। 

ইব্ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, আদম (আ)-কে মক্কা ও 
তায়িফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে নামিয়ে দেয়া হয়। হাসান (র) থেকে বর্ণিত, তিনি 
বলেন, আদম (আ)-কে ভারতে, হাওয়া (আ)-কে জিদ্দায় এবং ইবলীসকে বসরা থেকে মাইল 
কয়েক দূরে দস্তমীসান নামক স্থানে নামিয়ে দেয়া হয় আর সর্পটিকে নামানো হয় ইস্পাহানে। 

সুদ্দী (র) বলেন, আদম (আ) ভারতে অবতরণ করেন। আসার সময় তিনি হাজরে 
আসওয়াদ ও জান্নাতের এক মুঠো পাতা নিয়ে আসেন এবং এ পাতাগুলো ভারতের বিভিন্নস্থানে 
ছড়িয়ে দেন। ফলে সে দেশে সুগন্ধির গাছ উৎপনু হয়। ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি 
বলেন, আদম (আ)-কে সাফায় এবং হাওয়া (আ)-কে মারওয়ায় নামিয়ে দেওয়া হয়। ইব্‌ন 
আবু হাতিম এ তথ্যটিও বৰ্ণনা করেছেন। 

আব্দুর রায্যাক (র) আবু মূসা আশআরী (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আল্লাহ্‌ 
তা‘আলা আদম (আ)-কে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত 
প্রণালী শিখিয়ে দেন এবং জান্নাতের ফল-ফলাদি থেকে তার আহার্যের ব্যবস্থা করে দেন। 
সুতরাং তোমাদের এ ফল-মূল জান্নাতের ফল-মূল থেকেই এসেছে । পার্থক্য শুধু এতটুকু যে, 
এগুলোতে বিকৃতি আসে আর ওগুলোর কোন বিকৃতি নেই । 

হাকিম (র) তার মুস্তাদরাকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ঃ আদম (আ)-কে 
জান্নাতে শুধুমাত্র আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টুকু থাকতে দেয়া হয়েছিল৷ হাকিম (র) 
বলেন, হাদীসটি বুখারী, মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ, তবে তারা হাদীসটি বর্ণনা করেন নি। 


http://IslamiBoi.wordpress.com 


১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সহীহ মুসলিমে হাদীস বর্ণিত হয়েছে যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন £ “দিনসমূহের মধ্যে জুমু'আর দিন হলো সর্বোত্তম । এ দিনে আদম (আ)-কে সৃষ্টি 
করা হয়, এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করা 
হয়।” সহীহ বুখারীতে অন্য এক সূত্রে আছে যে, “এ দিনেই কিয়ামত সংঘটিত হবে।” 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন $ 
দিবসসমূহের মধ্যে জুমু'আর দিন হলো সর্বোত্তম । এদিনে আদম (আ)-কে সৃষ্টি করা হয়, 
এদিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এ দিনে তাকে জান্নাত “থকে বের করা হয় এবং এ 
দিনেই কিয়ামত সংঘটিত হবে । বৰ্ণনাটি মুসলিমের শর্তে উত্তীর্ণ ৷ 

ইব্‌ন আসাকির (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাস্লুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
আদম (আ) ও হাওয়া (আ)-কে বিবস্তু অবস্থায় একত্রে নামিয়ে দেওয়া হয়। তখন তাদের দেহে 
জান্নাতের পাতা জড়ানো ছিল। তখন আদম (আ) অসহ্য গরম অনুভব করেন। এমনকি তিনি 
বসে কারবাকাটি করতে শুরু করেন এবং হাওয়াকে লক্ষ্য করে বলেন যে, হাওয়া! গরমে আমার 
খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তারপর জিবরাঈল (আ) তীর কাছে কিছু তুলো নিয়ে 
আসেন এবং হাওয়াকে সুতা কাটার আদেশ.দিয়ে তাকে তা শিখিয়ে দেন। আর আদম (আ)-কে 
কাপড় বুননের আদেশ দেন এবং তাকে বুনন কার্য শিক্ষা দেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আদম 
(আ) জান্নাতে তার স্ত্রীর সংগে সহবাস করেননি; ইতিমধ্যেই বৃক্ষ-ফল খাওয়ার অপরাধে 
তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, তারা উভয়ে আলাদা শয়ন 
করতেন । একজন বাতহায় এবং অপরজন অন্য প্রান্তে শয়ন করতেন । একদিন জিবরাঈল (আ) 
এসে তাকে সহবাসের আদেশ দেন এবং তার পদ্ধতিও শিখিয়ে দেন। তারপর যখন আদম 
(আ) স্ব্রী সঙ্গম করলেন, তখন জিবরাঈল (আ) এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি 
আনার স্ত্রীকে কেমন পেয়েছেন? আদম (আ) বললেন, সতী-সাধ্বী পেয়েছি। ইবৃন আসাকির 
(র) বর্ণিত এ হাদীসটি ‘গরীব’ পর্যায়ভুক্ত এবং এটি মারফু হওয়া অত্যন্ত ‘মুনকার’ কোন কোন 
ইমাম বুখারী (র) এ লোকটিকে মুনকারুল হাদীস বলে অভিহিত করেছেন। ইব্ন হিব্বান 
বলেন, এ লোকটি যতসব জাল হাদীস বর্ণনা করে। ইব্‌ন আদী (র) বলেন, লোকটি একাস্তই 
অজ্ঞাত পর্যায়ের । 2 ts - 

Mf Lit 2p ld AG Ug EEL EY 

অর্থাৎ__ তারপর আদম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাণী প্রাপ্ত হলো । ফলে আল্লাহ্‌ 

তার প্রতি ক্ষমা পরবশ হলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু । (২ ৪ ৩৭) 


কেউ কেউ বলেন, আদম (আ) আল্লাহ্র পক্ষ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছিলেন তাহলো 8 
DIL A A / AL A A / Al ald / 
COE LU PE A i A I F AA (4 ESR 

A es 

EE 

অর্থাৎ-_ হে আমাদের রব! আমরা নিজেদের উপর অত্যাচার করেছি । আপনি যদি 


আমাদেরকে ক্ষমা না করেন ও দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত 
হবো। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া - ১৯৯ 


ইব্ন কা'ব, খালিদ ইবৃন মা‘দান, আতা আল-খুরাসানী (র) ও আবদুর রহমান ইব্ন যায়দ (র) 
থেকে এ অভিমত বর্ণিত আছে। 

ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) 
বলেছেন £ঃ আদম (আ) বললেন, হে আমার রব! আমি যদি তাওবা করি ও ফিরে আসি; তাহলে 
আমি কি আবার জান্নাতে যেতে পারব? আল্লাহ্‌ বললেন, হ্যা। এটাই সে বাণী যার কথা- 
{! 24! ৯:5 এ আয়াতে বলা হয়েছে। এ সূত্রে হাদীসটি 'গরীব’ এবং এতে ইনকিতা তথা 
বিচ্ছিন্নতা রয়েছে। 

ইব্‌ন আবূ নাজীহ (র) মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন এ বাণীগুলো 
হলো ৫ 
sds bbc YY dl. Dl dG 
colyldlY ddl. os MS BIA i calb l 
SIEM alk Ald sb 


‘el 

অর্থাৎ হে আল্লাহ্‌! তুমি ছাড়া কোন ইলাহ নেই আমি তোমার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা 
করি। হে আমার রব! নিশ্চয় আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি। অতএব, তুমি আমায় 
ক্ষমা করে দাও ৷ নিশ্চয় তুমি ক্ষমাকারীদের সর্বোত্তম ৷ 

হে আল্লাহ্‌! তুমি ব্যতীত কোন ইলাহ নেই । আমি তোমার পবিত্রতা বর্ণনা করি ও প্রশংসা 
করি। হে আমার রব! নিশ্চয় আমি নিজের প্রতি অবিচার করেছি । আমায় তুমি ক্ষমা করে দাও! 
নিশ্চয় তুমি দয়ালুদের সর্বোত্তম । 

হে আল্লাহ্‌! তুমি ব্যতীত কোন ইলাহ নেই । আমি তোমার পবিত্রতা বর্ণনা করি ও প্রশংসা 
করি। হে আমার রব! আমি নিজের প্রতি অন্যায় করেছি। আমার প্রতি তুমি ক্ষমা পরবশ হও । 
নিশ্চয় তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ 

হাকিম (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) AE TEHEAT EEA te 
44 এর ব্যাখ্যায় বলেন £ আদম (আ) বললেন, হে আমার রব! আপনি কি আমাকে আপনার 
নিজ কুদরতী হাতে সৃষ্টি করেননি? বলা হলো, হ্যা। তখন তিনি বললেন, আপনি কি আমার 
দেহে আপনার রূহ সঞ্চার করেননি? বলা হলো, হ্যা । তখন তিনি পুনরায় বললেন, আমি হাচি 
দিলে আপনি কি «| ৬২৯১2 (আল্লাহ্‌ তোমাকে রহম করুন) বলেননি? এবং আপনার 
রহমত কি আপনার গযবের উপর প্রবল নয়? বলা হলো, হ্যা । পুনরায় তিনি বললেন ৪ আপনি 
কি একথা নির্ধারণ করে রাখেননি যে, আমি এ কাজ করব? বলা হলো, হ্যা । এবার আদম (আ) 
বললেন, আচ্ছা, আমি যদি তাওবা করি; তাহলে আপনি পুনরায় আমাকে জান্নাতে ফিরিয়ে 


http://IslamiBoi.wordpress.com 


২০০' আল-বিদায়া ওয়ান নিহায়া 


নেবেন কিঃ? আল্লাহ্‌ বললেন, হ্যা । হাকিম বলেন, এর সনদ সহীহ কিন্তু ইমাম বুখারী ও মুসলিম 
(র) হাদীসটি বর্ণনা করেননি । 

হাকিম, বায়হাকী ও ইব্‌ন আসাকির (র) উমর ইব্‌ন খাত্তাব (রা) থেকে বর্ণনা করেন যে 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ “আদম (আ) যখন ভুল করে বসলেন তখন বললেন, 
হে আমার রব! মুহাম্মদের উসিলা দিয়ে আমি আপনার দরবারে প্রার্থনা করছি যে, আপনি 
আমাকে ক্ষমা করে দিন! তখন আল্লাহ্‌ তা'আলা বললেন, তুমি মুহাম্মদকে চিনলে কি করে অথচ 
এখনও তাঁকে আমি সৃষ্টি-ই করিনি? আদম (আ) বললেন, হে আমার রব! যখন আপনি আমাকে 
জরি ভারত হি করলে এল তদ মত বাত: ক্যান ত জত 
মাথা তুলে আরশের স্তম্ভসমূহে <!]। 05 [5 424214091 4 3 লিখিত দেখতে পাই। 
তাতে আমি বুঝতে পারলাম যে, আপনার পবিত্র নামের সাথে আপনি সৃষ্টির মধ্যে আপনার 
সর্বাধিক প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারো নাম যোগ করেননি । তখন আল্লাহ্‌ তা*আলা বললেন, 
তুমি যথার্থই বলেছ, হে আদম! নিশ্চয় তিনি সৃষ্টির মধ্যে আমার প্রিয়তম ৷ তাঁর উসিলায় যখন 
তুমি আমার কাছে প্রার্থনা করেই ফেলেছ, তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর 
মুহাম্মদ (সা)-কে সৃষ্টি না করলে তোমাকে আমি সৃষ্টিই করতাম না । 

বায়হাকী বলেন, এ সূত্রে আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম-ই হাদীসটি এককভাবে 
বর্ণনা করেছেন। আর তিনি হলেন দুর্বল রাবী । আল্লাহই সর্বজ্ঞ । উল্লেখ্য যে, এ আয়াতটি 
নিম্নের আয়াতটির অনুরূপ 8 


yes et LLC PLA LR (CLP. 


+ ss ale Sls SS sal. ie ES sl ec 
অর্থাৎ- আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হলো । এরপর 
তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন ও তাকে পথ-নির্দেশ 
করলেন। (২০ ৪ ১২১-১২২) | 


http://IslamiBoi.wordpress.com 


আদম (আঁ) ও মুসা (আ)-এর বাদানুবাদ 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
“মূসা (আ) আদম (আ)-এর সাথে বাদানুবাদে লিপ্ত হন । তিনি তাকে বলেন, আপনি-ই তো 
মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে 
ফেলেছেন।” আদম (আ) বললেন, হে মূসা! আপনি তো সে ব্যক্তি যে, আল্লাহ্‌ তা'আলা তার 
রিসালাত ও কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্য প্রদান করেছেন: আপনি কি আমাকে এমন একটি 
কাজের জন্য তিরস্কার করছেন, যা আমাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ্‌ আমার নামে লিপিবদ্ধ 
করে রেখেছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ঃ এতে আদম (আ) তর্কে মূসা (আ)-এর উপর জয়লাভ 
করেন। d 

মুসলিম, নাসাঈ ও আহমদ (র) ভিন্ন ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম আহমদ 
(র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ঃ আদম (আ) ও মূসা 
(আ) বাদানুবাদে লিপ্ত হন৷ মূসা (আ) আদম (আ)-কে বলল যে, আপনি সে আদম যে 
আপনার ক্রটি আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছে । উত্তরে আদম (আ) তাকে বললেন, 
আর আপনি তো সে মূসা, যাকে আল্লাহ্‌ তা'আলা তীর রিসালাত ও কালাম দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত 
করেছেন। আপনি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, যা আমার সৃষ্টির পূর্বেই 
স্থির করে রাখা হয়েছিল । রাসুলুল্লাহ (সা) বলেন £ এভাবে আদম (আ) যুক্তিপ্রমাণে মূসা 
(আ)-এর উপর জয়লাভ করেন । একথাটি তিনি দু'বার বলেছেন। 


ইমাম বুখারী এবং মুসলিম (র) ভিন্ন সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ইমাম আহমদ 
(র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ “আদম (আ) ও 
মূসা (আ) বিতর্কে লিপ্ত হন। মূসা বললেন, হে আদম (আ)! আপনি সে ব্যক্তি যে, আল্লাহ্‌ 
তা'আলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ও আপনার মধ্যে তীর রূহ্‌ সঞ্চার করেছেন। আর 
আপনি লোকদেরকে ভ্রমে নিপতিত করলেন ও তাদেরকে জান্নাত থেকে বের করিয়ে দিলেন । 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ এর উত্তরে আদম (আ) বললেন, আর আপনি সেই মূসা (আ) যে, 
আল্লাহ্‌ তা'আলা আপনাকে তীর কালাম দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমার এমন একটি 
কৃতকর্মের জন্য আপনি আমাকে তিরস্কার করছেন, যা আসমানসমূহ ও যমীন সৃষ্টি করার পূর্বেই 
আল্লাহ্‌ তা'আলা আমার নামে লিপিবদ্ধ করে রেখেছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ফলে 
যুক্তিতে আদম (আ) মুসা (আ)-এর উপর জয়লাভ করেন। 
"ইমাম তিরমিযী ও নাসাঈ (র) ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেন । তিরমিযী (র) বলেন, 
হাদীসটি ‘গরীব’ পর্যায়ের । বায্যারও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৬ 


http://IslamiBoi.wordpress.com 


২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ “আদম (আ) ও মূসা 
(আ) বাদানুবাদে লিপ্ত হন। মূসা (আ) বললেন, হে আদম (আ)! আপনি আমাদের পিতা ৷ 
আপনি আমাদের সর্বনাশ করেছেন এবং আমাদের জান্নাত থেকে বের করিয়ে দিয়েছেন। উত্তরে 
আদম (আ) তাকে বললেন, আপনি তো সে মূসা যে, আল্লাহ্‌ তা'আল! আপনাকে তার কালাম 
দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। কখনো বলেছেন, তাঁর রিসালাতের জন্য এবং তিনি নিজ হাতে 
আপনাকে মনোনীত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, 
যা আমাকে সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই আমার নামে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল? রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেন ঃ যুক্তি-তর্কে আদম (আ) মূসার উপর জয়লাভ করেন। আদম (আ) মূসার উপর 
জয়লাভ করেন, আদম (আ) মূসা (আ)-এর উপর জয়লাভ করেন। 

ইব্‌ন মাজাহ্‌ (র) ব্যতীত সিহাহ সিত্তার সংকলকগণের অবশিষ্ট পাচজনই হাদীসটি দশটি 
ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়াত করেছেন । ইমাম আহমদ (র) বর্ণনা করেছেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ “মূসা (আ)-এর সংগে আদম (আ)-এর সাক্ষাৎ হলে মূসা 
. (আ) তাকে বললেন, আপনি সে আদম (আ) যে, আল্লাহ্‌ তা'আলা আপনাকে তার নিজ হাতে 
সৃষ্টি করেন, তীর ফেরেশতাদেরকে আপনার সামনে সিজদাবনত করান এবং আপনাকে জান্নাতে 
স্থান দেন। তারপর আপনি একটি কাজ করে বসেন। আদম (আ) বললেন, আপনি তো সে 
মূসা (আ) যে, আল্লাহ্‌ তা'আলা আপনার সাথে কথা বলেছেন, তার রিসালতের জন্যে 
আপনাকে মনোনীত করেছেন এবং আপনার উপর তাওরাত অবতীর্ণ করেছেন । আচ্ছা, আপনি 
বলুনতো আমার সৃষ্টি আগে হয়েছে নাকি আমার এ কর্মের উল্লেখ আগে হয়েছে? মূসা (আ) 
বললেন, না বরং আপনার এ কর্মের উল্লেখ আগে হয়েছে। এভাবে আদম (আ) মূসা (আ)-এর 
উপর জয়লাভ করেন।” 

ইব্‌ন আবু হাতিম (র) বর্ণিত এ হাদীসের শেষাংশে আদম (আ)-এর উক্তিসহ অতিরিক্ত 
এরূপ বর্ণনা আছে $ আল্লাহ্‌ আপনাকে এমন কয়েকটি ফলক দান করেছেন, যাতে যাবতীয় 
বিষয়ের সুস্পষ্ট বিবরণ রয়েছে এবং একান্তে নৈকট্য দান করেছেন। এবার আপনি বলুন, আল্লাহ্‌ 
তা'আলা তাওরাত কখন লিপিবদ্ধ করেছিলেন? মূসা (আ) বললেন, সৃষ্টির চল্লিশ বছর পূর্বে। 
আদম (আ) বললেন, তাতে কি আপনি ($'+%% 44991 ৮০29 কথাটি পাননি? মূসা (আ) 
বললেন, জী হ্যা । আদম (আ) বললেন, তবে কি আপনি আমাকে আমার এমন একটি 
কৃতকর্মের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বছর আগেই আল্লাহ্‌ তা'আলা 
লিপিবদ্ধ করে রেখেছেন যে, আমি তা করব? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বললেন $ 
এভাবে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়লাভ করেন। 


ইমাম আহমদ (র) বর্ণিত এ সংক্রান্ত বর্ণনা মূসা (আ)-এর বক্তব্যে অতিরিক্ত একথাটিও 
আছে ঃ “আপনি আপনার সন্তানদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিয়েছেন।"” তবে এ অংশটি 
হাদীসের অংশ কিনা তাতে সন্দেহের অবকাশ রয়েছে। 

হাফিজ আবূ ইয়ালা আল-মূসিলী তার মুসনাদে আমীরুল মুমিনীন উমর ইব্ন খাত্তাব (রা) 
সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ “মূসা (আ) বললেন, হে আমার রব! আপনি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ 


আমাকে সে আদম (আ)-কে একটু দেখান, যিনি আমাদেরকে এবং তার নিজেকে জান্নাত থেকে 
বের করিয়ে দেন। আল্লাহ্‌ তা'আলা তাকে আদম (আ)-কে দেখালেন দেখে মূসা (আ) 
বললেন, আপনিই আদম (আ)? তিনি বললেন, হ্যা । মূসা (আ) বললেন, আপনি সে ব্যক্তি যার 
মধ্যে আল্লাহ্‌ তা'আলা তার রূহ্‌ সঞ্চার করেছেন, যার সামনে তার ফেরেশতাদেরকে 
সিজদাবনত করিয়েছেন এবং যাকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন। জবাবে তিনি বললেন, হ্যা । 
মুসা (আ) জিজ্ঞাসা করলেন, আমাদেরকে এবং আপনার নিজেকে জান্নাত থেকে বের করে 
দিতে কিসে আপনাকে উদ্বুদ্ধ করেছিল? উত্তরে আদম (আ) বললেন, আপনি কে? তিনি বললেন, 
আমি মূসা (আ)। আদম (আ) বললেন, আপনি কি বনী ইসরাঈলের নবী মূসা যে, আল্লাহ্‌ 
তাআলা পর্দার আড়াল থেকে আপনার সাথে এমনভাবে কথা বলেছেন যে, আপনার ও তার 
মধ্যে কোন দৃত ছিল না? মূসা (আ) বললেন, জী হ্যা । এবার আদম (আ) বললেন $ আপনি 
আমাকে এমন একটি বিষয়ে তিরস্কার করছেন, যা পূর্ব থেকেই আল্লাহ্‌ তাআলা নির্ধারণ করে 
রেখেছিলেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ এভাবে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়যুক্ত হন, 
এভাবে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়যুক্ত হন । 

আবু দাউদ (র) ও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া‘লা (র) ঈষৎ 
পরিবর্তনসহ ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। 

উল্লেখ্য যে, এ হাদীসের ব্যাপারে বিভিন্ন অভিমত পাওয়া যায়৷ কাদরিয়া সম্প্রদায়ের একটি 
দল এ হাদীসটি প্রত্যাখ্যান করেছেন। কারণ এ হাদীসে পূর্ব সিদ্ধান্ত তথা তাকদীরের প্রমাণ 
রয়েছে জাবরিয়্যা সম্প্রদায়ের একটি, দল এ হাদীস দ্বারা তাদের মতের সপক্ষে প্রমাণ পেশ 
করেছে। আর বাহ্যিক দৃষ্টিতে তা প্রমাণিত হয়ও। কারণ, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ পূর্ব 
সিদ্ধান্তের কথা উল্লেখ করে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়যুক্ত হন। এর জবাব পরে 
দেওয়া হবে । অন্য একদল আলিম বলেন, আদম (আ) মুসা (আ)-এর মতের বিপরীতে এ জনয 
যুক্তি প্রদর্শন করেছেন যে, মূসা (আ) তাকে এমন একটি অপরাধের জন্য তিরস্কার করেছেন, যা 
থেকে তিনি তাওবা করে নিয়েছিলেন। আর অপরাধ থেকে তাওবাকারী ঠিক সে ব্যক্তির ন্যায়, 
যার কোন অপরাধ নেই । | ° 

কারো কারো মতে, এ জয়লাভের কারণ হলো, আদম (আ) হলেন মূসা (আ)-এর চাইতে 
বয়োজ্যেষ্ঠ ও প্রবীণ । কেউ কেউ বলেন, এর কারণ হলো, আদম (আ) হলেন তার আদি 
পিতা । কারো কারো মতে এর কারণ, তারা দু'জন ছিলেন ভিন্ন ভিন্ন শরীয়তের ধারক । আবার 
কেউ কেউ বলেন, এর কারণ তারা দু'জনই ছিলেন আলমে-বরযখে ।১ আর তীদের ধারণায় সে 
জগতে শরীয়তের বিধান প্রযোজ্য নয় । 

সঠিক কথা হলো এই যে, এ হাদীসটি বহু পাঠে বর্ণিত হয়েছে। তার কতক বর্ণিত হয়েছে 
অর্থগতরূপে । কিন্তু তা সন্দেহমুক্ত নয়। সহীহ বুখারী ও মুসলিমসহ অন্যান্য কিতাবের বেশির 
ভাগ বক্তব্যের সারকথা হলো, মূসা (আ) আদম (আ)-কে তার নিজেকে ও সন্তানদেরকে 


১. যা এ জগতের বা পরকালের ব্যাপার নয়, বরং মধ্যবর্তী আরেক জগতের ব্যাপার । 


http://IslamiBoi.wordpress.com 


২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জান্নাত থেকে বের করিয়ে দেয়ার জন্য দোষারোপ করেছিলেন। তাই উত্তরে আদম (আ) তীকে 
বলেছিলেন, আপনাদেরকে আমি বের করিনি। বের করেছেন সেই সত্তা যিনি আমার বৃক্ষ-ফল 
খাওয়ার সাথে বহিষ্কারকে সংশ্লিষ্ট করে রেখেছিলেন; আর যিনি তা সংশ্লিষ্ট করে রেখেছিলেন 
আমার সৃষ্টির পূর্বেই এবং তা লিপিবদ্ধ ও নির্ধারণ করে রেখেছিলেন, তিনি হলেন মহান 
আল্লাহ্‌ । সুতরাং আপনি আমাকে এমন একটি কাজের জন্য দোষারোপ করছেন, যার সাথে 
আমার কোন সম্পর্ক নেই । বড় জোর এতটুকু বলা যায় যে, আমাকে বৃক্ষ-ফল খেতে নিষেধ 
করা হয়েছিল, কিন্তু আমি তা খেয়ে ফেলি । এর সাথে বহিষ্কারের সংশ্লিষ্টতা আমার কর্ম নয় । 
সুতরাং আপনাদেরকে এবং আমার নিজেকে জান্নাত থেকে বহিষ্কার আমি করিনি । তা ছিল 
সম্পূর্ণ আল্লাহ্‌ তা‘আলার কুদরতের লীলাখেলা! অবশ্য তাতে আল্লাহ্র হিকমত রয়েছে! 
অতএব, এ কারণে আদম (আ) মূসা (আ)-এর উপর জয়যুক্ত হয়েছিলেন। 

পক্ষান্তরে যারা এ হাদীসকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা আসলে একণ্ডঁয়ে । কেননা, 
হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে ৷ আর বিশ্বাসযোগ্যতা ও 
স্মৃতিশক্তির ব্যাপারে আবূ হুরায়রা (রা)-এর মর্যাদা প্রশ্নাতীত । তাছাড়া আরো কতিপয় সাহাবা 
থেকেও হাদীসটি বর্ণিত হয়েছে যা আমরা উপরে উল্লেখ করে এসেছি। আর একটু আগে 
হাদীসটির যেসব ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছিল, তা হাদীসের শব্দ ও মর্ম উভয়ের সাথেই 

ংগতিপূর্ণ । তাদের মধ্যে অবস্থানের যৌক্তিকতা জাবরিয়্যা সম্প্রদায়ের চাইতে বেশি আর 
কারোরই নেই । কিন্তু কয়েক দিক থেকে তাতেও আপত্তি রয়েছে ঃ 

প্রথমত, মূসা (আ) এমন কাজের জন্য দোষারোপ করতে পারেন না, যে কাজের 
জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তাওবা করে নিয়েছেন। দ্বিতীয়ত, মূসা (আ) নিজেও আদিষ্ট না 
হয়েও এক ব্যক্তিকে হত্যা করে আল্লাহ্‌ তা'আলার নিকট এ বলে প্রার্থনা করেছিলেন 
যে, 54409 01444 45 3% 044155 হে আমার রব! আমি নিজের উপর 
অত্যাচার করেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফলে আল্লাহ্‌ তাকে ক্ষমা করে 
দেন। (২৮ ৪ ১৬) 

তৃতীয়ত, আদম (আ) যদি পূৰ্ব লিখিত তকদীর দ্বারা অপরাধের জন্য দোষারোপের জবাব 
দিয়ে থাকেন, তাহলে কৃতকর্মে তিরস্কৃত সকলের জন্যই এ পথ খুলে যেতো এবং সকলেই পূর্ব 
নির্ধারিত তকদীরের দোহাই দিয়ে প্রমাণ পেশ করতে পারতো । এভাবে কিসাস ও হুদূদ তথা 
শরীয়ত নির্ধারিত শাস্তিসমূহের বিধানের দ্বার রুদ্ধ হয়ে যেতো । তকদীরকেই যদি দলীল রূপে 
পেশ করা যেতো, তাহলে যে কেউ ছোট-বড় সকল কৃত-অপরাধের জন্য তার দ্বারা দলীল পেশ 
করতে পারত । আর এটা ভয়াবহ পরিণতির দিকেই নিয়ে যেতো । এ জন্যই কোন কোন আলিম 
বলেন £ঃ আদম (আ) তকদীর দ্বারা দুর্ভোগের ব্যাপারে দলীল পেশ করেছিলেন আল্লাহ্‌র আদেশ 
অমান্যের সপক্ষের যুক্তি হিসাবে নয়। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


হাদীসে আদম (আ)-এর সৃষ্টি প্রসঙ্গ 

আবূ মূসা আশ'‘আরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ আল্লাহ্‌ তা'আলা আদম 
(আ)-কে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন ৷ তাই মাটি অনুপাতে 
আদমের সন্তানদের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝামাঝি 
বর্ণের । আবার কেউ হয় নোংরা, কেউ হয় পরিচ্ছন্ন, কেউ হয় কোমল, কেউ হয় পাষাণ, কেউ 
বা এগুলোর মাঝামাঝি ৷ ঈষৎ শাব্দিক পার্থক্যসহ তিনি ভিন্ন সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা 
করেছেন। 

ইমাম আবু দাউদ, তিরমিযী এবং ইব্‌ন হিব্বান (র) আবূ মূসা আশ‘আরী (রা) যার আসল 
নাম আবদুল্লাহ্‌ ইব্‌ন কায়েস (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) হাদীসটি 
হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। 

সুদ্দী (র) ইব্‌ন আব্বাস ও ইব্‌ন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সুত্রে বর্ণনা করেন যে, 
তারা বলেন £$ আল্লাহ্‌ তাআলা কিছু কাদামাটি নেয়ার জন্য জিবরাঈল (আ)-কে যমীনে প্রেরণ 
করেন । তিনি এসে মাটি নিতে চাইলে যমীন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে 
খুঁত সৃষ্টি করবে; এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহ্র কাছে পানাহ চাই । ফলে 
জিবরাঈল (আ) মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার রব! যমীন তোমার আশ্রয় 
প্রার্থনা করায় আমি তাকে ছেড়ে এসেছি। 

এবার আল্লাহ্‌ তা‘আলা মীকাঈল (আ)-কে প্রেরণ করেন যমীন তাঁর নিকট থেকেও আশ্রয় 
প্রার্থনা করে বসে । তাই তিনিও ফিরে গিয়ে জিবরাঈল (আ)-এর মতই বর্ণনা দেন। এবার 
আল্লাহ্‌ তা'আলা মালাকুল মউত (আ) বা মৃত্যুর ফেরেশতাকে প্রেরণ করেন যমীন তার কাছ 
থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহ্‌. তা'আলার আদেশ বাস্তবায়ন 
না করে শূন্য হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার পানাহ্‌ চাই । এ কথা বলে তিনি পৃথিবীর 
বিভিন্ন স্থান থেকে সাদা, লাল ও কালো রঙের কিছু মাটি সংগ্রহ করে মিশিয়ে নিয়ে চলে যান । 
এ কারণেই আদম (আ)-এর সন্তানদের এক একজনের রঙ এক এক রকম হয়ে থাকে । 

আজরাঈল (আ) মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ্‌ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন। এতে 
তা আটালো হয়ে যায়। তারপর ফেরেশতাদের উদ্দেশে তিনি ঘোষণা দেন ঃ 


ES PAE nny HA ALN ‘ 
iy EL i Sd LL 2 Las SY AE HE 
ASA AA 


AL / | 
EE AS 55 2 


http://IslamiBoi.wordpress.com 


২০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ-- কাদামাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব 
এবং তাতে আমার রূহ্‌ সঞ্চার করব; তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো । (১৫ £ ২৮) 

তারপর আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলীস তার 
ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এ মানব দেহটি থেকে চল্লিশ বছর 
পর্যন্ত যা জুম‘আর দিনের অংশ বিশেষ ছিল’ একইভাবে পড়ে থাকে তা দেখে ফেরেশতাগণ 
ঘাবড়ে যান। সবচাইতে বেশি ভয় পায় ইবলীস ৷ সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং 
তাকে আঘাত করত । ফলে দেহটি ঠনঠনে পোড়া মাটির ন্যায় শব্দ করত । এ কারণেই মানব 
সৃষ্টির উপাদানকে ১4 JL০L০ তথা পোড়ামাটির ন্যায় ঠনঠনে মাটি বলে অভিহিত 
করা হয়েছে। আর ইবলীস তাকে বলত, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে স্ট হয়েছ । 

এক পর্যায়ে ইবলীস তার মুখ দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের হয়ে এসে 
ফেরেশতাগণকে বলল, একে তোমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই । কেননা, তোমাদের 
রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী আর এটি একটি শূন্যগর্ভ বস্ুমাত্র কাছে পেলে আমি একে 

ংস করেই ছাড়ব । 

এরপর তার মধ্যে রহ্‌ সঞ্চার করার সময় হয়ে এলে আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে 
বললেন ৪ আমি যখন এর মধ্যে রহ সঞ্চার করব; তখন তার প্রতি তোমরা সিজদাবনত হয়ো । 
যথাসময়ে আল্লাহ্‌ তা‘আলা তার মধ্যে রূহ্‌ সঞ্চার করলেন যখন রূহ্‌ তার মাথায় প্রবেশ করে, 
তখন তিনি হাঁচি দেন। ফেরেশতাগণ বললেন, আপনি আল-হামদুলিল্পাহ্‌ বলুন ৷ তিনি 
‘আলা-হামদুলিল্লাহ্‌’ বললেন ৷ জবাবে আল্লাহ্‌ তা'আলা বললেন £ 13 44৯, (তোমার রব 
তোমাকে রহম করুন!) তারপর রূহ্‌ তার দুচোখে প্রবেশ করলে তিনি জান্নাতের ফল-ফলাদির 
প্রতি দৃষ্টিপাত করেন৷ এবার রূহ্‌ তার পেটে প্রবেশ করলে তীর মনে খাওয়ার আকাঙ্ক্ষা জাগে । 
ফলে র্‌ পা পর্যন্ত পৌছানের আগেই তড়িঘরি করে তিনি জান্নাতের ফল-ফলাদির প্রতি ছুটে 
যান । এ কারণেই আল্লাহ তা'আলা বলেন £$ 3 ১০ ৬১% $15 মানুষ সৃষ্টিগতভাবেই 
MIP Dr bi 


fends L uf ae AA 
LL i EY) AE EE EE! 
অর্থৎ__ তখন ইবলীস ব্যতীত ফেরেশতারা সকলেই সিজদা করল । সে সিজদাকারীদের 
অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল । (১৫ ৪ ৩০) 
সুদ্দী (র) এভাবে কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করেন । এ কাহিনীর সমর্থনে আরো বেশ 
ক'টি হাদীস পাওয়া যায়। তবে তার বেশির ভাগই ইসরাঈলী বর্ণনা থেকে গৃহীত । 


১,১. উৰ্ধ জগতের একদিন পৃথিবীর হাজার বছরের, বর্ণনাস্তরে পঞ্চাশ হাজার বছরের সমান বলে কুরআনের বর্ণনায় পাওয়া 
যায়। (বিঃ দ্রঃ ২২ £৪ ৪৭ ও ৭০ £৪ 8৪) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৭ 


ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
“আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করে নিজের ইচ্ছানুযায়ী কিছুদিন তাঁকে ফেলে রাখেন । 
এ সুযোগে ইবলীস তার চতুল্পার্শ্বে চক্কর দিতে শুরু করে। অবশেষে তাকে শূন্যগর্ভ দেখতে 
পেয়ে সে আঁচ করতে পারল যে, এটাতো এমন একটি সৃষ্টি যার সংযম ক্ষমতা থাকবে না!” 

ইব্ন হিব্বান (র) তীর সহীহ গ্রন্থে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন £ “আদম (আ)-এর মধ্যে রূহ সঞ্চারিত হওয়ার পর রূহ্‌ তার মাথায় পৌছুলে তিনি 
হাঁচি দেন এবং ‘আলহামদু লিল্লাহি রাব্িবিল আলামীন’ বলেন। উত্তরে আল্লাহ তা'আলা 
বললেন ঃ ‘ইয়ারহামুকাল্লাহ’ ৷ ঈষৎ শাব্দিক পার্থক্যসহ হাফিজ আবূ বকর বাষ্যার (র) (য়াহয়া 
ইব্ন মুহাম্মদ ইবৃন সাকান)-ও হাদীসটি বর্ণনা করেন। 

উমর ইব্ন আব্দুল আযীয (র) বলেন, “আদম (আ)-কে সিজদা করার জন্য 
ফেরেশতাগণকে আদেশ করা হলে সর্বপ্রথম হযরত ইসরাফীল (আ) সিজদাবনত হন । এর 
পুরস্কারস্বরূপ আল্লাহ্‌ তা'আলা তার ললাটে কুরআন অঙ্কিত করে দেন। ইবনে আসাকির এ 
উক্তিটি উদ্ধৃত করেছেন। 

হাফিজ আবু ইয়া‘লা (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূল (সা) বলেছেন ৪ 
আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ)-কে মাটি দ্বারা সৃষ্টি করেন। প্রথমে মাটিগুলোকে ভিজিয়ে 
আটালো করে কিছু দিন রেখে দেন। এতে তা ছাচে-ঢালা মাটিতে পরিণত হলে আদম 
(আ)-এর আকৃতি সৃষ্টি করে কিছুদিন এ অবস্থায় রেখে দেন। এবার তা পোড়া মাটির মত 
শুকনো ঠনঠনে মাটিতে রূপান্তরিত হয়। বর্ণনাকারী বলেন, ইবলীস তখন তার কাছে গিয়ে 
বলতে শুরু করে যে, তুমি এক মহান উদ্দেশ্যে সৃষ্ট হয়েছ । তারপর আল্লাহ্‌ তা'আলা তীর মধ্যে 
রূহ্‌ সঞ্চার করেন। রূহ্‌ সর্বপ্রথম তার চোখ ও নাকের ছিদ্রে প্রবেশ করলে তিনি হাঁচি দেন। 
হাচি শুনে আল্লাহ্‌ বললেন £ (177 4124, তোমার রব তোমার প্রতি রহমত বর্ষণ করুন! 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বললেন, হে আদম! তুমি এ ফেরেশতা দলের কাছে গিয়ে দেখ 
তারা কী বলে? তখন তিনি ফেরেশতা দলের কাছে গিয়ে তাঁদেরকে সালাম দেন। আর তারা 

4559 42259 4431 £54211 ৰলে উত্তর দেন। তখন আল্লাহ বললেন, হে 
আদম! এটা তোমার এবং তোমরা বংশধরের অভিবাদন । আদম (আ) জিজ্ঞাসা করলেন, হে 
আমার রব! আমার বংশধর আবার কি? আল্লাহ বললেন £ আদম! তুমি আমার দু‘হাতের যে 
কোন একটি পছন্দ কর। আদম (আ) বললেন, আমি আমার রকের ডান হাত পছন্দ করলাম । 
আমার বর-এর উভয় হাতই তো ডান হাত-_ বরকতময় । 


এবার আল্লাহ্‌ তা'আলা নিজের হাতের তালু প্রসারিত করলে আদম (আ) কিয়ামত পর্যন্ত 
আগমনকারী তার সকল সন্তানকে আল্লাহ্র হাতের তালুতে দেখেতে পান ৷ তন্যধ্যে 
কিছুসংখ্যকের মুখমণ্ডল ছিল নূরে সমুজ্জ্বল । সহসা তাদের মধ্যে একজনের নূরে অধিক বিমুগ্ধ 
হয়ে আদম (আ) জিজ্ঞাসা করলেন, হে আমার বর! ইনি কে? আল্লাহ্‌ বললেন, ইনি তোমার 
সন্তান দাউদ । জিজ্ঞাসা করলেন, এর আয়ু কত নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, ষাট বছর । 
" আদম (আ) বললেন, আমার থেকে নিয়ে এর আয়ু পূর্ণ একশ’ বছর করে দিন৷ আল্লাহ তার 


http://IslamiBoi.wordpress.com 


২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবদার মঞ্জুর করেন এবং এ ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন। তারপর যখন আদম 
(আ)-এর আয়ু শেষ হয়ে আসলো তখন তার রূহ কবয করার জন্য আল্লাহ তা'আলা আযরাঈল 
(আ)-কে প্রেরণ করেন । তখন আদম (আ) বললেন, কেন, আমার আয়ু তো আরো চল্লিশ বছর 
বাকি আছে! ফেরেশতা বললেন, আপনি না আপনার আয়ুর চল্লিশ বছর আপনার সন্তান দাউদ 
(আ)-কে দিয়ে দিয়েছিলেন! কিন্তু আদম (আ) তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে 
যান । ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্মৃতির প্রবণতা সৃষ্টি হয়। হাফিজ আবূ বকর 
বায্যার (র) তিরমিযী ও নাসাঈ (র) তার ‘ইয়াওম ওয়াল লাইলা’ কিতাবে আবু হুরায়রা সূত্রে 
এ হাদীসটি বর্ণনা করেন তিরমিযী (র) হাদীসটি হাসান গরীব পর্যায়ের এবং ইমাম নাসাঈ 
(র) ‘মুনকার’ তথা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। 


তিরমিযী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ 
“আদম (আ)-কে সৃষ্টি করে আল্লাহ্‌ তা'আলা তীর পিঠে হাত বুলান। সাথে সাথে কিয়ামত 
পর্যন্ত আগমনকারী তার সবকটি সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ে । আর আল্লাহ্‌ তা'আলা 
তাদের প্রত্যেকের দু’'চোখের মাঝে একটি করে নুরের দীপ্তি স্থাপন করে দিয়ে তাদেরকে আদম 
(আ)-এর সামনে পেশ করেন। তখন আদম (আ) জিজ্ঞাসা করলেন, হে আমার রব! এরা 
কারা? আল্লাহ্‌ বললেন, এরা তোমার সন্তান-সন্ততি । তখন তাদের একজনের দু‘চোখের মাঝে 
দীপ্তিতে বিমুগ্ধ হয়ে তিনি জিজ্ঞেস করলেন, হে আমার রব! ইনি কে? আল্লাহ বললেন, সে 
তোমার ভবিষ্যত বংশধরের দাউদ নামক এক ব্যক্তি । তিনি আবার জিজ্ঞেস করলেন, এর আয়ু 
কত নির্ধারণ করেছন? আল্লাহ বললেন £ ষাট বছর । আদম (আ) বললেন, হে আমার রব! 
আমার আয়ু থেকে নিয়ে এর আয়ু আরো চল্লিশ বছর বৃদ্ধি করে দিন। তারপর যখন আদম 
(আ)-এর আয়ু শেষ হয়ে যায়; তখন জান কবয করার জন্য আযরাঈঈল (আ) তার কাছে 
আগমন করেন। তখন তিনি বললেন, আমার আয়ু না আরো চল্লিশ বছর বাকি আছে? 
আযরাঈল (আ) বললেন, কেন আপনি না তা আপনার সন্তান দাউদ (আ)-কে দিয়ে 
দিয়েছিলেন? কিন্তু আদম (আ) তা অস্বীকার করে বসেন । এ কারণে তাঁর সন্তানদের মধ্যে 
অস্বীকৃতির প্রবণতা রয়েছে। তিনি পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যেও 
বিস্মৃতির প্রবণতা রয়েছে। আদম (আ.) ক্রটি করেন, তাই তার সন্তানরাও ক্রটি করে থাকে । 

ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ বলে মন্তব্য করেছেন। আবু হুরায়রা (রা) 
থেকে আরো একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে হাকিম (র) তার মুস্তাদরাকে আবু নুআয়ম 
(ফযল ইব্নে দুকায়ন)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেছেন, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী 
হাদীসটি সহীহ । তবে ইমাম বুখারী ও মুসলিমের কেউই হাদীসটি বর্ণনা করেননি । আর ইব্নে 
আবু হাতিম (র) হাদীসটির যে বর্ণনা দিয়েছেন তাতে এও আছে যে, আল্লাহ্‌ তা'আলা আদম 
(আ)-এর বংশধরকে তার সামনে পেশ করে বললেন, হে আদম! এরা তোমার সন্তান-সন্ততি । 
তখন আদম (আ) তাদের মধ্যে কুষ্ঠ ও শ্বেতী রোগী, অন্ধ এবং আরো নানা প্রকার ব্যাধিগ্রস্ত 
লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব! আমার সন্তানদের আপনি এ দশা করলেন কেন? 
আল্লাহ বললেন, করেছি এ জন্য যাতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। এর পরে 
বর্ণনটিতে দাউদ (আ)-এর প্রসঙ্গও রয়েছে _-যা ইব্ন আব্বাস (রা) সূত্রে পরে আসছে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ 


ইমাম আহমদ (র) তাঁর মুসনাদে বর্ণনা করেন যে, আবুদ্‌ দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলেছেন ঃ যথা সময়ে আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করে তার ডান কাধে 
আঘাত করে মুক্তার ন্যায় ধবধবে সাদা তার একদল সন্তানকে বের করেন। আবার তার বাম 
কাধে আঘাত করে কয়লার ন্যায় মিশমিশে কালো একদল সন্তানকে বের করে আনেন । তারপর 
ডান পাশের গুলোকে বললেন, তোমরা জার্নাতগামী, আমি কারো পরোয়া করি না। আর বাম 
কাধের গুলোকে বললেন, তোমরা জাহান্নামগামী , আমি কারো পরোয়া করি না। 

ইব্‌নে আবুদ্‌ দুনিয়া (র) বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, “আদম (আ)-কে সৃষ্টি করে 
আল্লাহ তা‘আলা তীর ডান পার্ম্বদেশ থেকে জান্নাতীদের আর বাম পার্ম্বদেশ থেকে জাহান্নামীদের 
বের করে এনে তাদেরকে যমীনে নিক্ষেপ করেন। এদের মধ্যে কিছু লোককে অন্ধ, বধির ও 
অন্যান্য রোগে আক্রান্ত দেখে আদম (আ) বললেন, হে আমার রব! আমার সন্তানদের সকলকে 
এক সমান করে সৃষ্টি যে করলেন না তার হেতু কি? আল্লাহ বললেন, “আমি চাই যে, আমার 
শুকরিয়া আদায় হোক ।” আব্দুর রায্যাক অনুরূপ রিওয়ায়ত বর্ণনা করেছেন। 

ইব্ন হিব্বানের এ সংক্রান্ত বর্ণনার শেষ দিকে আছে-_আল্লাহ্র মর্জি মোতাবেক আদম 
(আ) কিছুকাল জান্নাতে বসবাস করেন। তারপর সেখান থেকে পৃথিবীতে অবতরণ করেন। 
অবশেষে এক সময় আযরাঈল (আ) তাঁর নির্কট আগমন করলে তিনি বললেন, আমার আয়ু 
তো এক হাজার বছর ৷ আপনি নির্ধারিত সময়ের আগেই এসে পড়েছেন। আযরাঈল (আ) 
বললেন, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনি না আপনার আয়ু থেকে চন্পিশ বছর আপনার 
সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু আদম (আ) তা অস্বীকার করে বসেন । ফলে তার 
সন্তানদের মধ্যেও অস্বীকার করার প্রবণতা সৃষ্টি হয়। তিনি পূর্বের কথা ভুলে যান। ফলে তাঁর 
সন্তানদের মধ্যে বিস্থৃতির প্রবণতা দেখা দেয়। সেদিন থেকেই পারস্পরিক লেন-দেন লিপিবন্ধ 
করে রাখার এবং সাক্ষী রাখার আদেশ জারি হয়।” 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ্‌ (সা) বলেছেন £ 
“আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ)-কে ষাট হাত দীর্ঘ করে সৃষ্টি করেন । তারপর বললেন, 
এ ফেরেশতা দলের কাছে গিয়ে তুমি তাদের সালাম কর এবং লক্ষ্য করে শোন, তারা তোমাকে 
কি উত্তর দেয়। কারণ এটাই হবে তোমার এবং তোমার সন্তান-সম্ততির অভিবাদন । আদেশ 

ফেরেশতাগণের কাছে গিয়ে তিনি 42 £4441 বলে সালাম করেন, আর তারা 
< 225 3 {3421 বলে উত্তর দেন। উল্লেখ্য যে, আদমের সন্তানদের যারাই 
জান্নাতে প্রবেশ করবে, তারা সকলেই আদম (আ)-এর আকৃতিসম্পন্ন হবে৷ ধীরে ধীরে ত্রাস 
পেতে পেতে মানুষের উচ্চতা এখন এ পর্যায়ে এসে পৌঁছেছে। 

অনুরূপ ইমাম বুখারী (র) ‘কিতাবুল ইস্তিয়ানে' আর ইমাম মুসলিম (র) তার গ্রন্থে ভিন্ন 
ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ঃ আদম (আ)-এর উচ্চতা ছিল ষাট হাত আর প্রস্থ সাত হাত । 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন, ইব্‌ন আব্বাস (রা) বলেন, বকেয়া লেন-দেন লিপিবদ্ধ 
করে রাখার আদেশ সংক্রান্ত আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, সর্বপ্রথম যিনি 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৭ 


http://IslamiBoi.wordpress.com 


২১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অস্বীকার করেন; তিনি হলেন আদম (আ), সর্বপ্রথম যিনি অস্বীকার করেন, তিনি হলেন আদম 
(আ), সর্বপ্রথম যিনি অস্বীকার করেন, তিনি হলেন আদম (আ)। ঘটনা হলো-_ আল্লাহ্‌ 
তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করে তাঁর পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগমনকারী 
সকল মানুষকে বের করে এনে তাদের তাঁর সামনে পেশ করেন। তাদের মধ্যে তিনি উজ্জ্বল 
এক ব্যক্তিকে দেখতে পেয়ে বললেন, হে আমার রব! ইনি কে? আল্লাহ বলেন, সে তোমার 
সন্তান দাউদ । আদম (আ) জিজ্ঞেস করলেন, এর আয়ু কত? আল্লাহ বললেন, ষাট বছর । 
আদম (আ) বললেন, এর আয়ু আরো বাড়িয়ে দিন। আল্লাহ্‌ বলেন, না তা হবে না। তবে 
তোমার আয়ু থেকে কর্তন করে বাড়াতে পারি। উল্লেখ্য যে, আদম (আ)-এর আয়ু ছিল এক 
হাজার বছর ৷ তার থেকে কর্তন করে আল্লাহ্‌ তাআলা দাউদ-এর আয়ু চল্লিশ বছর বৃদ্ধি 
করেন। 

এ ব্যাপারে চুক্তিনামা লিপিবন্ধ করে নেন এবং ফেরেশতাদের সাক্ষী রাখেন। অবশেষে ' 
আদম (আ)-এর মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তাঁর জান কবয করার জন্য একদিন আযরাইল 
(আ) তীর কাছে আগমন করেন। তখন তিনি বললেন, আমার আয়ুর তো আরো চল্লিশ বছর 
বাকি আছে! উত্তরে বলা হলো, কেন আপনি না তা আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছিলেন! 
আদম (আ) তা অস্বীকার করে বললেন, আঙ্গি তো এমনটি করিনি! তখন প্রমাণস্বরূপ আল্লাহ 
তা'আলা পূর্বের লিখিত চুক্তিনামা তার সামনে তুলে ধরেন এবং ফেরেশতাগণ এ ব্যাপারে সাক্ষ্য 
প্রদান করেন৷” 


ইমাম আহমদের অনুরূপ আরেকটি বর্ণনার শেষাংশে আছে ৪ “অবশেষে আল্লাহ দাউদের 


বয়স একশ বছর আর আদম (আ)-এর এক হাজার বছর পূর্ণ করে দেন।” তাবারানী (র)ও 
অনুরূপ একটি রিওয়ায়ত বর্ণনা করেছেন। 


ইমাম মালিক ইব্‌নে আনাস (র) বর্ণনা করেন যে, মুসলিম ইব্নে য়াসার (র) বলেন, উমর 
ইবনে খাত্তাব (রা)-কে {1 £7 5415/9 এ আয়াত সম্পৰ্কে জিজ্ঞাসা করা হলো, তিনি 
বললেন, এ আয়াত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, 
তিনি বলেন ঃ আল্লাহ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করে তাঁর পিঠে নিজের ডান হাত বুলিয়ে 
তাঁর সন্তানদের একদল বের করে এনে বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করলাম । 
এরা জান্নাভীদের আমলই করবে তারপর পুনরায় হাত বুলিয়ে আরেক দল সন্তানকে বের করে 
এনে বললেন, এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এরা জাহান্নামীদেরই আমল করবে। 
এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে আমল করার প্রয়োজন 
কি? জবাবে রাসূলুল্লাহ (সা) বললেন, “আল্লাহ্‌ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তার থেকে 
তিনি জান্নাতীদেরইই আমল করান । আমৃত্যু জারাতীদের আমল করতে করতেই শেষ পর্যন্ত সে 
জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে যাকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেন; তার দ্বারা তিনি 
ET HRT RTT CTE 
জাহান্নামে পৌঁছে যাবে৷” টি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ 


ইমাম আহমদ আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে জারীর ও ইব্‌নে আবূ হাতিম ও আবূ 
হাতিম ইব্ন হিব্বান (র) বিভিন্ন সূত্রে ইমাম মালেক (র) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। 
ইমাম তিরমিযী (র) হাদীসটি ‘হাসান সহীহ’ বলে মন্তব্য করেছেন । তবে উমর (রা) নিকট 
থেকে মুসলিম ইব্‌ন ইয়াসার (র) সরাসরি হাদীসটি শুনেননি। আবু হাতিম ও আবু যুর'আ (র) 
এ অভিমত পেশ করেছেন। আবূ হাতিম (র) আরো বলেছেন যে, এ দুজনের মাঝে আরেক 
খাত্তাব, মধ্যবর্তী রাবী নুয়ায়ম ইব্‌ন রবীয়ার নামও উল্লেখ করেছেন । দারা কুতনী বলেন, 
“উপরোক্ত সব কটি হাদীস এ কথা প্রমাণ করে যে, আন্লাহ্‌ তা'আলা আদম (আ)-এর 
সন্তানদের তারই পিঠ থেকে ছোট ছোট পিঁপড়ার মত বের করে এনেছেন এবং তাদেরকে ডান 
ও বাম এ দু’দলে বিভক্ত করে ডান দলকে বলেছেন, তোমরা জান্নাতী, আমি কাউকে পরোয়া 
করি না। আর বাম দলকে বলেছেন, তোমরা জাহান্নামী, আমার কারো পরোয়া নেই ৷” 
পক্ষান্তরে তাদের নিকট থেকে সাক্ষ্য এবং আল্লাহর একত্ব সম্পর্কে তাদের থেকে স্বীকারোক্তি 
নেয়ার কথা প্রামাণ্য কোন হাদীস পাওয়া যায় না। সূরা আরাফের একটি আয়াতকে এ অর্থে 
প্রয়োগ করার ব্যাপারে আপত্তি রয়েছে। যথাস্থানে এ বিষয়ে আমি সবিস্তার আলোচনা করেছি । 
তবে এ মর্মে ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত একটি হাদীস আছে। ইমাম মুসলিমের 
শর্তানুযায়ী যার সনদ উত্তম ও শক্তিশালী ৷ হাদীসটি হলোঃ 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ আল্লাহ তা'আলা জিলহজ্জের নয় 
তারিখে নু'মান নামক স্থানে আদম (আ)-এর পিঠ থেকে অঙ্গীকার নেন। তারপর তার মেরুদণ্ড 
থেকে (কিয়ামত পর্যন্ত আগমনকারী) তার সকল সন্তানকে বের করে এনে তার সম্মুখে ছড়িয়ে 
দেন । তারপর তাদের সাথে সামনা-সামনি কথা বলেন । তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমি কি 
তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই, আমরা সাক্ষী থাকলাম । এ স্বীকৃতি গ্রহণ এ জন্য যে, 
তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো আমরা তো এ ব্যাপারে অনবহিত ছিলাম ৷ কিংবা 
তোমরা যেন বলতে না পার যে, আমাদের পূর্ব-পুরুষগণই তো আমাদের পূর্বে শির্ক করে। 
আর আমরা তো তীদের পরবর্তী বংশধর, তবে কি পথত্রষ্টদের কৃত-কর্মের জন্য তুমি আমাদের 
ধ্বংস করবে ? (৭ £ ১৭২ - ১৭৩) | 

ইমাম নাসাঈ, ইব্‌ন জারীর ও হাকিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম (র) 
হাদীসটির সনদ সহীহ বলে মন্তব্য করেছেন। প্রামাণ্য কথা হলো, বর্ণিত হাদীসটি আসলে ইব্‌ন 
আব্বাস (রা)-এর উক্তি । আব্দুল্লাহ ইব্‌নে উমর (রা) থেকেও মওকুফ, মরফ্‌ উভয় সূত্রেই 
হাদীসটি বর্ণিত হয়েছে। তবে মওফুক সূত্রটিই সর্বাধিক বিশুদ্ধ । তবে অধিকাংশ আলিমের 
মতে, সেদিন আদম (আ)-এর সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নেয়া হয়েছে। তাদের দলীল 
হলো, ইমাম আহমদ (র) বর্ণিত নিম্নোক্ত হাদীসটি । যাতে আছে - 

আনাস (রা) বলেন, রসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ “কিয়ামতের দিন কোন এক জাহান্নামীকে 
বলা হবে-_ আচ্ছা, যদি তুমি পৃথিবীর সমুদয় বস্তু-সম্ভারের মালিক হতে; তাহলে এখন 
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সমস্ত কিছু মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? উত্তরে 


http://IslamiBoi.wordpress.com 


২১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সে বলবে, জী হ্যা । তখন আল্লাহ বলবেন, আমি তো তোমার নিকট থেকে এর চাইতে আরো 
সহজটাই চেয়েছিলাম । আদম (আ)-এর পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে 
অঙ্গীকার নিয়েছিলাম যে, আমার সাথে তুমি কাউকে শরীক করবে না। কিন্তু তা প্রত্যাখ্যান 
করে তুমি শরীক না করে ছাড়োনি। শু‘বার বরাতে বুখারী (র) এবং মুসলিম (র) হাদীসটি 
বৰ্ণনা করেছেন। 


আবূ জাফর রাষী (র) বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কা'ব (রা) =| 4% SSE 
EC HS DML 1 Be EU cE Moh 8 
সৃষ্টি করে আল্লাহ্‌ তা'আলা তাদের এক স্থানে সমবেত করেন। তারপর তাদের সাথে কথা 
বলেন ও তাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং তাদের নিজেদেরকেই তাদের 
সাক্ষীরূপে রেখে তিনি জিজ্ঞাসা করেন, “আমি কি তোমাদের রব নই? তারা বলল, জী হ্যা । 
আল্লাহ্‌ বললেন, এ ব্যাপারে আমি সাত আসমান, সাত যমীন এবং তোমাদের পিতা আদমকে 
সাক্ষী রাখলাম, যাতে কিয়ামতের দিন তোমরা এ কথা বলতে ন! পার যে, এ ব্যাপারে তো 
আমরা কিছুই জানতাম না। তোমরা জেনে রাখ যে, আমি ছাড়া কোন ইলাহ নেই, আমি ব্যতীত 
কোন রব নেই । আর আমার সাথে তোমরা কাউকে শরীক করো না । তোমাদের নিকট 
পর্যায়ক্রমে আমি রাসূল পাঠাব, তাঁরা তোমাদেরকে আমার এ অঙ্গীকার ও প্রতিশ্রুতির ব্যাপারে 
সতর্ক করবেন । আর তোমাদের কাছে আমি আমার কিতাব নাযিল করব ।” তারা বলল, আমরা 
সাক্ষ্য দিলাম যে, আপনি আমাদের বর ও ইলাহ । আপনি ব্যতীত আমাদের কোন রব বা ইলাহ 
নেই । মোটকথা, সেদিন তীরা আল্লাহর আনুগত্যের অঙ্গীকার করেছিল । 

এরপর উপর থেকে দৃষ্টিপাত করে আদম (আ) তীদের মধ্যে ধনী-গরীব ও সুশ্রী-কুশ্রী 
সকল ধরনের লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব! আপনার বান্দাদের সকলকে “যদি 
সমান করে সৃষ্টি করতেন! আল্লাহ্‌ বললেন, আমি চাই, আমার শুকরিয়া আদায় করা হোক । 
এরপর আদম (আ) নবীগণকে তাদের মধ্যে প্রদীপের ন্যায় দীপ্তিমান দেখতে পান। আল্লাহ 
তা'আলা তাদের নিকট থেকে রিসালাত ও নবুওতের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন। এ প্রসঙ্গেই 
আল্লাহ তা‘আলা বলেন $ 
ALIS CH SS I AL ES s Lily 

+ LE Gite ps USEG HH od his 

অর্থাৎ স্মরণ কর, যখন আমি নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং 

তোমার নিকট থেকেও এবং নূহ, ইবরাহীম, মূসা ও মারয়াম তনয় ঈসার নিকট থেকে-_এদের 


MA SN oa ৭) 
UE bf UL SL bie AD UES al 
adit si 
অর্থাৎ তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দীনে প্রতিষ্ঠিত কর। আল্লাহ্র প্রকৃতির অনুসরণ কর, 
NE ET 1 ET 


(৩০ ৪ ৩০) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৩ 


Lund t A 


1% , Be 
CE 4% অৰ্থাৎ-_অতীতের সতর্ককারীদের ন্যায় এ নবীও একজন 
# Ff 
সতৰ্ককারী । (৫৩ 8 ৫৭) 
LAs Indi {nl pr AL Np {B/ Lnasoidd 
EEE FRET OLE BOS 1 E09 
অর্থৎ-- আমি তাদের অধিকাংশকে প্রতিশ্রুতি পালনকারী পাইনি বরং তাদের 
অধিকাংশকে তো সত্যত্যাগী পেয়েছি। (৭ ৪ ১০২) 


ইমাম আব্দুল্লাহ্‌ ইব্‌ন আহমদ, ইব্‌ন আবূ হাতিম, ইব্ন জারীর ও ইব্ন মারদৃওয়েহ্‌ (র) 
তাদের নিজ নিজ তাফসীর গ্রন্থে আবূ জাফর (র) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন । মুজাহিদ, 
ইকরিমা, সাঈদ ইব্ন জুবায়র, হাসান বসরী, কাতাদা ও সুদ্দী (র) প্রমুখ পূর্বসূরি আলিম 
থেকেও এসব হাদীসের সমর্থনে বর্ণনা পাওয়া যায়। আর পূর্বে আমরা এ কথাটি উল্লেখ করে 
এসেছি যে, ফেরেশতাগণ আদম (আ)-কে সিজদা করার জন্যে আদিষ্ট হলে ইবলীস ব্যতীত 
সকলেই সে খোদায়ী ফরমান পালন করেন। ইবলীস হিংসা ও শত্রুতাবশত সিজদা করা থেকে 
বিরত থাকে । ফলে আল্লাহ তা'আলা তাকে আপন সন্নিধ্য থেকে বিতাড়িত করে অভিশপ্ত 
শয়তান বানিয়ে পৃথিবীতে নির্বাসন দেন। 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
“আদমের সন্তানরা সিজদার আয়াত পাঠ করে যখন সিজদা করে; ইবলীস তখন একদিকে সরে 
গিয়ে কাদতে শুরু করে এবং বলে, হায় কপাল! আল্লাহর আদেশ পালনার্থে সিজদা করে আদম 
সন্তান জান্নাতী হলো আর সিজদার আদেশ অমান্য করে আমি হলাম জাহান্নামী ৷” ইমাম 
মুসলিমও হাদীসটি বর্ণনা করেছেন। 


যাহোক, আদম (আ) ও তার সহধর্মিনী হাওয়া (আ) জান্নাতেঁ-_ তা আসমানেরই হোক, 
বা যমীনেরই কোন উদ্যান হোক-_ যে মতভেদের কথা পূর্বেই বিবৃত হয়েছে__ কিছুকাল 
বসবাস করেন এবং অবাধে ও স্বচ্ছন্দে সেখানে আহারাদি করতে থাকেন । অবশেষে নিষিদ্ধ 
বৃক্ষের ফল আহার করায় তাদের পরিধানের পোশাক ছিনিয়ে নেয়া হয় এবং তাদেরকে 
পৃথিবীতে নামিয়ে দেয়া হয়। অবতরণের ক্ষেত্র সম্পর্কে মতভেদের কথা পূর্বেই উল্লেখ করা 
হয়েছে। 


জান্নাতে আদম (আ)-এর অবস্থানকাল সম্পর্কে মতভেদ রয়েছে। কারো মতে দুনিয়ার 
হিসাবের একদিনের কিছু অংশ । আবু হুরায়রা (রা) থেকে মরফু সূত্রে ইমাম মুসলিম (র) কর্তৃক 
বর্ণিত একটি হাদীস উপরে উল্লেখ করে এসেছি যে, আদম (আ)-কে জুমআর দিনের শেষ 
প্রহরে সৃষ্টি করা হয়েছে। আরেক বর্ণনায় এও আছে যে, জুম'আর দিন আদম (আ)-কে সৃষ্টি 
করা হয় আর এদিনেই তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। সুতরাং যদি এমন হয়ে থাকে 
যে, যেদিন আদম (আ)-এর সৃষ্টি হয় ঠিক সেদিনই জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হন, তাহলে 
একথা বলা যায় যে, তিনি একদিনের মাত্র কিছু অংশ জান্নাতে অবস্থান করেছিলেন। তবে এ 
বক্তব্যটি বিতর্কের উর্ধে নয়। পক্ষান্তরে যদি তাঁর বহিষ্কার সৃষ্টির দিন থেকে ভিন্ন কোন দিনে 
হয়ে থাকে কিংবা এ ছয় দিনের সময়ের পরিমাণ ছয় হাজার বছর হয়ে থাকলে সেখানে তিনি 


http://IslamiBoi.wordpress.com 


২১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুদীর্ঘ সময়ই অবস্থান করে থাকবেন । যেমন ইব্ন আব্বাস (রা), মুজাহিদ ও যাহ্হাক (র) 
থেকে বর্ণিত এবং ইবৃন জারীর (র) কর্তৃক সমর্থিত হয়েছে বলে পূর্বেই উল্লেখিত হয়েছে। 

ইবনে জারীর (র) বলেন, এটা জানা কথা যে, আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে জুম‘আ 
দিবসের শেষ প্রহরে । আর তথাকার এক প্রহর দুনিয়ার তিরাশি বছর চার মাসের সমান । এতে 
প্রমাণিত হয় যে, রূহ সঞ্চারের পূর্বে মাটির মূর্তিরূপে আদম (আ) চল্লিশ বছর এমনিতেই পড়ে 
রয়েছিলেন। আর পৃথিবীতে অবতরণের পূর্বে জান্নাতে অবস্থান করেছেন তেতাল্লিশ বছর চার 
মাস কাল । আল্লাহই সর্বজ্ঞ । 

আবদুর রাষ্যাক (র) বর্ণনা করেন যে, 'আতা ইবনে আবূ রাবাহ (র) বলেন, আদম 
(আ)-এর পদদ্বয় যখন পৃথিবী স্পর্শ করে তখনো তার মাথা ছিল আকাশে তারপর আল্লাহ তার 
দৈৰ্ঘ্য ষাট হাতে কমিয়ে আনেন। ইব্‌ন আব্বাস (রা) সূত্রেও এরূপ একটি বর্ণনা আছে। তবে এ 
তথ্যটি আপত্তিকর । কারণ ইতিপূর্বে আবু হুরায়রা (রা) কর্তৃক সর্বজন স্বীকৃত বিশুদ্ধ হাদীস 
উদ্ধৃত করে এসেছি যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ তা'আলা আদম (আ)-কে ষাট হাত 
দীর্ঘ করে সৃষ্টি করেন । এরপর তার সন্তানদের উচ্চতা কমতে কমতে এখন এ পর্যন্ত এসে 
পৌছেছে। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, আদম (আ)-কে সৃষ্টিই করা হয়েছে ষাট হাত দৈর্ঘ্য 
দিয়ে তার বেশি নয়। আর তার সন্তানদের উচ্চতা হাস পেতে পেতে এখন এ পর্যায়ে এসে 
উপনীত হয়েছে। 


ইবনে জারীর (র) ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, আল্লাহ তাআলা বলেন, হে 
আদম! আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে। তুমি গিয়ে তথায় 
আমার জন্য একটি ঘর নির্মাণ করে তা তাওয়াফ কর, যেমনটি ফেরেশতারা আমার আরশ 
তাওয়াফ করে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন । তিনি 
আদম (আ)-কে জায়গাটি দেখিয়ে দেন এবং তাকে হজ্জের করণীয় কাজসমূহ শিখিয়ে দেন। 
ইবনে জারীর (র) আরো উল্লেখ করেন যে, দুনিয়ার যেখানে সেখানে আদম (আ)-এর 
পদচারণা হয়, পরবর্তীতে সেখানেই এক একটি জনবসতি গড়ে ওঠে । 


ইবনে আব্বাস (রা) থেকে আরো বর্ণিত আছে যে, পৃথিবীত আদম (আ)-এর প্রথম খাদ্য 
ছিল গম । জিবরাঈল (আ) তার কাছে সাতটি গমের বীজ নিয়ে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা 
করলেন, এগুলো কি? জিবরাঈল (আ) বললেন, এ-ই তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল, 
যা আপনি খেয়েছিলেন। আদম (আ) জিজ্ঞাসা করলেন, এগুলো আমি কি করব? জিবরাঈল 
(আ) বললেন, যমীনে বপন করবেন। উল্লেখ্য যে, তীর প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার এক 
" লক্ষ দানা অপেক্ষা বেশি । বীজগুলো রোপণ করার পর ফসল উৎপন্ন হলে আদম (আ) তা 
কেটে মাড়িয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু ক্লেশ ও শ্রমের পর তা আহার 


TART ME ERE 


করেন। এ প্রসঙ্গেই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ [| =: ১১ সুতরাং সে যেন 


তোমাদের কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয় । দিলে তোমরা দুঃখ পাবে।’ (২০-১১৭) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৫ 


আদম ও হাওয়া (আ) সর্বপ্রথম যে পোশাক পরিধান করেন, তা ছিল ভেড়ার পশমের 
তৈরি । প্রথমে চামড়া থেকে পশমগুলো খসিয়ে তা দিয়ে সুতা তৈরি করেন । তারপর আদম 
(আঁ) নিজের জন্য একটি জুববা আর হাওয়ার জন্য একটি কামীজ ও একটি ওড়না তৈরি করে 
নেন। ki 


জান্নাতে থাকাবস্থায় তাদের কোন সন্তানাদি জন্মেছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে । 
কারো কারো মতে, পৃথিবী ছাড়া অন্য কোথাও তাদের কোন সসম্তান জন্মেনি। কেউ বলেন, 
জন্মেছে। কাবীল ও তার বোনের জন্য জান্নাতেই হয়েছিল আল্লাহ সর্বজ্ঞ । 

উল্লেখ্য যে, প্রতি দফায় আদম (আ)-এর এক সঙ্গে একটি পুত্র সন্তান ও একটি কন্যা 
সন্তান জন্ম নিত । আর এক গর্ভের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার ও কন্যার সঙ্গে 
পুত্রের বিবাহ দেওয়ার বিধান দেওয়া হয়। পরবর্তীতে একই গর্ভের দু'ভাই-বোনের বিবাহ 
নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল । 


http://IslamiBoi.wordpress.com 


কাৰীল ও হাবীলের কাহিনী 


aE: 
VE A h/ en ) And 
EFA COLONEL ATF 
L/ 708 ALL LIA on BLS DIALS 
Sst; s TE YE he Lp YG UY JU AN So HELMS 


| ells 159 4s 4 Ll Ele Sls) EE ERE 
LAA fA NMA 2 LO 
2 585d un IY Fo all 5 Lin Gl 


5402 A AEA 


EEE EES MEAT Sale BLS. JE 
Go anil a LOS Cyt LEE Ole SL BLA 


SAI ETE CUE Te EER Te EA 
SE Et SAREE 

অর্থাৎ-_ আদমের দু'পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও, যখন তারা উভয়ে 
কুরবানী করেছিল তখন একজনের কুরবানী কবুল হলো, অন্য অনের কবুল হলো না । তাদের 
একজন বলল, আমি তোমাকে হত্যা করব-ই । অপরজন বলল, আল্লাহ মুত্তাকীদের কুরবানী 
কবূল করেন। 

আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য 
আমি হাত বাড়াব না। আমি তো জগতসমূহের রব আল্লাহকে ভয় করি । আমি চাই যে, তুমি 
আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামী হও এবং এটা জালিমদের কর্মফল । 
তারপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, 
ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। 

তারপর আল্লাহ্‌ তা'আলা একটি কাক পাঠালেন যে তার ভাই-এর লাশ কিভাবে গোপন 
করা যায় তা দেখাবার জন্য মাটি খুড়তে লাগল । সে বলল, হায়! আমি কি এ কাকের মতও 
হতে পারলাম না যাতে আমার ভাই-এর লাশ গোপন করতে পারি? তারপর সে অনুতপ্ত 
হলো । (৫ ৪ ২৭-৩১) 

তাফসীর গ্রন্থে আমরা সূরা মায়িদার ব্যাখ্যা প্রসঙ্গে এ কাহিনী সম্পর্কে যথেষ্ট আলোচনা 
করেছি। এখানে শুধু পূর্বসুরি ইমামগণ এ বিষয়ে যা বলেছেন তার সারাংশ উল্লেখ করব । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ 


সুদ্দী (র) ইব্‌ন আব্বাস ও ইব্ন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, 
আদম (আ) এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন । হাবীল 
সে মতে কাবীলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন । কাবীল বয়সে হাবীলের চাইতে 
বড় ছিল। আর তার বোন ছিল অত্যধিক রূপসী ।১ . 

তাই কাবীল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল 
এবং আদম (আ) হাবীলের সাথে তাকে বিবাহ দেয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল । 
ফলে আদম (আ) তাদের দু'জনকে কুরবানী করার আদেশ দিয়ে নিজে হজ্জ করার জন্য মন্কায় 
চলে যান ৷ যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তাঁর সন্তানদের দেখাশুনার দায়িত্ব দিতে 
চান কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায় ৷ যমীন এবং পাহাড় পর্বতসমূহকে তা নিতে বললে 
তারাও অস্বীকৃতি জানায় । অবশেষে কাবীল এ দায়িত্বভার গ্রহণ করে। 

তারপর আদম (আ) চলে গেলে তারা তাদের কুরবানী করে। হাবীল একটি মোটা-তাজা 
বকরী কুরবানী করেন । তার অনেক বকরী ছিল। আর কাবীল কুরবানী দেয় নিজের উৎপাদিত 
নিম্নমানের এক বোঝা শস্য । 

তারপর আগুন হাবীলের কুরবানী গ্রাস করে নেয় আর কাবীলের কুরবানী অগ্রাহ্য করে। 
এতে কাবীল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব ৷ যাতে করে তুমি আমার 
বোনকে বিয়ে করতে না পার উত্তরে হাবীল বললেন, আল্লাহ্‌ তা'আলা কেবল মুত্তাকীদের 
কুরবানী-ই কবুল করে থাকেন। 

ইব্‌ন আব্বাস (রা) থেকে আরো একাধিক সুত্রে এবং আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকেও 
এটা বর্ণিত আছে। আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, আল্লাহর কসম! তাদের দু'জনের মধ্যে 
নিহত লোকটি-ই অধিকতর শক্তিশালী ছিল। কিন্তু নিদোর্ষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর 
প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে । 

আবূ জাফর আল-বাকির (র) বলেন, আদম (আ) হাবীল ও কাবীলের কুরবানী করার এবং 
হাবীলের কুরবানী কবুল হওয়ার আর কাবীলের কুরবানী কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। 
তখন কাবীল বলল, ওর জন্য আপনি দুআ করেছিলেন বিধায় তার কুরবানী কবুল হয়েছে আর 
আমার জন্য আপনি দু'আই করেননি । সাথে সাথে সে ভাইকে হুমকি প্রদান করে। 

এর কিছুদিন পর একরাতে হাবীল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন । ফলে আদম 
(আ) তার ভাই কাবীলকে বললেন, দেখতো ওর আসতে এত দেরি হচ্ছে কেন? কাবীল গিয়ে 
হাবীলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানী কবুল হলো আর 
আমারটা হয়নি । হাবীল বললেন, আল্লাহ কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবূল করে থাকেন। এ 
কথা শুনে চটে গিয়ে কাবীল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা 
করে। 


১. মূল আরবীতে সম্ভবত ভুলবশত কাবীল স্থলে হাবীল ছাপা হয়েছে। --- সম্পাদকদ্বয় 
" আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৮-- 


http://IslamiBoi.wordpress.com 


২১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেউ কেউ বলেন, কাবীল ঘুমন্ত অবস্থায় হাবীলকে একটি পাথর খণ্ড নিক্ষেপে তার মাথা 
1 দি কাযে দে ৷ বেংকে ৰৱে কা লৈ জোরে হণলের লা চিতে হয অস ছিল 
পশুর ন্যায় তাকে কামড় দেয়াতেই তিনি মারা যান । আল্লাহ সর্বজ্ঞ ৷ 

CEL AY Ed GF Ll Bf UG Cit YY SESE Sl 

EEE CAE 

ES EET TEEN EOE CEE EE TE SE MESSE 
জন্য আমি তোমার প্রতি হাত বাড়াবার নই । (৫ £ ২৮) 

কাবীলের হত্যার হুমকির জবাবে হাবীলের এ বক্তব্য তার উত্তম চরিত্র, খোদাভীতি এবং 
ভাই তার ক্ষতি সাধন করার যে সংকল্প ব্যক্ত করেছিল তার প্রতিশোধ নেয়া থেকে তার বিরত 
থাকার প্রমাণ পাওয়া যায় । 


এ প্রসঙ্গেই সহীহ বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন $ 
তরবারি উঁচিয়ে দু’ মুসলিম মুখোমুখি হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি দু'জনেই জাহারবামে 
যাবে। একথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! হত্যাকারী জাহান্নামে 
যাওয়ার কারণটা তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে তার কারণ? উত্তরে 
রাসূলুল্লাহ (সা) বললেন ঃ Ne TMG OU UAL ie 


fA A Inf tl 


UE EES SIC lg Sb ISDN 
Stn 13134 
অর্থাৎ আমি তোমার সাথে লড়াই করা পরিহার করতে চাই । যদিও আমি তোমার চেয়ে 
বেশি শক্তিশালী । কারণ আমি এ দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে, তুমি আমার ও তোমার পাপের ভার 
বহন করবে । অর্থাৎ তোমার পূর্ববর্তী পাপসমূহের সাথে আমাকে হত্যা করার পাপের বোঝাও 
তুমি বহন করবে, আমি এটাই চাই । মুজাহিদ সুদ্দী ও ইব্‌ন জারীর (র) প্রমুখ আলোচ্য 
আয়াতের এ অর্থ করেছেন। এ আয়াতের উদ্দেশ্য এটা নয় যে, নিছক হত্যার কারণে নিহত 
ব্যক্তির যাবতীয় পাপ হত্যাকারীর ঘাড়ে গিয়ে চাপে, যেমনটি কেউ কেউ ধারণা করে থাকেন। 
কেননা, ইব্ন জারীর এ মতের বিপরীত মতকে সর্ববাদী সম্মত মত বলে বর্ণনা করেছেন । 
অজ্ঞাত নামা কেউ কেউ এ মর্মে একটি হাদীস বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা) 
বলেছেন ঃ হত্যাকারী নিহত ব্যক্তির যিশ্মায় কোন পাপ অবশিষ্ট রাখে না। কিন্তু এর কোন ভিত্তি 
নেই এবং হাদীসের কোন কিতাবে সহীহ; হাসান বা যয়ীফ কোন সনদে এর প্রমাণ পাওয়া যায় 
না । তবে কারো কারো ব্যাপারে কিয়ামতের দিন এমনটি ঘটবে যে, নিহত ব্যক্তি হত্যাকারীর 
নিকট ক্ষতিপূরণ দাবি করবে । কিন্তু হত্যাকারীর নেক আমলসমূহ তা পূরণ করতে পারবে না । 
ফলে নিহত ব্যক্তির পাপকর্ম হত্যাকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যেমনটি সর্বপ্রকার 
অত্যাচার-অবিচারের ব্যাপারে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত । আর হত্যা হলো, সব জুলুমের বড় 
জুলুম ৷ আল্লাহ্‌ সর্বজ্ঞ । তাফসীরে আমরা এসব আলোচনা লিপিবন্ধ করেছি । সকল প্রশংসা 
আল্লাহরই প্রাপ্য ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৯ 


ইমাম আহমদ, আবূ দাউদ ও তিরমিযী (র) সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) সূত্রে বর্ণনা 
করেন যে, তিনি উছমান ইব্‌ন আফ্ফান (রা)-এর গোলযোগের সময় বলেছিলেন, আমি সাক্ষ্য 
দিচ্ছি যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ “অদূর ভবিষ্যতে এমন একটি গোলযোগ হবে যে, সে 
এবং চলন্ত ব্যক্তি ধাবমান ব্যক্তির চাইতে উত্তম হবে।” এ কথা শুনে সা'দ ইব্ন আবূ ওয়াক্কাস 
(রা) বললেন, আচ্ছা, কেউ যদি আমার ঘরে প্রবেশ করে আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায় 
তখন আমি কি করব? রাসূলুল্লাহ (সা) বললেন £ “তখন তুমি আদমের পুত্রের ন্যায় হয়ো ৷” 
হুযায়ফা ইব্ন য়ামান (রা) থেকে ইব্ন মারদুয়েহ মারফু সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 
তাতে রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “তখন তুমি আদমের দু’পুত্রের উত্তমজনের ন্যায় হয়ো ৷” 
মুসলিম এবং একমাত্র নাসাঈ ব্যতীত সুনান সংকলকগণ আবু যর (রা) থেকে এরূপ বর্ণনা 
করেছেন। 

আহমদ (র) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
“অন্যায়ভাবে যে ব্যক্তিই নিহত হয় তার খুনের একটি দায় আদমের প্রথম পুত্রের ঘাড়ে চাপে । 
কারণ সে-ই সর্বপ্রথম হত্যার রেওয়াজ প্রবর্তন করে৷” 

আবু দাউদ (র) ব্যতীত সিহাহ সিত্তাহ্র সংকলকগণ এ হাদীসটি বর্ণনা করেছেন অদ্বূপ 
আব্দুল্লাহ ইব্‌ন ‘আমর ইব্‌ন আস (রা) ও ইবরাহীম নাখয়ী (র) থেকে বর্ণিত আছে যে, তারা 
এতটুকু বলার পর আরো বলেছেন যে, দামেশৃ্‌কের উত্তর সীমান্তে কাসিউন পাহাড়ের সন্নিকটে 
একটি বধ্যভূমি আছে বলে কথিত আছে । এ স্থানটিকে মাগারাতুদ দাম বলা হয়ে থাকে । 
কেননা সেখানেই কাবীল তার ভাই হাবীলকে খুন করেছিল বলে কথিত আছে। এ তথাটি 
আহলে কিতাবদের থেকে সংগৃহীত ৷ তাই এর যথার্থতা সম্পর্কে আল্লাহ-ই ভালো জানেন । 

হাফিজ ইব্‌ন আসাকির (র) তার গ্রন্থে আহমদ ইব্ন কাসীর (র)-এর জীবনী প্রসঙ্গে উল্লেখ 
করেছেন যে, তিনি একজন পুণ্যবান লোক ছিলেন। তিনি রাসূলুল্লাহ (সা), আবূ বকর (রা), 
উমর (রা) ও হাবীলকে স্বপ্ন দেখেন ।.তিনি হাবীলকে কসম দিয়ে জিজ্ঞেস করেন যে, এখানেই 
তীর রক্তপাত করা হয়েছে কি না। তিনি শপথ করে তা স্বীকার করেন এবং বলেন যে, তিনি 
আল্লাহর নিকট দু'আ করেছিলেন, যেন তিনি এ স্থানটিকে সব দু'আ কবূল হওয়ার স্থান করে 
দেন। আল্লাহ্‌ তা'আলা তার দু'আ কবূল করেন । আর রাসূলুল্লাহ (সা) এ ব্যাপারে তাকে 
সমর্থন দান করে বলেন £ আবূ বকর (রা) ও উমর (রা) প্রতি বৃহস্পতিবার এ স্থানটির যিয়ারত 
করেন। এটি একটি স্বপন মাত্র । ঘটনাটি সত্যি সত্যি আহমদ ইব্‌ন কাসীর-এর হলেও এর উপর 
শরয়ী বিধান কার্যকর হবে না । আল্লাহ সর্বজ্ঞ । 


(AA A 


A ELIL GK EEC SEE SS UE KS AEA BNE 


EAA 


fA, Aut Lan A 
SSLELL CEL G3 23 tig 3 
অর্থাৎ তারপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভাই-এর শব কিভাবে গোপন করা 
যায় তা দেখাবার জন্য মাটি খনন করতে লাগল । সে বলল, হায়! আমি কি এ কাকের মতও 


http://IslamiBoi.wordpress.com 


' ২২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? তারপর সে অনুতপ্ত 
হলো। (৫ £ ৩১) 

কেউ কেউ উল্লেখ করেন যে, কাবীল হাবীলকে হত্যা করে এক বছর পর্যন্ত; অন্যদের মতে 
একশত বছর পর্যন্ত তাকে নিজের পিঠে করে রাখে । এরপর আল্লাহ্‌ তা‘আলা দু'টি কাক প্রেরণ 
করেন। সুদ্দী (র) সনদসহ কতিপয় সাহাবীর বরাতে বর্ণনা করেন যে, দু'ভাই (ভাই সম্পর্কীয় 
হট তর্র হয কক অজ ত রজদাক দহা কত ক তাহ 107 
তাকে দাফন করে রাখে তখন কাবীল এ দৃশ্য দেখে বলল, ... ৩,41 419 - এরপর 
সে কাকের ন্যায় হাবীলকে দাফন করে। 

ইতিহাস ও সীরাত বিশারদগণ বলেন যে, আদম (আ) তার পুত্র হাবীলের জন্য অত্যন্ত 
গোজাহত হর গড গহ নয কর্কট গজ জত্ছকলল।।£হ্ম আহক (7) তর 
হুমায়দ থেকে তা উল্লেখ করেন। তাহলো ঃ 


iN eanr - IHL 
eed Lili hy - mMbsUH SII 
অর্থাৎ জনপদ ও জনগণ সব উলট-পালট হয়ে গেছে। ফলে পৃথিবীর চেহারা এখন 
ধূলি-ধূসর ও মলিন রূপ ধারণ করেছে। কোন কিছুরই রং-রূপ-স্বাদ-গন্ধ এখন আর আগের মত 
নেই । লাবণ্যময় চেহারার উজ্জ্বলতাও আগের চেয়ে কমে গেছে। 
এর জবাবে আদম (আ)-এর উদ্দেশে বলা হলো £৪ 


is lem Sims - (US Hiiselbs 
অর্থাৎ হে হাবীলের পিতা! ওরা দু'জনই নিহত হয়েছে এবং বেঁচে থাকা লোকটিও 
যবাইকৃত মৃতের ন্যায় হয়ে গেছে। সে এমন একটি অপকর্ম করলো যে, তার ফলে সে 
ভীত-সন্তস্ত হয়ে আর্তনাদ করতে করতে ছুটতে লাগলো । 
পংক্তিগুলোও সন্দেহমুক্ত নয়। এমনও হতে পারে যে, আদম (আ.) পুত্ৰশোকে নিজের 
ভাষায় কোন কথা বলেছিলেন, পরবর্তীতে কেউ তা এভাবে কবিতায় রূপ দেয়। এ ব্যাপারে 
মতভেদ রয়েছে। আল্লাহই ভালো জানেন। 


মুজাহিদ (র) উল্লেখ করেন যে, কাবীল যেদিন তার ভাইকে হত্যা করেছিল সেদিনই নগদ 
নগদ তাকে এর শাস্তি প্রদান করা হয়। মাতা-পিতার অবাধ্যতা, ভাইয়ের প্রতি হিংসা এবং 
পাপের শাস্তিস্বরূপ তার পায়ের গোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং মুখমণ্ডলকে সূর্যমুখী করে 
রাখা হয়েছিল হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ পরকালের জন্য শাস্তি সঞ্চিত 
রাখার সাথে সাথে আল্লাহ্‌ তাআলা দুনিয়াতেও.তার নগদ শাস্তি প্রদান করেন । শাসকের 
বিরুদ্ধাচরণ ও আত্মীয়তা ছিন্ন করার মত এমন জঘন্য অপরাধ আর নেই । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ 


আহ্‌লে কিতাবদের হাতে রক্ষিত তথাকথিত তাওরাতে আমি দেখেছি যে, আল্লাহ্‌ তাআলা 
কাবীলকে অবকাশ দিয়েছিলেন। সে এডেনের পূর্বদিকে অবস্থিত নূদ অঞ্চলের কিননীন নামক 
স্থানে কিছুকাল বসবাস করেছিল এবং খানুখ নামক তার একটি সন্তানও জন্ম হয়েছিল । তারপর 
খানূকের গুঁরসে উনদুর, উনদুরের গুরসে মাহ্‌ওয়াবীল, মাহওয়াবীলের গুরসে মুতাওয়াশীল 
এবং মুতাওয়াশীলের গুরসে লামাকের জন্য হয়। এই লামাক দু’ মহিলাকে বিবাহ করে। 
একজন হলো আদা আর অপর জন সালা । আদা ইবিল নামক একটি সন্তান প্রসব করেন। এ 
ইবিলই সর্বপ্রথম ব্যক্তি যিনি গন্জাকৃতির তাবুতে বসবাস করেন এবং সম্পদ আহরণ করেন। এঁ 
আদার গর্ভে নওবিল নামক আরেকটি সন্তান জন্ম হয় এবং এঁ ব্যক্তিই সর্বপ্রথম বাদ্যযন্ত্র এবং 
করতাল ব্যবহার করে। 

আর সালা তুবলাকীন নামক একটি সন্তান প্রসব করেন । এ তুবলাকীনই সর্বপ্রথম তামা ও 
লোহা ব্যবহার করেন । সালা একটি কন্যা সন্তানও প্রসব করেন, তার নাম ছিল না'মা ৷ 

কথিত তাওরাতে এও আছে যে, আদম (আ) একদা স্ত্রী সহবাস করলে তার একটি পুত্র 
সন্তান জন্মলাভ করে। স্ত্রী তার নাম শীছ রেখে বললেন, কাবীল কর্তৃক নিহত হাবীলের 
পরিবর্তে আমাকে এ সন্তান দান করা হয়েছে বলে এর এ নাম রাখা হলো । এ শীছের গুরসে 
আনুশ-এর জন্য হয়। 

কথিত আছে যে, শীছ-এর যেদিন জন্ম হয় সেদিন আদম (আ)-এর বয়স ছিল একশ ত্রিশ 
বছর। এরপর তিনি আরো আটশ বছর বেঁচেছিলেন। আনূশের জন্মের দিন শীছ-এর বয়স ছিল 
একশ পঁয়ষট্টি বছর । এরপর তিনি আরো আটশ’ সাত বছর বেঁচেছিলেন। আনুশ ছাড়া তার 
আরো কয়েকটি ছেলে-মেয়ে ভূমিষ্ঠ হন। আনুশের বয়স যখন নব্বই বছর, তখন তার পুত্র 
কীনান-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ’ পনের বছর বেঁচেছিলেন। এ সময়ে তীর 
আরো কয়েকটি ছেলে-মেয়ের জন্ম হয়। তারপর যখন কীনানের বয়স সত্তর বছরে উপনীত হয়, 
তখন তার গুরসে মাহলাইল-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ চল্লিশ বছর আয়ু পান । 
এ সময়ে তার আরো কিছু ছেলে-মেয়ের জন্ম হয়। তারপর মাহলাইল পঁয়ষট্টি বছর বয়সে 
উপনীত হলে তার পুত্র য়ারদ-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ ত্রিশ বছর বেঁচে 
ছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ে জন্ম হয়। তারপর য়ারদ একশ বাষ্ট 
বছর বয়সে পৌঁছুলে তার পুত্র খানুখ-এর জন্ম হয়। এরপর তিনি আরো আটশ' বছর বেচে 
থাকেন । এ সময়ে তার আরো কয়েকটি পুত্র-কন্যার জন্ম হয়। তারপর খানুখের বয়স পঁয়ষট্ি 
বছর হলে তার পুত্র মুতাওয়াশৃশালিহ-এর জন্ম হয়। এরপর তিঞৰ্বি আরো আটশ’ বছর 
বেঁচেছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে-মেয়ে জন্ম নেয়। তারপর যখন 
মুতাওয়াশ্শালিহ একশ সাতাশি বছর বয়সে উপনীত হন, তখন তার পুত্র লামাক-এর জন্ম হয় । 
এরপর তিনি আরো সাতশ বিরাশি বছর হায়াত পান। এ সময়ে তার আরো কয়েকটি 
ছেলে-মেয়ে জন্মলাভ করে। লামাক এর বয়স একশ’ বিরাশি বছর হলে তার গুরসে নূহ 
(আ)-এর জন্ম হয়। এর পর তিনি আরো পীচশ’ পঁচানব্বই বছর বেঁচে থাকেন । এ সময়ে তার 
আরো করেকটি ছেলে-মেয়ের জন্ম হয়। তারপর নূহ (আ)-এর বয়স পাঁচশ বছর হলে তার 
গুরসে সাম, হাম ও য়াফিছ-এর জন্ম হয়। এ হলো আহলি কিতাবদের গ্রন্থের সুস্পষ্ট বর্ণনা । 


http://IslamiBoi.wordpress.com 


২২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উক্ত ঘটনাপঞ্জি আসমানী কিতাবের বর্ণনা কি না এ ব্যাপারে যথাযথ সন্দেহের অবকাশ 
রয়েছে। বহু আলিম এ অভিমত ব্যক্ত করে এ ব্যাপারে আহ্‌লি কিতাবদের বক্তব্যের সমালোচনা 
করেছেন । উক্ত বর্ণনায় যে অবিবেচনা প্রসূত অতিকথন রয়েছে তা বলাই বাহুল্য । অনেকে এ 
বৰ্ণনাটিতে ব্যাখ্যাস্বরূপ অনেক সংযোজন করেছেন এবং তাতে যথেষ্ট ভুল রয়েছে । যথাস্থানে 
আমি বিষয়টি আলোচনা করব, ইনশাআল্লাহ্‌ । 
উল্লেখ করেছেন যে, আদম (আ)-এর ওুরসে হাওয়া (আ)-এর বিশ গর্ভে চল্লিশটি সন্তান প্রসব 
করেন। ইব্‌ন ইসহাক এ বক্তব্য দিয়ে তাদের নামও উল্লেখ করেছেন। আল্লাহ সর্বজ্ঞ ৷ 

কেউ কেউ বলেন, হাওয়া (আ) প্রতি গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তান করে একশ' 
বিশ জোড়া সন্তানের জন্ম দেন। এদের সর্বপ্রথম হলো, কাবীল ও তার বোন কালীমা আর 
সর্বশেষ হলো আবদুল মুগীছ ও তার বোন উন্মুল মুগীছ। এরপর মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ে এবং 
ংখ্যায় তারা অনেক হয়ে পৃথিবীর আনাচে-কানাচে বিস্তার লাভ করে ' 

মা সক হজ জা যারে 


roa 7 10. 
Ue SELINA SE SEE So EA PCE 


LP ppt tr 


LS i, ee Sey Ls 
অর্থাৎ_- হে মানব জাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে 
এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সংগিনী সৃষ্টি করেন এবং যিনি তাদের 
দু'জন থেকে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন । (৪ ৪ ১) 
এতিহাসিকগণ বলেন, আদম (আ) তীর নিজের গুঁরসজাত সন্তান এবং তাদের সন্তানদের 
ংখ্যা চার লক্ষে উপনীত হওয়ার পরই ইস্তিকাল করেন। 
আল্লাহ তা'আলা বলেন ঃ 


NAR IR nt DL AL nond LIL AD 


UE ESL U3 US BETS lS Ee 0 
ts 132s £ (£821 A PEE {a (A «ltd Ak 


1 LAd ALIA AAA A 


A TE TIE AC ATE says bt EE EE EA 


A 


hE 


AAA 


AE GL Li srt UBC SE 

HE ET EEE 2 BCE OES PEE EO 
সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। তারপর যখন সে তার সাথে সংগত হয়, তখন 
সে এক লঘু গর্ভ ধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে; গর্ভ যখন গুরুভার হয় 
তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে যদি তুমি আমাদেরকে 
এক পূর্ণাঙ্গ সন্তান দাও, তবে তো আমরা কৃতজ্ঞ থাকবই ৷ তারপর যখন তিনি তাদেরকে এক 
পূর্ণাঙ্গ সন্তান দান করেন, তখন তারা তাদেরকে যা দান করা হয় সে সম্বন্ধে আল্লাহর শরীক 
করে, কিন্তু তারা যাকে শরীক করে আল্লাহ্‌ তা অপেক্ষা অনেক উর্ধে । (৭ ৪ ১৮৯) 


ন, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৩ 


এ আয়াতে আল্লাহ তা'আলা সর্বপ্রথম আদম (আ)-এর কথা উল্লেখ করে পরে জিন তথা 
মানব জাতির আলোচনায় চলে গেছেন। এর দ্বারা আদম (আ) ও হাওয়া (আ)-কে বুঝানো 
হয়নি বরং ব্যক্তি উল্লেখের দ্বারা মানব জাতিকে বুঝানোই আসল উদ্দেশ্য । 

যেমন এক স্থানে আল্লাহ তা'আলা বলেন $ 


LD? 


HL his LOLA LR Ao POUNCE 
12.2 Eb tla. ab 2 Hs 2 sly LAS 0 
/ 


EU TEE HEE EEE EEE Ye OT 
বিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে ৷ (২০ ৪ ১২-১৩) 

অন্যল্প আল্লাহ বলেন $ 

+ SALLE U2 3 ULL LALA US bn tS lS 

অর্থাৎ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে 
করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ ৷ (৬৭ 8৪৫) 

এখানে একথা সকলেরই জানা যে, শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ সত্যি সত্যি 
আকাশের নক্ষত্ররাজি নয়। আয়াতে নক্ষত্র শব্দ উল্লেখ করে নক্ষত্র শ্রেণী বুঝানো হয়েছে। 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, সামুরা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ঃ 
হাওয়ার সন্তান জন্মগ্রহণ করে বাচত না। একবার তার একটি সন্তান জন্ম হলে ইবলীস তার 
কাছে গমন করে বলল, তুমি এর নাম আবদুল হারিছ রেখে দাও, তবে সে বাচবে। হাওয়া তার 
নাম আবদুল হারিছ রেখে দিলে সে বেঁচে যায়। তা ছিল শয়তানের ইংগিত ও নির্দেশে । 

ইমাম তিরমিযী, ইব্‌ন জারীর, ইব্‌ন আবূ হাতিম ও ইব্ন মারদুয়েহ (র) এ আয়াতের 
ব্যাখ্যায় আপন আপন তাফসীরে এ হাদীসটি বর্ণনা করেছেন। আর হাকিম বর্ণনা করেছেন তার 
মুসতাদরাকে ৷ এরা সকলেই আবদুস সামাদ ইবৃন আবদুল ওয়ারিছ-এর হাদীস থেকে হাদীসটি 
বর্ণনা করেছেন। হাকিম বলেছেন, এর সনদ সহীহ । তবে বুখারী ও মুসলিম (র) তা বর্ণনা 
করেননি। আর তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গরীব । উমর ইব্ন ইবরাহীম-এর 
হাদীস ব্যতীত অন্য কোনভাবে আমি এর সন্ধান পাইনি । কেউ কেউ আবদুস সামাদ থেকে 
হাদীসটি বর্ণনা করেছেন। তবে মারফৃ সূত্রে নয়। এ সাহাবী পর্যন্ত মওকুফ সূত্রে বর্ণিত হওয়াই 
হাদীসটি ক্রুটিযুক্ত হওয়ার কারণ । এটিই যুক্তিসঙ্গত কথা । স্পষ্টতই বর্ণনাটি ইসরাঈলিয়াত 
থেকে সংগৃহীত । অনুরূপভাবে ইব্‌ন আব্বাস (রা) থেকেও মওকুফ রূপে হাদীসটি বর্ণিত 
হয়েছে। স্পষ্টতই এটা কা'ব আহবার সূত্রে প্রাপ্ত হাসান বসরী (র) এ আয়াতগুলোর এর 
বিপরীত ব্যাখ্যা করেছেন। তার নিকট যদি সামুরা (রা) থেকে মারফ্‌ সূত্রে হাদীসটি প্রমাণিত 
হতো, তাহলে তিনি ভিন্নমত পোষণ করতেন না । আল্লাহ্‌ সর্বজ্ঞ । 

তাছাড়া আল্লাহ তা‘আলা আদম ও হাওয়া (আ)-কে এ জন্য সৃষ্টি করেছেন যে, তাঁরা মানব 
জাতির উৎসমূল হবেন এবং তাদের থেকে তিনি বহু নর-নারী বিস্তার করবেন। সুতরাং 
উপরোক্ত হাদীসে যা উল্লেখ করা হয়েছে যদি তা যথার্থ হয়ে থাকে, তাহলে হাওয়া (আ)-এর 


http://IslamiBoi.wordpress.com 


২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সম্তানাদি না বাচার কী যুক্তি থাকতে পারে? নিশ্চিত হলো এই যে, একে মারফ্‌ আখ্যা দেয়া 
ভুল । মওক্‌ফ হওয়াই যথাৰ্থ । আমি আমার তাফসীরের কিতাবে বিষয়টি আলোচনা করেছি। 
সমস্ত প্রশংসা আল্লাহর । 


উল্লেখ যে, আদম ও হাওয়া (আ) অত্যন্ত মুত্তাকী ছিলেন। কেননা আদম (আ) হলেন 
মানব জাতির পিতা আল্লাহ তা'আলা তাকে নিজ হাতে সৃষ্টি করেন, তার মধ্যে নিজের রূহ্‌ 
সঞ্চার করে তাঁর ফেরেশতাদেরকে তার সন্মুখে সিজদাবনত করান, তাকে যাবতীয় বস্তুর নাম 
শিক্ষা দেন ও তাকে জানাতে বসবাস করতে দেন। 

ইব্ন হিব্বান (র) তার সহীহ গ্রন্থে আবূ যর (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি 
বললাম, হে আল্লাহর রাসূল! নবীর সংখ্যা কত? রাসূলুল্লাহ (সা) বললেন $£ এক লক্ষ চব্বিশ 
হাজার ৷ আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাদের মধ্যে রাসূলের সংখ্যা কত? রাসূলুল্লাহ (সা) 
বললেন £ তিনশ তেরজনের বিরাট একদল ৷ আমি বললাম, তাদের প্রথম কে ছিলেন? 
রাসূলুল্লাহ (সা) বললেন £৪ আদম (আ) ৷ আমি বললাম, হে আল্লাহর রাসূল! তিনি কি প্রেরিত 
নবী? রাসুলুল্লাহ (সা) বললেন, হ্যা । আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেন । তারপর তীর মধ্যে 
তার রূহ সঞ্চার করেন তারপর তাকে নিজেই সুঠাম করেন। 

তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
“শুনে রেখ, ফেরেশতাদের সেরা হলেন জিবরাঈল (আ)। নবীদের সেরা হলেন আদম (আ)। 
দিবসের সেরা হলো জুম্‌আর দিন, মাসের সেরা হলো রমযান, রাতের সেরা হলো লাইলাতুল 
কদর এবং নারীদের সেরা হলেন ইমরান তনয়া মারয়াম ৷” 

এটি দুর্বল সনদ । কারণ, রাবী আবু হুরমুয নাফি‘কে ইব্‌ন মাঈন মিথ্যুক সাব্যস্ত করেছেন। 
আর আহমদ, আবু যুর‘আ, আবূ হাতিম, ইব্ন হিব্বান (র) প্রমুখ তাকে দুর্বল আখ্যা দিয়েছেন। 
আল্লাহ সর্বজ্ঞ । ' | 

কা‘ব আল-আহবার বলেন, জান্নাতে কারো দাড়ি থাকবে না। কেবল আদম (আ)-এর নাভি 
পর্যন্ত দীর্ঘ কালো দাড়ি থাকবে। আর জান্নাতে কাউকে উপনাম ধরে ডাকা হবে না । শুধুমাত্র 
আদম (আ)-কেই উপনাম ধরে ডাকা হবে। দুনিয়াতে তার উপনাম হলো আবুল বাশার আর 
জান্নাতে হবে আবু মুহাম্মদ । 

ইব্‌ন আদী জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) থেকে মারফু সূত্রে বর্ণনা করেন যে, “আদম (আ) 
ব্যতীত সকল জান্নাতীকেই স্বনামে ডাকা হবে। আদম (আ)-কে ডাকা হবে আবু মুহাম্মদ 
উপনামে ৷” ইব্‌ন আবূ আদী আলী (রা) ইব্‌ন আবু তালিব-এর হাদীস থেকেও এ হাদীসটি 
বর্ণনা করেছেন। তবে তা সর্বদিক থেকেই দুর্বল । আল্লাহ সর্বজ্ঞ । 

সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত মি‘রাজ সংক্রান্ত হাদীসে আছে যে, রাসুলুল্লাহ (সা) যখন 
নিম্ন আকাশে আদম (আ)-এর নিকট গমন করেন; তখন আদম (আ) তাঁকে বলেছিলেন, 
পুণ্যবান পুত্র ও পুণ্যবান নবীকে স্বাগতম । তখন রাসূলুল্লাহ (সা) তার ডানে একদল এবং বামে 
একদল লোক দেখতে পান। আদম (আ) ডানদিকে দৃষ্টিপাত করে হেসে দেন ও বামদিকে 
দৃষ্টিপাত করে কেঁদে পেলেন। রাসুলুল্লাহ (সা) বলেন £ আমি তখন জিজ্ঞেস করলাম, জিবরাঈল 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ 


এসব কী? উত্তরে জিবরাঈল (আ) বললেন, ইনি আদম এবং এরা তার বংশধর । ডান দিকের 
লোকগুলো হলো জান্নাতী । তাই সেদিকে দৃষ্টিপাত করে তিনি হেসে দেন আর বামদিকের 
লোকগুলো হলো জাহান্নামী । তাই ওদের দিকে দৃষ্টিপাত করে তিনি কেঁদে ফেলেন। আবুল 
বাষ্যার বর্ণনা করেন যে, হাসান (র) বলেন যে, আদম (আ)-এর জ্ঞান-বুদ্ধি তার সমস্ত 
সন্তানের জ্ঞান-বুদ্ধির সমান ছিল। 

রাসূলুল্লাহ (সা) এ হাদীসে আরও বলেন ঃ তারপর আমি ইউসুফ (আ)-এর নিকট গমন 
করি। দেখতে পেলাম, তাকে অর্ধেক রূপ 'দেয়া হয়েছে। আলিমগণ এর অর্থ করতে গিয়ে 
বলেন, ইউসুফ (আ) আদম (আ)-এর রূপের অর্ধেকের অধিকারী ছিলেন। এ কথাটা 
যুক্তিসঙ্গত ৷ কারণ, আল্লাহ তা'আলা আদম (আ)-কে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন ও 
আকৃতি দান করেছেন এবং তার মধ্যে নিজের রূহ্‌ সঞ্চার করেছেন। অতএব, এমন লোকটি 
অন্যদের তুলনায় অধিক সুন্দর হবেন এটাই স্বাভাবিক ৷ 

আমরা আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) এবং ইব্‌ন আমর (রা) থেকেও মওকুফ ও মারফু রূপে 
বৰ্ণনা করেছি যে, আল্লাহ তাআলা যখন জার্নাত সৃষ্টি করেন; তখন ফেরেশতাগণ বলেছিল যে, 
হে আমাদের রব! এটি আপনি আমাদেরকে দিয়ে দিন। কারণ, আদম (আ)-এর সন্তানদের 
জন্যে তো দুনিয়া-ই সৃষ্টি করে দিয়েছেন, যাতে তারা সেখানে পানাহার করতে পারে। উত্তরে 
আল্লাহ তা'আলা বললেন £ আমার সম্মান ও মহিমার শপথ! যাকে আমি নিজ হাতে সৃষ্টি 
করলাম, তার সন্তানদেরকে আমি তাদের সমান করবো না-_ যাদেরকে আমি কুন (হও) 
বলতেই হয়ে গেছে। 

সহীহ বুখারী ও মুসলিম ইত্যাদিতে বিভিন্ন সূত্রে বর্ণিত একটি হাদীস আছে যে, রাসূলুল্লাহ 
(সা) বলেছেন 8 “আল্লাহ তা'আলা আদম (আ)-কে তাঁর আকৃতিতে সৃষ্টি করেন৷” এ হাদীসের 
ব্যাখ্যায় অনেকে অনেক অভিমত ব্যক্ত করেছেন । তার বিস্তারিত আলোচনার অবকাশ নেই । 
আল্লাহ সর্বজ্ঞ ৷ 


আদম (আ)-এর ওফাত ও আপন পুত্র শীছ (আ)-এর প্রতি তার ওসীয়ত 


শীছ অর্থ আল্লাহর দান । হাবীলের নিহত হওয়ার পর তিনি এ সন্তান লাভ করেছিলেন বলে 
আদম ও হাওয়া (আ) তার এ নাম রেখেছিলেন। 

আবু যর (রা) রাসুলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আল্লাহ তা'আলা 
একশ’ চারখানা সহীফা (পুস্তিকা) নাযিল করেন। তন্মধ্যে পঞ্চাশটি নাযিল করেন শীছ-এর 
উপর । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন, মৃত্যুর সময় ঘনিয়ে এলে আদম (আ) তার পুত্র শীছ 
(আ)-কে ওসীয়ত করেন, তাকে রাত ও দিবসের ক্ষণসমূহ এবং সেসব ক্ষণের ইবাদতসমূহ 
শিখিয়ে যান ও ভবিষ্যতে ঘটিতব্য তুফান সম্পর্কে অবহিত করে যান । মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
(র) বলেন, আজকের সকল আদম সন্তানের বংশধারা শীছ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এবং 
শীছ ব্যতীত আদম (আ)-এর অপর সব ক'টি বংশধারাই বিলুপ্ত হয়ে যায়। আল্লাহই সর্বজ্ঞ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ২৯ 


 hitp://slamiBoi.wordpress.com 


২২৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


কোন এক জুমু’'আর দিনে আদম (আ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ফেরেশতাগণ আল্লাহর 
পক্ষ হতে জান্নাত থেকে কিছু সুগন্ধি ও কাফন নিয়ে তার নিকট আগমন করেন এবং তার পুত্র 
এবং স্থলাভিষিক্ত শীছ (আ)-কে সান্তনা দান করেন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, আর 
সাত দিন ও সাতরাত পর্যন্ত চন্দ্র ও সূর্যের গহণ লেগে থাকে । 
. ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ্‌ বর্ণনা করেন যে, য়াহয়া ইব্‌ন যামরা সাদী বলেন, মদীনায় 
আমি এক প্রবীণ ব্যক্তিকে কথা বলতে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চাইলে লোকেরা 
বলল, ইনি উবাই ইব্‌ন কা‘ব। তখন তিনি বলছিলেন যে, “আদম (আ)-এর মৃত্যুর সময় 
ঘনিয়ে এলে তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে হয়। ফলে তারা 
ফলের সন্ধানে বেরিয়ে পড়েন। পথে তাদের সঙ্গে কতিপয় ফেরেশতার সাক্ষাৎ ঘটে ৷ তাদের 
সাথে আদম (আ)-এর কাফন, সুগন্ধি, কয়েকটি কুঠার, কোদাল ও থলে ছিল ফেরেশতাগণ 
তাদেরকে বললেন, হে আদম-পুত্রগণ! তোমরা কী চাও এবং কী খুঁজছো? কিংবা বললেন, 
তোমরা কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছো? উত্তরে তারা বললেন, আমাদের পিতা অসুস্থ । তিনি 
জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। এ কথা শুনে ফেরেশতাগণ বললেন £ তোমরা 
ফিরে যাও। তোমাদের পিতার ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছে। যা হোক, ফেরেশতাগণ 
আদম (আ)-এর নিকট আসলে হাওয়া (আ) তাদের চিনে ফেলেন এবং আদম (আ)-কে 
জড়িয়ে ধরেন। তখন আদম (আ) বললেন, আমাকে ছেড়ে দিয়ে তুমি সরে যাও । কারণ 
তোমার আগেই আমার ডাক পড়ে গেছে। অতএব, আমি ও আমার মহান রব-এর 
ফেরেশতাগণের মধ্য থেকে তুমি সরে দাড়াও । তারপর ফেরেশতাগণ তার জানকবয করে 
নিয়ে গোসল দেন, কাফন পরান, সুগন্ধি মাখিয়ে দেন এবং তার জন্য বগলী কবর খুঁড়ে 
জানাযার নামায আদায় করেন। তারপর তাকে কবরে রেখে দাফন করেন । তারপর তারা 
বললেন, হে আদমের সন্তানগণ! এ হলো তোমাদের দাফনের নিয়ম । এর সনদ সহীহ । 

ইব্‌ন আসাকির (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলেছেন £ ফেরেশতাগণ আদম (আ)-এর জানাযায় চারবার, আবূ বকর (রা) ফাতিমা 
(রা)-এর জানাযায় চারবার, উমর (রা) আবূ বকর (রা)-এর জানাযায় চারবার এবং সুহায়ব 
(রা)-র উমর (রা)-এর জানাযায় চারবার তাকবীর পাঠ করেন।> ইব্‌ন আসাকির বলেন, 
শায়বান ব্যতীত অন্যান্য রাবী মাইমূন সূত্রে ইব্‌ন উমর (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। 

আদম (আ)-কে কোথায় দাফন করা হয়েছে, এ ব্যাপারে মতভেদ আছে ৷ প্রসিদ্ধ মত 
হলো, তীকে সে পাহাড়ের নিফটে দাফন করা হয়েছে, যে পাহাড় থেকে তাকে ভারতবর্ষে 
নামিয়ে দেয়া হয়েছিল । কেউ কেউ বলেন, মক্কার আবু কুবায়স পাহাড়ে তাকে দাফন করা হয়। 
কেউ কেউ বলেন, মহা প্লাবনের সময় হযরত নূহ (আ) আদম ও হাওয়া (আ)-এর লাশ একটি 
সিন্দুকে ভরে বায়তুল মুকাদ্দাসে দাফন করেন। ইব্‌ন জারীর এ তথ্য বর্ণনা করেছেন। ইব্ন 
আসাকির কারো কারো সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, আদম (আ)-এর মাথা হলো 
মসজিদে ইবরাহীম (আ)-এর নিকট আর পা দু’খানা হলো বায়তুল মুকাদ্দাস-এর সাখরা নামক 
বিখ্যাত পাথর খণ্ডের নিকট ৷ উল্লেখ্য যে, আদম (আ)-এর ওফাতের এক বছর পরই হাওয়া 
(আ)-এর মৃত্যু হয় । 

১. হাদীসটি বিশুদ্ধ হয়ে থাকলে এটাকে রসূলুল্লাহ (সা)-এর একটি ভবিষ্যদ্বাণী বলে বিবেচনা করতে হবে। - সম্পাদক 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৭ 


আদম (আ)-এর আয়ু কত ছিল এ সম্পর্কে মতভেদ রয়েছে। ইব্‌ন আব্বাস (রা) ও আবূ 
হুরায়রা (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত হাদীসে আমরা উল্লেখ করে এসেছি যে, আদম 
(আ)-এর আয়ু লাওহে মাহফুজে এক হাজার বছর লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আদম (আ) 
ন’শ ত্রিশ বছর জীবন লাভ করেছিলেন বলে তাওরাতে যে তথ্য আছে, তার সঙ্গে এর কোন 
বিরোধ নেই । কারণ ইহুদীদের এ বক্তব্য আপত্তিকর এবং আমাদের হাতে যে সংরক্ষিত সঠিক 
তথ্য রয়েছে; তার সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে তা প্রত্যাখ্যাত । তাছাড়া ইহুদীদের বক্তব্য ও 
হাদীসের তথ্যের মাঝে সমন্বয় সাধন করাও সম্ভব । কারণ তাওরাতের তথ্য যদি সংরক্ষিত হয়; 
তা হলে তা অবতরণের পর পৃথিবীতে অবস্থান করার মেয়াদের উপর প্রয়োগ হবে। আর 
তাহলো সৌর হিসাবে ন’শ ত্রিশ বছর আর চান্দ্র হিসাবে নয় শ' সাতান্ব বছর ৷ এর সঙ্গে যোগ 
হবে ইব্‌ন জারীর-এর বর্ণনানুযায়ী অবতরণের পূর্বে জান্নাতে অবস্থানের মেয়াদকাল তেতাল্তিশ 
বছর ৷ সর্বসাকুল্যে এক হাজার বছর ৷ 

‘আতা খুরাসানী বলেন, আদম (আ)-এ ইন্তিকাল হলে গোটা সৃষ্টিজগত সাতদিন পর্যন্ত 
ক্রন্দন করে। ইব্‌ন আসাকির (র) এ তথ্য বর্ণনা করেন। তার মৃত্যুর পর তার পুত্র শীছ (আ) 
তার স্থলাভিষিক্ত হন । তিনি সে হাদীসের ভাষ্য অনুযায়ী নবী ছিলেন যা ইব্ন হিব্বান তীর 
সহীহ-এ আবূ যর (রা) থেকে মারফ্‌ সূত্রে বর্ণনা করেছেন যে, শীছ (আ)-এর উপর পঞ্চাশটি 
সহীফা নাযিল হয়। এরপর তাঁর মৃত্যু ঘনিয়ে আসলে তাঁর ওসীয়ত অনুসারে তার পুত্র আনূশ, 
তারপর তাঁর পুত্র কীনন দায়িতৃভার গ্রহণ করেন। তারপর তিনিও মৃত্যুবরণ করলে তার ছেলে 
মাহলাঈল দায়িতৃভার গ্রহণ করেন। পারসিকদের ধারণা মতে, এ মাহলাঈল সপ্তরাজ্যের তথা 
গোটা পৃথিবীর রাজা ছিলেন। তিনি-ই সর্ব প্রথম গাছপালা কেটে শহর, নগর ও বড় বড় দুর্গ 
নির্মাণ করেন। বাবেল ও ‘সূস আল-আকসা’ নগরী তিনিই নির্মাণ করেন। তিনিই ইবলীস ও 
তীর সাঙ্গপাঙ্গদেরকে পরাজিত করে তাদেরকে পৃথিবী সীমান্তবর্তী অঞ্চলসমূহ এবং বিভিন্ন 
পাহাড়ী উপত্যকায় তাড়িয়ে দেন। আর তিনিই একদল অবাধ্য জিন-ভূতকে হত্যা করেন । তার 
একটি বড় মুকুট ছিল। তিনি লোকজনের উদ্দেশে বক্তৃতা প্রদান করতেন । তার রাজত্ব চল্লিশ 
বছর পর্যন্ত অব্যাহত থাকে তাঁর মৃত্যুর পর তার পুত্র য়ারদ তাঁর দায়িতৃভার গ্রহণ করেন। 
এরপর তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি আপন পুত্র খানুখকে ওসীয়ত করে যান । প্রসিদ্ধ 
মত অনুযায়ী এ খানুখ-ই হলেন ইদরীস (আ)। 


http://IslamiBoi.wordpress.com 


ইদ্রীস (আ) 
আল্লাহ তা'আলা বলেন, 


ELE OE LSS. Ett te OTE ETE 


অর্থাৎ__স্বরণ কর, এ কিতারে উয়েখিত ইদ্রীসণ্র কথা। লে ছিল লত্যনি্ট, নবী এবং 
আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায় । (১৯ ৪ ৫৬) 

এ আয়াতে আল্লাহ তা'আলা ইদ্রীস (আ)-এর প্রশংসা করেছেন এবং তীর নবী ও সিদ্দীক 
হওয়ার কথা উল্লেখ করেছেন তিনিই হলেন, উপরে বর্ণিত খানুখ। বংশ বিশেষজ্ঞদের অনেকে 
বর্ণনা করেছেন যে, তিনি রাসুলুল্লাহ (সা)-এর বংশ লতিকার অন্যতম স্তম্ভ । আদম (আ) ও শীছ 
(আ)-এর পরে তিনিই সর্বপ্রথম আদম সন্তান যাকে নবুওত দান করা হয়েছিল । ইব্‌ন ইসহাক 
(র) বলেন, ইনিই সর্বপ্রথম কলম দ্বারা লেখার সূচনা করেন। তিনি আদম (আ)-এর জীবন 
কালের তিনশত আশি বছর পেয়েছিলেন। কেউ কেউ বলেন, মু'আবিয়া ইব্‌ন হাকাম 
সুলামী-এর হাদীসে এ ইদরীস (আ)-এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে যে, রাসূলুল্লাহ (সা)-কে 
জ্যোতির্বিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, একজন নবী ছিলেন যিনি এ বিদ্যার 
সাহায্যে রেখা টানতেন। সুতরাং যার রেখা চিহ্ন তার রেখা চিহ্নের অনুরূপ হবে তীরটা সঠিক । 
বেশকিছু তাফসীরকার মনে করেন যে, ইদ্রীস (আ)-ই প্রথম ব্যক্তি যিনি এ বিষয়ে 
আলোকপাত করেছেন । তারা তাকে দুর্ধর্ষ সিংহকুলের জ্যোতিষী বলে অভিহিত করেন এবং 
তাদের বক্তব্যে অনেক অসত্য তথ্য তার প্রতি আরোপ করা হয়েছে যেমনটি অন্য অনেক 
নবী-রসূল, দার্শনিক, পণ্ডিতবর্গ ও ওলীর প্রতি আরোপ করা হয়েছিল। '* 

আল্লাহর বাণী? 4 GE ৪99 


(আর আমি তালে দু আর্য উন্নীত করেছিল 1) (5১৯৪৫৭) এসকে সহীহ রী ও 
মুসলিমে মি'রাজ সংক্রান্ত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা)-এর চতুর্থ আসমানে তার সঙ্গে 
সাক্ষাৎ হয়েছিল। ইব্‌ন জারীর (র) হিলাল ইব্ন য়াসাফ (র) সূত্রে বর্ণনা করেন যে, ইবন 
আব্বাস (রা) আমার উপস্থিতিতে কা‘ব (রা)-কে জিজ্ঞাসা করেছিলেন যে, ইদ্রীস (আ) 
সম্পর্কে আল্লাহ তা'আলার উক্তি (414 (4144 £44405, -এর অর্থ কীঃ উত্তরে কা'ব (রা) 
বলেছিলেন, আল্লাহ তা'আলা ইদ্রীর্স (আ)-এর কাছে ওঁ প্রেরণ করেন যে, প্রতিদিন আমি 
আদম সন্তানদের সমস্ত আমলের সমপরিমাণ প্রতিদান দেবো। সম্ভবত তাঁর সমকালীন মানব 
সন্তানদেরকেই বুঝানো হয়েছে। এতে তিনি তার আমল আরো বৃদ্ধি করতে আগ্রহাব্বিত হয়ে 
পড়েন। এরপর তার এক ফেরেশতা বন্ধু তার নিকট আগমন করলে তিনি তাকে বললেন, 
আল্লাহ তা'আলা আমার প্রতি এরূপ এরূপ ওহী পাঠিয়েছেন। আপনি মালাকুল মউত-এর সঙ্গে 
কথা বলুন, যাতে আমি আরো বেশি আমল করতে পারি । ফলে সেই ফেরেশতা তাকে তার 
দু'ডানার মধ্যে বহন করে আকাশে নিয়ে যান। তিনি চতুর্থ আসমানে পৌছলে তার সঙ্গে 
মালাকুল মউতের সাক্ষাত ঘটে । ফেরেশতা তার সঙ্গে ইদ্রীস (আ)-এর বক্তব্য সম্পর্কে আলাপ 
করেন । মালাকুল মউত বললেন, ইদ্রীস (আ) কোথায়? জবাবে তিনি বললেন £ এই তো তিনি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৯ 


আমার পিঠের উপর ৷ মালাকুল মউত বললেন, আশ্চর্য! চতুর্থ আকাশে ইদ্রীস (আ)-এর রূহ্‌ 
কব্য করার আদেশ দিয়ে আমাকে প্রেরণ করা হলে আমি ভাবতে লাগলাম যে, কিভাবে আমি 
চতুৰ্থ আকাশে তার রূহ্‌ কবয করব, অথচ তিনি পৃথিবীতে রয়েছেন । যা হোক, মালাকুল মউত 
মেগানেহ তার রাত কর্ম করেন, 

আল্লাহ তা‘আলার কালাম (14 (4% £444579-এর অর্থ এটাই । ইব্‌ন আবু হাতিম 
i A A Ns arn eames DT BE CU তখন 
ইদ্রীস (আ) সে ফেরেশতাকে বলেছিলেন যে, আপনি মালাকুল মউতকে একটু জিজ্ঞাসা করুন, 
আমার আয়ু আর কতটুকু বাকি আছে? ফেরেশতা তাকে তা জিজ্ঞাসা করলে, তিনি বললেন, 
আমি না দেখে বলতে পারব না । তারপর দেখে তিনি বললেন, তুমি আমার নিকট এমন এক 
- ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছ, মান আয়ন এক বক বাতাত আর করেনসময় অবশিষ্ট নই। 
তারপর এ ফেরেশতা তার ডানার নীচের দিকে ইদ্রীস (আ)-এর প্রতি দৃষ্টিপাত করে দেখেন 
Ef SO le Hb OPAL le 
হয়েছে। এর কিছু কিছু অংশ মুনকার পর্যায়ের । 614 6144 1443459 -এর ব্যাখ্যায় ইবৃন 
আবু নাজীহ মুজাহিদ থেকে বৰ্ণনা করেন যে, ইদ্রীস (আ)-কে তুলে নেয়া হয়েছে; ত তার মৃত্যু 
হয়নি, যেমন তুলে নেয়া হয়েছে হযরত ঈসা (আ)-কে। তার এ কথার অর্থ যদি এই হয় যে, 
তিনি এখন পর্যন্ত মৃত্যুবরণ করেননি, তা হলে এতে সন্দেহের অবকাশ রয়েছে। আর যদি তার 
অর্থ এই হয় যে, তাকে জীবিতাবস্থায় তুলে নেয়া হয়েছে, তারপর সেখানে তার মৃত্যু 
হয়--তাহলে কা‘ব আহবারের পূর্ব বর্ণিত অভিমতের সঙ্গে এর কোন বিরোধ নেই ৷ আল্লাহ 
সর্বজ্ঞ ৷ 

আওফী বলেন ৪ ৫1£ 4 43; 5 -এর ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইদ্রীস 
(আ)-কে ষষ্ঠ আকাশে তুলে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয় । যাহ্‌হাক (র)-এর অভিমতও 
তাই । ইদ্রীস (আ)-এর চতুর্থ আকাশে থাকা সম্পর্কিত ইমাম বুখারী ও মুসলিম (র) বর্ণিত 
হাদীসটিই বিশুদ্ধতর ৷ মুজাহিদ (র) প্রমুখের অভিমতও তাই। হাসান বসরী (র) বলেন, 
(14 (4144 2454501857 অৰ্থ তাকে আমি জান্নাতে তুলে নিয়েছি। অনেকের মতে, ইদ্রীস 
ভ)- বে তা পিতা নত হল মাহ হিল ভারত তেই তুলে ভয়াল । আল্লাহ বব । 
কারো কারো মতে, ইদ্রীস (আ) নূহ (আ)-এর পূর্বসূরি নন বরং তিনি বনী ইসরাঈলের 
আমলের লোক । 

ইমাম বুখারী (র) বলেন, ইব্‌ন মাসউদ ও ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে বলা হয়ে থাকে 
যে, ইলিয়াস (আ) ও ইদ্রীস (আ) অভিন্ন ব্যক্তি । মিরাজ সম্পর্কে আনাস (রা) থেকে বর্ণিত 
যুহরীর হাদীসের বক্তব্য দ্বারা তারা এর প্রমাণ পেশ করেন যে, উক্ত হাদীসে আছে, নবী করীম 
(সা) যখন ইদ্রীস (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করেন, তখন তিনি বলেছিলেন, পুণ্যবান ভাই 
ও পুণবান নবীকে খোশ আমদেদ । আদম (আ) ও ইবরাহীম (আ)-এর ন্যায় এ কথা বলেননি 
যে, পুণ্যবান নবী ও পুণ্যবান পুত্রকে খোশ আমদেদ। তারা বলেন, ইদ্রীস (আ) যদি 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর বংশের উর্ধ্বতন পুরুষের অন্তর্ভুক্ত হতেন, তাহলে আদম (আ) ও ইবরাহীম 
(আ) যা বলেছিলেন, তিনিও তাই বলতেন । কিন্তু এতে তাদের দাবি সপ্রমাণিত হয় না। 
তাছাড়া বর্ণনাকারী হাদীসের বক্তব্য সুষ্ঠুভাবে মুখস্থ রাখতে না পারার সম্ভাবনাও রয়েছে। অথবা 
বিনয় স্বরূপ তিনি পিতৃত্বের পরিচয় না দিয়ে এরূপ বলেছেন, আদি পিতা আদম (আ) এবং 
আল্লাহর বন্ধু ও মুহাম্মদ (সা) ব্যতীত সর্বশ্রেষ্ঠ মহান নবী ইবরাহীম (আ)-এর মত নিজের 
পিতৃত্বের উল্লেখ করেননি । 


http://IslamiBoi.wordpress.com 


নূহ (আ)-এর কাহিনী 


তিনি হলেন নূহ ইব্‌ন লামাক ইব্ন মুতাওশশালিখ ইব্ন খানুখ । আর খানুখ হলেন ইদ্রীস 
(আ)। ইব্ন জারীর প্রমুখের বর্ণনা মতে, আদম (আ)-এর ওফাতের একশ’ ছাব্বিশ বছর পর 
তাঁর জন্ম। আহ্‌লি কিতাবদের প্রাচীন ইতিহাস মতে নূহ (আ)-এর জন্ম ও আদম (আ)-এর 
ওফাতের মধ্যে একশ’ ছেচন্লিশ বছরের ব্যবধান ছিল । দু'জনের মধ্যে ছিল দশ করন (যুগ)-এর 
ব্যবধান ৷ যেমন হাফিজ আবূ হাতিম ইব্ন হিব্বান (র) তীর সহীহ গ্রন্থে আবূ উমামা (রা) সূত্রে 
বর্ণনা করেন যে, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহ্র রাসূল! আদম (আ) কি নবী ছিলেন? 
রাসূলুল্লাহ্‌ (সা) বললেন হ্যা, আল্লাহ তীর সঙ্গে কথা বলেছেন। লোকটি পুনরায় জিন্তেস করল, 
তার ও নূহ (আ)-এর মাঝে ব্যবধান ছিল কত কালের? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, দশ যুগের । 
বর্ণনাকারী বলেন, এ হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ । তবে তিনি তা রিওয়ায়াত 
করেননি । সহীহ বুখারীতে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আদম (আ) 
Ls dll Mal a sds ba দশ যুগের ৷ তারা সকলেই ইসলামের অনুসারী 

| 

এখন কর্ন বা যুগ বলতে যদি একশ’ বছর বুঝানো হয়__যেমনটি সাধারণ্যে প্রচলিত 
তাহলে তাঁদের মধ্যকার ব্যবধান ছিল নিশ্চিত এক হাজার বছর ৷ কিন্তু এক হাজার বছরের বেশি 
হওয়ার কথাও উড়িয়ে দেয়া যায় না। কেননা, ইব্‌ন আব্বাস (রা) তীকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত 
করেছেন। আর তাদের দু'জনের মধ্যবর্তী সময়ে এমন কিছু যুগও অতিবাহিত হয়ে থাকবে, 
যখন লোকজন ইসলামের অনুসারী ছিল না। কিন্তু আবু উমামার হাদীস দশ কর্ন-এ সীমাবদ্ধ 
হওয়ার কথা প্রমাণ করে আর ইব্‌ন আব্বাস (রা) একটু বাড়িয়ে বলেছেন, ‘তারা সকলে 
ইসলামের অনুসারী ছিলেন।’ এসব তথ্য আহলি কিতাবদের সে সব এঁতিহাসিক ও অন্যদের এ 
সা ড় বলে গয়া করে গে, কামীল।ও তার বংেধররা ভয়িপুজাকরতো। জান্তাহই 

| 
আর যদি কর্ন দ্বারা প্রজন্ম বুঝানো হয়ে থাকে £ যেমন আল্লাহ তা'আলা বলেন, 
IE 2 5 EES STE 
“নৃহের পর আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি।” (১৭ ৪ ১৭) 
ALOIS aS UES 
“তারপর তাদের পরে আমি বহু প্রজন্ব সৃষ্টি করেছি।” (২৩ 88২) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩১ 


' তাদের অন্তবর্তীকালের বনু প্রজন্মকেও ৷ (২৫ ৪ ৩৮) 
AA Ap alfa Lata, 


sg LSlal aS, 
“তাদের পূর্বে কত প্রজন্মকে আমি বিনাশ করেছি।” (১৯ ৪ ৭৪) 


আবার যেমন রাসূলুল্লাহ (সা) বলেন, ১১৯ ১55%| > উত্তম প্রজন্ম আমার প্রজন্য । 
এ-ই যদি হয়, তাহলে নূহ (আ)-এর পূর্বে বহু প্রজনু দীর্ঘকাল যাবত বসবাস করেছিল। এ 


হিসাবে আদম (আ) ও নূহ (আ)-এর মধ্যে ব্যবধান দীড়ায় কয়েক হাজার বছরের ৷ আল্লাহই 
সর্বজ্ঞ । li 


মোটকথা, যখন মূর্তি ও দেব-দেবীর পূজা শুরু হয় এবং মানুষ বিভ্রান্তি ও কুফরীতে 
নিমজ্জিত হতে শুরু করে, তখন মানুষের জন্য রহমতস্বরূপ আল্লাহ তা'আলা নূহ (আ)-কে 
প্রেরণ করেন । অতএব, জগদ্বাসীর প্রতি প্রেরিত তিনিই সর্বপ্রথম রাসূল, যেমন কিয়ামতের দিন 
হাশরের ময়দানে উপস্থিত লোকজন তাকে সম্বোধন করবে। আর ইব্ন জুবায়র (র) প্রমুখের 
বর্ণনা মতে নূহ (আ)-এর সম্পৃদায়কে বনু রাসিব বলা হতো । 

নবুওত লাভের সময় নূহ (আ)-এর বয়স কত ছিল, এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ 
কেউ বলেন, তখন তার বয়স ছিল পঞ্চাশ বছর । কেউ বলেন, তিনশ’ পঞ্চাশ বছর । কারো 
কারো মতে, চারশ' আশি বছর ৷ এ বর্ণনাটি ইব্‌ন জারীরের এবং তৃতীয় অভিমতটি ইব্ন 
আব্বাস (রা)-এর বলে তিনি বর্ণনা করেছেন। 


আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে নূহ (আ)-এর কাহিনী তাঁর সম্পৃদায়ের 
যারা তাকে অস্বীকার করেছিল প্লাবন দ্বারা তাদের প্রতি অবতীর্ণ শাস্তির কথা এবং কিভাবে 
তাকে ও নৌকার অধিনাসীদেরকে মুক্তি দান করেছেন তার বিবরণ উল্লেখ করেছেন। সূরা 
আ'রাফ, ইউনুস, হুদ, আম্বিয়া, মু'মিনুন, শু'আরা, আনকাবুত, সাফ্‌ফাত ও সূরা কমরে এসবের 
আলোচনা রয়েছে। তাছাড়া এ বিষয়ে সূরা নূহ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও অবতীর্ণ হয়েছে । 
nS SON 

CE NP oa MO EOE 


fat DANA ARSE: Nt 

yp Lt { ALGERIA L 2 
A al anf 4 দি A te A A 
Et ils a El 
oe 8s EATEN 11৩% "25 A ‘1 
PECTS NE MAME ES al ANE HE 


al ir AAA 


Se A Ct A fi Ad 
CA a Ce SAG MGS GG 's 


Rd 


Lad An nt nll ee 


অর্থাৎ--আমি তো TOU MT aE 
আমার সম্পৃদায়! আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন ইলাহ নেই ৷ আমি 


http://IslamiBoi.wordpress.com 


২৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশংকা করছি । তার সনম্পৃদায়ের প্রধানগণ বলেছিল, 
আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। 

সে বলেছিল, হে আমার সম্পুদায়! আমাতে কোন ভ্রান্তি নেই । আমি তো জগতসমূহের 
প্রতিপালকের রাসূল । আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌছাচ্ছি ও 
তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি এবং তোমরা যা জান না আমি তা আল্লাহর নিকট হতে জানি । 

তোমরা কি বিস্মিত হচ্ছ যে, তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট 
হতে তোমাদের কাছে উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান 
হও এবং তোমরা অনুকম্পা লাভ কর । 

তারপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি 
তাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল তাদেরকে ডুবিয়ে দেই । 
তারা ছিল এক অন্ধ সম্পৃদায় । (৭ ৪ ৫৯-৬৪) 


সূরা ইউনুসে আল্লাহ তা'আলা বলেন $ 


ls fle HS OS 6) HL 3H Ib PUG Big 
fl EES ETL LS sb guts ght pty Sp 
EEE En FTL STEEN CULE 
Hl al sl CLL 
SE BS BSE BIULLSS alll rs CLASS IAL Ln 
Sie CCI EF EEE 


ETE 22 MO EERE HIE Sn LOE 
সম্প্রদায়! আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট 
যদি দুঃসহ হয় তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি, তোমরা যাদেরকে শরীক 
করেছ সেগুলোর সঙ্গে তোমাদের কর্তব্য স্থির করে নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের 
কোন সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করে ফেল এবং আমাকে 
অবকাশ দিও না । 


তারপর তোমরা মুখ ফিরিয়ে নিলে নিতে পার, তোমাদের নিকট আমি তো কোন 
পারিশ্রমিক চাইনি, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট । আমি তো আত্মসমর্পণকারীদের 
অন্তর্ভুক্ত হতে আদিষ্ট হয়েছি 

আর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে__তারপর তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল 
তাদেরকে আমি উদ্ধার করি এবং তাদেরকে স্থলাভিষিক্ত করি ও যারা আমার নিদর্শনকে 
প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি । সুতরাং দেখ যাদেরকে সতর্ক করা হয়েছিল 
তাদের পরিণাম কি হয়েছে? (১০ ৪ ৭১-৭৩) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ 
সুরা হুদ, EUS Bre EL 


। af 2 HAY SS a ES CLEA 
PAAR TT vt 
ALA a LA REAL dd 
/ / 
ANA MA / 
ee 
aL A A ie IRCA A ATF ad ১ tr a 
AGA ON ADA LA Lif aot An lat ud INL A abil 
ns LL PU So 02, San AEY 
ALY GR f WAT i ata 
৬৩৯১ i yh Sale 


{বর 


ANG 


nee oe ANE Fx wr EE 2 aft art An 0 
038 চ Sl Ls EN Let sl 
Let Lar af / Zee 
Lali Gk 28f IIS Ss SEG SO CL MEL 


LANL 


HEL td Sl UGE cd ss coh pfs 
a KS 
Sul tio BB tess 


Sa 
REE St ls it Sr lc ie ty J 
EAA RY nl NAT AY all ral fGard 
2) 5: sul op dos OE SSI bl 


blade LR slr ad Iara 
HAN RE 


A) nl / G / 


Ff AE RAR AATF 
Lo NG CATES 
att ‘ A? / 
ALIN apt ob boy Ley AA EGE ol ab 
MO HE CI ) EEE 
tad rade Anat ad d/o ab HP OFA al fl AD (A 
I LSA SByuad Ne EER 
AAR 7% AB cl A 
13nd Lt Le 4 / হ . i 
sus TUE EE RG A Sle ale Jo ESS LL LSU 
MAA ato rad, LE Arad vl A fA a LAL 25% 
a Se or Yl laly S29) JK US Us LL. ll 
fl 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩০ 


http://IslamiBoi.wordpress.com 


২৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


A Lr 


GEL HE fl 


Jy 8 SSI চ TT 
CHALLE ALLL IG SLA HRT EAS Ete 
LL IU S528 Al Sal SJ Ae 
al Ls dels A BIL I SEAN Sn GE Cll 
El OEALTATEES Ht DI ILS UN 5S 
UE be Et ALLL GAG dt 

SM EOE DLS Lod SEN Ef otf 

J Lo EES Te NE 
UE Sigal bp SIE Sf Ul EE ORE 
oT SLL HSH Ei el EE Te 0 


TE) 
dah be tse LL EHS C2 SLL Bolt C5 I 
fA anf SARA L APPL? 9, / 
3 Al Se Us AN EAR SECS 2 0 oR AE 


‘ 
Al A AALS 


EEL sls. (ih J br 4 LETTE UALS ESS Ca ll 
Fl 
অর্থাৎ--_আমি তো নৃহকে তার সম্পৃদায়ের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি 
তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী । যাতে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত না কর; 
আমি তোমাদের জন্য এক মর্মস্তুদ শাস্তির আশংকা করি। 
তার সনশ্পৃদায়ের প্রধানরা যারা ছিল কাফির--বলল, আমরা তো তোমাকে আমাদের মতই 
মানুষ দেখছি । অনুধাবন না করে তোমার অনুসরণ করছে তারাই, যারা আমাদের মধ্যে অধম 
এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্‌ দেখতে পাচ্ছি না, বরং আমরা 
তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি । 


সে বলল, হে আমার সম্পৃদায়! তোমরা আমাকে বল, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত 
স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৫ 


অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন 
তোমরা এটা অপছন্দ কর? 


হে আমার সম্প্রদায়! এর পরিবর্তে আমি তোমাদের নিকট ধন-সম্পদ যাজ্ঞা করি না! 
আমার পারিশ্রমিক তো আল্লাহরই নিকট এবং মু'মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, 
তারা নিশ্চিতভাবে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে। কিন্তু আমি দেখছি, তোমরা এক 
অজ্ঞ সম্পৃদায় ৷ 

হে আমার সম্পৃদায়! আমি যদি তাদের তাড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে 
কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করবে না? 

আমি তোমাদেরকে বলি না, আমার নিকট আল্লাহর ধন-ভাণ্তার আছে, আর না অদৃশ্য 
সম্বন্ধে আমি অবগত এবং আমি এও বলি না যে, আমি ফেরেশতা । তোমাদের দৃষ্টিতে যারা হেয় 
তাদের সম্বন্ধে আমি বলি না যে, আল্লাহ তাদেরকে কখনো মঙ্গল দান করবেন না, তাদের 
অন্তরে যা আছে, তা আল্লাহ সম্যক অবগত । তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব । 

তারা বলল, হে নূহ! তুমি আমাদের সাথে বচসা করেছ--তুমি আমাদের সাথে অতিমাত্রায় 
বচসা করছ। তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আস ৷ সে বলল, ইচ্ছা 
করলে আল্লাহই তা তোমাদের নিকট উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না । 

আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে 
না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান । তিনিই তোমাদের প্রতিপালক এবং তারই 
নিকট তোমরা প্রত্যাবর্তন করবে। 

তারা কি বলে যে, সে তা রচনা করেছে? বল, আমি যদি তা রচনা করে থাকি তবে আমিই 
আমার অপরাধের জন্য দায়ী হব। তোমরা যে অপরাধ করছ তার জন্য আমি দায়ী নই । 
কেউ কখনো ঈমান আনবে না । সুতরাং তারা যা করে সে জন্যে তুমি ক্ষোভ করো না । 

তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ কর এবং যারা 
সীমালংঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। 

সে নৌকা নির্মাণ করতে লাগল এবং যখনই তার সম্পৃদায়ের প্রধানরা তার নিকট দিয়ে 
যেত, তাকে উপহাস করত; সে বলত, তোমরা যদি আমাকে উপহাস কর তবে আমরাও 
তোমাদেরকে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছ। এবং তোমরা অচিরেই জানতে 
পারবে, কার উপর আসবে লাঞ্চছনাদায়ক শাস্তি আর কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি । 

অবশেষে যখন আমার আদেশ আসল এবং উনুন উথলে উঠল, আমি বললাম ৪ এতে 
উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগল, যাদের বিরুদ্ধে পূর্ব-সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার 
পরিবার-পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে । তার সঙ্গে ঈমান এনেছিল গুটি কতেক 
লোক ৷ 

সে বলল, এতে আরোহণ কর, আল্লাহর নামে এর গতি ও স্থিতি । আমার প্রতিপালক 
অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু । 


http://IslamiBoi.wordpress.com 


২৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পর্বত-প্রমাণ ঢেউয়ের মধ্যে তা তাদের নিয়ে বয়ে চলল, নূহ তার পুত্র যে তাদের থেকে 
পৃথক ছিল, তাকে আহ্বান করে বলল, হে আমার পুত্র! আমাদের সঙ্গে আরোহণ কর এবং 
কাফিরদের সঙ্গী হয়ো না। 


সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নিব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। সে 
বলল, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ দয়া করবেন সে 
ব্যতীত । তারপর ঢেউ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। 


এরপর বলা হলো, হে পৃথিবী! তুমি তোমার পানি গ্রাস করে লও এবং হে আকাশ! ক্ষান্ত 
হও ৷ তারপর বন্যা প্রশমিত হলো এবং কার্য সমাপ্ত হলো, নৌকা জুদী পর্বতের উপর স্থিত হলো 
এবং বলা হলো জালিম সম্প্রদায় ধ্বংস হোক । 


নূহ তার প্রতিপালককে সম্বোধন করে বলল, হে আমার প্রতিপালক! আমার পুত্র আমার 
পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক । 

তিনি বললেন, হে নূহ! সে তোমার পরিবারভুক্ত নয়। সে অসৎ কর্মপরায়ণ । সুতরাং যে 
বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না । আমি তোমাকে উপদেশ 
দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও । 

সে বলল, হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার জ্ঞান নেই, সে বিষয়ে যাতে আপনাকে 
অনুরোধ না করি এ জন্য আমি আপনার শরণ নিচ্ছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং 
আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব! 


বলা হলো, হে নূহ! অবতরণ কর আমার দেয়া শাস্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত 
সম্পৃদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ । অপর সম্পৃদায় সমূহকে জীবন উপভোগ 
করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। 


এ সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহী দ্বারা অবহিত করছি, যা এর আগে 
তুমি জানতে না এবং তোমার সম্প্দায়ও জানত না। সুতরাং ধৈর্যধারণ কর, শুভ পরিণাম 
মুত্তাকীদেরই জন্য । (১১ ৪ ২৫-৪৯) 

সুরা আদিয়ায় আল্লাহ তা'আলা বলেন $ 


AANA AEA AEE LA VAS 


SHS Bist dil ssh lns 


LL elt Ee TAR OT oe 

ll 

EE UE ES EE STE TE TE HE OE RE ENE 

সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিজন বর্গকে মহান সংকট থেকে উদ্ধার করেছিলাম, 

এবং আমি তাকে সাহায্য করেছিলাম সে সম্পৃদায়ের বিরুদ্ধে, যারা আমার নিদর্শনাবলী অস্বীকার 

করেছিল, তারা ছিল এক মন্দ সম্প্রদায় । এ জন্য আমি তাদের সকলকেই নিমজ্জিত করেছিলাম । 
(২১ ৪ ৭৬-৭৭) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৭ 
সুরা খুমিনুনে আল্লাহ তা'আলা বলেন ঃ 


A all try A tr 1 15 
PUES CEE TT EAA HEE Js ess3 ALS CLS I 
FEC TRE oF EECA hk 

A AE ১, A os MAAR f ্‌্ি A 
EME OU FUE Ef f El Ll AE 
|! 


A AF Yrdd, £ RL SRO 
Y 


ls , / 


Apa LOA IV a 


Alt peal At af 2 AR 


ES us es I) 


vf fs LE le iD Le \ |] A 
Pat AG, A 


l pd / 
CHG LL St et Seite td 
# / 
EG es HET DA 28 0. teri ss 
cafe ITALY ES A 


Oa eR ra LE 
সম্পৃদায়! আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নেই ৷ তবুও কি 
.তোমরা সাবধান হবে না? 

তার সম্প্রদায়ের প্রধানগণ--যারা কুফরী করেছিল তারা বলল, এতো তোমাদের মত 
একজন মানুষই তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই 
পাঠাতেন, আমরা তো আমাদের পূর্ব-পুরুষদের কালে এরূপ ঘটেছিল এমন কথা শুনিনি। এতো 
এমন লোক, একে উন্ুত্ততা পেয়ে বসেছে । সুতরাং এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর । 

নূহ বলেছিল, হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী 
প্রতিপন্ন করছে। তারপর আমি তার প্রতি ওহী নাযিল করলাম, তুমি আমার তত্ত্বাবধানে ও 
আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ কর, তারপর যখন আমার আদেশ আসবে ও উনুন উথলে 
উঠবে, তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার-পরিজনকে 
তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্ঘে সিদ্ধান্ত হয়েছে তাদের ব্যতীত । জালিমদের সম্পর্কে তুমি 
আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। 

যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আসন গ্রহণ করবে তখন বলবে $ সমস্ত প্রশংসা 
আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম সপ্প্র্দায় থেকে । 

আর্রো বলিও, হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে 
কল্যাণকর; আর তুমিই শ্রেষ্ঠ অবতারণকারী। এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আমি তো 
তাদেরকে পরীক্ষা করেছিলাম ৷ (২৩ ৪ ২৩-২৯) 


http://IslamiBoi.wordpress.com 


২৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 

সূরা শু'আরায় আল্লাহ তা'আলা বলেন ৪ 

Y ANAC pl a A A A A / fF xf as Il lL 
losis ie J sl FAT) 2 A iS 


A A rel al ff nt | Cr Era / AY ad 
El / 
SLs dr 15 I lal 25 UY GA 
APY 


EE Ea tle LG IHG Lr dL 3 (Ee 
SUG BU SIP ME SSL 


2 EE 1d 2 AYA 
anal A 4 a 2) Lala at 
Re SE ht ন SE ES a 0 f AL) ( fe A 


n a EE ME. nj PL 
LL 85 ft PE 29 EL sl ee 
Bi GE, otal dill os < SRT 
/ % wi A A 2 ড / 
ULI Sas Yl IE CSL Op os St 
CEES 
অর্থাৎ_-নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল । যখন তাদের ভাই নূহ 
তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল! 
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । আমি তোমাদের নিকট এর 
জন্য কোন প্রতিদান চাই না; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে । 
সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । 
তারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ ইতরজনরা তোমার 
অনুসরণ করছে? 
নূহ বলল, তারা কী করত তা আমার জানা নেই ৷ তাদের হিসাব গ্রহণ তো আমার 
প্রতিপালকেরই কাজ, যদি তোমরা বুঝতে ৷ মু’মিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়৷ 
আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী । তারা বলল, হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে 
নিশ্চয় তুমি প্রস্তরাঘাতে নিহতদের শামিল হবে। 
নূহ বলল, হে আমার প্রতিপালক! আমার সম্পুদায় তো আমাকে অস্বীকার করছে। সুতরাং 
আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সাথে যে সব মু'মিন . 
আছে তাদেরকে রক্ষা কর । 
তারপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে। 
তারপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম । এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের 
অধিকাংশই বিশ্বাসী নয় এবং তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । (২৬ 
$ ১০৬-১২২) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৯ 
সূরা সলকানুতে আল্লাহ তা‘আলা বলেন £৪ 
/ 


A Yn? CER 


USES HL Bl eas Lilt 3k ALLS Ces re 


AEA OR APD / 


ALLL itt LLL EE) AEA ES $A Suis ALE [1 
{ A ALI KAY 
2 “Ll 


লো o 


অর্থাৎ--আমি তো নৃহকে তার সশ্পৃ্দায়ের নিকট প্রেরণ করেছিলাম । সে তাদের মধ্যে 
অবস্থান করেছিল পঞ্চাশ বাদ এক হাজার বছর । তারপর প্লাবন তাদেরকে গ্রাস করে; কারণ 
তারা ছিল সীমালজ্ঘনকারী। তারপর আমি তাকে এবং যারা নৌযানে আরোহণ করেছিল 
তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন । (২৯ £ ১৪-১৫) 

সুরা সাফ্‌ফাতে মহান আল্লাহ বলেন ৪ 
El DI Sa OG OIE SL oli CE UU 

4 nt A { As c/ Pas rs 
ule Ss. HAN 2 Lele 3. Mali SEESSCETEE OS 
ll 2 Cr ( a, ° an LAS by 4 [4 {an AE | nd 


FN / / lf 
FEAR LAA nf * 


EES ES Ed 
অর্থৎ__-নূহ আমাকে আহ্বান করেছিল, আর আমি কত উত্তম সাড়া দানকারী ৷ তাকে এবং 
তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট থেকে এবং তার বংশধরদেরকে আমি 
বংশ পরম্পরায় বিদ্যমান রেখেছি । আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি । সমগ্র বিশ্বের মধ্যে 
নূহের প্রতি শাস্তি বর্ষিত হোক । এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি । সে ছিল 
আমার মু'মিন বান্দাদের অন্যতম ৷ তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করেছিলাম । (৩৭ 
8 ৭৫-৮২) 
সূরা কামারে আল্লাহ বলেন $ 


pdt Pal ad Cunt al9d AZ P8l atin AY 


eA 
Seuss GOS EIS GG CELTS C3 035 ls cs 


rs ny / 1 FLL ALL, Gada ae 
Laas. TEE He A RA lel 
‘4 RD A apt adh 
ঢ Li ee i Fs OUP LEO 
FAA £ tin su 0d EAL Ka 227% 

£ / ald sat 
es Ls Ie EE Es +b EE Ly rade REC Ie 
52 
et 


অর্থাৎ--এদের আগে নূহের সম্পৃদায়ও মিথ্যা আরোপ করেছিল । মিথ্যা আরোপ করেছিল 
আমার বান্দার প্রতি এবং বলেছিল, এতো এক পাগল । আর তাকে ভীতি প্রদর্শন করা হয়েছিল । 
তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো অসহায়, অতএব তুমি 


http://IslamiBoi.wordpress.com 


২৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতিবিধান কর । ফলে আমি আকাশের দ্বার উনুক্ত করে দিলাম প্রবল বারি বর্ষণে এবং মাটি 
হতে উৎসারিত করলাম প্রস্ববণ; তারপর সকল পানি মিলিত হলো এক পরিকল্পনা অনুসারে ৷ 

তখন আমি নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা চলত 
আমার প্রত্যক্ষ তত্বাবধানে; এটা পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যাত হয়েছিল । আমি একে রেখে 
দিয়েছি এক নিদর্শনরূপে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? কী কঠোর ছিল আমার 
শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, কে আছে 
উপদেশ গ্রহণের জন্য? (৫৪ £ ৯-১৭) 


TNR 
) Vv A 
Pf CaF iol alr ti al tA 1 
EY Lat lassi dL LLU 
/ 26 AE RIVAL Cin 
34 ks rtd ECL | 6353 JUG. El 
/ / PA nk 
y AE SNORE AC A El EEE 
Inf isl lad nt Po Ad 
es) Et 
Wr. ee ado sf bal 
dE LES AS HE EE 
ANIA n{t A As AD adr/ Lathard 
Mili ts tel 2 Ls ol CRs 


AANAAEEEA 


add Pala 4 NR 
nile) 4 ISG FESS GIRS Ll ESSE | 


A VK IAS AY 
SE RFs 5b SUNLELS Sled edly 
NPG adts 2 IAD afAl ts 
MY D3 FICS I ১95 WA Lt ls 
seta FED PE / RAY 
AS 133 rE Syd stil EE 
eb 1rd EEN Lr tid at Py LEA 
# ud A fA yi tre 
Kt চি Ce EL. CEE 2d Oj. A 
OEE nf? ad NEINY {al Fal 
[4 cf AEN A AN / 
HEU de ee EL Bsmt Sts JIG 


/ br po (/ খু 1 bt A A / “ 
LT Ae TSEUNOIES Yl. bs LT ELE 
fa p ZA Y HALL API dad UAE 
SUNN SYS. OS 1, : 1১০১ ৪৯৯১ ০৯৯২ ১১. Ll 
AZ AS apf nd Vall NEA 
$ {ৰ | | e K . 5 | 
23°F (9422 pM. AIL SEO GE oti Ls Wo 3! 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪১ 
ar al GA IL Atel sO GA ALY 
A ‘pp! A a Ks wr nes // 1% APOLLO A A 
sss dA DES SEY] AE Ys ds A 

AGATA, ApA Lb /ras 


NES CL ED 0 

অর্থাৎ--নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্পৃদায়ের প্রতি এ নির্দেশ দিয়ে-_তুমি 
তোমার সম্পব্দায়কে সতর্ক কর তাদের প্রতি শাস্তি আসার পূর্বে । 

সে বলেছিল, হে আমার সম্পৃদায়! আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে 
যে, তোমরা আল্লাহর ইবাদত কর ও তাঁকে ভয় কর এবং আমার আনুগত্য কর; তিনি 
তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত ৷ 
নিশ্চয় আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না, যদি তোমরা তা 
জানতে । 

সে বলেছিল, হে আমার প্রতিপালক! আমি তো আমার সম্পৃদায়কে দিবা-রাত্রি আহ্বান 
করেছি, কিন্তু আমার আহবান তাদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করেছে। আমি যখনই তাদেরকে 
আহ্বান করি যাতে তুমি তাদেরকে ক্ষমা কর, তারা কানে আঙ্গুল দেয়, বস্তরাবৃত করে 
নিজেদেরকে ও জিদ করতে. থাকে এবং অতিমাত্রায় ওদ্ধত্য প্রকাশ করে। তারপর আমি 
তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে, পরে আমি সোচ্চার প্রচার করেছি ও উপদেশ দিয়েছি 
গোপনে । 

আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহা 
ক্ষমাশীল । তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদেরকে সমৃদ্ধ করবেন 
ধন-সম্পদ ও সন্তান-সম্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন 
নদী-নালা। 

তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না। অথচ তিনিই 
তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে । তোমরা কি লক্ষ্য করনি? আল্লাহ কিভাবে সাত স্তরে 
বিন্যস্ত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন এবং সেখানে চাদকে স্থাপন করেছেন আলোরূপে ও সূর্যকে 
স্থাপন করেছেন প্রদীপরূপে ৷ 

তিনি তোমাদেরকে মাটি থেকে উদ্ভূত করেছেন তারপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত 
করবেন ও পরে পুনরুতিত করবেন এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত যাতে 
তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত পথে। 

নূহ বলেছিল, হে আমার প্রতিপালক! আমার সম্পৃদায় তো আমাকে অমান্য করেছে এবং 
অনুসরণ করেছে এমন লোকের যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই 
বৃদ্ধি করেনি । 

তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না 
তোমাদের দেব-দেবীকে, পরিত্যাগ করো না ওয়াদ, সূওয়া, য়াগৃছ, য়াউক ও নাস্রকে । তারা 
অনেককে বিভ্রান্ত করেছে। সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করো না । 

তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবিষ্ট করা 
হয়েছিল আগুনে, পরে তারা কাউকেও আল্লাহর মুকাবিলায় সাহায্যকারী পায়নি । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩১ 


http://IslamiBoi.wordpress.com 


২৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নূহ আরো বলেছিল, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোন ঘরের 
লোককে অব্যাহতি দিও না । তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত 
করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফির । 


হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মুমিন 
হয়ে আমার ঘরে পরেশ করে তাদেরকে এবং মুমিন ধুরুষ 'ও"যুযিন আাযযদরকে আর 
জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর। (৭১ ৪ ১-২৮) 

তাফসীরে আমরা এর প্রতিটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। পরে আমরা এ বিক্ষিপ্ত 
তথ্যাবলী একত্র করে এবং হাদীস ও রিওয়ায়াতসমূহের আলোকে কাহিনীর মূল বিষয়-বস্তু 
একত্রে উল্লেখ করব । এ ছাড়া কুরআনের আরো বিভিন্ন স্থানে নূহ (আ)-এর আলোচনা এসেছে 
যাতে তার প্রশংসা এবং তার বিরুদ্ধবাদীদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। 

i 


EEA AL A far adl 


> 


HAE ZA fy 
AL a tL 22/ Vas (Lt tall, raft {aft / a 
ET 22533 LDS. AE AA 
AA EEA 1947 le AE: a4/al 1221 fad A 
G5, ff 
10 rat 20 AA Yb LS Lj LA ate 


‘ fA A 


REO Es 


অর্থাৎ_-_তোমার নিকট আমি ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের নিকট 
প্রেরণ করেছিলাম ৷ ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকৃব ও তার বংশধরগণ, ঈসা, আয়্যুব, 
ইউনুস, হারূন এবং সুলায়মানের নিকট ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে যাবূর 
দিয়েছিলাম । 

অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসূল যাদের 
কথা তোমাকে বলিনি এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যালাপ করেছিলেন। সুসংবাদবাহী ও 
সাবধানকারী রাসূলগণকে প্রেরণ করেছি যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের 
কোন অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (৫ £ ১৬৩-১৬৫) 


সূরা আন্ন'আমে আল্লাহ তা'আলা বলেন ঃ 
22/0 Ab rt LIA NA | lk (703 0A 
olelis m GOID- EEE ET sls) As UTES Us 

n YA al A rad Bt / fA / A 
ER LG ELIE hts Sy LASS Le ML 


AGL frayed Lu? a Lat 
2s si3 3318 CES 23 I 


/ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৩ 


HAR) 
fou ud 1A EAA i 
54 4 ALAS 33 oS 533. ge 3 UNS 
nts Ee LS MACLEAN AAPA 

nP lat nda Af A de NG 


LG chr GSI Led HL S43. | 


অর্থাৎ এবং ন আমা বাণ যা দয়ায় ও তার সম্প্রদায়ের 
মুকাবিলায়; যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি; তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী । 

এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব ও এদের প্রত্যেককে সৎপথে পরিচালিত 
করেছিলাম; পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম এবং তার বংশধর দাউদ, সুলায়মান, 
আয়্যুব, ইউসুফ, মূসা ও হারূনকেও; আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করি । 

এবং যাকারিয়া, ইয়াহ্‌য়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এরা 
সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত । আরো সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাঈল, আল-য়াসা‘আ, 
ইউনুস ও লূতকে এবং প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্ব জগতের উপর এবং এদের 
পিতৃ-পুরুষ, বংশধর, এবং ভ্রাতৃবৃন্দের কতককে; তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল 
পথে পরিচালিত করেছিলাম । (৬ £ ৮৩-৮৭) 

ET: 


ALi? l / ALA fis Ls LA 


৯৯ ts I-39 JL cc (o) i উ ns 


/ A 2 ENA ( ff 17 Pd A 
AAEAE ee Lo tl sts SL ls 


ag age Pad ASL A AJL AS 


GFE EAE EAT 
অর্থাৎ__তাদের পূর্ববর্তী নূহ, আদ ও ছামূদের সম্পুদায়, ইবরাহীমের সম্পৃদায় এবং মাদয়ান 
ও বিধ্বস্ত জনপদসমূহের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? তাদের কাছে স্পষ্ট 
নিদর্শনসহ তাদের রসূলগণ এসেছিল । আল্লাহ এমন নন যে, তাদের উপর জুলুম করেন, কিন্তু 
তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। (৯ ৪ ৭০) 
সুরা ইবরাহীম আন্তাহি তা আলা বলেন 
A AF af 2 OAL A lat Ag ad! 
bee CAPSS BS Se Sd iG Ll 
lee et Al SEE Std ULL Hts LCL a 


{apd 


AM 


Ln? & AZ 

FN SLL BOS EEL CIEE | Gs eal 
A 2 

By 


অর্থাৎ_-তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়ের, 
‘আদের ও ছামূদের এবং তাদের পূর্ববর্তীদের ? তাদের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। 


http://IslamiBoi.wordpress.com 


SA আলন্বদায়া ওয়ান নিহায়া 


তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল এসেছিল, তারা তাদের হাত তাদের মুখে স্থাপন 
করত এবং বলত, যাসহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা অবশ্যই 
বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে বিষয়ে, যার প্রতি তোমরা আমাদেরকে আহবান করছ । 
(১৪৪৯) 


সূরা ইসরায় আল্লাহ তা'আলা বলেন $ 
EET CT 56. AEE A 


হে সর লোংকর: বমরগণ। মাঢরকে আর্ছিমূহের সরে আরোহা করির়েছিলায, দে 
Ce ৩) 


‘a / AF nf Ap 


II le 53% 2 kip 2 33M Sp USL LS 
ee / 


অর্থাৎ---নূহের পর আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তার 
বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট । (১৭ ৪ ১৭) 

সূরা আম্বিয়া, মুমিনূন, শু*'আরা ও আনকাবূতে তার ঘ্টনা পূর্বেই বর্ণিত হয়েছে। 

সূরা আহযাবে আল্লাহ তা'আলা বলেন ঃ 


Jaf tA AF A arn? tA FFA # 


bE OE EC 
Ck Gt fs LS AAR = 
অর্থাৎ-স্বরণ কর, ME 2 Be EAE HME at 
তোমার কাছ থেকেও এবং নূহ, ইবরাহীম , মূসা, মারয়ামের পুত্র ঈসার কাছ থেকে । তাদের 
কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার । (৩৩ ৪ ৭) 
হু জামাতা হা আদা বহ | 
nd ad, Int Nl 2 af 2aAZ alfa 8 
ho (333 1703. JCI 3 934345 esc sd lt IS 
Ll ETL MSE YELL ASE 
অর্থাৎ--_এদের পূর্বেও রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল নূহের সম্পৃদায়, আদ ও বহু 
শিবিরের অধিপতি ফিরআউন । ছামূদ, লৃত ও আয়কার অধিবাসী, তারা ছিল এক একটি বিশাল 
বাহিনী । এদের প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। ফলে তাদের ক্ষেত্রে 
আমার শাস্তি হয়েছে বাস্তব। (৩৮ £ ১২-১৪) 
সুযা গাকের তা বুয়া নুনলে মল্লাহ ₹। জলা বল্ন 
AJ, ag/r A a nS Pa! apt al AA 
MH 2K LLG apis 2 AVIS PAS iS 


7 হ্‌ 7A SE nds add 


usb SS pss Sle LE Jl I ely 39 LLY 


rat ell het? 


sel LES AC ETE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৫ 


অর্থাৎ--এদের পূর্বে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও মিথ্যা আরোপ 
করেছিল । প্রত্যেক সম্পৃদায় নিজ নিজ রাসূলকে পাকড়াও করার অভিসন্ধি করেছিল এবং তারা 
অসার তর্কে লিপ্ত হয়েছিল, সত্যকে ব্যর্থ করে দেয়ার জন্য । ফলে আমি তাদেরকে পাকড়াও 
করলাম এবং কত কঠোর ছিল আমার শাস্তি! এভাবে কাফিরদের ক্ষেত্রে সত্য হলো তোমার 
প্রতিপালকের বাণী-_এরা জাহার্নামী । (৪০ ৪ ৫-৬) 


সূরা শূরায় মহান আল্লাহ্‌ বলেন $ 


‘ 
Eapr tt Calf tala bd Ip ALL sd 


band | 
Les Lsllbs sts CT RE EE PE AES 
Es 


ALLL hr Ey fad / LAPS (AM 


Taal LA 
he e- OIG I IA yaa ol ey SI AL 
arte iprt tans Wie At ntl, 


BH adlsses it om i ll ALS Le bis itll 
/ / / 
nn. ? 


ন 


# 


অর্থাৎ__তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দীন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে 
আর যা ওহী করেছি আমি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মুসা ও ঈসাকে এ 
বলে যে, তোমরা দীনকে প্রতিষ্ঠা কর এবং তাতে দলাদলি করো না । তুমি মুশরিকদেরকে যার 
প্রতি আহবান করছ তা তাদের নিকট দুর্বল মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দীনের প্রতি আকৃষ্ট 
করেন এবং যে তার অভিমুখী তাকে দীনের দিকে পরিচালিত করেন। (৪২ ৪ ১৩) 


Pant sh? EAA % ranadl af Pad alla ab 
CUPS YY ESO CEEAE > EAB OV 1 FS ~ tS So 
Tat 2rd 0 DE) C2 2a, A? EE 
‘১, LLANES, ee EEE le ET 
অর্থাৎ__এদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছিল নূহের সম্পৃদায়, রাস্স ও ছামূদ স্পদায়, 
আদ, ফিরআউন ও লৃত সম্পৃদায় এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়, তারা সকলেই 
রাসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয় । 
(৫০ 8 ১২-১৪) 

‘ Vanl eofBf art Pad A AP LAL 
সুরা যারিয়াতে আল্লাহ বলেন ৪ Sl IPS ol US ESE 
অর্থাৎ--_আমি লি করছিলাম এল পূর্বে নূহের সম্পৃদায়কে, তারা ছিল সত্যত্যাগী 

সম্পৃদায় । (৫১ £ ৪৬) 


সুরা নাজমে আল্লাহ ড! অলা বলেন 
ai LhLEl x LSC LAIUS S2 7 S 
অর্থাৎ-_আর এদের পূর্বে নূহের সম্পৃদায়কেও (আমি ধ্বংস করেছিলাম) তারা ছিল অতিশয় 
জালিম, অবাধ্য । (৫৩ £ ৫২) সূরা কামারে (৫০) তীর ঘটনা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


২৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
Fe NE: 


EET Et CALA LEG Aad 


LES AUT 3 USS aS SA Cll 54 
{ad Lnfhe ic SOA 
bli Le fon 


অর্থাৎ-_আমি নূহ এবং ইবরাহীমকে রাসূলরূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের 
ংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুওত ও কিতাব কিন্তু তাদের অল্প কিছু লোক সৎপথ 
অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। (৫৭ ৪ ২৬) 

সূরা তাহরীমে মহান আল্লাহ্‌ বলেন ঃ 
25 Us. ile ei ss Sl IE HE 


AA L728 RANA AA 


FE SME fA 


Saad 0 sn rs 
অর্থাৎ--আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থাপন করছেন, তারা ছিল 
আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন ৷ কিন্তু তারা তাদের প্রতি 
বিশ্বাসঘাতকতা করেছিল; ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল 
না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও তাতে প্রবেশ কর । 
(৬৬ ৪ ১০) 
কুরআন, হাদীস ও বিভিন্ন রিওয়ায়াতের তথ্য মোতাবেক আপন সম্পৃদায়ের সঙ্গে নূহ 
(আ)-এর যে সমস্ত ঘটনা ঘটেছিল তার সারমর্ম উল্লেখ প্রসঙ্গে ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত 
ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসে পূর্বেই আমরা উল্লেখ করে এসেছি যে, আদম (আ) ও নূহ 
(আ)-এর মধ্যে ব্যবধান ছিল দশ করন । তীরা সকলেই ইসলামের অনুসারী ছিলেন। আর 
আমরা এও উল্লেখ করেছি যে, করন বলতে হয় তো প্রজন্ম কিংবা যুগ বুঝানো হয়েছে। তারপর 
এ সংৎকর্মশীলদের করনসমূহের পর এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়; যার ফলে সে যুগের 
অধিবাসীরা মূর্তিপূজার দিকে ঝুঁকে পড়ে । | $3459 14/$9-এ আয়াতের তাফসীর 
প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) সূত্রে ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত হাদীস অনুযায়ী তার করন ছিল 
এই যে, (ওয়াদ, সূওয়া, য়াগৃছ ইত্যাদি) এসব হলো নূহ (আ)-এর সম্পৃদায়ের কয়েকজন 
পুণ্যবান ব্যক্তির নাম । এদের মৃত্যর পর শয়তান তাদের সম্পৃদায়ের প্রতি মন্ত্রণা দেয় যে, এঁরা 
যে সব স্থানে বসতেন তোমরা সে সব স্থানে কিছু মূর্তি নির্মাণ করে তাদের নামে সে সবের 
নামকরণ করে দাও । তখন তারা তাই করে । কিন্তু তখনও এগুলোর পূজা শুরু হয়নি । তারপর 
যখন তাদের মৃত্যু হয় এবং ইল্ম লোপ পায় তখন থেকে এ সবের পূজা শুরু হয়। ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, নূহ (আ)-এর সম্প্রদায়ের এ দেব-দেবীগুলো পরে আরবেও প্রচলিত হয়ে 
পড়ে । ইকরিমা, যাহ্‌হাক, কাতাদা এবং মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)-ও অনুরূপ মত প্রকাশ 
করেছেন। ইব্ন জারীর (র) আলোচ্য আয়াতের তাফসীরে মুহাম্মদ ইব্‌ন কায়স (র)-এর বরাতে 
বলেন, তারা ছিলেন আদম (আ) ও নূহ (আ)-এর মধ্যবর্তী কালের পুণ্যবান ব্যক্তিবর্গ । তাদের 


http://IslamiBoi.wordpress.com 


4 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৭ 


বেশ কিছু অনুসারী ছিল। তারপর যখন তাদের মৃত্যু হয়, তখন তাদের অনুসারীরা বলল, 
আমরা যদি এঁদের প্রতিকৃতি তেরী করে রাখি, তাহলে তাদের কথা স্বরণ করে ইবাদতে 
আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে । তখন তারা তাদের প্রতিকৃতি নির্মাণ করে রাখে। তারপর যখন 
তাদের মৃত্যু হয় এবং অন্য প্রজন্ম আসে; তখন শয়তান তাদের প্রতি এ বলে প্ররোচণা দেয় যে, 
লোকজন তাঁদের উপাসনা করত এবং তাদের ওসীলায় বৃষ্টি প্রার্থনা করত ৷ তখন তারা তাঁদের 
পূজা শুরু করে দেয়। ইব্‌ন আবূ হাতিম উরওয়া ইব্ন যুবায়র সূত্রে বর্ণনা করেন যে, উরওয়া 
ইব্‌ন যুবায়র বলেন, ওয়াদ য়াগৃছ, য়াউক, সূওয়া ও নাসর আদম (আ)-এর সন্তান । ওয়াদ 
ছিলেন এদের বয়সে সকলের চাইতে প্রবীণ এবং সর্বাধিক পুণ্যবান ব্যক্তি । 

ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, আবুল মুতাহ্যার বলেন, একদা আবূ জাফর আল বাকির 
সালাতরত অবস্থায় ছিলেন। তখন লোকজন য়াযীদ ইব্‌ন মুহাল্লা-বর কথা আলোচনা করছিল । 
সালাত শেষে তিনি বললেন, তোমরা য়াষীদ ইব্‌ন মুহাল্লাবের কথা বলছ । সে এমন স্থানে নিহত 
হয়, যেখানে সর্বপ্রথম গায়রুল্লাহর পূজা হয়েছিল । আবুল মুতাহ্যার বলেন, তারপর তিনি ওয়াদ 
সম্পর্কে বলেন, তিনি একজন পুণ্যবান এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মৃত্যুর পর বাবেলে জনতা 
তার কবরের চতুপর্শ্মে সমবেত হয়ে শোক প্রকাশ করতে শুরু করে। ইবলীস তা দেখে মানুষের 
রূপ ধরে তাদের কাছে এসে বলল, এ ব্যক্তির জন্য তোমাদের হা-হঁতাশ আমি লক্ষ্য করছি । 
আমি কি তোমাদের জন্য তীর অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দেব? তা তোমাদের মজলিসে 
থাকবে আর তোমরা তাকে স্মরণ করবে । তারা বলল, হ্যা, দিন। ইবলীস তাদেরকে তার 
অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দিল । বর্ণনাকারী বলেন, আর তারা তা তাদের মজলিসে স্থাপন 
করে তাকে স্মরণ করতে শুরু করে। ইবলীস তাদেরকে তাকে স্মরণ করতে দেখে এবার বলল, 
আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকের ঘরে এর একটি করে মূর্তি স্থাপন করে দেই? তাহলে নিজের 
ঘরে বসেই তোমরা তাকে স্মরণ করতে পারবে। তারা বলল, হ্যা, দিন! বর্ণনাকারী বলেন, 
তখন ইবলীস প্রত্যেক গৃহবাসীর জন্য তার একটি করে মূর্তি নির্মাণ করে দেয় আর তারা তা 
দেখে দেখে তাকে স্মরণ করতে শুরু করে। বর্ণনাকারী বলেন, এভাবে তাদের পরবর্তী প্রজন্ম 
তাকে দেবতা সাব্যস্ত করে আল্লাহকে বাদ দিয়ে তাকে পূজা করতে শুরু করে। এ ওয়াদই সেই 
দেবতা; আল্লাহর পরিবর্তে সর্বপ্রথম যার পূজা করা হয়! 

উপরোক্ত বক্তব্য প্রমাণ করে যে, এর প্রতিটি মূর্তিকেই কোন না কোন মানব গোষ্ঠী পূজা 
করেছিল । তাছাড়া বর্ণিত আছে যে, কালক্রমে তারা সে প্রতিকৃতিগুলোকে দেহবিশিষ্ট মূর্তিতে 
পরিণত করে। তারপর আল্লাহর পরিবর্তে তাদেরই উপাসনা শুরু হয়ে যায় । এসবের উপাসনার 
অসংখ্য পদ্ধতি ছিল । তাফসীরের কিতাবে যথাস্থানে আমরা তা উল্লেখ করেছি । সকল প্রশংসা 
আল্লাহরই জন্য ৷ 

সহীহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে, উম্মে সালামা ও উতন্মে হাবীবা (রা) রাসুলুল্লাহ 
(সা)-এর সামনে তাদের হাবশায় দেখে আসা ‘মারিয়া’ নামক গির্জা এবং তার রূপ-সৌন্দর্য ও 
তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করলে রাসূলুল্লাহ (সা) বললেন £ “তাদের 
নিয়ম ছিল তাদের মধ্যে সৎকর্মপরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর তারা একটি 
উপাসনালয় নির্মাণ করত । তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত । আল্লাহর নিকট 
তারা সৃষ্টির সব চাইতে নিকৃষ্ট জাতি ।” 


http://IslamiBoi.wordpress.com 


২৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মোটকথা, বিকৃতি যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে মূর্তিপূজার ব্যাপক 
প্রসার ঘটে তখন আল্লাহ তা'আলা তাঁর বান্দা ও রসূল নূহ (আ)-কে প্রেরণ করেন। তিনি এক 
লা-শরীক আল্লাহর ইবাদতের প্রতি আহবান জানান এবং আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা 
করতে নিষেধ করেন। এ নূহ (আ)-ই সর্বপ্রথম রাসূল যাঁকে আল্লাহ তা'আলা পৃথিবীবাসীর 
কাছে প্রেরণ করেন। যেমন সহীহ বুখারী ও মুসলিমে নবী করীম (সা) থেকে আবু হুরায়রা (রা) 
সূত্রে বর্ণিত শাফা‘আতের হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “তারা আদম (আ)-এর 
কাছে এসে বলবে, হে আদম! আপনি মানব জাতির পিতা ৷ আল্লাহ তা'আলা আপনাকে নিজ 
হাতে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে তার রূহ সঞ্চার করেছেন, তার আদেশে ফেরেশতারা 
আপনাকে সিজ্ঞদা করে এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দেন। আপনার রবের 
কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন কি? আমাদের অবস্থা তো দেখতেই 
পাচ্ছেন। তখন আদম (আ) বলবেন, আমার প্রতিপালক এত বেশি রাগান্বিত হয়েছেন যে, এত 
বেশি রাগান্বিত তিনি কখনো হননি এবং পরেও কখনো হবেন না । তিনি আমাকে বৃক্ষের ফল 
খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা অমান্য করি। নাফসী! নাফসী! তোমরা অন্য কারো 
কাছে যাও, তোমরা নূহের কাছে যাও ৷ তখন তারা নূহ (আ)-এর নিকট গিয়ে বলবে, হে নূহ! 
আপনি পৃথিবীবাসীর কাছে প্রেরিত প্রথম রাসূল এবং আল্লাহ আপনাকে ‘কৃতজ্ঞ বান্দা' আখ্যা 
দিয়েছেন। আমরা কী অবস্থায় এবং কেমন বিপদে আছি তা কি আপনি দেখতে পাচ্ছেন না? 
আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করবেন কি? তখন তিনি 
বলবেন, আমার রব আজ এত বেশি রাগান্বিত হয়েছেন যে, এত রাগ ইতিপূর্বে তিনি কখনো 
করেননি এবং পরেও করবেন না । নাফসী! নাফসী! বর্ণনাকারী এভাবে হাদীসটি সবিস্তারে বর্ণনা 
করেন যেমনটি ইমাম বুখারী (র) নূহ (আ)-এর কাহিনীতে তা উল্লেখ করেছেন। 
যা হোক, আল্লাহ তা‘আলা নূহ (আ)-কে প্রেরণ করলে তিনি সম্পৃদায়-কে একমাত্র 
লা-শরীক আল্লাহর ইবাদত করার এবং তাঁর সঙ্গে কোন প্রতিকৃতি, মূর্তি ও তাগৃতের ইবাদত না 
করার এবং তাঁর একত্ব স্বীকার করে নেয়ার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, তিনি ব্যতীত 
আর কোন ইলাহ নেই, কোন রব নেই । যেমন, আল্লাহ তা'আলা তাঁর পরবর্তী সকল 
যাকে গা ত যারা সকলেই তারই বংশধর ছিলেন। যেমন আল্লাহ 
বলেন, S430 2৯ 55" $ (145 “আর তার বংশধরদেরকেই আমি বংশ পরম্পরায় 
বিদ্যমান রেখেছি।” (৩৭ ৪ 9 হযরত নূহ (আ) ও ইবরাহীম (আ) সম্পর্কে বলেনঃ 
Cal OMT ALE 
বং তীর বংশধরদের মধ্যে আমি নবুওত ও কিতাব রেখেছি ।” (৫৭ $ ২৬) অর্থাৎ নূহ 
Ee at RA তারা সকলেই তার বংশধর ছিলেন। এমনকি ইবরাহীম 
(আ)-ও। 
নুমাল’ হলা আসাদ =! সালা বললঃ 


/ ant MESA ALTA 1 


2 fat a / 
Ee) LCL He HIS ol LS BAL, 


‘ ‘ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৯ 


অর্থাৎ--আল্লাহর ইবাদত করার ও তাগূতকে বর্জন করার নির্দেশ দেয়ার জন্য আমি তো 
প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। (১৬ ৪ ৩৬) 
হয আয়া আলাল হা বত 
AZ A AAA {20a 77S AA LRE Tat 
Uli ts Cl blu mr ds bl)! Tt EE 


LASIAD 
EE XE Saar mrs 


অর্থাৎ_-_তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম, তাদেরকে তুমি জিজ্ঞেস কর, 
আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন উপাস্য সাব্যস্ত করেছিলাম, যাদের ইবাদত করা 
যায়? (৪৩ £ ৪৫) 


অন্য আয়াতে আল্তাহ বলেন £$ 
HUSANRAEE LA / APY APA AOA L A LAG AL rt 
LIN dy oles dro dios CLAN 
/ ur ‘i LAE) / APL AS 
usc 


অর্থাৎ-_আমি তোমার পূর্বে এমন রাসূল প্রেরণ করিনি তার প্রতি এ ওহী ব্যতীত যে, আমি 
ব্যতীত অন্য কোন ইলাহ নেই ৷ সুতরাং তোমরা আমারই ইবাদত কর । (২১ ৪ ২৫) 
ER EOE Tf I 
{A ALA soy 28S etic 
CEA OH CL EON BU ool Sn all LEE 
EEE EEE MET TUNEL EEE EOE AE UE HEE 
অন্য কোন ইলাহ নেই । আমি তোমাদের জন্য এক মহা দিনের শাস্তির আশংকা করছি । 
(৭ 8৪৫৯) 
সূরা হুদে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
A EA Sai 1 AE GA 
ts ose SE ord NA Lai Y ol 
NEE TE EE TRS WUT ROTOR TE EET EE EE 
মর্মান্তিক দিনের শাস্তির আশংকা করছি । (১১ ৪ ২৬) 


EAL dd (3nd Aw AZ 


৬ 
তিনি আরো বলেন 8 . 3845 ১G. SIE all 2 Kf DLE 


অর্থাৎ--হে আমার সম্পৃদায়! তোমরা আল্লাহ্র ইবাদত কর । তিনি ব্যতীত কোন ইলাহ্‌ 
নেই, তোমরা কি সাবধান হবে না? (৭ ৪ ৬৫) 

মোটকথা, আল্লাহ তা'আলা একথা জানিয়ে দেন যে, নূহ (আ) তার সম্পৃদায়কে আল্লাহর 
প্রতি দাওয়াতের যত পদ্ধতি আছে তার সবই প্রয়োগ করেছেন। রাতে-দিনে, গোপনে-প্রকাশ্যে 
কখনো উৎসাহ দিয়ে, কখনো বা ভয় দেখিয়ে ৷ কিন্তু এর কোনটিই তাদের মধ্যে কার্যকর ফল 
বয়ে আনতে পারেনি বরং তাদের অধিকাংশই গোমরাহী, সীমালজ্ঘন এবং মূর্তিপূজায় অটল 
থাকে এবং সর্বক্ষণ তার বিরুদ্ধে শত্রুতা করতে থাকে । তাকে ও তার ঈমানদার সঙ্গীদেরকে 
- আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩২-- 


http://IslamiBoi.wordpress.com 


২৫০ i আল-বিদায়া ওয়ান নিহায়া 


তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে এবং তীদেরকে প্রস্তরাঘাতে মেরে ফেলার ও দেশ থেকে বের করে 
দয়ার ভর দেখাক রাতে তারা দরকারি করে বব গরত্যাথারে নীরা ছাড়ায় রয়! 


IAL ALL / AIA 


2 J. rp 2 U1 yo 52 


LG 535 SHC LL SLI 2G 52 YG tS LL 
Latin EA LAU A! 
LLY Zall Senlely 
অর্থাৎঁ_তার সম্পৃদায়ের প্রধানগণ বলেছিল, আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখতে 
পাচ্ছি। সে বলেছিল, হে আমর সম্পৃদায়! আমাতে কোন ভ্রান্তি নেই, আমি তো জগতসমূহের 
প্রতিপালকের রাসূল ৷ (অর্থাৎ তোমরা যে ধারণা করছ আমি ভ্রান্ত, আমি তা নই । বরং আমি 
সঠিক পথ ও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত । আমি জগতসমূহের সে প্রতিপালকের রাসূল, যিনি 
কোন বস্তুকে ‘হও’ বললেই তা হয়ে যায় ।) আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের কাছে 
পৌছাচ্ছি ও তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি এবং তোমরা যা জান না, আমি তা আল্লাহর 
নিকট হতে জানি। (৭ ৪ ৬০-৬২) 
বলাবাহুল্য যে, একজন রাসূলের শান এমনিই হওয়া দরকার যে, তিনি হবেন বাকপটু ৷ 
তীর ভাষা হবে সহজ-সরল ও প্রাঞ্জল, লোকদেরকে তিনি হিতোপদেশ দিবেন এবং আল্লাহ 
সম্পর্কে তার জ্ঞান হবে সর্বাধিক ৷ 
নূহ (আ)-এর বক্তব্যের জবাবে তারা বলল ঃ - 


PARAM t/t LAD TLL / 


SL (dp shy ut ETA ECA 
LT LY i 

RHEE C6 HES i CEO TS STU CA 
করছে তারাই, যারা আমাদের মধ্যে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব 
দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। (১১ ৪ ২৭) 

নূহ (আ) মানুষ হয়ে রাসূল হওয়ায় তার সম্পৃদায় বিস্মিত, হয় এবং যারা তার অনুসরণ 
করেছিল তাদেরকে তাচ্ছিল্য করে ও হেয়প্রতিপন্ন করে। কথিত আছে যে, নূহ (আ)-এর 
বিরোধী সম্প্রদায় ছিল নেতৃস্থানীয় আর তার অনুসারীরা ছিল সমাজের দুর্বল শ্রেণীর লোক । 
থাকেন। এর কারণ হলো-_সত্য অনুসরণের ব্যাপারে তাদের সম্মুখে কোন প্রতিবন্ধকতা 
থাকেনা। | 

বিরুদ্ধবাদীদের উক্তি "| { 63 -এর অর্থ হলো চিন্তা-ভাবনা ও বিচার-বিবেচনা না করে 
SR SOA VE ddr EAA OA CCE UAE 
যে কারণে তারা প্রশংসার্হ্‌ । আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট । কারণ প্রকাশ্য সত্য চাক্ষুস দর্শন ও 
চিন্তা-ভাবনার অপেক্ষা রাখে না বরং তা প্রকাশ পাওয়া মাত্র তা স্বীকার করে নিয়ে তার 
অনুসরণ করাই আবশ্যক হয়ে দাড়ায় । এ কারণেই নবী করীম (সা) আবূ বকর সিদ্দীক 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫১ 


(রা)-এর প্রশংসা করে বলেছিলেন £ যাকেই আমি ইসলামের প্রতি আহবান করেছি প্রত্যেকেই 
দ্বিধা-দ্বন্দে ছিল । কিন্তু আবূ বকর এর ব্যতিক্রম ৷ কারণ তিনি এতটুকু বিলম্বও করেন নি। আর 
এ কারণেই ছাকীফার দিনেও কোনরূপ চিন্তা-বিবেচনা না করেই দ্রুত তার বায়আত সম্পন্ন হয়। 
কেননা, সাহাবাগণের কাছে অন্যদের উপর তার শ্রেষ্ঠত্ব ছিল দিবালোকের মত স্পষ্ট । আর এ 
কারণেই রাসূলুল্লাহ (সা) তীর খিলাফত সম্পর্কে কিছু লিখতে গিয়েও তা বাদ দিয়ে বলেছিলেনঃ 
“আল্লাহ ও ঈমানদারগণ আবূ বকর (রা) ছাড়া আর কারো ব্যাপারে রাযী হবেন না৷” 

Ee MP ঈমানদার অনুসারীদের উদ্দেশে তার সনশ্পৃদায়ের, কাফিরদের 


উক্তি $০54 *৫% Ue Le 6% U১ এর অর্থ হলো, তোমাদের 


ঈমান আনার পর আমাদের ওপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়নি। আমরা বরং 
োরাঢাররে ন ঢারদীহ ময়ো কর এর জবাবে (লে বলতে 


A CASA IAY A Lattin IAL A nlad/ ACTA 
OE a MN EI le 
AANA / ASL? ASDA A 2/ 


অর্থাৎ-ঁসে বলল, হে আমার সম্পুদায়! SEE HH, SAL HE 
প্রতিপালক প্রেরিত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমকে তার নিজ অনুগ্রহ 
দান করে থাকেন, অথচ এ বিষয়ে তোমরা জ্ঞানান্ধ হও, আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য 
করতে পারি, যখন তোমরা তা অপছন্দ কর । (১৬ ৪ ২৮) 


এই হলো তাদেরকে সম্বোধনে নূহ (আ)-এর কোমলতা অবলম্বন এবং সত্যের দাওয়াতের 


ক্ষেত্রে তাদের সাথে. নম্রতার অভিব্যক্তি । যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 
| EO ANAC 
EAE EAE 1 SCRE “Ys 


অর্থাৎ তার সঙ্গে তোমরা নম্র কথা বলবে, হয়ত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় 
করবে। (২০ $ ৪৪) 
UE 
Lie MNS PEA 
ME EI ALS ely Sl Ul 2 
Ls 
অর্থাৎ--তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহবান কর হিকমত ও সদুপদেশ দ্বারা 
এবং তাদের সঙ্গে আলোচনা কর সন্তাবে। (২১ ৪ ১২৫) 


ঠিক এ ধারায়ই নূহ (আ) বলেছিলেন ঃ 
LAL IAA AVAL nl tlt; ZAZA A284“ 


MAR TH SETS a! 
Ae 532,6 Ws agit2 A a 
অর্থাৎ তোমরা ভামাকে বল আমি যদি আমারি প্রতিপালক প্রেরিত পাষ্ট নিদর্বল 
প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ (তথা নবুওত ও রিসালাত) দান 


http://IslamiBoi.wordpress.com 


২৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করে থাকেন, অথচ তোমরা এ বিষয়ে জ্ঞানান্ধ হও, (অর্থাৎ তোমরা তা বুঝতে না পার ও তার 
দিশা না পাও,) আমি কি এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি (অর্থাৎ আমার কোন জোর 
চলে না,) যখন তোমরা তা অপছন্দ কর? (অর্থাৎ তোমরা যখন তা অপছন্দ কর তখন তোমাদের 
LS A 


A A ADL AL L 
al El Ue sg od LAS Jus ale SILLY oi 


LAPUA nl AZ ie) Loa anktlsndQ AZLL A 


PRE Ee 191 i) SES Se 0! Lee 

অৰ্থে আাঁয়র লাই দায়া ভর গরিব আছি. তোমাদের নিৰ ধ্নসশরচাই লা 
আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে অর্থাৎ তোমাদের কাছে তোমাদের দুনিয়া ও আখিরাতে 
কল্যাণকর বাণী পৌছানোর বিনিময়ে তোমাদের কাছে আমি কোন পারিশ্রমিক চাই না। তা চাই 
আমি একমাত্র আল্লাহর কাছে, যার প্রতিদান আমার জ্ঞন্য তোমরা আমাকে যা দিবে তদপেক্ষা 
অনেক উত্তম ও স্থায়ী । (১১৪ ২৯) 


১ (১ ১,4, (4, এ আয়াত প্ৰমাণ করে যে, সম্প্রদায়ের লোকেরা নূহ 
Et ERE daa aes 
করেছিল এবং এ দাবি পূরণ করা হলে তারা তার দলে ভিড়বে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। 


NAVA ‘ 


কিন্তু নূহ (আ) তা প্রত্যাখ্যান করে বললেন ঃ £29 352 { ‘এরা এদের প্রতিপালকের 


সঙ্গে সাক্ষ্যৎ করবে’ অর্থাৎ আমার ভয় হয়, ধ্দি আমি তাদের তাড়িয়ে দেই তাহলে আল্লাহ 
SUR RN RT A OTT SR 
A ULLAL APPA a AGA AlN 
ASE PL i ai 
অর্থাৎ-_আর হে আমার সম্পৃদায়! আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই, তবে আল্লাহর শাস্তি 
থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা চিন্তা করবে না? (১১ ৪ ৩০) 
আর এ কারণেই কুরায়শ কাফিররা রাসুলুল্লাহ (সা)-এর নিকট আম্মার, সুহায়ব, বিলাল ও 
খাব্বাব (রা) প্রমুখ সমাজের দুর্বল শ্রেণীর মুমিনকে তার সান্নিধ্য থেকে তাড়িয়ে দেয়ার যখন 
দাবি করেছিল; তখন আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সা)-কে এ কাজ করতে নিষেধ করে দেন। 
বান ককা গা বাছ করহ। 


$Y PALL ALDARA A APS Pond 4 
RATE | ds OE ON UE EE 4; 
{UAL 2% 22 / ALL 9AL ALN LA DL 2n2/ 
{.l AEC ll 

> dL THEE 


VEE i |" Dl 

অর্থাৎ-_আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ORE Le Ae 
অদৃশ্য সম্বন্ধে আমি অবগত এবং আমি এও বলি না যে, আমি ফেরেশতা বরং আমি বান্দা ও 
রাসূল । আল্লাহ আমাকে যা অবগত করিয়েছেন তা ব্যতীত তার ইল্মের কিছুই আমি জানি না, 


তিনি আমাকে যে কাজের শক্তি দান করেছেন; তা ব্যতীত কোন শক্তিই আমি রাখি না এবং তার 


424 
CE EEOC 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৩ 


ইচ্ছা ব্যতীত আমার নিজের কোন উপকার ও অপকারের ক্ষমতা আমার নেই । তোমাদের 
দৃষ্টিতে (আমার অনুসারীদের মধ্যকার) যারা হেয় তাদের সম্বন্ধে আমি একথা বলি না যে, 
আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না । তাদের অন্তরে যা আছে তা আল্লাহ সম্যক 
অবগত । তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব । অর্থাৎ তাদের বিরুদ্ধে আমি এ 
সাক্ষ্য দেই না যে, আল্লাহর নিকট কিয়ামতের দিন তাদের জন্য কোন কল্যাণ নেই ৷ তাদের 
সম্বন্ধে আল্লাহই ভালো জানেন এবং তাদের অন্তরে যা আছে অদূর ভবিষ্যতে আল্লাহ তার 
প্রতিফল দান করবেন । ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ । (১১ ৪ ৩১) 

যেমন অন্যত্র তারা বলেছিল ৪ 


VD 
LAPIN ALL OA LAL LALA Arg dS 4A 
FEST UE GE FAI SOP SITES HOA) 
AEF LAL LA হট / CAPT AL ALAS SL VLD ALL 
/ 
Ganpon.t 


হি 


অর্থাৎ-_আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ 
করছে? নূহ বলল, তারা কী করত তা আমার জানা নেই । তাদের হিসাব গ্রহণ তো আমার 
প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝতে! মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয় আমি 
তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী । (২৬ 8 ১১১-১১৪) 


নূহ (আ) ও তার সম্পরদায়ের মধ্যে দীর্ঘকাল ধরে এ বাদানুবাদ চলে । 


2 / 
FLA LEAL pod aA ALD LLL LALA A EAA 
£ ye FS pl AL A 
(eA LE 
“৬:৮ 


অর্থাৎ-_সে তাদের মধ্যে অবস্থান করেছিল পঞ্চাশ কম এক হাজার বহুর । তারপর প্লাবন 
তাদেরকে গ্রাস করে। কারণ তারা ছিল সীমালজ্ঘনকারী । (২৯ ৪ ১৪) 

অর্থাৎ এত দীর্ঘকাল ধরে দাওয়াত দেওয়া সত্বেও তাদের অল্প সংখ্যক লোকই তার প্রতি 
ঈমান এনেছিল এবং প্রত্যেক প্রজন্ম পরবর্তীদেরকে নূহ (আ)-এর প্রতি ঈমান না আনার এবং 
তার সঙ্গে বিবাদ ও বিরুদ্ধাচরণের ওসীয়ত করে যেত সন্তান বয়োপ্রাপ্ত ও বোধসম্পর্ব হলে 
পিতা একান্তে তাকে নূহের প্রতি জীবনে কখনো ঈমান না আনার ওসীয়ত করে দিত তাদের 
সহজাত প্রকৃতিই ঈমান ও সত্যের বিরোধী ছিল। 

এ জন্যই নূহ (আ) বলেছিলেন ৪ 1% 4 9 15214 9 5 তারা কেবল দুঙ্কৃতকারী ও কাফির 
জন্ম দিতে থাকবে । (৭১ ৪ ২৭) A 


http://IslamiBoi.wordpress.com 


২৫৪ আলব-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ-_হে নূহ! তুমি আমাদের সঙ্গে বিতণ্ডা করেছ, তুমি বিতণ্ডা করেছ আমাদের সঙ্গে 
অতিমাত্রায়. সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন কর। সে 
বলল, ইচ্ছা করলে আল্লাহই তোমাদের নিকট তা উপস্থিত করবেন এবং তোমরা তা ব্যর্থ করতে 
পারবে না । (১১ ৪ ৩২-৩৩) 


অর্থাৎ আমি তোমাদেরকে যার ভয় দেখাচ্ছি তা আনয়ন করার শক্তি আল্লাহর আছে। কোন 
কিছু তাকে ব্যর্থ করতে পারে না এবং কিছুই তাকে ব্যর্থকাম করতে পারে না বরং তিনি কোন 
বস্তুকে বলেন ‘হও’ সাথে সাথে তা হয়ে যায় । 


A “ fe AL AL AL Ap A A AZ A jr 
Eten EA SLR SOR AE ETE 
7 APL ASF nf DE AS AS 
SEE CT t EA 
অর্থাৎ-_আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে 
আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করতে চান । তিনিই তোমাদের প্রতিপালক এবং 
তারই নিকট তোমরা প্রত্যাবর্তন করবে । (১১ ৪ ৩৪) 
অর্থাৎ আল্লাহ কাউকে বিপথগামী করতে চাইলে তাকে পথে আনবার ক্ষমতা কারো নেই । 
তিনিই যাকে ইচ্ছা হিদায়াত দান করেন এবং যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন, তিনি যা ইচ্ছা তা-ই 
করতে পারেন। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়; কে হিদায়াতের উপযুক্ত এবং কে বিভ্রান্ত হওয়ার 
i ASV 0 ND LPS. 


es ETL AL A { RIALLDS AF 


/ 
{ / AA 


Ee 70 APL LAD 


SAAB UE So it 
অর্থাৎ--নূহের প্রতি প্রত্যাদেশ হয়েছিল, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার 
সম্প্রদায়ের আর কেউ কখনো ঈমান আনবে না । (এটা নূহের প্রতি তাঁর সম্পৃদায়ের শত্রুতা ও 
দুর্ব্যবহারের সান্তনা বাক্য । অর্থাৎ তাদের আচরণ তোমার কোন ক্ষতিসাধন করতে পারবে না৷ 
কারণ সাহায্য নিকটে এবং আশ্চর্যজনক সংবাদ বাদ সম্মুখে আসছে ।) 
LAL ALE Sol os SLU YG USSG Ll i af 


/ 42 
ER nd enn 


তারতমি আনার ততবর্ধানে ডানার তাদের অনুবারী লাকা নির্বাক এরংরারা 
সীমালজ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না। তারা তো নিমজ্জিত হবে । 
(১১ ৪ ৩৬-৩৭) 

এর কারণ হলো, নূহ (আ) যখন তাদের সংশোধন ও মুক্তির ব্যাপারে নিরাশ হন এবং 
বুঝতে পারেন যে, তাদের মধ্যে কোন মঙ্গল নেই এবং সর্বপ্রকার আচরণ ও উচ্চারণে তার 
নির্যাতন, বিরুদ্ধাচরণ ও মিথ্যা প্রতিপন্ন করার শেষ পর্যায়ে গিয়ে পৌছে, তখন তিনি তাদের 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৫ 


বিরুদ্ধে বদ দু'আ করেন । ফলে আল্লাহ তার আহবানে সাড়া দেন এবং তার দুআ কবূল 
করেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন $ 


ALAS OE re LAI A A LL ALLS 
A 
sell 

EI 


অর্থাৎ--নূহ আমাকে আহবান করেছিল আর আমি কত উত্তম সাড়া দানকারী । তাকে এবং 
তার পরিবারবর্গকে আমি উদ্ধার করেছিলাম মহা সংকট থেকে। (৩৭ ৪ ৭৫-৭৬) 


ALA ELAS DAADALL CN fA AS 
SAS AL ELLOS Se ol Sl RE 
bl 


অর্থাৎ_স্মরণ কর নূহকে, পূর্বে সে যখন আহবান করেছিল তখন আমি তার আহবানে 
সাড়া দিয়েছিলাম এবং তাকে ও তার পরিবারবর্গকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম । 
a ৭৬) 


/ 
ATTA DLO PL MLALS AAA ALNL MOL A AL ied 
PS EDI EDS EE ALS LAS Sd Ul > J 
্ / 
LAL AZ 7b 
Eid 
FA 0 


অর্থাৎ--নূহ বলল, হে আমার প্রতিপালক! আমার সম্পৃদায় তো আমাকে অস্বীকার করছে। 
সুতরাং তুমি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গে যে 
সব মুমিন আছে তাদেরকে রক্ষা কর! (২৬ £ ১১৭-১১৮) 

ECE ANE rel GPE 

অর্থাৎ_নূহ তখন তাঁর প্রতিপালককে আহবান করে বলেছিল, আমি তো অসহায় ৷ 
অতএব, তুমি প্রতিবিধান কর । (৫৪ 8 ১০) 5 Us er SL 52,১ ‘ 

অর্থাৎ হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, Ne SRT 
থতিপনন করে । (২৩ $ ৩৯) 


LAP Ao abd ALL AOL AL A A 
fl EE EE ER NEE sae fis sie ন 
AAG K (ACL Y nl sede Lz Ary Ad 
SS. ssi so pt EEE 3S LEE OE EEE 


APA 


Mlk EATS 33 93 UI CE 
অর্থ তাদের অপরাধের জনা তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে দঙ্গল 
করা হয়েছিল আগুনে, তারপর তারা কাউকেও আল্লাহ্র মুকাবিলার সাহায্যকারী পায়নি । 
নূহ আরো বলেছিল, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোন 
গৃহবাসীকে অব্যাহতি দিও না। 
তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্য দিতে 
থাকবে কেবল দুষ্কৃতকারী ও কাফির । (৭১ ৪ ২৫-২৭) 


http://IslamiBoi.wordpress.com 


২৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মোটকথা, যখন তাদের কুফরী অনাচার-পাপাচারসমূহ ও নবীর বদ দুআ একত্র হয় তখন 
আল্লাহ তা'আলা তাকে নৌকা নির্মাণ করার আদেশ করেন। সে এমন এক ‘বিশাল জাহাজ যার 
কোন নজীর ছিল না । সাথে সাথে আল্লাহ তাআলা নূহ (আ)-কে আগাম বলে রাখেন যে, যখন 
তার আদেশ আসবে এবং অপরাধীদের প্রতি তার অপ্রতিরোধ্য আযাব পতিত হয়ে যাবে; তখন 
যেন তিনি তাদের ব্যাপারে নমনীয়তা না দেখান । কেননা হতে পারে যে, নিজ সম্পৃদায়ের প্রতি 
অবতীর্ণ আযাব স্বচক্ষে দেখে তাদের ব্যাপারে তীর মনে দয়ার উদ্রেক হবে। কারণ সংবাদ 
কখনো চাক্ষুস দেখার সমান হয় না । আর এ জন্যই আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 


AANA AA SALTS APLLLA LP 
LAS dlls. tne) ERE 
als AEG 


PAS 


KECAEC SOLE 

অৰ্বজ-এযারা লীয়ালজ ন করছে ভার ব্যাগারে তুনি আরাকে কিছু বলোনা তর ছে! 
নিমজ্জিত হবে। সে নৌকা নির্মাণ করতে লাগল এবং যখনই তার সম্প্রদায়ের প্রধানরা তার 
নিকট দিয়ে যেত তাকে উপহাস করত । (অর্থাৎ নৃহ (আ) তাদেরকে যে আযাবের ভয় 
দেখিয়েছিলেন তা সংঘটিত হওয়া সুদূর পরাহত মনে করে তারা তাকে নিয়ে ঠাষ্টরা করত) (১১৪ 
৩৭-৩৮) 

তার জবাবে নুহ (আ) বললেন £ 

YELLS Ee CEE 

অর্থাৎ_ তোমরা যদি আমাদেরকে উপহাস কর তবে আমরাও তোমাদেরকে উপহাস করব 
যেমন তোমরা উপহাস করছ। অর্থাৎ তোমাদের কুফরীর উপর অটল থাকা এবং তোমাদের 
অবাধ্যতার জন্য যা তোমাদের জন্য আযাব ডেকে আনে--আমরাও তোমাদেরকে উপহাস 
করব । (১১ ৪ ৩৮) SG 20 

Lt SLE LS SS LL OU LL CUS GIL 

অর্থাং তোমরা অচিরেই জানতে পারবে যে, ফার উপর আলনে লাছনাদায়র শাতি জার 
কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি । (১১ ৪ ৩৯) 

বলাবাহুল্য যে, দুনিয়াতে জঘন্যতম কুফরী ও চরম অবাধ্যতা তাদের মজ্জাগত বিষয় হয়ে 
গিয়েছিল । আখিরাতেও তাদের অবস্থা অনুরূপই হবে । কারণ, কিয়ামতের দিন তারা তাদের 
কাছে রাসূল আগমন করার বিষয়টিও অস্বীকার করবে । 

যেমন ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবূ সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন ৪ (কিয়ামতের দিন) নূহ (আ) ও তার উন্মত উপস্থিত হবেন । তখন আল্লাহ তাআলা 
বলবেন, তুমি কি দীনের বাণী পৌছিয়েছিলে? নূহ (আ) বলবেন, জী হ্যা, হে আমার রব! 
তারপর আল্লাহ তা'আলা তার উন্মতকে জিজ্ঞাসা করবেন, নূহ কি তোমাদের নিকট দীনের 
দাওয়াত পৌছিয়েছিল? তারা বলবে, না, আমাদের নিকট কোন নবীই আসেননি । তখন আল্লাহ 
তা'আলা নূহ (আ)-কে বলবেন, তোমার পক্ষে সাক্ষ্য দিবে কে? তিনি বলবেন, মুহাম্মদ (সা) ও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৭ 


তার উন্মত । তখন উম্মতে মুহাম্মদী এ সাক্ষ্য দেবে যে, TUT 
করেছেন’ 

এ প্রসঙ্গেই আর্লাহ তা'আলা বলেন ঃ 
LAL! AAAS DAS 0 UGI ns LOAA Lh 
SI pli oe NED EMME 7 ETL 

0 

অর্থাৎ_-_এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী OC Re যাতে 
তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বর্বপ হবে। 
(২৪ ১৪৩) | অর্থ J১&!| তথা ইনসাফ বা মধ্যপস্থা। মোটকথা, এ উন্মত তার 
সত্যবাদী নবীর সাক্ষ্যের সপক্ষে এ সাক্ষ্য প্রদান করবে যে, আল্লাহ তা'আলা নূহ (আ)-কে 
সত্যসহ প্রেরণ করেছিলেন, তার উপর সত্য নাযিল করেছিলেন এবং তাকে সত্যের অনুসরণ 
করার আদেশ দিয়েছিলেন আর তিনি তার উন্মতের নিকট পরিপূর্ণরূপে তা পৌঁছে দিয়েছিলেন। 
দীনের ক্ষেত্রে তাদের জন্য উপকারী এমন কোন বিষয় সম্পর্কে তাদেকে আদেশ দিতে ছাড়েন 
নি এবং ক্ষতিকর এমন কোন বিষয় ছিল না, যা করতে তিনি নিষেধ করেননি । সকল নবীর শান 
এমনই হয়ে থাকে। এমনকি তিনি তার সম্পুদায়কে দাজ্জাল সম্পর্কে পর্যন্ত সতর্ক করে 
দিয়েছিলেন, যদিও তাদের আমলে দাজ্জালের আবির্ভাবের কোন আশংকাই ছিল না । কওমের 
' প্রতি দয়া অনুগ্রহবশত তিনি তা করেছিলেন। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেছেন, রাসুলুল্লাহ (সা) একদিন 
জনসাধারণের মধ্যে দীড়িয়ে আল্লাহ তা'আলার শানে উপযুক্ত প্রশংসা বর্ণনা করেন। তাধপর 
দাজ্জালের কথা উল্লেখ করে বললেন ঃ “তোমাদেরকে আমি তার ব্যাপারে সাবধান করছি ।” 
এমন কোন নবী নেই যে, আপন সশ্পুদায়কে তার ব্যাপারে সাবধান করেন নি। নূহ (আ) ওঁ 
আপন সম্প্রদায়কে তার ব্যাপারে সাবধান করে দিয়েছিলেন। তবে তার ব্যাপারে তোমাদেরকে 
আমি এমন একটি কথা বলে দেই যা কোন নবী তাঁর সম্পৃদায়কে বলেননি । তোমরা জেনে 
রেখ, সে এক-চক্ষুবিশিষ্ট । কিন্তু আল্লাহ্‌ তা'আলা এক-চক্ষুবিশিষ্ট নন । 

সহীহ বুখারী ও মুসলিমে যথাক্রমে আবূ হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে যে, 
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ? “আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি 
কথা বলব যা কোন নবী তার সম্পৃদায়কে বলেন নি? সে হলো কানা । আর সে নিজের সাথে 
জান্নাত ও জাহান্নামের অনুরূপ কিছু নিয়ে আসবে ৷ যাকে সে জান্নাত বলবে, আসলে তাই হবে 
জাহান্নাম । আর আমি তোমাদেরকে তার সম্পর্কে সতর্ক করে দিচ্ছি, যেমন নূহ (আ) তার 
সম্পৃদায়কে সতর্ক করেছিলেন ।” 

কোন কোন পূর্বসূরি আলিম বলেন, আল্লাহ তা'আলা যখন নূহ (আ)-এর দু'আ কবৃল 
করেন, তখন তাকে নৌকা নির্মণের উদ্দেশ্যে একটি বৃক্ষ রোপণ করার আদেশ দেন । ফলে নূহ 
(আ) একটি বৃক্ষ রোপণ করে একশ বছর অপেক্ষা করেন। তারপর পরবর্তী শতাব্দীতে তা 
কেটে কাঠ করে নেন কারো কারো মতে, চল্লিশ বছর পরে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বর্ণনা করেন যে, সে নৌকাটি শাল কাঠ দ্বারা নির্মাণ করা 
হয়েছিল । কেউ কেউ বলেন, দেবদারু কা দ্বারা । জার এটি হলো তাওরাতের বক্তব্য ছাওরী 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৩ 


http://IslamiBoi.wordpress.com 


২৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন, আল্লাহ তা'আলা নূহ (আ)-কে আরো নির্দেশ দিয়েছিলেন যেন নৌকাটি দৈর্ঘে আশি 
হাত, প্ৰস্থে পঞ্চাশ হাত করে তৈরি করেন। তার ভিতরে ও বাইরে আলকাতরা দ্বারা প্রলেপ 
দেন এবং তার এমন সরু গলুই নির্মাণ করেন, যা পানি চিরে অগ্রসর হতে পারে কাতাদা 
বলেন, তীর দৈর্ঘ ছিল তিনশ হাত আর প্রস্থ পঞ্চাশ হাত । আমি তাওরাতে এমনই দেখেছি । 
হাসান বসরী (র) বলেন, দৈর্ঘ ছ’শ হাত আর প্রস্থ তিনশ হাত । ইব্‌ন আব্বাস (রা) থেকে 
বর্ণিত দৈৰ্ঘ এক হাজার দু’শ হাত প্রস্থ ছ’শ হাত কারো কারো মতে, দৈর্ঘ দু'হাজার হাত আর 
প্রস্থ এক'শ হাত এরা. সকলেই বলেন, তার উচ্চতা ছিল ত্রিশ হাত আর তা ত্রিতল বিশিষ্ট 
ছিল। 
ডিল হাৰ নি OA দ্বিতীয় তলা 
মানুষের জন্য আর উপর তলা পাখ-পাখালির জন্য । তার দরজা ছিল পাশে এবং উপর দিকে 
ঢাকনা বাপা জাৰত ৷ আল্লাহ তা অলা ৰলেন 
Ctl dtl | < 51 dl CL ASE ST 
el 5 S$ 08 > 25 JG 
ef 
অর্থাৎ--নূহ বলেছিল, হে আমার প্রতিপালক! আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে 
মিথ্যাবাদী প্রতিপন্ন করছে। তারপর আমি তার প্রতি ওহী নাযিল করলাম যে, তুমি আমার 
তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ কর । অর্থাৎ তোমাকে দেয়া আমার আদেশ 
অনুযায়ী এবং তোমার নির্মাণ কার্য আমার সরাসরি তত্বাবধানে তুমি নৌযান নির্মাণ কর যাতে তা 
নির্মাণে আমি তোমাকে সঠিক নির্দেশনা দিতে পারি ৷’ 


AMA ALIA NEA ATE 


SSI ALI US Sa UL ELE SECOE 


{A A / A / 
LEON AE ie U3 GL 


/ NIALL 
+ aH 


অর্থাৎ--তারপর যখন আমার আদেশ আসবে ও উনুন উথলে উঠবে; তখন তাতে তুলে 
নিও প্রতিটি জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার-পরিজনকে, তাদের মধ্যে যাদের 
বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ব্যতীত । আর জালিমদের সম্বন্ধে তুমি আমাকে কিছু বলো 
না, তারা তো নিমজ্জিত হবে। (২৩ ৪ ২৭) 

এখানে আল্লাহ্‌ তা'আলা নূহ (আ)-কে.আগাম নির্দেশ দিয়ে রেখেছেন যে, যখন তার 
আদেশ আসবে এবং তার শাস্তি আপতিত হবে, তখন যেন তিনি বংশ ধারা রক্ষার জন্য সে 
নৌকায় প্রত্যেক জীব, সকল প্রাণী ও খাদ্য-দ্রব্য প্রভৃতির এক এক জোড়া উঠিয়ে নেয় এবং 
নিজের সাথে কাফিরদের ব্যতীত নিজের পরিবার-পরিজনকে তুলে নেন । তার পরিবারের যারা 
কাফির তাদেরকে এজন্য বাদ দেয়া হয়েছে যে, তাদের ব্যাপারে অপ্রতিরোধ্য বদ দুআ কার্যকর 
হয়ে গেছে এবং তারা আযাবে নিপতিত হওয়া অবধারিত হয়ে গেছে। আর আল্লাহ তা'আলা 
তাকে এ আদেশও দিয়ে রাখেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে আযাব এসে পড়লে 
যেন তিনি আল্লাহ্র নিকট কোন সুপারিশ না করেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৯ 


জমহুর উলামার কাছে _, ;:-11 দ্বারা ভূ-পৃষ্ঠকে বুঝানো হয়েছে। এ হিসাবে আয়াতের অর্থ 
হলো, যখন ভূমি সর্বদিক থেকে উৎসারিত হবে এমনকি আগুনের আধার উনুন থেকে পর্যন্ত 
পানির ফোয়ারা নির্গত হবে। ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, ,+$১:%1/ হলো 
ভারতের একটি কুয়া । শা‘বী কৃুয়াটি কুফার এবং কাতাদা (র) আরব উপত্যকায় অবস্থিত ছিল 
বলে অভিমত ব্যক্ত করেছেন। আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলেন, $১: দ্বারা প্রভাতের 
আলো বুঝানো হয়েছে। অর্থাৎ এ সময়ে তুমি প্রতি জীবের এক এক জোড়া এবং তোমার 
পরিবার-পরিজনকে নৌযানে তুলে নিও । তবে এ অভিমতটি ‘গরীব’ পর্যায়ের । 


অন্যত্র আল্লাহ্‌ আ'‘আলা বলেন $ 

ALA LEA / A APPA DL / / / 
AIS be US US CB IU Eft 
RTA CAA GA ALD ALA ALL LLL ALD ALATA 
A FO CART Il ও ৬০9! ৫ 1) 


অৰ্থাৎ এভাবে যখন আমার আদেশ আসল এবং উনুন উথলে উঠল; তখন আমি বললাম, 
এতে তুমি প্রত্যেক জীবের এক এক জোড়া এবং যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তারা 
ব্যতীত তোমার পরিবার-পরিজনকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে আরোহণ করাও । আর 
অল্প সংখ্যক ব্যতীত কেউ ঈমান আনেনি । 


এখানে আদেশ দেওয়া হয়েছে যে, তাদের প্রতি আযাব আপতিত হলে যেন তিনি তাতে 
প্রত্যেক জীবের এক এক জোড়া তুলে নেন। আর আহলে কিতাবদের গ্রন্থে আছে, আল্লাহ্‌ 
তা'আলা নূহ (আ)-কে প্ৰতি হালাল পশুপাখির সাত জোড়া করে, আর নিষিদ্ধগুলোর নর-মাদা 
দুই জোড়া করে তুলে নেয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু এ কথাটি কুরআনের ২১5, শব্দের 
অর্থের সাথে সংঘাতপূৰ্ণ, যদি একে আমরা কর্মকারক হিসেবে গণ্য করি। আর যদি একে 
০৭435 শব্দের তাকীদ রূপে সাব্যস্ত করে কর্মকারক উহা মানি; তাহলে কোন সংঘাত থাকে 
‘না । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

কেউ কেউ বলেন এবং ইব্‌ন আব্বাস (রা) থেকেও এরূপ বর্ণিত আছে যে, পক্ষীকুলের 
মধ্যে সর্বপ্রথম নৌকায় যা প্রবেশ করেছিল তাহলো টিয়া আর প্রাণীকুলের মধ্যে সর্বশেষে যা 
প্রবেশ করেছিল তাহলো গাধা এবং ইবলীস গাধার লেজের সাথে ঝুলে প্রবেশ করে। 

ইব্‌ন আবূ হাতিম আসলাম (র) সূত্রে বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, নূহ (আ) নৌযানে 
প্রতি জীবের এক এক জোড়া তুলে নিলে তার সংগীরা বললেন, সিংহের সঙ্গে আমরা কিভাবে 
বা গৃহপালিত প্রাণীরা কিভাবে নিরাপদ বোধ করবে? তখন আল্লাহ্‌ তা'আলা সিংহকে জ্বরাক্রান্ত 
করে দেন। পৃথিবীতে এটাই ছিল সর্বপ্রথম জ্বরের আবিভর্বি। তারপর তীরা ইঁদুরের ব্যাপারে 
অনুযোগ করে বললেন, “পাজিগুলো তো আমাদের খাদ্যদ্রব্য ও জিনিসপত্র সব নষ্ট করে 
ফেলল! তখন আল্লাহ তা'আলার নির্দেশে সিংহ হাঁচি দেয়। এতে বিড়াল বের হয়ে আসে। 
বিড়াল দেখে ইদুররা সব আত্মগোপন করে ৷" এ হাদীসটি ‘মুরসাল’ পর্যায়ের ৷) 141 
AAR £54 এর অর্থ হলো, কাফির হওয়ার কারণে তোমার পরিবারের যাদের ধ্বংস 
ভুমিবা্া ছয়ো-গোছে ভার বাহত অনা সকযকে তাকায় তুলে নিও। এদের মধ্য নুহ 
(আ)-এর পুত্র য়ামও ছিল যে নিমজ্জিত হয়েছিল । এর আলোচনা পরে আসছে । 


http://IslamiBoi.wordpress.com 


২৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


Aj NLL 


০০! "45 এর অর্থ--তোমার উম্মতের যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকেও তুমি 
নাত হলত! 


আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ CEES “51 (45 অৰ্থাৎ সম্পৃদায়ের মধ্যে নূহ 
(আ)-এর এত দীর্ঘ সময় অবস্থান এবং রাতে-দিনে নরম-গরম নানা প্রকার কথা ও কাজের 
মাধ্যমে দীনের দাওয়াত দেয়া সত্বেও অল্প সংখ্যক ব্যতীত কেউ ঈমান আনেনি । 


নূহ (আ)-এর সঙ্গে নৌকায় যারা ছিল, তাদের সংখ্যা কত এ ব্যাপারে আলিমগণের 
মতভেদ আছে। ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নারী-পুরুষ মিলে তারা ছিলেন আশিজন । 
কা‘ব ইব্‌ন আহবাব থেকে বর্ণিত যে, তঁরা ছিলেন বাহাত্তর জন৷ কারো কারো মতে দশজন । 
কেউ কেউ বলেন, তারা ছিলেন নূহ, তার তিন পুত্র ও য়াম-এর স্ত্রীসহ তার চার পুত্ৰবধু, যে য়াম 
মুক্তির পথ থেকে সরে গিয়েছিল । তবে এ অভিমতটি স্পষ্ট আয়াতের পরিপদ্থী । কারণ নুহ 
OER CT CEE NT 
LL Beco) nc CEI Se EE 9 323 


কেউ কেউ বলেন, PCC ESE EACEOU CS EAE EE 
হাম, সাম, য়াফিস ও য়াম-_আহলে কিতাবদের মতে যার নাম কানআন এবং তার এ ছেলেটিই 
ডুবে মরেছিল। এদের মা প্নাবনের আগেই মারা গিয়েছিল। কেউ কেউ বলেন, সেও 
নিমজ্জিতদের সঙ্গে ডুবে মরেছিল। তার কুফরীর কারণে সেও অনিবার্যরূপে ধ্বংসপ্রাপ্তদের 
অন্তর্ভুক্ত ছিল। আর আহলে কিতাবদের মতে সে নৌকায় ছিল। একথাটি সঠিক হলে বলতে 
হবে যে, সে প্লাবনের পরেই কুফরী করেছিল কিংবা তাকে কিয়ামত দিবসের জন্য অবকাশ 
" দেওয়া হয়েছিল কিন্তু প্রথম অভিমতটিই যুক্তিসঙ্গত ৷ 
কারণ নূহ (আ) বলেছিলেন ৪.1, AS 6d os 53 DE DEY 
ভৰণী হয় ৃিবীতে কা্বিদের একটি হটীছেও জক্যাহডি দিলা (35.888) 
_ আল্লাহ ঠা'আলা বলেন ঃ 


0 bo ASK LL LALLY 2 LALLA 


AL Lule er EI A ANAL 
> —— 


2h 
ACTA EUETEE সমস্ত 
ংসা আল্লাহরই যিনি আমাদেরকে জা'লম সম্পৃদায় থেকে উদ্ধার করেছেন। আরো বলবে, হে 
আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতরণ করাও যা হবে কল্যাণকর, আর তুমিই শ্রেষ্ঠ 
অবতারণকারী ৷ (২৩ ৪ ২৮-২৯) 
এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা নূহ (আ)-কে তার প্রতিপালকের প্রশংসা করার আদেশ 
দিয়েছেন। কারণ তিনি এ নৌযানকে তার বশীভূত করে দিয়ে তা দিয়ে তাকে উদ্ধার করেছেন, 
তার ও তার সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করে দিয়েছেন এবং যারা তার বিকর্দ্ধাচরণ করেছিল 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬১ 
এবং তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের শাস্তি দানের মাধ্যমে তার প্রাণ জুড়িয়েছেন। যেমন 
Le Ll 
LAP LAS ANY AIA LP APL LDL LLAMA 


‘usb US TYG OE C5 SENG 
AAR LT ALLOA L nS 4% GL LA NFLALYL APL 
LT GN EE I34P we Gk 


A 
Fd A Fd FS A 
oH) bg. 2 id bE Ug eS 


অর্থাৎ- যিনি জোড়াসমূহের প্রত্যেককে সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন 
এমন নৌযান ও পশু যাতে তোমরা আরোহণ কর । যাতে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে 
পার । তারপর তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ কর, যখন তোমরা তার উপর স্থির হয়ে 
'বস এবং বল, পবিত্র ও মহান তিনি যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও 
আমরা এদেরকে বশীভূত করতে সমর্থ ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে 
অবশ্যই প্রত্যাবর্তন করব । (৪০ ৪ ১২-১৪) 

এভাবে যাবতীয় কাজের শুরুতে দু'আ করার আদেশ দেওয়া হয়ে থাকে, যাতে তা 
মঙ্গলজনক ও বরকতময় এবং তার শেষ পরিণাম শুভ হয়। রাসূলুল্লাহ (সা) যখন হিজরত 
কারয ভন আরা ত! আলা তাকে বলেছেন £ 
A oS ) Eh ET TERN AAs 
be LUNG Ge CHL PLAT SLs U4 a ৩2১ 
| | ALL CLL UH 

অর্থাৎ-বল, হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ Fa কল্যাণের সাথে এবং 
আমাকে বের করাও কল্যাণের সাথে এবং তোমার কাছ থেকে আমাকে দান কর সাহায্যকারী 
শফি 105৭ ৮০) বলাবাহুল্য যে, নূহ (আ) এ উপদেশ মত কাজ করেন । 


bp Gnldd /% / 2 ALD 3/A 
Av ww \ / A 
Lf ০০৬! UDI UR ols Ut3 11 IU 


NEE EEE ETE আরোহণ নার আয্াহ্ সামে ও গড ও ছিত, 
আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু । অর্থাৎ এর চলার শুরু এবং শেষ আল্লাহরই 
নামে । আমার প্রতিপালক ক্ষমাশীল ও দয়ালু হওয়ার সাথে সাথে যন্ত্রণাদায়ক শাস্তিদাতাও বটে । 
অপরাধী সম্প্রদায় থেকে তার শাস্তি রোধ করার সাধ্য কারো নেই যেমনটি আপতিত হয়েছিল 
তাদের প্রতি, যারা আল্লাহর সাথে কুফরী করেছিল এবং তাকে বাদ দিয়ে অন্যের পূজা 
করেছিল । (১১ ৪ ৪১) 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ JUGS p32 itn E23 S25 

অর্থাৎ পাহাড়তুল্য তরঙ্গমালার মধ্যে তা তাদেরকে নিয়ে চলল ৷ (১১ ৪ 8২) 


তা এভাবে হয়েছিল যে, আল্লাহ্‌ তা'আলা আকাশ হতে এমন বৃষ্টি বর্ষণ করেন, যা 
পৃথিবীতে ইতিপূর্বে কখনো দেখা যায়নি এবং এমন বৃষ্টি পরেও আর কখনো হবার নয়--যা ছিল 


http://IslamiBoi.wordpress.com 


২৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মশকের খোলা মুখের মত অঝোর ধারায় । আর আল্লাহ্‌ তা'আলা ভূমিকে আদেশ দেন, ফলে 

তা সর্বদিক থেকে উৎসারিত হয়ে উঠে । 

বিমন আল্লাহ তা অলা বলেন £ 
AY 


AY LAL ALD G NEES A VNAAA 


EL le AE Laid. wb od kes 
MASA SS su tl AE LG 
‘4 Lo (PAL A AL BIG AA 
Ais iE bl ie S72 - Zs! 
EE EEE 3 2 NE ME HE SO OE ‘আর্মি তো অসহায়, ঁতএব, 
তুমি প্রতিবিধান কর । ফলে আমি উন্যক্ত করে দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে এবং 
মাটি থেকে উৎসারিত করলাম ঝর্ণাধারা। তারপর সকল পানি মিলিত হলো এক সুনির্দিষ্ট 
পরিকল্পনা অনুসারে । তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে যা 
চলত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে । এটা ছিল প্রতিশোধ তার পক্ষ থেকে যাকে (নূহকে) 
প্রত্যাখ্যান করা হয়েছিল। (৫৪ £ ১০-১৪) 


ইব্‌ন জারীর (র) প্রমুখ এতিহাসিক বর্ণনা করেন যে, কিবতীদের বর্ষপঞ্জী অনুযায়ী এ 
মহাপ্নাবন ‘আব’ সর ০5 ভারাগসক হজ [আয়াত আলা গলং 


REA AT ALY LILIA AZp/ 2A AAA 


Les 8S Sp al ANA CLS AGL EE 


ee ETE ME OTT ns 
নৌযানে, আমি তা করেছিলাম তোমাদের শিক্ষার জন্যে এবং এজন্য যে, শ্রুতিধর কান তা 
সংরক্ষণ করে। (৬৯ ৪ ১১-১২) 


অনেক মুফাস্সির বলেন, পানি পাহাড়ের সর্বোচ্চ চূড়ার পনের হাত উপর পর্যন্ত উঁচু 
হয়েছিল । আহ্‌লি কিতাবদের অভিমতও এটাই ৷ কেউ কেউ বলেন, আশি হাত । সে প্নাবনে 
সমগ্র পৃথিবীর সমভূমি, পাথুরে ভূমি, পাহাড়, পর্বত ও বালুকাময় প্রান্তর সবই প্লাবিত হয়েছিল, 
ভূপৃষ্ঠে ছোট-বড় কোন একটি প্রাণীও অবশিষ্ট ছিল না। ইমাম মালিক (র) যায়দ ইবন আসলাম 
(রা) থেকে বর্ণনা 'করেন যে, সে যুগের অধিবাসীরা সমতল ভূমি ও পাহাড়-পর্বত সবকিছু 
পরিপূর্ণ করে রেখেছিল । আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম (রা) বলেন, পৃথিবীর 
a 


LORDS, EAA EY LAA AA 


// 
RETNA KOA S528 


Ay A A 1. j 
ee LN EE EL C5 din 


অর্থাৎ- নূহ তার পুত্র, যে তাদের থেকে BES SEE 20d Be 
পুত্র! আমাদের সঙ্গে আরোহণ কর এবং কাফিরদের সঙ্গী হয়ো না। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৩ 


সে বলল, আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে। সে 
বলল, আজ আল্লাহর বিধান থেকে রক্ষা করার কেউ নেই, যাকে আল্লাহ্‌ দয়া করবেন সে 
ব্যতীত ৷ এরপর তরঙ্গ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। 
(১১ 8 ৪২-৪৩) 

এ পুত্ৰই হলো সাম, হাম ও য়াফিছ-এর ভাই য়াম ৷ কেউ কেউ বলেন, এর নাম কানআন । 
কাফির ও বদ-আমল হওয়ায় সে পিতার দীন-ধর্মের বিরুদ্ধাচরণ করে। ফলে ধ্বংসপ্রাপ্তদের 
সঙ্গে সেও ধ্বংস হয়ে যায়। অপরদিকে তার দীন-ধর্মের সমর্থক অনেক অনাত্মীয়ও তার পিতার 


সঙ্গে মুক্তিলাভ করেন। 
LRA AL A/G 2 A 
3 As lL 3 0 OATHS ENE Y 


GE RL LOUD ATE 
অর্থাৎ এরপর বলা হলো, হে পৃথিবী! তুমি তোমার পানি খাস করে নাও এবং হে 
আকাশ! ক্ষান্ত হও । এরপর বন্যা প্রশমিত হলো এবং কার্য সমাপ্ত হলো, নৌকা জুদী পর্বতের 
উপর স্থির হলো এবং বলা হলো, জালিম সম্প্রদায় ধ্বংস হোক । (১১ ৪ ৪৪) 
অর্থাৎ প্লাবনে গাইরুল্লাহর পূজারীদের সকলে সমূলে নিশ্চিহ্ন হওয়ার পর আল্লাহ্‌ তা'আলা 
ক হাৰ বাল গা কতো দেয়া এৰ আকা বার ৰ কা ও দি যা 
দেন। U5] 245 অৰ্থ পানি পূৰ্বে যা ছিল তার চেয়ে কমে গেল। আর ১9% 55 অর্থ 
আল্লাহ্‌ তা'আলা ইল্‌ম ও তার নির্ধারিত পরিকল্পনা অনুসারে তাদের প্রতি যে আযাব ওঁ ধ্বংস 
আপতিত হওয়ার কথা ছিল তা বাস্তবায়িত হলো। . Cian os Sl 12 US 


অর্থাৎ- কুদরতের ভাষায় ঘোষণা দেয়া হলো যে), To C7 OO 
হোক । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


GOL IASP ARIAL APA ANNA EE 


ISS Hla yely EA ESE SEO 
IAL MAL a2 / ABO 


be C3 tl LL 
অর্থাৎ তারপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। ফলে আমি তাকে ও তার সঙ্গে 
যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছিল 
তাকেও জয়জত কত তারা জা কঅ সহা 1011 ৬৪) 
En L/RE las 7/ URINAL 
ET AEC NS LS ll) Eg E+ EEC ENE rE UNE 
Ee LG SE LE shi CEL 
অর্থাৎ--আর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। তারপর তাকে ও তার সঙ্গে যা নৌকায় 
ছিল তাদেরকে আমি উদ্ধার করি এবং তাদেরকে স্থলাভিষিক্ত করি ও যারা আমার 
নিদৰ্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখ, যাদেরকে সতর্ক 
করা হয়েছিল তাদের পরিণাম কী হয়েছিল ? (১০ ৪ ৭৩) 


http://IslamiBoi.wordpress.com 


২৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
/. A 3% A 
iL SAG CE 
AL A AMAA 
aes IE 
অর্থাৎ--এবং আমি তাকে সাহায্য করেছিলাম সে সম্পুদায়ের বিরুদ্ধে যারা আমার 
নিদর্শনাবলী অস্বীকার করেছিল, তারা ছিল এক মন্দ সম্পৃদায়। এজন্য তাদের সকলকেই আমি 
নিমজ্জিত করেছিলাম । (২১ $ ৭৭) 


/ 1A IAS IAI DL a9 “fA ASA DAL BLAS AA 
RU FE TELE OE 


ALPS (9 / 


yall 


/ / 
AG a Url 
et CREE TEE LY adn 
রণ 
EE 
অর্থাৎ--তারপর আমি তাকে ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে রক্ষা করলাম বোঝাই 
নৌযানে ৷ তারপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম । এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু 
তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং তোমার প্রতিপালক! তিনি তো পরাক্রমশালী, পরম 
দয়ালু । (২৬ ৪ ১১৯-১২২) f Fe / 
law A A AINA 
ELLE +S EAHA TEN US EEECY 
bE Hob 33S Ha ET RI LN 


VA Ab? 


এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটি নিদর্শন । (২৯ 8 ১৫) 684 Le 

তারপর অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করি । (৩৭-৮২) - 

12 27 / / / 7 AIS ALL 

44s. 253 HL LS UG. ৰ BL UIE Liss ily 
br A LARA 


‘2 rs Ie Ep Der 

অর্থাৎ--আমি একে রেখে দিয়েছি এক নিদৰ্শনরূলে । অতএব, উপদেশ গ্রহণকারী কেউ 

আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআনকে আমি সহজ করে দিয়েছি 
উপদেশ গ্রহণের জন্য, কে আছে উপদেশ গ্রহণের জন্য? ry 8 ১৫- ১৭) 


৬ AY Ay 49 2 LAL A NALA 

CUE EE so LIE ds Wi tits iL 

f We 

A/G PLE kB pr 7 
CORLL El Cr nt) Clr EE 


OES sb ED A Jie Ee Ee 

অর্থাৎ--তাদের ভণরাযর কনা আলরকে নিযজ্ধিত ব্রা ছলছির ৰং পরে তারক 
দাখিল করা হয়েছিল আগুনে; তারপর তারা কাউকেও আল্লাহর মুকাবিলায় সাহায্যকারী পায়নি । 
নৃহ আরো বলেছিল, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোন 


গৃহবাসীকে অব্যাহতি দিও না৷ তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে 
বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুঙ্কৃতকারী ও কাফির । (৭১ ৪ ২৫-২৭) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ 


বলাবাহুল্য যে, আল্লাহ্‌ তাআলা নূহ (আ)-এর বদদু‘আ কবুল করেছিলেন। সমস্ত প্রশংসা 
ও অনুগ্রহ তারই । ফলে তাদের একটি প্রাণীও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি । 

ইমাম আবূ জাফর ইব্‌ন জারীর ও আবু মুহাম্মদ ইব্‌ন আবূ হাতিম আপন আপন তাফসীরে 
উম্মুল মুমিনীন আয়েশা (রা)-এর বরাতে বলেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £$ নূহের 
সম্পৃদায়ের কারো প্রতি যদি আল্লাহ্‌ দয়া করতেন, তাহলে অবশ্যই শিশুর মায়ের প্রতি দয়া 
করতেন । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ নূহ (আ) তীর সম্প্রদায়ের মধ্যে (পঞ্চাশ কম) এক হাজার 
বছর অবস্থান করেন এবং বৃক্ষ রোপণ করে একশ‘ বছর অপেক্ষা করেন বৃক্ষটি বড় হয়ে 
পোক্ত হলে তা কেটে তা দিয়ে নৌকা নির্মাণ করেন। নৌকা নির্মাণকালে সম্প্রদায়ের লোকেরা 
তীর নিকট দিয়ে অতিক্রম করত, তাকে ঠাষ্টা করত এবং বলত, তুমি ডাঙ্গায় নৌকা নির্মাণ 
করছ, এ চলবে কিভাবে ? নূহ (আ) বলতেন, অচিরেই তোমরা জানতে পারবে। 

যখন তিনি নৌকা নির্মাণ শেষ করলেন এবং পানি উৎসারিত হলো ও তা অলিতে-গলিতে 
ঢুকে পড়ল, তখন একটি শিশুর মা তার ব্যাপারে আশংকা বোধ করল । সে তাকে অত্যন্ত স্নেহ 
করত । অগত্যা শিশুটিকে নিয়ে সে এক পাহাড়ের এক-তৃতীয়াংশ উপরে গিয়ে উঠে৷ পানি 
বাড়তে বাড়তে তার পর্যন্ত পৌছুলে এবার সে শিশুটিকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ওঠে । 
এবার পানি তার ঘাড় পর্যন্ত পৌছুলে সে তার দু হাত দ্বারা শিশুটিকে উপরে তুলে ধরে। তারপর 
তারা দুজনই ডুবে যায়। আল্লাহ্‌ যদি তাদের কাউকে দয়া করতেন, তাহলে এ শিশুর মাকে 
অবশ্যই দয়া করতেন। 

এ হাদীসটি ‘গরীব’ পর্যায়ের । কা'ব আল-আহবার ও মুজাহিদ প্রমুখ থেকে এর অনুরূপ 
কাহিনী বর্ণিত আছে। এ হাদীসটিও কা'ব আল-আহবারের ন্যায় কারো থেকে মওকুফ হওয়ার 
সম্ভাবনাই অধিক । আল্লাহ্‌ ভালো জানেন। 

মোটকথা, আল্লাহ্‌ তা'আলা কাফিরদের একটি গৃহবাসীকেও অবশিষ্ট রাখেননি । সুতরাং 
কোন কোন মুফাসসির কিভাবে ধারণা করেন যে, আওজ ইবন উনুক মতান্তরে ইব্‌ন আনাক নূহ 
(আ)-এর পূর্ব থেকে মূসা (আ)-এর আমল পর্যন্ত বেঁচে ছিল। অথচ তারাই বলেন যে, সে ছিল 
সীমালংঘনকারী, উদ্ধত ও বিরুচ্দ্ধাচারী কাফির । তারা আরো বলেন যে, সে ছিল আদমের কন্যা 
আনাকের জারয সন্তান । সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে এনে সে সূর্যের তাপে তা সিদ্ধ 
করত । নূহ (আ)-কে সে উপহাস ছলে বলত, তোমার এ ছোষ্ট পেয়ালাটি কি হে? তারা আরো 
উল্লেখ করেন যে, তার উচ্চতা ছিল তিন হাজার তিনশ তেত্রিশ হাত ছয় ইঞ্চি । এ ধরনের 
, আরো অনেক অলীক কাহিনী রয়েছে। এ সংক্রান্ত বিবরণসমূহ এতই প্রসিদ্ধ যে, তাফসীর ও 
ইতিহাস ইত্যাদির বহু গ্রন্থে যদি এসব কথার উল্লেখ না থাকত; তাহলে আমরা তা আলোচনাই 
করতাম না৷ তাছাড়া এসব কথা যুক্তি এবং নির্ভরযোগ্য রেওয়ায়েতের পরিপন্থী । 

যুক্তি বলে, আল্লাহ তা‘আলা নূহ (আ)-এর পুত্রকে তার কুফরীর কারণে ধ্বংস করবেন, 
অথচ তার পিতা হলেন উম্মতের নবী ও ঈমানদারদের প্রধান আর আওজ ইব্‌ন আনাক বা 
আনাককে ধ্বংস করবেন না, অথচ সে হলো চরম অত্যাচারী ও অবাধ্য; এটা হতেই পারে না। 
তাছাড়া অপরাধীদের কাউকে আল্লাহ দয়া করবেন না, এমনকি শিশুর মাকেও না, শিশুকেও না, 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৪ ' 


http://IslamiBoi.wordpress.com 


২৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর এ স্বেচ্ছাচারী, অবাধ্য, EAE UR NE 
এটা তো হতে পারে না! 


TN অল লা: বেল । 
/ A LIA AJR 


EEE AY Li *; “তারপর আমি অন্যদেরকে নিমজ্জিত করি।” 


nl ie HALLEY ‘]05, “সে আরো বলল, হে আমার 


EE THI CES CERT 56 le: SME CHE 

তাছাড়া উক্ত মুফাসসিরগণ তার যে উচ্চতার কথা উল্লেখ করেছেন তা সহীহ বুখারী ও 
মুসলিমে বর্ণিত হাদীসের পরিপষ্থী, যাতে বলা হয়েছে নবী করীম (সা) বলেছেন £ “সৃষ্টির সময় 
আদম (আ)-এর উচ্চতা ছিল ষাট হাত । তারপর থেকে তা কমতে কমতে বর্তমান অবস্থায় 
এসে পৌছেছে। 

এ হলো নিষ্পাপ, সত্যবাদী এমন এক মহান সত্তার উক্তি, যিনি মনগড়া কোন কথা বলেন 
না, যা প্রত্যাদেশ হয় কেবল তা-ই বলেন ৷ তার মতে, আদম (আ) থেকে এ যাবত মানুষের 
উচ্চতা ক্রমেই কমছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে কমতে থাকবে । 

তার এ বক্তব্য প্রমাণ করে যে, আদমের সন্তানদের মধ্যে কাউকে আদম অপেক্ষা দীর্ঘ 
পাওয়া যায়নি । এমতাবস্থায় তার এ তথ্য বর্জন করে আহলি কিতাবদের সেসব মিথ্যাবাদী 
কাফিরদের অভিমত কিভাবে গ্রহণ করা যেতে পারে, যারা আল্লাহ্‌ তা'আলার নাযিলকৃত 
কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করে ফেলেছে এবং তার প্রচুর অপব্যাখ্যা করেছে? এ-ই 
যেখানে অবস্থা, সেখানে একান্তই তাদের নিজস্ব অভিমত এবং বর্ণনা সম্পর্কে তাদের উপর 
কতটুকু নির্ভর করা চলে? আমাদের ধারণা, আওজ ইব্‌ন আনাক সম্পর্কিত এ তথ্য তাদেরই 
একদল নাস্তিক ও পাপাচারীর স্বকপোলকল্পিক উক্তি, যারা ছিল নবীদের শত্রু । আল্লাহ্‌ ভালো 
জানেন। 


তারপর আল্লাহ্‌ তা'আলা নূহ (আ) কর্তৃক তার পুত্রের ব্যাপারে তার প্রতিপালকের কাছে 
ফরিয়াদ করার এবং অবগতি লাভের উদ্দেশ্যে তার নিমজ্জিত হওয়ার ব্যাপারে প্রশ্ন করার কথা 
উল্লেখ করেন। প্রশ্ন করার কারণ হলো এই যে, আপনি আমার পরিবার-পরিজনকে আমার 
সাথে রক্ষা করার ওয়াদা করেছিলেন। আর এও তো তাদেরই একজন ৷ অথচ সে নিমজ্জিত 
হলো । এর উত্তরে বলা হলো, সে তোমার পরিবারভুক্ত নয়, যাদেরকে রক্ষা করার ওয়াদা আমি 
তোমাকে দিয়েছিলাম অর্থাৎ আমি কি তোমাকে এ কথা বলিনি যে, তোমার পরিবার-পরিজনকে 
রক্ষা করবো তবে তাকে নয় যার বিরুদ্ধে পূর্বেই ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে। তোমার এ পুত্র 
তো তাদেরই অন্তর্ভুক্ত । অর্থাৎ পূর্বেই তা আমি বলে দিয়েছিলাম যে, কুফরীর কারণে এ 
নিমজ্জিত হবে এজন্যই তো ভাগ্য তাকে ঈমানদারদের পরিবেশ থেকে সরিযে নেয় । পরিণামে 
সে কাফির ও সীমালংঘন কারীদের দলের সঙ্গে নিমজ্জিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ 


তারপর আল্লাহ তা'আলা বলেন $ 

ELS A dE kg ys AE EAE SANE 
ba (GL Le ef APLLS HAL 
A LE CS Mt OSL 

অরধা বলা হলো হলত অত ং কতনা জনত তিমি যার এডি ও 
সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ; অপর সম্প্রদায়সমূহকে আমি 
জীবন উপভোগ করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে। 
(১১৪৪৮) 

এ হলো নূহ (আ)-এর প্রতি সে সময়কার আদেশ, যখন পানি ভূ-পৃষ্ঠ থেকে সরে 
গিয়েছিল, তা চলাচল ও অবস্থান উপযোগী হয়েছিল এবং দীর্ঘ ভ্রমণের পর জুদী পর্বতের 
পৃষ্ঠদেশে স্থির হয়ে থাকা নৌকা থেকে নেমে যাওয়ার সুযোগ হয়ে উঠেছিল । জুদী জযিরা 
অঞ্চলের একটি প্রসিদ্ধ পর্বতের নাম পর্বত সৃষ্টির অধ্যায়ে আমরা এর আলোচনা করে 
এসেছি । 

১549 £৮ ১40, অৰ্থ হলো, তুমি নিরাপদে এবং তোমার প্রতি এবং তোমার 
2 EEA EE GEE UC BANE ES HE EEE 
(আ)-এর বংশধর এজন্য বলা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা নূহ (আ) ব্যতীত তার ঈমানদার 
সঙ্গীদের অন্য কারো বংশ ও উত্তরসুরি সৃষ্টি করেননি । 
আল্লাহ্‌ তা‘আলা বলেন £ slits 93 Li, 

আমি তার বংশধরকেই অবশিষ্ট রেখেছি। (৩৭ $ ৭৭) অতএব, যত আদম সন্তান আজ 
ভূ-পৃষ্ঠ আছে তারা সকলেই নূহ (আ)-এর তিন পুত্র সাম, হাম ও য়াফিস-এর বংশধর ! 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, সামুরা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ সাম 
আরবের আদি পুরুষ, হাম আবিসিনিয়ার আদি পুরুষ এবং য়াফিছ রমের আদি পুরুষ । 

আর ইমাম তিরমিযীও হাদীসটি হুবহু বর্ণনা করেছেন। শায়খ আবূ ইমরান ও ইব্‌ন আবদুল 
বার্র বলেন যে, ইমরান ইবৃন হুসায়ন (রা) সূত্রে রাসূলুল্লাহ (সা) থেকে অনুরূপ বর্ণিত আছে। 

উপরোক্ত হাদীসে রূম দ্বারা প্রথম রূম বুঝানো হয়েছে। এরা হলো গ্রীক জাতি । এদের 
বংশধারা রূমী ইব্‌ন লিবতী ইব্‌ন ইউনান ইবৃন য়াফিস ইব্‌ন নূহ (আ) পর্যন্ত গিয়ে পৌছে। 
সাঈদ ইব্‌ন মুসায়্যাব সূত্রে বর্ণিত হাদীসে আছে যে, তিনি বলেছেন £ নূহ (আ)-এর তিন পুত্র 
জন্মলাভ করে। সাম, য়াফিস ও হাম ৷ আবার এ তিনজনের প্রত্যেকের তিনটি করে পুত্র জন্ম 
নেয় ৷ সাম-এর পুত্ররা হলো আরব, ফারিস ও রূম । য়াফিস-এর পুত্ররা হলো তুৰ্ক, সাকালিবা ও 
য়াজুজ-মাজুজ এবং হামের পুত্ররা হলো কিবৃত, সূদান ও বারবার ৷ 

হাফিজ আবূ বকর বাষ্যার তাঁর মুসনাদে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “নূহের গুরসে সাম, হাম ও য়াফিস জন্মগ্রহণ করেন। তারপর 
সামের গুঁরসে আরব, ফারিস ও রূমরা জন্মখহণ করে । এদের মধ্যে য়াফিছ-এর গুরসে জন্ 
নেয় য়াজুজ-মা’জুজ, তুৰ্ক ও সাকালিবা। এদের মধ্যে কোন কল্যাণ নেই । আর হামের গুরসে 


http://IslamiBoi.wordpress.com 


২৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জন্ম নেয় কিবৃত, বারবার ও সুদান । এ বর্ণনাটি মারফু নাকি মুরসাল পর্যায়ের এ নিয়ে যথেষ্ট 
মতভেদ রয়েছে । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

কথিত আছে যে, নূহ (আ)-এর তিন পুত্রের জন্ম প্রাবনের পরেই হয়েছিল । প্রাবনের পূর্বে 
তার ওরসে কানআনের জন্ম হয়েছিল, যে নিমজ্জিত হয়ে যায় এবং তার অপর পুত্র আবির-এর 
মৃত্যু প্রাবনের পূর্বেই হয়ে গিয়েছিল । কিন্তু সঠিক কথা হলো, তার তিন পুত্র তার সঙ্গে নৌকায় 
ছিলেন । তাদের মাতা এবং স্ত্রীগণও তাদের সঙ্গে ছিলেন। এটাই তাওরাতের ভাষ্য । আরো 
বৰ্ণিত আছে ঘে, হাম নৌকায় তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন। ফলে নূহ (আ) তার জন্য বদ দুআ 
করেন যেন তার এ বীর্ষ দ্বারা কুশ্রী সন্তান সৃষ্টি করা হয়। পরিণামে তার একটি কালো সন্তান 
জন্য নেয়। সে হলো সুদানের আদি পুরুষ কানআন ইব্ন হাম । বরং ঘটনাটি সম্পর্কে কথিত 
আছে যে, হাম তার পিতাকে ঘুমন্ত অবস্থায় বিবস্ত অবস্থায় দেখেও তার সতর আবৃত করে 
দেননি । পরে তার অপর দু’ভাই তা আবৃত করে দেন। এজন্য নূহ (আ) তার জন্য এ বদ দুআ 
করেন, যেন তার শুক্রের বিকৃতি ঘটে এবং তার সন্তানগণ যেন তার ভাইদের দাস হয়ে থাকে । 

ইমাম আবূ জাফর ইব্ন জারীর ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 
হাওয়ারীগণ ঈসা ইব্‌ন মরিয়মকে বললেন, নূহ (আ)-এর নৌযানে ছিলেন এমন একজন 
লোককে আপনি আমাদের জন্য যদি পুনজীর্বিত করে দিতেন তাহলে তার কাছে আমরা নূহ 
(আ)-এর নৌযানের বিবরণ শুনতে পেতাম ৷ ইব্‌ন আব্বাস (রা) বলেন, ফলে ঈসা (আ) 
তাদেরকে নিয়ে কিছুদূর অগ্রসর হয়ে একটি মাটির ঢিবির নিকট উপনীত হন এবং তা থেকে 
এক মুষ্টি মাটি হাতে নিয়ে বললেন, তোমরা কি জান এগুলো কি? তারা বলল, আল্লাহ ও তার 
রাসূলই ভালো জানেন ঈসা (আ) বললেন, এ হলো নূহ-এর পুত্র হাম-এর পায়ের গিঁট । ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, তারপর তিনি হাতের লাঠি দ্বারা টিবিতে আঘাত করে বললেন, আল্লাহর 
আদেশে উঠে দাড়াও ৷ সঙ্গে সঙ্গে তিনি (হাম ইব্‌ন নূহ) মাথা থেকে ধুলা-বালি ঝাড়তে ঝাড়তে 
উঠে দাড়ালেন । তার চুল পাকা দেখে ঈসা (আ) জিজ্ঞাসা করলেন, আপনি কি এ অবস্থায়ই 
মৃত্যুবরণ করেছিলেন? জবাবে হাম বললেন ঃ না, বরং যুবক অবস্থায়ই আমার মৃত্যু হয়েছিল । 
কিন্তু আমি ধারণা করেছিলাম, এ বুঝি কিয়ামত তাতেই আমার চুল পেকে যায় । 

ঈসা (আ) বললেন, আমাদেরকে নূহের নৌকার একটি বিবরণ দিন তো! জবাবে তিনি 
বললেন £ তার দৈর্ঘ ছিল এক হাজার দুশ হাত আর প্রস্থ ছিল ছয়শ হাত । এটি ছিল তিনতলা 
বিশিষ্ট । একতলায় ছিল জীব-জানোয়ার ও হিংস্র পশ্বাদি। একতলায় মানুষ এবং আরেক তলায় 
পাখি । জীব-জানোয়ারের মল অধিক হয়ে গেলে আল্লাহ্‌ তাআলা নূহ (আ)-এর প্রতি ওহী 
নাযিল করলেন যে, তুমি হাতীর লেজটা উঁচিয়ে ধর। তিনি তা-ই করলেন । ফলে তার মধ্য 
থেকে একটি শূকর ও একটি শূকরী বেরিয়ে আসে । সঙ্গে সঙ্গে তারা মল খেতে শুরু করে । 
আবার ইঁদুর যখন নৌকা ছিদ্র করতে শুরু করে দেয়, তখন আল্লাহ্‌ তাআলা নূহ-এর প্রতি 
প্রত্যাদেশ করেন যে, তুমি সিংহের দু‘চক্ষুর মাঝখানে আঘাত কর । তিনি তাই করলেন । ফলে 
তার নাকের ছিদ্র থেকে একটি বিড়াল এ একটি বিড়ালী বের হয়ে এসে সঙ্গে সঙ্গে ইঁদুরের উপর 
ঝাপিয়ে পড়ে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৯ 


তখন ঈসা (আ) তাকে জিজ্ঞাসা করলেন, নূহ (আ) কিভাবে জানতে পেরেছিলেন যে, 
গোটা পৃথিবী নিমজ্জিত হয়ে গেছে? হাম বললেন £ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনি একটি কাক 
প্রেরণ করেছিলেন! কাকটি একটি মড়া দেখতে পেয়ে তা খেতে আরম্ভ করে। এ জন্য নূহ (আ) 
তার জন্য বদ দু'আ করেন, যেন সে সর্বদা ভীত থাকে । এ কারণেই কাক ঘড়-বাড়িতে থাকে 
না । তারপর তিনি কবুতর প্রেরণ করেন । কবুতরটি ঠোটে করে একটি যয়তুন পাতা এবং পায়ে 
করে কিছু কাদা মাটি নিয়ে আসে । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, সমগ্র ভূ-ভাগ নিমজ্জিত 
হয়ে গেছে। তখন তিনি তার গলায় একটি সবুজ বেষ্টনী দিয়ে দেন এবং তার জন্য দু'আ 
করলেন, যেন সে লোকালয়ে ও নিরাপদে থাকতে পারে। তখন থেকেই কবুতর ঘরে থাকতে 
শুরু করে। 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, তারপর হাওয়ারীগণ বললেন £ হে আল্লাহর রাসূল! একে 
আমরা আমাদের পরিবার-পরিজনের কাছে নিয়ে যাব কি? এ আমাদের সঙ্গে বসে আমাদের 
সাথে কথাবার্তা বলবেন! ঈসা (আ) বললেন, এমন ব্যক্তি কিভাবে তোমাদের অনুগমন করবে 
যার রিযিক অবশিষ্ট নেই! ইব্‌ন আব্বাস (রা) বলেন, তারপর ঈসা (আ) বললেন, আল্লাহর 
আদেশে আপনি পূর্বাবস্থায় ফিরে যান । সঙ্গে সঙ্গে তিনি মাটিতে রূপান্তরিত হয়ে যান এটি 
একান্তই একটি ‘গরীব’ পর্যায়ের বর্ণনা । 

আলবা ইব্‌ন আহমার ইকরিমা (রা) সূত্রে এবং তিনি ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন 
যে, নৌকায় নূহ (আ)-এর সঙ্গে আশিজন পুরুষ এবং তাঁদের পরিবার-পরিজন ছিলেন। নৌকায় 
তাঁরা একশ পঞ্চাশ দিন অবস্থান করেন। আল্লাহ তাআলা প্রথমে নৌকাটি মক্কা অভিমুখী করে 
দেন। ফলে তা বায়তুল্লাহ্র চতুল্পার্ষ্বে চল্লিশ দিন যাবত ঘুরতে থাকে তারপর তাকে জুদীর 
দিকে ফিরিয়ে দিলে তথায় গিয়ে তা স্থিত হয়। তখন নূহ (আ) পৃথিবীর সংবাদ সংগ্রহের জন্য 
একটি কাক প্রেরণ করেন। কাকটি গিয়ে একটি মড়ার উপর ঝাঁপিয়ে পড়ে । এতে তার ফিরতে 
বিলম্ব হয়ে যায়। ফলে নূহ (আ) এবার একটি পায়রা প্রেরণ করেন। পায়রা তার দু‘পায়ে কাদা 
মাটি মাখা অবস্থায় একটি যয়তুন পাতা নিয়ে ফিরে আসে । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, 
পানি নেমে গিয়েছে । তাই তিনি জুদী পাহাড় থেকে নিচে নেমে আসেন এবং একটি পল্লী নির্মাণ 
করে তার আশিটি নামকরণ করে দেন। ফলে হঠাৎ একদিন তাদের মুখের বুলি আশিটি ভাষায় 
পরিণত হয়ে যায়। তার একটি হলো আরবী । তখন তারা কেউ কারো ভাষা বুঝত না । নূহ 
(আঁ) একজনের কথা অপরজনকে বুঝিয়ে দিতেন। 

কাতাদা (র) প্রমুখ বলেন, রজব মাসের দশম তারিখে তারা নৌকায় আরোহণ করে একশ’ 
পঞ্চাশ দিন ভ্রমণ করেন এবং জুদীর উপর স্থিত অবস্থায় তাদের নিয়ে নৌকাটি একমাস অবস্থান 
করে। আর মুহাররম মাসের আশুরা দিবসে ভারা নৌকা থেকে বেরিয়ে আসেন ইব্ন জারীর 
(র) এর সমর্থনে একটি মারফ্‌ হাদীসও বর্ণনা করেছেন। আর সেদিন তারা রোযাও 
রেখেছিলেন। 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন 
কতিপয় ইহুদীর নিকট দিয়ে অতিক্রম করেন। তীরা সেদিন আশুরার দিবসের রোযা রেখেছিল । 


http://IslamiBoi.wordpress.com 


২৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তিনি জিজ্ঞাসা করলেন, এ কিসের রোযা? তারা বলল, সেই দিন যেদিন আল্লাহ তাআলা মূসা 
(আ) ও বনী ইসরাঈলকে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ডুবে মরে । আর 
এদিনে (নুহ আ-এর) নৌকা জুদী পর্বতে স্থিত হয়। ফলে নূহ ও মূসা (আ) আল্লাহর কৃতজ্ঞতা 
স্বরূপ রোযা রেখেছিলেন। একথা শুনে নবী করীম (সা) বললেন, “মূসা (আ)-এর উপর আমার 
হকই বেশি এবং এদিনে রোযা রাখার আমিই বেশি হকদার । আর সাহাবাদেরকে তিনি বললেন, 
তোমাদের মধ্যকার যারা আজ রোযা রেখেছে, তারা যেন তা পূর্ণ করে আর যারা খাদ্য গ্রহণ 
করেছে তারা যেন দিনের বাকি অংশে পানাহার না করে। সহীহ্‌ বুখারীতে অন্য সূত্রে হাদীসের 
সমর্থন রয়েছে। তবে এ প্রসঙ্গে নূহ (আ)-এর উল্লেখ গরীব পর্যায়ের । 

পক্ষান্তরে, বেশ কিছু মূর্খ লোক এ কথা বর্ণনা করে থাকে যে, সেদিন তারা তাদের সঙ্গে 
থাকা খাদ্য-দবব্যের অবশিষ্ট টুকু এবং শস্যাদি পিষে খেয়েছিলেন এবং নৌকার অন্ধকারে থাকার 
দরুন ত্রাসপ্রাপ্ত দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য সুরমা ব্যবহার করেছিলেন, এর কোনটিই সঠিক নয় । 
এসবই হলো বনী ইসরাঈল সূত্রে বর্ণিত ভিত্তিহীন কথা, যার উপর মোটেই নির্ভর করা যায় না 
এবং যার অনুসরণ করা চলে না । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, আল্লাহ তা'আলা যখন সে প্লাবন বন্ধ করার ইচ্ছা 
করলেন, তখন তিনি ভু-পৃষ্ঠটের উপর এক ধরনের বায়ু প্রেরণ করেন। এতে পানি শান্ত হয়ে যায় 
ও পৃথিবীর ঝরনাসমূহ বন্ধ হয়ে যায়। ফলে পানি হ্রাস পেতে শুরু করে। তাওরাতওয়ালাদের 
ধারণা মতে, নৌকার স্থিতি ছিল রজবের আঠার তারিখে এবং শাওয়ালের প্রথম তারিখে 
পর্বতসমূহের চূড়া দৃষ্টিগোচর হয়। এরপর চনল্লিশদিন অতিবাহিত হওয়ার পরে নুহ (আ) নৌকার 
বাতায়ন খুলে ফেলেন । তারপর পানির অবস্থা দেখে আসার জন্য একটি কাক প্রেরণ করেন। 
কিন্তু সে আর ফিরে না আসায় তিনি একটি কবুতর প্রেরণ করেন। কবুতর এ সংবাদ নিয়ে ফিরে 
আসে যে, সে পা রাখার এতটুকু স্থানও পায়নি। নূহ (আ) হাত পেতে কবুতরটি ধরে নৌকায় 
ঢুকিয়ে রাখেন। 

এরপর আরও সাতদিন অতিক্রান্ত হলে পানির অবস্থা দেখে আসার জন্য তিনি আবারও 
কবুতরটি প্রেরণ করেন। কিন্তু এবার আর সে সহসা ফিরে আসল না । সন্ধ্যার সময় পায়রাটি 
একটি যয়তুন পাতা মুখে করে ফিরে আসে । এতে নূহ (আ) বুঝতে পারলেন যে, এবার ভূপৃষ্ঠ 
থেকে পানি নেমে গেছে। এরপর আরো সাতদিন অবস্থান করে তিনি পায়রাটিকে আবারো 
প্রেরণ করেন। কিন্তু এবার সে আর তার নিকট ফিরে যায়নি । এতে নূহ (আ) বুঝতে পারলেন 
যে, এবার পানি শুকিয়ে গেছে। মোটকথা, আল্লাহ তা'আলার প্লাবন প্রেরণ এবং নূহ (আ)-এর 
কবুতর প্রেরণের মাঝে এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরের প্রথম তারিখ শুরু হলে ভূ-পৃষ্ঠ প্রকাশ 
পায় ও স্থলপথ আত্মপ্রকাশ করে এবং নূহ (আ) নৌকার ঢাকনা উন্ুক্ত করেন ৷ ইব্‌ন ইসহাকের 
এ বর্ণনা হুবহু আহলি কিতাবদের হস্তস্থিত তাওরাতের বিবরণের অনুরূপ ৷ 

হাক (1) বেন PLD EL SN Sie RLS 


AO AY 12 LAY ff A GIn# 


Lf 4 
Ro ar 14 ESTATE 
bs es © Es EE) 


~~ IC 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭১ 


অর্থাৎ- হে নূহ! অবতরণ কর আমার দেয়া শাস্তিসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত 
সম্পৃদায় তোমার সঙ্গে আছে তাদের প্রতি কল্যাণসহ, অপর সম্পৃদায়সমূহকে জীবন উপভোগ 
করতে দেব, পরে আমার পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি তাদেরকে স্পর্শ করবে । (১১ ঃ ৪৮) 

আহলে কিতাবদের বর্ণনা মতে, আল্লাহ তা'আলা নূহ (আ)-এর সঙ্গে এ বলে কথা 
বলেছিলেন যে, তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্রগণ, তোমার পুত্রবধুগণ এবং তোমার সঙ্গে সকল 
প্রাণী নিয়ে নৌকা থেকে বের হয়ে পড় । যাতে তারা পৃথিবীতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ফলে তারা 
বেরিয়ে যায় এবং নূহ (আ) আল্লাহ তা'আলার উদ্দেশে পশু জবাই করার স্থান নির্ধারণ করেন 
এবং সকল প্রকার হালাল জীব-জানোয়ার ও হালাল পক্ষীকুল থেকে কিছু কিছু নিয়ে কুরবানী 
করেন। আল্লাহ তা'আলা তাকে এ প্রতিশ্রুতি দেন যে, তিনি পুনরায় পৃথিবীবাসীর উপর (এরূপ) 
প্রাবন আর দিবেন না এবং এ প্রতিশ্রুতির নিদর্শনস্বরূপ মেঘের মধ্যে ধনুক স্থাপন করে 
রেখেছেন যাকে রঙধনু বলা হয়। ইতিপূর্বে ইব্‌ন আব্বাস (রা) সূত্রে আমরা উল্লেখ করে এসেছি 
যে, রঙধনু হলো নিমজ্জিত হওয়া থেকে নিরাপত্তাস্বরূপ । মোটকথা, মেঘের মধ্যে এ ছিলাবিহীন 
রঙধনু স্থাপন করে ইঙ্গিত করা হয়েছে যে, এ মেঘমালা থেকে প্রথমবারের ন্যায় আর প্লাবন 
হবে না। 

পারস্য দেশীয় ও ভারত উপমহাদেশীয় কিছু সংখ্যক মূর্খ লোক প্লাবনের ক্রথা অস্বীকার 
করেছে। আবার তাদেরই কেউ কেউ তা স্বীকার করে বলেছে যে, প্লাবন হয়েছিল বাবেল 
ভূখণ্ডে, আমাদের অঞ্চল পর্যন্ত তা পৌছেনি। তাদের দাবি হলো, কাইউমার্স তথা আদম (আ) 
থেকে এ পর্যন্ত পুরুষাণুক্রমে আমরা এদেশের উত্তরাধিকার ভোগ করে আসছি। এসব হলো 
অগ্নবপূজারী মজুসী ও শয়তানের অনুচর ধর্মদ্রোহীদের উক্তি । 

এ হলো ভিত্তিহীন বাজে ধারণা, জঘন্য কুফরী ও চরম অজ্ঞতা এবং বাস্তবতার প্রতি 
অস্বীকৃতি জ্ঞাপন, আসমান-যমীনের রবকে মিথ্যা প্রতিপন্ন করার নামান্তর । অথচ সর্বকালের সর্ব 
ধর্মের সকলে প্লাবন সংঘটিত হওয়ার ব্যাপারে একমত । আর এ ব্যাপারেও তাদের মধ্যে কোন 
দ্বিমত নেই যে, তা হয়েছিল বিশ্বব্যাপী এবং নূহ নবীর দুআ এবং তাকদীরের চূড়ান্ত সিদ্ধান্ত 
বাস্তবায়নস্বরূপ আল্লাহ তা'আলা কাফিরদের একটি প্রাণীকেও অবশিষ্ট রাখেননি । 


নূহ (আ) সম্পৰ্কে আরো কিছু তথ্য 


Und War t LCL 


আল্লাহ তা'আলা বলেন £ 1954414২০ ১5 5! “নিশ্চয়ই সে ছিল এক পরম কৃতজ্ঞ 
বান্দা ৷” কেউ কেউ বলেন, নূহ (আ) পানাহার ও পোশাক পরিধানসহ সকল কাজেই আল্লাহ 
তা'আলার প্রশংসা করতেন ।২ 

ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ 
“আল্লাহ তা'আলা সে বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে খাদ্য খেয়ে কিংবা পানীয় পান করে তার 

ংসা জ্ঞাপন করে।” এভাবে ইমাম মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবূ উসামা (রা) সূত্রে এ 
হাদীসটি বর্ণনা করেছেন। 


১. গোটা সূরাটির অনুবাদ ইতিপূর্বে দেয়া হয়েছে । - সম্পাদক 


http://IslamiBoi.wordpress.com 


২৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলাবাহুল্য যে, , 5<.% সে ব্যক্তিকে বলা হয়, যে যাবতীয় ইবাদত পালন করে অন্তর, 
রসনা ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা । কারণ শোকর আদায় এসব পদ্ধতিতেই হয়ে থাকে । যেমন কবি 
বলেন ঃ 


Py EEE ot ST EO 0: TREE INCE 
আমার রসনা ও আমার সে.হৃদয় যা দৃশ্যমান নয়। 


নূহ (আ)-এর সাওম পালন 


ইব্ন মাজাহ্‌ (র) নূহ (আ)-এর রোযা অধ্যায়ে বলেছেন যে, আবূ ফিরাস (র) বলেন, তিনি 
আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি 
যে, নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহীর দিন ব্যতীত সারা বছর সাওম পালন করতেন। 
এভাবে ইব্ন মাজাহ্‌ (র) অন্য সূত্রে এবং অন্য পাঠেও হাদীসটি বর্ণনা করেছেন। 

তাবারানী আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
নূহ (আ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ব্যতীত সারা বছর, দাউদ (আ) বছরের অর্ধেক 
এবং ইবরাহীম (আ) প্রতি মাসে তিনদিন করে রোযা রাখতেন ‘সারা বছর রোযা, সারা বছর 
রোযাবিহীন !' 


নূহ (আ)-এর হজ্জ 

হাফিজ আবূ ইয়ালা বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) হজ্জ 
করেন। এক পর্যায়ে তিনি উসফান উপত্যকায় এসে উপনীত হলে বললেন, আবূ বকর! এ কোন্‌ 
উপত্যকা? আবূ বকর (রা) বললেন, এ হলো উসফান উপত্যকা । রাসূলুল্লাহ (সা) বললেন £ এ 
প্রান্তর দিয়ে নূহ (আ), হুদ (আ) ও ইবরাহীম (আ) তীদের লাল রঙের জওয়ান উটনীতে চড়ে 
অতিক্ৰম করেছেন। ওগুলোর লাগাম ছিল খেজুর গাছের ছালের তৈরি । তাদের পরনে তখন 
থাকতো চোগা ধরনের লুঙ্গি এবং গায়ে থাকতো চিত্র-বিচিত্র চাদর । তারা আদিঘর কা'বায় হজ্জ 
পালন করতেন । বর্ণনাটি গরীব পর্যায়ের । 


পুত্রের প্রতি নূহ (আ)-এর উপদেশ 


ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, আমরা একদিন 
রাসুলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । এ সময়ে রেশমের ঘুণ্ডিযুক্ত পাড়বিশিষ্ট (অর্থাৎ 
অতি উন্নতমানের) জুব্বা পরিহিত এক বেদুঈন তথায় আগমন করে। এসে সে বলল, 
তোমাদের সঙ্গীটি অশ্বারোহীর পুত্র অশ্বারোহীদেরকে (অর্থাৎ বংশগত সন্ত্রান্ত লোকদেরকে) হীন 
করেছে আর রাখালের বাচ্চা রাখালদেরকে (অর্থাৎ বংশতগত নীচ লোকরেদকে) উপরে তুলে 
দিয়েছে। 

বর্ণনাকারী বলেন ৪£ একথা শুনে রাসূলুল্লাহ (সা) তার জুববা চেপে ধরে বললেন, তোমার 
গায়ে তো আমি নির্বোধের পোশাক দেখছি না! তারপর তিনি বললেন, ওফাতের সময় আল্লাহর 
নবী নূহ (আ) তার পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি। তোমাকে আমি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৩ 


দু'টি কাজ করার আদেশ দিচ্ছি এবং দুটি কাজ করতে নিষেধ কয়ছি। তোমাকে আমি 
‘লা-ইলাহা ইল্লাল্লাহ’-এর আদেশ দিচ্ছি । কারণ, সাত আসমান ও সাত যমীনকে যদি এক 
পাল্লায় রাখা হয় আর ‘লা-ইলাহা ইল্লাল্লাহ'কে অপর পাল্লায় রাখা হয়, তাহলে সাত আসমান ও 
সাত যমীনের চাইতে ‘লা-ইলাহা ইল্লান্মাহ’-এর পাল্লাটি ভারী হবে। আর যদি সাত আসমান ও 
সাত যমীন একটি খোলা মুখ আংটা হয় আর “লা-ইলাহা ইল্লাল্লাহ’ ও সুবহানাল্লাহি 
ওয়াবিহামদিহী সে খোলা মুখ চাপ প্রয়োগে বন্ধ করতে চায়; তবে সে তা পারবে, কারণ 
সবকিছুর সংযুক্তি এর দ্বারাই হয়ে থাকে এবং এর উসিলায়ই সৃষ্টি জগতের সকলের জীবিকা 
প্রদান করা হয়ে থাকে । আর আমি তোমাকে শির্ক ও অহঙ্কার থেকে বারণ করছি। 

বর্ণনাকারী বলেন, একথা শুনে আমি বা অন্য কেউ একজন বলল, হে আল্লাহর রাসূল! 
শির্ক কি তাতো আমরা জানি । কিন্তু অহংকার জিনিসটা কি? এই যে আমাদের কারো সুন্দর 
ফিতা যুগল বিশিষ্ট সুন্দর এক জোড়া জুতা থাকা কি অহংকার? রাসূলুল্লাহ (সা) বলেন, না । 
বলেন, তাহলে কি উন্নতমানের পোশাক পরিধান করা অহংকার? আল্লাহর রাসূল বললেন, না। 
প্রশ্কারী বললেন, তাহলে কি আরোহণের পশু থাকা? রাসূলুল্লাহ (সা) বললেন, না । প্রশ্রকারী 
আবার বললেন, তা হলে কারো একাধিক সঙ্গী-সাথী থাকা, যারা তার নিকট এসে বসে? 
রাসূলুল্লাহ (সা) বললেন, না । অবশেষে আমি বললাম কিংবা বলা হলো, তাহলে অহংকার কি 
‘ হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ (সা) বললেন 8৪ L৯০৪, 1! ১. অর্থাৎ- 
সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় জ্ঞান করা । 

এ হাদীসটির সনদ যদিও সহীহ্‌, সিহাহ্‌ সিত্তার সংকলকগণ তা বর্ণনা করেননি। 

আবুল কাসিম তাবারানী (র) আবদুল্লাহ ইবন ‘আমর (রা) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন 
যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ পুত্রের প্রতি নূহ (আ)-এর উপদেশের মধ্যে এও 
ছিল যে, আমি তোমাকে দুটি স্বভাব অবলম্বন করার আদেশ দিচ্ছি এবং দু'টি স্বভাব থেকে 
তোমাকে বারণ করছি .....। 


আবু বকর, বাষ্যার ও আবদুল্লাহ ইব্‌ন উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ (সা) 
থেকে হাদীসটি হুবহু বর্ণনা করেছেন। তবে প্রকৃতপক্ষে এ হাদীসটি আবদুল্লাহ ইব্‌ন 'আমর 
ইব্‌ন আস (রা) থেকে বর্ণিত । যেমন আহমদ তাবারানী (র) তা বর্ণনা করেছেন। আল্লাহই 

সর্বজ্ঞ । 

আহলে কিতাবগণ মনে করেন যে, নূহ (আ) যখন নৌকায় আরোহণ করেন; তখন তার 
বয়স ছিল ছ’শ বছর ৷ ইব্‌ন আব্বাস (রা) থেকে পূর্বে আমরা এরূপ একটি বর্ণনা উদ্ধৃত 
করেছি । তারপর তিনি তিনশ পঞ্চাশ বছর বেঁচে ছিলেন। কিন্তু এ বক্তব্যে আপত্তি রয়েছে। 
তাছাড়া এ অভিমত ও কুরআনের প্রতিপাদ্যের মাঝে যদি সমন্বয় সাধন করা সম্ভব না হয়; 
তাহলে আহলে কিতাবদের অভিমতটি স্পষ্টতই ভ্রান্ত । কেননা কুরআন প্রমাণ করে যে, নূহ 
(আ) তার সম্প্রদায়ের মধ্যে নবুওতের পর ও প্লাবনের পূর্বে পঞ্চাশ কম এক হাজার বছর 
অবস্থান করেছিলেন। তারপর প্রাবন তাদেরকে পাপাচারী হিসাবে গ্রাস করে। তারপর তিনি 
কতকাল বেঁচেছিলেন তা আল্লাহই ভালো জানেন । নবুওত প্রাপ্তির সময়. তার বয়স ছিল চার শ’ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৫ 


http://IslamiBoi.wordpress.com 


২৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আশি বছর এবং প্রাবনের পর তিনি তিনশ’ পঞ্চাশ বছর বেঁচেছিলেন। এ মর্মে ইব্‌ন আব্বাস 
(রা) থেকে বর্ণিত তথ্যটি যদি সঠিক হয়ে থাকে তাহলে বলা যায় যে, তিনি এক হাজার সাতশ’ 
আশি বছর আয়ু পেয়েছিলেন। 

এদিকে নূহ (আ)- একা লাগবে ছন জারীর ও আম্তাকা জবদুর রহমান ইল সাহিত 
থেকে বা অন্য কোন তাবেয়ী সূত্রে মুরসালরূপে বর্ণনা করেন যে, নূহ (আ)-এর কবর হলো 
মসজিদুল হারামে। এ অভিমতটি সে অভিমত অপেক্ষা বেশি শক্তিশালী ও সুপ্রমাণিত যা 
পরবর্তী যুগের বেশ কিছু আলিম উল্লেখ করেন যাতে বলা হয়ে থাকে যে, নূহ (আ)-এর কবর 
সে ভূখণ্ডে অবস্থিত বর্তমানে যা ‘কারক্‌-ই-নূহ' নামে পরিচিত এবং সেখানে তার কবরকে কেন্দ্র 
করেই একটি জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


হযরত হুদ (আ)-এর কাহিনী 

হযরত হুদ (আ)-এর বংশ লতিকা হচ্ছে £ (১) হুদ ইব্‌ন শালিখ ইব্‌ন আরফাখশায ইব্‌ন 
সাম ইব্ন নূহ (আ); মতান্তরে হুদ--যার নাম ছিল আবির ইব্‌ন আরফাখশায ইব্ন সাম ইব্ন 
নূহ (আ) ৷ অন্য মতে, হুদ ইব্‌ন আবদুল্লাহ ইবন রাবাহ্‌ ইব্নুল-জারূদ ইব্‌ন আয ইব্‌ন আওস 
ইব্‌ন ইরাম ইব্‌ন সাম ইব্‌ন নূহ (আ) ৷ ইতিহাসবেত্তা ইবন জারীর (র) এই মতভেদের কথা 
উল্লেখ করেছেন। হুদ-এর গোত্রের নাম আদ (ইব্‌ন আওস ইব্ন সাম ইব্ন নূহ) । তারা ছিল 
আহকাফ অর্থাৎ বালুর ঢিবিপূর্ণ এলাকার অধিবাসী, যা ইয়ামানের ওমান ও হাজ্ঞরা মাওতের 
টিলা অঞ্চলে অবস্থিত । এটি ছিল শাহর জলাশয়ের তীরবর্তী বসতি এলাকা । তাদের উপত্যকার 
নাম ছিল মুগীছ ৷ উঁচু উঁচ খুঁটির উপর তাবু খাটিয়ে তারা বসবাস করত । 

কুরআন মজীদে আল্লাহ বলেন ঃ 

অর্থাৎ__তুমি কি দেখনি, EARLE CE অদি বংশের ইরাম গোত্রের 
প্রতি-_যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের (সূরা ফাজর ৬-৭) । এই আদ বংশ আদে ইরাম বা 
আদে উলা বলে পরিচিত । আদে সানী বা দ্বিতীয় আদ বংশের উদ্তব হয় পরবর্তীকালে । এ 
বিষয়ে পরে আলোচনা করা হবে। 

আদে উলা সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা কুরআনে বলেছেনঃ 

ee SE lh Ua od 31. IES IG At 

Sl 3 

অর্থাৎ_-সুউচ্চ প্রাসাদের অধিকারী ইরাম গোত্র, MEIER 
(সূরা ফাজর £ ৬-৮) 

এখানে দু'রকম অর্থ হতে পারে-_এক, এই ইরাম বংশের সমতুল্য বংশ ইতিপূর্বে কখনও 
আসেনি । দুই, এদের প্রাসাদের ন্যায় সুউচ্চ প্রাসাদ ইতিপূর্বে কোথাও নির্মিত হয়নি। তবে 
প্রথম অর্থই সঠিক । তাফসীর গ্রন্থে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। 

যাদের ধারণা, ইরাম একটা জ্রাম্যমাণ শহর-_কখনও সিরিয়া, কখনও ইয়ামানে, কখনও 
হেজাজে, কখনও বা অন্য কোথাও এর অবস্থান হয়েছে। তাদের এ ধারণা ভিত্তিহীন, অযৌক্তিক 
ও অমূলক ৷ সহীহ ইব্‌ন হিব্বান গ্রন্থে হযরত আবূ যর (রা) থেকে নবী-রাসূলগণের বর্ণনা 
প্রসংগে একটি দীর্ঘ হাদীস বর্ণিত আছে, যাতে নবী করীম (সা) বলেন ঃ এঁদের মধ্যে আরব 
বংশোদ্ভূত নবী চারজন £ হুদ, সালিহ, শু‘আয়ব এবং তোমার নবী হে আবূ যর! কেউ কেউ 


http://IslamiBoi.wordpress.com 


২৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেছেন, হুদ (আ)-ই সর্ব প্রথম আরবী ভাষায় কথা বলেন। পক্ষান্তরে ওহাব ইব্ন মুনাব্বিহ 
(র)-এর মতে, হুদের পিতাই প্রথমে আরবী ভাষায় কথা বলেছিলেন। কারো কারো মতে, 
হযরত নুহ (আ) প্রথমে আরবীতে কথা বলেন। কেট কেউ সর্বপ্রথম আরবী ভাষীরূপে হযরত 
আদম (আ)-এর নাম উল্লেখ করেছেন আর এটাই অধিকতর গ্রহণযোগ্য মত । এ ক্ষেত্রে ভিন্ন 
মতেরও উল্লেখ পাওয়া যায়। আল্লাহই সর্বজ্ঞ । 

হযরত ইসমাঈল (আ)-এর পূর্বকালের আরববাসীদেরকে ‘আরাবুল আরিবা' বলা হয়। এরা 
বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। যথা ‘আদ, ছামূদ, জুরহাম, তাসাম, জুদায়স, উমায়স, মাদয়ান, 
আমলাক, আবীল, জাসিম, কাহৃতান, বানু-ইয়াকতান ইত্যাদি ৷ 

হযরত ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর পুত্র হযরত ইসমাঈল (আ)-এর বংশধরদেরকে 
‘আরাবুল-মুসতা:রাবা’ নামে অভিহিত করা হয়ে থাকে। হযরত ইসমাঈল (আ) সর্বপ্রথম 
উচ্চাংগের প্রাঞ্জল আরবী ভাষা ব্যবহার করেন। হারম শরীফ এলাকায় ইসমাঈল (আ)-এর 
আম্মা হাজেরার আশে-পাশে বসবাসকারী জুরহাম গোত্রের লোকজনের কাছ থেকে শিশু 
" ইসমাঈল এই ভাষা শিখেছিলেন যার বর্ণনা পরে আসছে । তবে আল্লাহ তাকে সর্বোচ্চ মানের 
ভাষা-জ্ঞান দান করেছিলেন। আর এ ভাষায়ই রাসুলুল্লাহ (সা) কথা বলতেন । 

হযরত নূহ নবীর মহা প্লাবনের পরে আদে উলা সর্বপ্রথম মূর্তিপূজা আরম্ভ করে। তাদের 
মূর্তি ছিল তিনটা (১) সাদদা, (২) সামূদা ও (৩) হাররা। আল্লাহ তাদের মাঝে হৃদ (আ)-কে 
নবীরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন যেমন সূরা আ‘রাফে 


Coe 
% 
LE 
খু 
h 
£- 


> C১৬ 


ne 
> 
:১০ 
>» 
A] 
২ 
SN 
Lf 
—~ 
Nt 
> 
bh) 
LE 
SE 
&~ 
> 6 ই 
i" 
CN 
~{: 
nt 
হু 
> 
Ae 
CN 
রর 
ও 
~N 
[ 


ALM nhlrr ps A LYALL 


Ul Sb J! Ce 


1 
NIAMS RA Ap lM LAS 


/ nt 
alll si 1975 TEC ETE HES LCT 


} 
LALLA LFA AS 


J ULLAL 86s das SL Et i 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৭ 


অর্থাৎ__ ‘আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম । সে বলেছিল, হে আমার 
সম্পৃদায়! তোমরা আল্লাহর ‘ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নেই, 
তোমরা কি সাবধান হবে না? তার স্পদায়ের কাফির সর্দারগণ বলেছিল, আমরা তো দেখছি 
তুমি নির্বুদ্ধিতায় ডুবে রয়েছ আর তোমাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে 
আমার সম্প্রদায়! আমার মধ্যে কোন নির্বুদ্ধিতা নেই, আমি তো রাব্বুল আলামীনের প্রেরিত 
রাসূল । আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের নিৰুট পৌছিয়ে দিচ্ছি এবং আমি তোমাদের 
একজন বিশ্বস্ত হিতাকাঙ্কী। তোমরা কি বিস্মিত হচ্ছ যে, তোমাদের প্রভুর কাছ থেকে 
তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্যে উপদেশ বাণী 
এসেছে? আর স্মরণ কর যে, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত 
করেছেন এবং তোমাদের অবয়বে অন্যলোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন। 
অতএব, তোমরা আল্লাহর অনুগ্রহ স্বরণ কর ৷ হয়ত তোমরা সফলকাম হবে। 

তারা বলল, তুমি কি আমাদের কাছে এ উদ্দেশ্যে এসেছ যে, আমরা যেন শুধু এক আল্লাহর 
ইবাদত করি আর আমাদের পূর্ব-পুরুষগণ যাদের উপাসনা করত তা বর্জন করি? সুতরাং তুমি 
সত্যবাদী হলে আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো! সে বলল, তোমাদের 
প্রতিপালকের পক্ষ থেকে তো তোমাদের জন্যে শাস্তি ও গযব নির্ধারিত হয়েই আছে ; তবে কি 
তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো (দেব-দেবীর) নাম সম্বন্ধে যা 
তোমরা ও তোমাদের -পূর্ব-পুরুষগণ সৃষ্টি করেছ! আল্লাহ এ সম্বন্ধে কোন সনদ পাঠাননি। 
সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তারপর আমি তাকে ও 
তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করি; আর যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল 

এবং মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম ৷ (সূরা আ'রাফ £ ৬৫-৭২) 


TT 
ol Sie J Ce Liles EE ya Al lS 
Ei LG EEE ER OES CE 
ere AEN] RES Ray AE TETH LG - SYS Sl Oe 
bo NGL LL Lda OAV LAA SANA 


2 
REA or Hi EES es 


NN 


Rs FA AY FAL 
eI © 
\ 
NAMA ANE LL fg FLA P29 A 
Sits Lei oe L0G 2 Ul AY ier Joa ol 
NARI / A} A x2 eG AS 
Nl. SES TE Use BI SOs sk t £5 


/ i 
EA ADAGE Ss AOAEAA 


/ 


http://IslamiBoi.wordpress.com 


২৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


/ ABS ALA ALS NAAR ‘ / 
LE. POPES TIE AE bh AlLusers OE 
LY Ld Sm Ns MS 494 hh 


Eh 
GAL AA 


€ VA / bs 
Vo, IAL A EATEN EE 
ie dtm ys tes 19450 bs ER AE a 


A 


£/2 2 ADT D/L ASL I AA t BLE LAAT Ap 
Ls ALI Bo S SUL 19355 ASL ULI Bat Eo AS 
2 
A LALGALLA 77a 2, ru rn APIO 
ll CI Colona 2 SY Al CRS [gail 
AA 7 ‘ 
/ Nl Ld LS. AL (PNAS 
y1 Eel aE CEL SL IA ps3 0d fe 


অর্থাৎ-‘আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার 
সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর । তিনি ছাড়] তোমাদের আর কোন ইলাহ নেই । 
তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী । হে আমার সম্প্রদায়! এ জন্যে কোন পারিশ্রমিক আমি 
তোমাদের কাছে চাই না। আমার পারিশ্রমিক তো তারই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। 
তোমরা কি তবুও অনুধান করবে না? হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালকের 
কাছে ক্ষমা চাও । তারপর তার দিকেই ফিরে এস ৷ তিনি তোমাদের জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ 
করবেন এবং আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করে দেবেন। অপরাধী হয়ে তোমরা মুখ 
ফিরিয়ে নিও না। 


তারা বলল, হে হুদ! তুমি আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। তোমার কথায়ই 
আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করার নই । আর আমরা তোমার প্রতি বিশ্বাসী নই । 
আমরা তো এটাই বলি যে, তোমার উপর আমাদের কোন উপাস্যের অশুভ নজর পড়েছে। হুদ 
বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাক যে, আল্লাহ ছাড়া তোমরা আর 
যেসব শরীক বানিয়ে রেখেছ সে সবর্বের সাথে আমার কোন সম্পর্ক নেই । তোমরা সকলে মিলে 
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাও এবং আমাকে মোটেই অবকাশ দিও না । আমি নির্ভর করি 
আল্লাহর উপর, যিনি আমার এবং তোমাদেরও প্রতিপালক । কোন জীব-জস্তু এমন নেই যা তীর 
পূর্ণ নিয়ন্ত্রণে নয়। নিঃসন্দেহে আমার প্রতিপালক সরল পথে আছেন। তারপর তোমরা মুখ 
ফিরিয়ে নিলেও আমি যে পয়গামসহ তোমাদের কাছে প্রেরিত হয়েছিলাম, তা আমি তোমাদের 
কাছে পৌছিয়ে দিয়েছি । এবং আমার প্রতিপালক ভিন্ন কোন সম্পৃদায়কে তোমাদের স্থলাভিষিক্ত 
করবেন। আর তোমরা তার কোনই ক্ষতিসাধন করতে পারবে না। আমার প্রতিপালক নিশ্চয়ই 
সব কিছুর রক্ষণাবেক্ষণকারী । 


পরে যখন আমার ফরমান এসে পৌঁছল, তখন আমি আমার রহমতের দ্বারা হুদকে এবং 
তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম এবং এক কঠিন আযাব থেকে 
তাদেরকে রক্ষা করলাম । এই হল আদ জাতি, তারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী অস্বীকার 
করে এবং তার নবী-রাসূলগণকে অমান্য করেছিল এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৯ 


অনুসরণ করত । এই দুনিয়ায়ও তাদের উপর লানত হয়েছিল । আর তারা কিয়ামতের দিনও 
লা‘নতগ্রস্ত হবে । জেনে রেখ, ‘আদ সম্পৃদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে 
রেখ, ধ্বংসই হলো হুদের সম্প্রদায় আদের পরিণাম । (সূরা হুদ £ ৫০-৬০) 


সূরা ৩ ১০%) এ নূহের জাতির কাহিনী শেষে আল্লাহ বলেন ঃ 


Es APIA A, AA CAA LSM ALA AONANA LA 

sl AR og to 50 TAR 7 ELS 
1 AL / ) 

fA A Lad D 00d ER CH 7D 

0 1 / fel ঢ np WALLA AS 

Yl LEC dso ch a ASG; Ute 108 Isis 

Latta ld ps bs FA tr2t 2 AERIAL 

Mall Sd ‘unr Le TAY Ee 6 G0 ) 


LAS ANIMA 
| 6 of AEE 
7/7 AP AL AAD LOBOS yl 


d A A [4 
ER OIL IEE MS CLS CUPL S Ee NCES EL 


2, LAL GF add A A277 Casta? LOLA 


LS LG LSI LYS AI EEL YN dt Lacs A LU 
oi dD US Ck i A SBLOL A GA St TOS 
St ELS Yo ete BI nai 23 UU 

Sth AE SN 

অর্থাৎ--তারপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই একজনকে 
তাদের প্রতি রাসূল করে পাঠিয়েছিলাম ৷ সে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত কর । তিনি 
ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নেই । তবুও কি তোমরা সাবধান হবে না? তার সমশ্পৃদায়ের 
প্রধানগণ যারা কুফরী করেছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করছিল এবং যাদেয়কে 
আমি পার্থিব জীবনে প্রচুর ভোগ-সম্ভার দান করেছিলাম তারা বলেছিল £ এতো তোমাদের মত 
একজন মানুষই ৷ তোমরা যা খাও, সেও তাই খায়, আর যা তোমরা পান কর, সেও তাই পান 
করে। যদি তোমরা তোমাদেরই মত একজন মানুষের আনুগত্য কর তবে তোমরা অবশ্যই 
ক্ষতিগ্রস্ত হবে। 

সে কি তোমাদের এই প্রতিশ্রুতি দেয় যে, তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও হাড়ে 
পরিণত হয়ে গেলেও তোমাদেরকে পুনরুণ্িত করা হবে? অসম্ভব, তোমাদেরকে যে বিষয়ে " 
প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অসম্ভব । একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি-বীাচি 
এখানেই । আর কখনও আমরা পুনরুথিত হব না। সে তো এমন এক ব্যক্তি, যে আল্লাহ সম্বন্ধে 
মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা কখনই তাকে বিশ্বাস করব না। সে বলল, হে আমার 
প্রতিপালক! আমাকে সাহায্য কর; কারণ এরা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। 


http://IslamiBoi.wordpress.com 


‘ ২৮০ আল -বিদায়া ওয়ান নিহায়া 


আল্লাহ বললেন, অচিরেই এরা অনুতপ্ত হবেই । তারপর সত্য সত্যই এক বিকট আওয়াজ 
তাদেরকে আঘাত করল এবং আমি তাদেরকে তরংগ তাড়িত আবর্জনা সদৃশ করেছিলাম । 
সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্পৃদায় । (সূরা মু‘মিনূুন ৪৩১-৪১) . 

CE oT AHA ek: 


a POET J IEE SHE 
Sls Ca ig git LU 
bos. OES ERD ET] 25 LI bo 
ES ASL ALS 1 PALS el. 
TS CCAS FCA sls dik 
EUs OE Li DL 
হা SIGH BLY iS Sesh 5 KH ts 
PA SL Sos Bln C28 EOE 


eA: Ea 

EE EU TE HEREC EEA CR (আ) 
তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রাসূল ৷ 
অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । আমি এ জন্যে তোমাদের 
কাছে কোন প্রতিদান চাই না। আমার পুরস্কার তো রাব্বুল আলামীনের কাছে আছে। তোমরা 
কি প্রতিটি উচ্চ স্থানেই অর্থহীনভাবে স্মৃতি স্তম্ভ নির্মাণ করছ? আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ 
এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে? আর যখন তোমরা আঘাত হান, তখন তোমরা 
আঘাত হেনে থাক কঠোরভাবে । 

তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । ভয় কর তাকে যিনি তোমাদেরকে 
সেই সৰ কিছুই দিয়েছেন যা তোমরা জান । তিনি তোমাদেরকে দিয়েছেন জস্তু-জানোয়ার, 
সম্তান-সম্ভতি, বাগ-বাগিচা এবং প্রস্রবণ । তোমাদের ব্যাপারে আমি এক মহাদিবসের 
আযাবের আশঙ্কা করছি। তারা জবাব ছিল, তুমি নসীহত কর আর নাই কর, আমাদের জন্যে 
সবই সমান । এসব তো পূর্ববর্তীদেরই স্বভাব। আর আমরা শাস্তিপ্রাপ্ত হবার লোক নই । 
তারপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমরা তাদেরকে ধ্বংস করলাম ৷ নিঃসন্দেহে 
* এতে একটি নিদর্শন রয়েছে। কিন্তু তাদের অধিকাংশ লোকই মুমিন নয়। এবং তোমার 
প্রতিপালক, তিনি তো প্রবল পরাক্রমশালী এবং পরম দয়ালুও ৷ (সুরা শু'আরা £ঃ ১২৩-১৪০) 

তুৱা বাযায়-জায রাজন অ্তাহ্র বদি 


GALA Ad iA 


A / 
i ENE Ee Sd ep EAR CONE L344 Ll 
LCL PL Ft 2 Ale A HMA HEAT 
GGL IPSS. 8d phe I Lil A ssh ct HIE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮১ 
AB LAL 4 pl CARA HUA A ALL LRG ASS IASI rat 
Med > pil OES TEE us ——— 


SILA is S152 Ls Utd agit 

অর্থাৎ-_- আদ সম্পৃদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা অহংকার করত এবং 
বলত আমাদের অপেক্ষা অধিৰু শক্তিশালী আর কে আছে? তারা অশুভ দিনসমূহে কি লক্ষ্য 
করেনি যে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী? আর 
তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করত তারপর আমি তাদের পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক 
শাস্তি;আস্বাদন করানোর জন্যে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝড়ো হাওয়া তাদের উপর পাঠিয়েছিলাম । 
এবং পরকালের আযাব তো এ থেকেও অধিক লাঞ্ছুনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে 
না । (সূরা হা-মীম আস-সাজদা ? ১৫-১৬) 


ALL ALK 2 Ys SAAT LIAL cok 
Sod ba LL MTGE Sl Le ELS 
Pd PA [] 
LEA ASL / ud Z COT ALAS 
Lal a HE GES. Ld Asal Se 
f 
LIAS A A 


CE bs EE Sy BLE Gd Ud OEY unite 


HAR} A 17 
/ 2 4“ oa Pls / Pad yf 2 yi APA 
ROACTNT END : As tl Si 
nt A Nd bb? 2>/2 0 5 ALA UC "7 
/ ERY / Es 

2 Ant A A 7 


অর্থাৎ স্বর্ণ কর, SFE BF EE NCEE 3 
এসেছিল । সে তার আহকাফ বা ৰালুকাময় উচ্চ উপত্যকার অধিবাসী সম্পৃদায়কে এ মর্মে সতর্ক 
করেছিল যে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না । আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ 
দিনের আযাবের আশংকা করছি । তারা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য 
দেৰ-দেৰীদের গেকে লিবুত করতে এসেছ? তুমি কতাবাদী হালে আযাদেরকে যে ব্যালারে ভয় 
দেখাচ্ছ তা নিয়ে আস । 


সে বলল, এর জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে, আমি যাসহ প্রেরিত হয়েছি কেবল তাই 
তোমাদের কাছে প্রচার করি কিন্তু আমি লক্ষ্য করছি, তোমরা একটি মূর্খ সম্পৃদায় । পরে তারা 
যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন তারা বলতে লাগল-_এতো মেঘপুঞ্জ, 
আমাদেরকে বৃষ্টি দিবে। না, বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এতে 
রয়েছে মর্মভ্তুদ শাস্তিবাহী এক ঝড় ৷ তার প্রতিপালকের নির্দেশে সে সবকিছু ধ্বংস করে দেবে। 
তারপর তারা এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইলো না । বস্তুত 
অপরাধী সম্পৃ্দায়কে আমি এমনিভাবে প্রতিফল দিয়ে থাকি । (সূরা আহকাফ $ ২১-২৫) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৬_ 


http://IslamiBoi.wordpress.com 


অর্থাৎ__আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনায়। যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ 
করেছিলাম অকল্যাণকর বায়ু তা যে জিনিসের উপর দিয়েই প্রবাহিত হয়েছিল তাই চূর্ণ-বিচূর্ণ 
করে দিয়েছিল । (সূরা যারিয়াত £ ৪১-৪২) 


সূরা নাজমে আল্লাহর বাণী $ 


AS HALApP AP /ACL LIASL LASS LAALEPLS 


MEL US U2 C320 5443 ll REE LACE GEN 
1 টি LEAL 
EE sl Kasay ALCAN RE 
A / a 


ss 
অর্থাৎ৷প্রথম আদকে তিনিই ধ্বংস করেছেন। এবং ছামুদ সম্প্রদায়কেওঘকাউকেও তিনি 
বাকি রাখেননি । আর তাদের পূর্বে নূহের সম্পৃদায়কেও ৷ ওরা ছিল অতিশয় জালিম ও অবাধ্য । 
উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। ওটাকে আচ্ছন্ন করে নিল কী সর্বগ্রাসী 
শাস্তি! তবে তুমি তোমার প্রতিপালকের কোন্‌ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? (সূরা 
নাজম 8 ৫০-৫৫) 


সূরা কামারে আল্লাহর বাণী $ 
// / 1 LAL AAJ af GE 2? CES AEE 
Dl 
FAS LY dl RAL ANE fwd AL Af 
a 


PARA TETETAAN Es SL Lk 
অর্থাৎ আদ সণ্পৃদায় সত্য প্রত্যাখ্যান করেছিল। ফলে কী কঠোর হয়েছিল আমার শাস্তি 
ও সতর্কবাণী! ওদের উপর আমি প্রেরণ করেছিলাম ঝঞ্রা-বায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে। 
মানুষকে তা উৎখাত করেছিল । উন্মুলিত খেজুর কাণ্ডের মত । কী কঠোর ছিল আমার শাস্তি ও 
সতর্কবাণী! কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য । অতএব, উপদেশ 
গ্রহণকারী কেউ আছে কি? (সূরা কামার £ ১৮-২২) 
সূরা আল-হাক্ধায় আল্লাহর বাণী ৪ 
JUL tele USE VR UT? 
L rt ad aE AE bt 1A Et ASI GAL dt 
4 J Ue PER AAT AACS oll 
ar TALE 
অর্থাৎ--আর ‘আদ সম্পৃদায়, ওদের ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্রা-বায়ু দ্বারা যা 
তিনি ওদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে ৷ তখন (উক্ত 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৩ 
সম্পৃদায়) দেখতে পেতে ওরা সেখানে লুটিয়ে পড়ে রয়েছে সারশূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের মত । 
এরপর ওদের কাউকে তুমি বিদ্যমান দেখতে পাও কি? (সূরা আল-হাক্কাহ £ ৬-৯) 

সুরা আল-ফাজরে আল্লাহর বাণী ঃ 


RAS AAPA / TRAEAA 


Ul STH LA at 6 tl | GLI IG HS 


/ 


ATA A A 
EN as SSE535 . 0 LL at Sot LS Alls 
/ # 
REE CC FLAP SULA Ut 135K. Sl 2 3 A Sti 
/ 
/ 
LLL ds Ey ile 


অর্থাৎ--তুমি কি লক্ষ্য করনি, SEATS 0 Con: 
করেছিলেন--যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের? যার সমতুল্য কোন দেশে নির্মিত হয়নি, 
এবং ছামূদের প্রতি-_যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করেছিল এবং বহু সৈন্য 
শিবিরের অধিপতি ফিরআউনের প্রতি--যারা দেশে সীমালংঘন করেছিল এবং সেখানে প্রচুর 
অশান্তি সৃষ্টি করেছিল । এরপর তোমার প্রতিপালক ওদের উপর শাস্তির কশাঘাত হানলেন । 
তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন ৷ (সূরা আল-ফাজর £ ৭-১৪) 

এসব কাহিনী আমরা আমাদের তাফসীর গ্রন্থে সংশ্লিষ্ট স্থানসমূহে বিশদভাবে আলোচনা 
করেছি । আদ জাতির আলোচনা কুরআন মজীদের সূরা বারাআত, সূরা ইবরাহীম, সূরা ফুরকান, 
সূরা আনকাবূত, সূরা সা‘দ ও সূরা কাফে করা হয়েছে। এ সকল স্থানের সামগ্রিক আলোচনার 
সাথে অন্যান্য এঁতিহাসিক তথ্য মিলিয়ে আমরা এখানে আলোচনা করব । পূর্বেই বলা হয়েছে 
যে, আদ জাতিই নূহ (আ)-এর প্রাবনের পরে সর্বপ্রথম মূর্তিপূজার সূচনা করে। তাদের সম্পর্কে 
আল্লাহর বাণী ৪ 

EEG SEA Co oe $s MRE 151, 

অর্থাৎ--এ কথা স্বরণ কর যে, নূহের সম্প্রদায়ের পরে আল্মাহ তোমাদেরকে তাদের 
স্থলাতিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়বে অধিক শক্তি দান করেছেন। অর্থাৎ সমসাময়িক 
কালে তারাই ছিল দৈহিত গঠন ও শক্তিতে শ্রেষ্ঠ ৷ 


সূরা মুমিনুনে আল্লাহ বলেন 8 . 5441 633 a ELE 
অর্থাৎ__তারপর আমি অন্য এক সম্প্দায় সৃষ্টি করলাম । (সূরা মুমিনুন ৪ ৩১) 
সঠিক মতানুসারে এরা হল হুদ (আ)-এর সম্পৃদায় । তবে অন্যরা বলেন, এরা ছামূদ 
জাতি ৷ প্রমাণস্বরূপ তারা কুরআনের এ আয়াত পেশ করেন ঃ 
LEE rd AY ZA DD IIASA 
+ i 3 En-adlsoes lb 
EE UE 8 EE CO MIE HO HED sh GENE 
শুকনো ঘাসের মত করে দিলাম । এখানে তাদের বক্তব্য হল, যে জাতিকে বিকট শব্দের দ্বারা 
ধ্বংস করা হয়েছিল, LS DEAE 2 মৰে আদ জাতি 


LAL A ALA Lls 


http://IslamiBoi.wordpress.com 


২৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ--_-আদ জাতিকে ভয়াবহ প্রচণ্ড ঝঞরা-বায়ু দ্বারা ধ্বংস করা হয়। তাদের এ ব্যাখ্যা 
গ্রহণ করার পরও বলা যেতে পারে যে, আদ জাতির উপর বিকট শব্দ ও প্রচণ্ড ৰায়ু উভয় প্রকার 
আযাবই অবতীর্ণ হয়েছিল, যেমন মাদয়ানবাসী তথা আইকার অধিবাসীদের উপর বিভিন্ন প্রকার 
আযাব পতিত হয়েছিল । আর এ বিষয়ে কোন মতপার্থক্য নেই যে, আদ জাতি ছিল ছামূদ 
জাতির পূর্বসুরি । 

মোটকথা, আদ সম্পদায় ছিল একটি অত্যাচারী কাফির, বিদ্বেষী, দান্তিক ও মূর্তিপূজারী 
আরব গোষ্ঠী । আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে তাদের নিকট রাসূলরূপে প্রেরণ করেন। 
তিনি তাদেরকে নিষ্ঠার সাথে এক আল্লাহর ইবাদত করার প্রতি আহ্বান জানান কিন্তু তারা 
তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং তার বিরুদ্ধাচার করে এবং তাকে হেয়প্রতিপন্নব করে। 
ফলে, প্রবল পরাক্রমশালী আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেন। নবী যখন তাদেরকে 
ক্ষমা প্রার্থনা করতে এবং এক আল্লাহর ইবাদত করতে বলেন এবং উদুদ্ধ করেন, এর দ্বারা 
ইহকাল ও পরকালে পুরস্কার পাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিরুদ্ধাচরণে দুনিয়া ও আখিরাতে 
শান্তি ভোগের ব্যাপারে সতর্ক করে দেন তবন ঃ 

ATLL LA 2/74 


IE s 5d Sod 321 S35 SL du 


সাপ্পাযর কাকির অর্দরিযা বলল, আমরা রো জখাছিতুরি নির্বোধ অর্বাৎ আসা মে লব 
মূর্তির পূজা করি তার স্থলে তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করছ তা নির্বুদ্ধিতা ছাড়া আর 
কিছু নয় । আমরা এদের থেকে সাহায্য ও রুটি-রুজির আশা করি । তা ছাড়া তোমার রাসূল 
bal Bo BLL SAA PLA dle 


AAR ‘ 


bad 2S bn Id UAL Gol 5 UI 

হে আমার সম্প্রদায়! আমি নির্বোধ নই, ‘বরং আমি রাব্বুল আলামীনের প্রেরিত রাসূল অর্থাৎ 
তোমরা যে ধারণা ও বিশ্বাস নিয়ে বসে আছ ব্যাপারটা ঠিক তা নয় । 
el II i, 

(আমি আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌহিয়ে দিচ্ছি আর আমি তোমাদের 
একজন বিশ্বস্ত হিতাকাজ্কী । (৭ আ‘রাফ £ ৬৬-৬৮) ৷ বার্তা পৌছানোর মধ্যে মিথ্যা বলার 
অবকাশ নেই, এক্ষেত্রে মূল বার্তায় ত্রাস-বৃদ্ধি করার কোন সুযোগ নেই । 

তা ছাড়া কোন বার্তার ভাষা হয়ে থাকে প্রাঞ্জল, সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থ জ্ঞাপক ৷ যা হয়ে 
থাকে দ্যর্থহীন ও পরস্পর বিরোধিতা মুক্ত । বিতর্কের অবকাশ সেখানে থাকে না । এভাবে 
আল্লাহর বার্তা পৌছে দেয়ার পরও তিনি নিজ জাতিকে সদুপদেশ দেন, তাদের প্রতি করুণা 
প্রদর্শন করেন, তাদের সৎপথ প্রাপ্তির জন্যে তীব্র আকাঙ্ক্ষা পোষণ করেন। তিনি তার এ 
কাজের জন্যে তাদের থেকে কোন বিনিময় বা পারিশ্রমিক কামনা করেননি । বরং তিনি দাওয়াতী 
কাজে ও উপদেশ বিতরণে একনিষ্ঠ ও অত্যন্ত আস্তরিক ছিলেন । তিনি কেবল তার প্রেরণকারী 
মাওলার কাছেই পুরস্কারের আশা করতেন, কেননা দুনিয়া ও আখিরাতের সর্ব প্রকার মঙ্গল 
তীরই হাতে ঃ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৫ 


54 ee LA lL ALLS si I 
bls 

নবী বলল, হে আমার সম্পৃদায়! তোমাদের নিকট থেকে আমি কোন বিনিময় চাই না। 
আমার পুরস্কার তো রয়েছে তারই কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও 
অনুধাবন করবে না? (সূরা হুদ £ ৫১) 

অর্থাৎ তোমাদের কি এতটুকু বিবেক-বুদ্ধি নেই যার দ্বারা ভাল-মন্দের পার্থক্য নির্ণয় করতে 
পার এবং এ কথা বুঝতে সক্ষম হও যে, আমি তোমাদের এমন এক সুস্পষ্ট সত্যের দিকে 
আহ্বান করছি তোমাদের স্বভাবধর্মই যার সত্যতার সাক্ষ্যবহ। এটাই সেই সত্য দীন যা আল্লাহ 
ইতিপূর্বে নূহের মাধ্যমে পাঠিয়েছিলেন এবং এর বিরোধিতাকারীদের খতম করে দিয়েছিলেন। 
আর এখন আমি তোমাদেরকে সেদিকেই আহ্বান করছি এবং এর বিনিময়ে তোমাদের থেকে 
কিছুই চাই না, বত কহযণ অৰ্ল্যাদ্রে মলক আল্লাহ্র কাছেই এর শরজারের হক্াধা নামি 
HEC SORA 


SA 2241 EES UN [বে ALA oo EE 


ALS IRS ASSIA 


‘us 2, 

অনুসরণ কর তাদের যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না, আর যারা 
হিদায়াতপ্রাপ্ত। আমি কেন সেই সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এবং যার 
bd SUR MO No UNE A 


{ 2 and 4 Ce 
EE sts Se spl SU ট EN on 
NE PE 


et El EU lL OS bt eg UY 

হে হুদ! তুমি আমাদের কাছে কোন সুপ অ্রমাণ নিয়ে জাসিমি, তের সুখের কথারই 
আমরা আমাদের উপাস্য দেব-দেবীকে পরিত্যাগ করতে পারি না। আমরা তো তোমাকে 
' বিশ্বাসই করি না। আমরা তো এটাই বলি যে, তোমার উপর আমাদের কোন উপাস্যের অশুভ 
দৃষ্টি পড়েছে। (সূরা হুদ £ ৫৩) 

তারা বলত, হে হুদ! তুমি তো এমন অলৌকিক কিছু নিয়ে আসনি, যা তোমার দাবির 
সত্যতার সপক্ষে সাক্ষ্য বহন করে। আর বিনা প্রমাণে আমরা কেবল তোমার মুখের কথায় 
আমাদের দেব-দেবীর উপাসনা ত্যাগ করব না। আমাদের ধারণা হচ্ছে, তুমি পাগল হয়ে গেছ, 
অর্থাৎ আমাদের কোন উপাস্য তোমার উপর ক্রুদ্ধ হওয়ায় তোমার জ্ঞান-বুদ্ধি লোপ পেয়ে গেছে 
এবং এ কারণে তুমি পাগল হয়ে গেছ । তাদের উত্তরে নবী বললেন ৪ 

EIS oh Sa ISO Ee RELEASE sl Lets 


Ad 2406 0 


OSE 


http://IslamiBoi.wordpress.com 


২৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাক যে, আল্লাহ ব্যতীত তোমরা আর 
যা কিছুকে আল্লাহর শরীক কর, সে সবের সাথে আমার কোন সম্পর্ক নেই । অতঃপর সকলে 
মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর এবং আমাকে কোনরূপ অবকাশ দিও না । (সূরা হুদ ৪ ৫৫) 


এটা নবীর পক্ষ থেকে তার সম্পদায়ের প্রতি চ্যালেঞ্জস্বরূপ । তাদের দেব-দেবী থেকে 
নিজেকে সম্পর্কহীন রাখার চূড়ান্ত ঘোষণা ও দেব-দেবীর অসারতা প্রতিপন্নকারী উক্তি । তিনি 
বলছেন, এসব দেব-দেবী না কোন উপকার করতে পারে, না কোন ক্ষতি; জড় পদার্থ ছাড়া 
ওগুলো আর কিছুই নয়, হুকুম একমাত্র আল্লাহর চলে এবং তিনিই সব কাজের নিয়ন্তা । তোমরা 
যা বিশ্বাস কর, ওরাই গাহায্য-উপকার করে ওরাই ক্ষতি সাধন করে--এ ব্রাসের সাথে 
আমার কোন সম্পর্ক নেই আমি এগুলোকে অভিসম্পাত দেই। ০,3: LES IES int 
iE EIS EN SS SNOT SEG ET NES EET 
পার । এ ব্যাপারে এক মুহূর্তও আমাকে অবকাশ দিও না; কেননা আমি তোমাদের কোন পরোয়া 
AoA UNG oe PRL AIL A Ad 
্ 
Satoh ৰ BN Ss USS OT st LEY 
# 4 ff 
EY Lie 2S 
‘আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমার রব, তোমাদেরও রব, এমন কোন প্রাণী 
নেই যে তার পূর্ণ নিয়ন্ত্রণাধীন নয়। বস্তুত আমার প্রতিপালকই সরল সঠিক পথে আছেন’ 


অর্থাৎ আমার ভরসা একমাত্র আল্লাহরই উপর । তার নিকটই আমি সাহায্যপ্রার্থী, তার উপর 
আমার পূর্ণ আস্থা রয়েছে। যে ব্যক্তি তার কাছে শরণ নেয়, তাকে তিনি ধ্বংস হতে দেন না। 
তাকে ছাড়া কোন সৃষ্টির পরোয়া আমি করি না, তিনি ছাড়া অন্য কারও উপর আমি নির্ভর করি 
না। তিনি ছাড়া কারও ইবীদতও আমি করি না। এই একটি মাত্র বাক্যই এ ব্যাপারে অকাট্য 
দলীল যে, হযরত হুদ (আ) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল । আর তীর কওমের লোকেরা ভ্রান্তি ও 
মূর্খতার বেড়াজালে আবদ্ধ হয়ে আল্লাহকে বাদ দিয়ে দেব-দেবীর পূজা করত । তারা নবীর 
বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারেনি। এটা তার আনীত দীনের সত্যতার ও বিরোধীদের মত ও 
KEE ULE OFLA 


AL 2nd ar 

OEY ARE 52k 
চী A 
IIE Sl 
হে আমার সম্প্রদায়! আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শনাবলী দ্বারা আমার উপদেশদান 
তোমাদের নিকট যদি দুঃসহ হয়ে গিয়ে থাকে, তা হলে আমি তো আল্লাহর উপরই নির্ভর করি । 
তোমরা যাদেরকে শরীক করেছ তাদেরসহ তোমাদের কর্তব্য স্থির কর ৷ পরে যেন কর্তব্য 
বিষয়ে তোমাদের কোন সংশয় না থাকে । আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিম্পন্ন করে ফেল এবং 

আমাকে অবকাশ দিও না । (সূরা ইউনুস £ ৭১) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৭ 


ভরত হর হম বায দা) তণয় শদেছরে। 
FE E33 Ls SKS 4 AE 
Pe sft re hls Gs LEER A ORT Ea 
iS dr. [ES G Ltt pe IL dh 
ES NT 
lO Ee si all TN Att lis. IE 
Ht IC 


আমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরীক কর তাকে আমি ভয় 
করি না । সব কিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত । তবে কি তোমরা অবধান করবে না? 
তোমরা যাকে আল্লাহর শরীক কর আমি তাকে কেমন করে ভয় করব, অথচ তোমরা আল্লাহর 
শরীক করতে ভয় কর না-_ যে বিষয়ে তিনি তোমাদেরকে কোন সনদ দেননি? সুতরাং যদি 
তোমরা জান তবে বল, দুই দলের মধ্যে কোন্‌ দল নিরাপত্তা লাভের অধিকারী ৷ যারা ঈমান 
এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য, তারাই 
সৎপথ প্রাপ্ত । এবং এটা আগের যুক্তিপ্রমাণ যা ইবরাহীমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের 
মুকাবিলায়, যাকে ইচ্ছে মর্যাদায় আমি উন্নীত করি; তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী ৷ (সূরা 
আন্আম £৪ ৮০-৮৩) " 


APLAR 2027 npsd 
A 135453 oe) SX OC oad Sadr UG 
PHA 
EAR A 228d pp FPN? 94/% 

RR BUG EE GYRE Eft SSL hs IAC is ls 
lod TY ae LD ADD EE / / EA 
| 51S ECE | NA Le 
LS rd fret kliy sel bl. uP Ls 
2/749 20 7 IF ad AD, ab 
EE SSL CUS Gy SI I) 


তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরী করেছিল এবং আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার 
করেছিল এবং যাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ-সম্তার, তারা বলেছিল, 
এতো তোমাদের মত একজন মানুষই; তোমরা যা খাও, সে তো তাই খায় এবং তোমরা যা পান 
কর, সেও তাই পান করে। যদি তোমরা তোমাদেরই মত একজন মানুষের আনুগত্য কর তবে 
তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয়-_-তোমাদের মৃত্যু হলে 
এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে গেলেও তোমাদেরকে পুনরর্ণথ্থত করা হবে। (সূরা 


মুমিনুন £৪ ৩৩-৩৫) 


http://IslamiBoi.wordpress.com 


২৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


একজন মানুষকে আল্লাহ রাসূলর্ূপে পাঠাবেন এটা তাদের কাছে অযৌক্তিক মনে হত । 
প্রাচীন ও আধুনিক যুগের অনেক মূর্খ কাফির এ যুক্তিই উপস্থাপন করেছে। যেমন আল্লাহ 
তা'আলা বলেন £৪ s 
Al nl AJA PA SF a 


Jal 5 SEES Ja} lf CI GEL alt 58 
মানুষের জন্য এটা কি আশ্চর্যের বিষয় যে, আমি তাদেরই একজনের কাছে ওহী প্রেরণ 
করেছি এ মর্মে মে ভুমি সতর্ক কর! (সূরা ইউনুস £৪ ২) এবং আল্লাহর বাণী ঃ 
Hel VIG (TRA AES LT GLE 
AEE bh SAREE ih SB IIL 
FELL dn stele 
যখন তাদের কাছে আসে পথনির্দেশ তখন লোকদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে 
তাদের এ উক্তি, আল্লাহ কি মানুষকেই রাসূল করে পাঠিয়েছেন? বল, ফেরেশতাগণ যদি নিশ্চিন্ত 
হয়ে পৃথিবীতে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে ফেরেশতাই তাদের নিকট রাসূল করে 
পাঠাতাম । (সুয়া বমী ইসরাঈল £ ৯৪-৯৫) 
অলজাতা হা) লো গালজিলেন | 
SEA LS AES, SLL 
Pot ne LR aes aR FE তোমাদের প্রতিপালকের কাছ 
থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে। (সূরা আ'রাফ £$ 
৬৩) 


Li. 


wf 3 kXEE BRET rab / A 
PUCCIO HOPE EE HELE LIGA 


/ 
(ot PA Dp. 7 


CER TEP MPR ETN 


সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে, তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও 
হাড়ে পরিণত হলেও তোমাদেরকে পুনরুথ্িত করা হবে? অসম্ভব, তোমাদেরকে যে বিষয়ে 
প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অসম্ভব । একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন । আমরা মরি-বাচি 
এখানেই এবং আমরা পুনরুথিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা 
উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করার পাত্র নই ৷ সে বলল, হে আমার প্রতিপালক! 
আমাকে সাহায্য কর; কারণ ওরা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে৷ (সূরা মুমিনুন £ ৩৫-৩৯) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৯ 


পুনরুথানকে তারা অযৌক্তিক মনে করত এবং মরে যাওয়ার পর দেহ মাটি ও হাড়ে 
পরিণত হয়ে গেলে সেই দেহ যে পুনর্গঠিত হতে পারে, তা তাদের বিশ্বাস হত না। এ কথাকে 
তারা অসম্ভব বলে বিশ্বাস করত । তাদের মতে, মরা-বাচা যা কিছু তা এই দুনিয়ার জীবনেই, 
এর পর আর কোন জীবন নেই ৷ এখানে এক প্রজন্য মারা যাবে, অন্য প্রজন্ম আসবে । সৃষ্টিধারা 
এভাবেই চলতে থাকবে । এটা হল নাস্তিকদের বিশ্বাস । যেমন ধর্মের অপব্যাখ্যাকারী অনেক 
মূৰ্খলোক বলে থাকে যে, মাতৃগর্ভ বের করে দেয় এবং পৃথিবী গ্রাস করে নেয় । 

পক্ষান্তরে পুনর্জন্মবাদীরা বিশ্বাস করে যে, তারা মৃত্যুর পর তিন হাজার .এক বছর পর 
আবার এই জগতেই ফিরে আসবে এ সব ধারণাই অমূলক, কুফরী, মূর্খতা, ভ্রান্ত ও ভিত্তিহীন । 
এর কোন দলীল-প্রমাণ বা যুক্তি নেই । আদম (আ)-এর সন্তানদের মধ্যকার মূর্খ, জ্ঞানহীন, 
কাফির, অনাচারী লোকরাই এ জাতীয় আকীদা পোষণ করে থাকে। আল্লাহর বাণী ৪ 


AR 1B pip BANA AL fad ARYL Andel ty 


ISL LSI BNL SIs Y SANE all ial 3 


LSA LAO? 
‘ue AL 


EEO "EOE NEE যারা পরকালে বিশ্বাস করে না. তাদের মন যেন 
তার প্রতি অনুরাগী হয় এবং ওতে যৈন তারা পরিতৃষ্ট হয় আর তারা যে অপকর্ম করে তারা যেন 
তাই করতে থাকে ৷ (সূরা আন‘আম £৪ ১১৩) 

তাদেরকে উপদেশ হিসেবে আল্লাহ বলেন ৫ 


LAPILSLOBGS LAL BLP LRELELUIT AL AKLA 
SILESIA ODES CSUN Gis 


“তোমরা কি প্রতিটি উচ্চস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ নিরর্থক? আর .তোমরা প্রাসাদ নির্মাণ 
করছ এ মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে?” (সূরা শু'আরা £ ১২৮-১২৯) 

অর্থাৎ তোমরা প্রতিটি উঁচু স্থানে বিরাট বিরাট প্রাসাদোপম সৌধ নির্মাণ করে থাক অথচ 
বসবাসের জন্যে এসব আড়ম্বরের কোনই প্রয়োজন নেই ৷ যেহেতু তারা সবাই তাবুতে বসবাস 
দারা অদি 


ALD 2 (07 nl 0 Ja wet 


Ul SEO i uh 0S Ilda ASA 
+ Ll 
অর্থাৎ- তুমি কি দেখনি তোমার প্রতিপালক কি করেছিলেন? আদ বংশের ইরাম গোত্রের 
প্রতি, যারা অধিকারী ছিল স্তম্ভ বিশিষ্ট সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য কোন দেশে নির্মিত হয়নি ৷ 
(সূরা ফাজর ৪ ৬-৮) 
অতএব, দেখা যাচ্ছে 'আদে-ইরাম-ই হল আদে উলা--যারা স্তম্ভের উপর নির্মিত তাবুসমূহে 
বসবাস করত । যাদের ধারণা, ইরাম স্বর্ণ-রৌপ্য নির্মিত একটি ভ্রাম্যমাণ শহর যা 
দেশ-দেশান্তরে স্থানান্তরিত হয়, তাদের বক্তব্য ভুল ও ভিত্তিহীন । আল্লাহর বাণী £ nt 
U০5 এর মধ্যে SU, অর্থ-কেউ বলেছেন প্রাসাদ; কেউ বলেছেন গোসলখানার গন্জ: 
কেউ বলেছেন জলাধার । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৭ 


http://IslamiBoi.wordpress.com 


২৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 

VES SL, Tinie 62 yj JE LE 

oe ~ / 7 / / (I / 

GUST ei To Le CI Us Se J 
PEE PE BEE UE EE HO TOE 2 TON তোমরা আল্লাহকে ভয় 


কর এবং আমার আনুগত্য কর। ভয় কর তাঁকে যিনি তোমাদেরকে দিয়েছেন ওসব, যা তোমরা 
জ্ঞাত রয়েছ । তোমাদেরকে দিয়েছেন গবাদি পশু এবং সন্তান-সন্ততি, উদ্যানরাজি ও 
প্রস্ববণসমূহ; আমি তোমাদের জন্যে আশংকা করি মহা দিবসের শাস্তি । (সূরা শু'আরা ঃ 
১৩০-১৩৫) 


তারা আরো বলেছিল ঃ 
7 AY / 


Cede Addl L (d/ 
Css CH TIN LK IE 


তারা বলল, তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছ যে, আমরা যেন শুধু আল্লাহর 
ইবাদত করি এবং আমাদের পূর্ব-পুরুষগণ যার ইবাদত করত তা বর্জন করি? সুতরাং তুমি 
সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এস অর্থাৎ তোমার প্রতিশ্রুত শাস্তি নিয়ে 
এস । (সুরা আ'রাফ ৪ ৭০) 

কেননা আমরা তোমার উপর ঈমান আনি না। তোমার আনুগত্য করব না এবং তোমাকে 
সত্য বলে বিশ্বাসও করি না। তারা বলল ঃ 
EO EET ES A TEE AEN 


[A D/A 
LE LAU nl 
/ [A 


অর্থাৎ তুমি উপদেশ দাও বা নাই দাও, আমাদের ক্ষেত্রে সবই সমান । এসব কথাবার্ত 
তো পূর্ববর্তী লোকদের অভ্যাস ছাড়া ভিন্ন কিছু নয় । আর আমরা শাস্তি পাবার যোগ্য নই । 

= শব্দটিকে এখানে অন্য কিরাআাত অনুযায়ী যবর যোগে 515 পড়া হয়ে থাকে, তখন 
তার অর্থ হবে 5১531 অর্থাৎ মনগড়া ব্যাপার--যা তুমি নিয়ে এসেছ তা পূর্ববর্তী কিতাব 
থেকে ধার করা । বেশ ক’জন সাহাবী ও তাবেয়ী এরূপ তাফসীর করেছেন। পক্ষান্তরে, প্রসিদ্ধ 
কিরাআত মতে £ ও J -এর উপর পেশ দিয়ে 515 পড়লে তার অর্থ হবে দীন । অর্থাৎ যে 
দীনের উপর আমরা আছি তা আমাদের বাপ-দাদা ও পূর্ব-পুর্ুষদেরই দীন; এ দীন আমরা ত্যাগ 
করব না। এতে কোন পরিবর্তন আনুব না। এর উপরই অটল অবিচল থাকব । এখানে উভয় 
কিরাআতই তাদের সেই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যাতে তারা বলেছে যে, আমরা শাস্তি 


LOMAS ALAS DI OL LOG ALOSOAD ALAS ILLS 
sl 0 EE HAD Lat 3 29 2 Fe 9 


> ut ks CE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯১ 


সে বলল, তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের জন্য নির্ধারিত হয়েই 
ত্ছে; তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতকগুলো নাম সম্পর্কে যা 
তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ সৃষ্টি করেছ এবং যে সম্পর্কে আল্লাহ কোন সনদ পাঠান নি? 
সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি । (সূরা আ'রাফ £ ৭১) 

অর্থাৎ এ জাতীয় কথার কারণে তোমরা আল্লাহর শাস্তি ও ক্রোধের পাত্র হয়ে গিয়েছ; এক 
ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের মুকাবিলায় তোমরা সেই সব মূর্তির পূজা করছ, যা তোমরা 
নিজেদের হাতে তৈরি করে নামকরণ করেছ- ইলাহ্‌ বলে আখ্যায়িত করেছ । আর তোমাদের 
পূর্ব-পুরুষরাও এই কর্মই করেছে। তোমাদের এরূপ কর্মের কোন দলীল বা ভিত্তি নেই । সুতরাং 
হক কথা শুনতে ও মানতে যখন অস্বীকার করছ এবং বাতিলের উপর অটল থাকার সিদ্ধান্ত 
নিয়েছ, আর আমার সতর্ক করা না করা যখন সমান হয়ে গেছে, তা হলে এখন তোমরা আল্লাহর 
আযাব ও শান্তির অপেক্ষায় থাক যা, ঠেকানোর শক্তি কারও নেই । আল্লাহর বানী ঃ 


1/ C / 7 
EAE sl EE EEE; 4% Li EEL AE 


EA en eat nl HSA REEL 

লে বলর 7: জয়ার প্রতিগারক। আমাকে সাহযা বর কারন, "তারা জামাকে দিঘ্যাবাদী 

বলে । আল্লাহ বললেন, অচিরেই তারা অবশ্যই অনুতপ্ত হবে। তারপর সত্যি সত্যিই এক বিকট 

আওয়াজ তাদেরকে আঘাত করল । আর আমি তাদেরকে তরংগ-তাড়িত আবর্জনায় পরিণত 
করে দিলাম । সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্পনদায় । (সূরা মু’মিনুন £ ৩৯-৪১) 


আল্লাহর বাণী £ 
/ IAL A LIP {AS LLG LAG ALD LALA Ladd 
oe RON ONE 
2d dl wl? w ZA ie ri 
lly es ee: i a IE Stay 
/ 
CAA Vv (A Ee i bf 2 A 
ee dl 
ad bt LRRD 553 {/ Le Et fen {2 AL 
A A 718% v 
LAL LAL HULL ML ‘2 AD ea ARAN 
ahs SL dnie ir ld de 28 lies 
A 
- (LA APR 


অর্থাৎ__ওরা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেব-দেবীর পূজা থেঁকে নিবৃত্ত 
করতে এসেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে এস! সে বলল, এর 
জ্ঞান তো কেবল আল্লাহর নিকট আছে। আমি যা সহ প্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের 
নিকট প্রচার করি। কিন্তু আমি দেখছি, তোমরা এক মৃঢ় সম্পৃদায় । তারপর যখন ওদের 
উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন ওরা বলতে লাগল, এতো মেঘ । আমাদেরকে বৃষ্টি 
দেবে। (হুদ বলল) বরং এটা তাই যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এতে রয়েছে এক 
ঝড় মৰ্মভুদ শাপস্তিবহ । আল্লাহর নির্দেশে এটা সবকিছু ধ্বংস করে দেবে। তারপর তাদের 


ত 


http://IslamiBoi.wordpress.com 


২৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পরিণাম হল এই যে, ওদের বসতিগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। অপরাধী 
সম্পৃদায়কে আমি এমনিভাবে প্রতিফল দিয়ে থাকি । (সূরা আহকাফ £ ২২-২৫) । 

আদ জাতির ধ্বংসের সংবাদ আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, যার 
সংক্ষিপ্ত ও বিস্তারিত বিবরণ আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। যেমন আল্লাহর বাণী ৪ 


1/7 Lath MPOL 2 LE i (0 fart 
UG EAL 3 SU Lf LLG P LE SE ANTE 
/ 


l CE ee 

এৱ পর তাকে ও তার সংগীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করেছিলাম, আর আমার 
নিদৰ্শনকে যারা প্রত্যাখ্যান করেছিল আর যারা মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম । 
(সূরা আ'রাফ 8 ৭২) 


বহতা বে : 

NI Lala - / 2/07 2? Lape 7 AANA 
At EE LED LL SEL EAMG MSL EEL CLM UL ES 
PEA CY LAA APL L GL LRA A 
JAR ff de sli les ie 33 Bale Sle 5 
LRAIDUTAD LA ‘A LOAD AL, 1D nd / 
%yl ALG esas Lil RANA AREAL el 
A PE 73 0 Ra 8 / 

A bb fT 
58 64 sO x24 4 OE Isle 

/ 


যখন আমার নির্দেশ আসল তখন আমি হৃদ ও তার সংগে যারা ঈমান এনেছিল তাদেরকে 
আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম তাদেরকে কঠিন শাস্তি থেকে । এই আদ জাতি 
তাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তার রাসূলগণকে এবং 
. ওরা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করত । এই দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল 
লা’নতগ্রস্ত এবং লা‘নতগ্রস্ত হবে তারা কিয়ামতের দিনেও ৷ জেনে রেখ! আদ সম্পৃদায় তাদের 
প্রতিপালককে অস্বীকার করেছিল।.জেনে রেখ, ধ্বংসই হল হুদের সম্পৃদায় আদের পরিণাম । 
(সূরা হুদ £৪ ৫৮-৬০) 
oe 
JU eal (ds Ee A ESE AC IAL LAE 
SE ne NER 
তাদেরকে তরংগ-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম । (সূরা মু’মিনুন £ ৪১) 


আল্লাহ বলেন ৪ 
lp / ASAD AD OhD ‘ৰ PLY / FA TO CE ALE 
fio a CE | LY dls gv aalSIA 
LS EL ASS Ly L 0 | 
Le bbs 4 0 


EE EEE UH NS TET © ET HS EEE 
নিশ্চয় এ ঘটনার মধ্যে রয়েছে নিদর্শন__উপদেশ ৷ তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। আর 
তোমার প্রতিপালকই অত্যধিক পরাক্রমশালী, দয়াময় । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৩ 
আদ জাতির ধ্বংসের DS PAS 


- b&b G / AL 
ALE Gn dk PEL oO 
j x 
A AZALAL A 
AIL IX 
~~ lic Lt Np, HREM 


EET ARG HE তন বলল, এই তো 
মেঘ, আমাদের বৃষ্টি দান করবে। না, বরং ওটা তৌ তাই যা তোমরা ভ্বরাখিত করতে চেয়েছ। 
এ একটা রাঞ্রা-বায়ু, যার মধ্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি । (৪৬ আহকাফ ৪ ২৪) এটা ছিল 
তাদের প্রতি.আযাবের সূচনা । তারা দীর্ঘ দিন খরাখস্ত ও দুর্ভিক্ষকবলিত ছিল এবং বৃষ্টির জন্যে 
অধীর হয়ে উঠেছিল। এমন এক পরিস্থিতিতে হঠাৎ আকাশের কোণে মেঘ দেখতে পেল । মনে 
করল-_এই তো রহমতের বৃষ্টি আসছে। বস্তুত তা ছিল আযাবের বৃষ্টি । আল্লাহ জানালেন ঃ 
{212% U০ 9% {4 (অৰ্থাৎ এতো তাই যা তোমা তুয়াৰিত করতে চেয়েছ।) অৰ্থাৎ 
শাস্তি আপতিত হওয়ার বিষয় । যেহেতু তারা বলেছিল LES CE SG 

- £43541) (ভৃমি যার ওয়াদা করছ তা নিয়ে আস, যর্দি সত্যবাদী হও ।) (৪৬ আহকাফ 
২৪) এ জাতীয় আয়াত সূরা আ‘রাফেও আছে। 

এ আয়াতের তাফসীরে মুফাসসিরগণ ও অন্যান্য লেখক ইমাম মুহাম্মদ ইবন ইসহাক ইবন 
যাশ্শারের বর্ণিত একটি ঘটনা উল্লেখ করেছেন । ঘটনাটি এই $ হুদ (আ)-এর কওমের 
লোকেরা ঈমান.এহণে অস্বীকৃতি জানিয়ে যখন কুফরীর উপর দৃঢ় হয়ে থাকল, তখন আল্লাহ,তিন 
বছর যাবত তাদের উপর বৃষ্টিপাত বন্ধ রাখেন । ফলে তারা দুর্ভিক্ষের কবলে পতিত তহুয়। এ 
সময়ের নিয়ম ছিল যখন দুর্ভিক্ষ দেখা দিত, তখন ঢারা মুক্তির জন্যে আল্লাহর নিকট দু'আ. 
করত এবং তা করা হত আল্লাহর ঘরের নিকট হারম শরীফে ৷ সে যুগের মানুষের নিকট এটা 
ছিল একটি সুবিদিত রেওয়াজ । তখন, সেখানে আমালিক জাতি বাস.করত_। আমালিকরা হল 
আমলীক ইব্‌ন লাওজ ইব্‌ন সাম ইব্‌ন নূহ (অ!)-এর বংশধর ৷ সেকালে তাদের সর্দার ছিল 
মু‘আবিয়া ইব্ন-বকর । মু‘আবিয়ার মা ছিলেন আদ গোত্র সম্ভূত । তার নাম ছিল জালহায়া বিন্ত 

আদ সম্পৃদায়ের লোকেরা প্রায় সত্তরজনের একটি দলকে বৃষ্টির্ন জন্যে প্রার্থনা করতে হারম 
‘শরীফে পাঠায় । মক্কার উপকণ্ঠে মু'আবিয়া ইব্‌ন বকরের বাড়িতে গিয়ে তারা ওঠে । মু*আবিয়াও 
তাদেরকে আতিথ্য দেন ।.তারা সেখ্ধানে এক মাস অবস্থান করে। সেখানে তায়া' মদ পান করত 
ও মু'আবিয়ার দুই গায়িকার গান শুনত ৷ নিজেদের দেশ থেকে মু“আবিয়ার কাছে যেতে তাদের 
এক মাস সময় লেগেছিল । এদের দীর্ঘদিন অবস্থানেয়'ফলে আপন লোকদের দুর্গতির.কথা ভেবে 
মু’'আবিয়ার মনে কক্রুণা হয় অথচ তাদেরকে ফিয়ে যাওয়ার ৰুথা বলতেও তিনি সঙ্কোচ বোধ 
করেন। তাই তিনি একটি কবিতা রচনা করে ভাঁদেরকে দেন এবং গানের মাধ্যমে তা শুনাবার 
জন্যে গায়িকাদেরকৈও নির্দেশ দেন। কবিতাটিতে তিনি আদ জাতির খরাজনিত-দুরবস্থার বর্ণনা 
ETN OO NE UN TOE CU 
দায়িত্‌ পালনে উৎসাহিত করেন। 


http://IslamiBoi.wordpress.com 


২৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন দলের সবাই তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হল । সুতরাং সকলে হারম 
শরীফে গিয়ে উপস্থিত হল এবং গোত্রের লোকদের জন্যে দু'আ করতে লাগল । দুআ পরিচালনা ' 
করল কায়ল ইব্‌ন আনায ৷ তখন আল্লাহ সাদা, লাল ও কাল তিন ধরনের মেঘ সৃষ্টি করলেন। 
পরে আকাশ থেকে এ মর্মে ঘোষণা শোনা গেল ঃ কায়ল! এই মেঘগুলোর মধ্য থেকে যে কোন 
একটি .তোমার নিজের এবং তোমার গোত্রের লোকের জন্যে বেছে নাও ৷ কায়ল বলল, আমি 
কালটা বেছে নিলাম । কেননা কাল মেঘে বৃষ্টি বেশি হয়। পুনরায় গায়বী আওয়াজে তাকে 
জানান হল, তুমি ছাই-ভশ্ম পছন্দ করেছ---ধ্বংসটাকে বাছাই করে নিয়েছ। এ মেঘ আদ 
গোত্রের কাউকে রেহাই দেবে না; পিতা-পুত্র কাউকেই ছাড়বে না । এটা বনু লূদিয়া ছাড়া 
সবাইকে ধ্বংস করবে । বনু লূদিয়া আদ গোত্রেরই একটি শাখা । এরা মক্কায় বসবাস করত । 
তারা এ আযাবের আওতায় পড়েনি। মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন, দ্বিতীয় আদ বা ছামূদ জাতি 
এদেরই বংশধর । তারপর কায়ল ইব্‌ন আনায যে কাল মেঘটি পছন্দ'করেছিল, আল্লাহ তা আদ 
গোত্রের দিকে প্রেরণ কয়েন । মেঘ মুগীছ নামক উপত্যকায় পৌছলে তা লোকদের দৃষ্টিগোচর 
হয়। মেঘ দেখেই তারা একে অপরকে আনন্দ বার্তা পৌছাতে থাকে যে, এই তো মেঘ এসে 


গেছে, এখনই বৃষ্টি হবে আল্লাহ বলেন ঃ li 
A AZ HL Pod? GA GA, 1A APA AL A 
Le: LD. lalic i G2 
LG 5! = Eft 5 Porkathoetis ’ 
FRA 
> 


EE ELUENT TIE CE HE CEE 
মৰ্মসদ শান্তি। তার প্রতিপালকের নির্দেশে তা সবকিছুকে ধ্বংস করে ফেলবে । (সূরা আহকাফ ঃ 
২৪-২৫) ie 

. অৰ্থাৎ যেসব জিনিসকে ধ্বংস করার নির্দেশ আসবে তা সেসব জিনিসকেই ধ্বংস করবে। এ 
মেঘ যে আসলে একটি ঝঞ্রা-বায়ু এবং তার মধ্যে শাস্তি লুকিয়ে আছে, তা সর্ব প্রথম ফাহ্‌দ 
নামী আদ গোত্রীয় এক মহিলার চোখে ধরা পড়ে। তা স্পষ্টভাবে দেখতে পেয়েই সে চীৎকার 
করে বেহুঁশ হয়ে পড়ে। চেতনা ফিরে আসার পর লোকজন জিজ্ঞেস করল, “ফাহ্‌দ!,তুমি কি 
দেখেছিলে? সে বলল, দেখলাম একটা ঝঞ্রা-বায়ু, তার মধ্যে যেন অগ্নিশিখা জবুলছে। তার 
অগ্রভাগে কয়েকজন. লোক জা ধরে টেনে আনছে।” তারপর আল্লাহ তাদের উপর সে আযাব 
একটানা: সাতরাত ও. আটদিন যাবত অব্যাহত রূখেন। চিরদিনের জন্যে তারা সমূলে উৎখাত 
হয়ে যায় । তালের একজন লোকও অবশিষ্ট রইলো না । হুদ (আ) মু'মিনদেরকে সংগে নিয়ে 
একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান। এ ঝড়ের আঘাতে তাদেরকে স্পর্শ করেনি । বরং সে 
বাতাসের স্পর্শে তাদের তৃক আরো কোমলতা লাভ করে এবং তাদের মনে স্কর্তি আসে । অথচ 
ঝঞরা-বায়ু আদ সম্পৃদায়ের উপরে আসমান-যমীন জুড়ে আঘাত হানছিল এবং পাথর নিক্ষেপ 
করে তাদেরকে বিন্যাশ করছিল । ইব্‌ন ইসহাক (বলে) এ ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন। 

ইমাম আহমদ (র) তার মুসনাদ গ্রন্থে হারিছ ইব্‌ন হাসান (র) মতাস্তরে হারিছ ইব্‌ন য়াধীদ 
আল-বকরী (র) সূত্রে এ ঘটনার অনুরূপ বর্ণনা দিয়েছেন। হারিছ বলেন, আমি একদা ‘আলা 
ইব্‌ন হাষ্রামীর বিরুদ্ধে অভিযোগ করার জন্যে রাসূল (সা)-এর দরবারে রওয়ানা হই । পথে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৫ 


রাব্যা নামক স্থানে বনু তামীমের পথহারা এক বৃদ্ধাকে. একাকী অবস্থায় দেখতে পাই । আমাকে 
দেখে সে বলল, হে আল্লাহর বান্দা! আমি এফটি কাজে রাসূলুল্লাহর কাছে যেতে চাই, আমাকে 
আপনি তীর নিকট পৌছিয়ে দেবেন? হারিছ বলেন, আমি বৃদ্ধা মহিলাটিকে নিয়ে মদীনায় এসে 
পৌছলাম ৷ মসজিদে পৌছে দেখি, লোকে-লোকারণ্য। মধ্যে একটি কাল পতাকা দুলছে। 
রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে বিলাল (রা) একটি কোষবদ্ধ তলোয়ার হাতে দণ্ডায়মান । আমি 
জানতে চাইলাম, ব্যাপার কী? লোকজন জানাল, রাসূলুল্লাহ (সা) আমর ইবনুল আস (রা)-কে 
অভিযানে পাঠাতে যাচ্ছেন। রাবী বলেন, আমি তখন বসে পড়লাম । 

কিছুক্ষণের মধ্যে নবী করীম (সা) তীর ঘরে বা হাওদায় প্রবেশ করেন। আমি তখন তার 
নিকট যাওয়ার অনুমতি প্রার্থনা করি । তিনি অনুমতি দিলেন । ভিতরে প্রবেশ করে রাসুলুল্লাহ 
(সা)-কে সালাম জানালাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের (বনু বকরের) মধ্যে ও 
বনু তামীমের মধ্যে কিছু ঘটেছে না কি? আমি বললাম__ জী হ্যা, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে 
অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আসার পথে আমি বনু তামীমের এক বৃদ্ধা মহিলাকে একাকী 
দেখতে পাই । সে তাকে আপনার নিকট নিয়ে আসার জন্যে আমাকে অনুরোধ জানায় । এখন 
সে এই দরজার কাছেই আছে । রাসূলুল্লাহ (সা) তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। যখন 
সে ভিতরে প্রবেশ করল, তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি আমাদের ও বনু 
তামীমের মধ্যে কোন সীমারেখা নির্ধারণ করে দিতে চান, তাহলে প্রান্তরকেই সীমা সাব্যস্ত করে 
দিন। কেননা এটা আমাদেরই ছিল। হারিছ বলেন, বৃদ্ধা মহিলাটি তখন তার স্বগোত্রের পক্ষে 
সোচ্চার হয়ে দাড়িয়ে যায় এবং বলে ওঠে ঃ ইয়া রাসূলাল্লাহ! তবে আপনার মুযার গোত্রকে 
কোথায় নিয়ে ঠেকাচ্ছেন? হারিছ বলেন, আমি তখন বললাম, আমার দৃষ্টান্তটা হচ্ছে পুরাকালের 
সেই প্রবাদের মত, যাতে বলা হয়েছে £৪ (45= ৩:= ৯ ছাগলটি তার মৃত্যু ডেকে 
এনেছে । এই মহিলাকে আমিই উঠিয়ে নিয়ে এনেছি, কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে, সে 
আমার শক্রুপক্ষ । আমি আল্লাহ ও তার রাসূলের শরণ চাই, যেন আমি আদ গোত্রের প্রতিনিধির 
মত না হই । 


রাসুলুল্লাহ (সা) বললেন, সে আবার কী? আদ সশ্পৃদায়ের প্রতিনিধি দলের কী হয়েছিল? 
তিনি এ সম্পর্কে অধিকতর জ্ঞাত থাকা সত্ত্বেও কিছুটা রস আস্বাদন করতে চান । হারিছ বললেন, 
‘আদ সম্পৃদায় একবার দুর্ভিক্ষে পতিত হয়। তখন কায়ল নামক জনৈক সর্দারকে তাদের পক্ষ 
থেকে প্রতিনিধি করে পাঠায় । কায়ল মু‘আবিয়া ইব্‌ন বকরের নিকট গিয়ে সেখানে একমাস 
পর্যন্ত অবস্থান করে। সেখানে সে মদপান করত এবং জারাদাতান নানী মু‘আবিয়ার দুটি দাসী 
তাকে গান শুনাত । এভাবে একমাস কেটে যাবার পর সে তিহামার এক পর্বতে গিয়ে দু'আ 
করল, হে আল্লাহ! আপনি জানেন, আমি কোন রোগীর চিকিৎসার জন্যে কিংবা কোন কয়েদীকে 
মুক্ত করার জন্যে আসিনি । হে আল্লাহ! আদ জাতিকে আপনি বৃষ্টি দান করুন, যা আপনার মর্জি 
হয়। তখন আকাশে কয়েকটি কাল মেঘ্বখণ্ড দেখা দেয়। মেঘের মধ্য থেকে আওয়াজ এল, এর 
মধ্য থেকে যে কোন একটি তুমি বেছে নাও! সে একটি ঘন কাল মেঘখণ্ডের দিকে ইংগিত 
করল । তখন মেঘের মধ্য থেকে আওয়াজ এল, নাও, ছাই-ভন্ম ও বন্যা । আদ সম্পৃদায়ের 


http://IslamiBoi.wordpress.com 


২৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


একজন লোককেও তা অবশিষ্ট রাখবে না। রাবী বলেন ৪ আমি যদ্দুর জানতে পেরেছি, আমার 
হাতের এ আংটির ফাক দিয়ে যতটুকু বায়ু প্রবাহিত হতে পারে, ততটুকু বায়ুই কেবল প্রেরিত 
হয়ে আদ সম্পুদায়কে নির্মূল করে দেয় এ বর্ণনার একজন রাবী আবূ ওয়াইল বলেন, ৰিবরণটি 
যথাৰ্থ । 

পরবর্তীকালে আরবের কোন নারী বা পুরুষ কোথাও কোন প্রতিনিধি প্রেরণ করলে বলে 
দিত-_তোমরা আদ জাতির প্রতিনিধিদের মত হয়ো না যেন। এ হাদীছ ইমাম তিরমিযী (র) 
যায়দ ইবনুল হুবাব সূত্রে এবং ইমাম নাসাঈ আসিম ইবন বাহদালা সূত্রে বর্ণনা করেছেন এবং 
‘এই একই সূত্রে ইব্‌ন মাজাও এ হাদীসটি বর্ণনা করেছেন। ইব্‌ন জারীর প্রমুখ মুফাসসির আদ 
জাতির আলোচনাকালে এ ঘটনার এবং এ হাদীসের উল্লেখ করেছেন। আদে আখির বা দ্বিতীয় 
আদের ধ্বংসের বর্ণনায়ও এই কাহিনীটির উল্লেখ করা হয়ে থাকে কয়েকটি দিক বিবেচনা 
করলে এ মতের সমর্থন মেলে ৷ যথা £ (১) ইব্ন ইসহাক প্রমুখ এতিহাসিক এ ঘটনার বর্ণনায় 
মঙ্কার কথা উল্লেখ করেছেন। অথচ হযরত ইবরাহীম (আ), বিবি হাজেরা ও ইসমাঈল 
(আ)-কে মক্কায় অভিবাসিত করার পূর্বে মক্কা শহরের প্রতিষ্ঠাই হয়নি । 
, তারপর জুরহুম গোত্র এসে সেখানে বসতি স্থাপন করে যা পরে বর্ণিত হবে। আর প্রথম 
আদ হচ্ছে ইবরাহীম .(আ)-এর পূর্বেকার জাতি । (২) এই ঘটনায় মু'আবিয়া ইব্‌ন বকর ও তার 
কবিতার উল্লেখ আছে। এই কবিতাটি প্রথম আদের পরবর্তী যুগে রচিত প্রাচীন যুগের লোকের 
ভাষার সাথে এর কোন মিল নেই । (৩) এই ঘটনার মধ্যে যে মেঘের কথা এসেছে তাতে অগ্নি- 
শিখার উল্লেখ রয়েছে। আর প্রথম আদের ধ্বংসের ক্ষেত্রে বলা হয়েছে EA) 
{1 ইব্‌ন মাসউদ, ইবন আব্বাস প্রমুখ তাবিঈ ইমামগণ বলেছেন - 5% অৰ্থ ঠা 
এবং - ২5,অৰ্থ তীব্ব। 

আল্লাহ বাণী... Le LG EL sl WL 


অর্থাৎ-_পূর্ণ সাতরাত ও আটদিন এটা তাদের উপর অব্যাহতন্ডাধে চাপিয়ে রাখা হয় । 
জরিত তাতে ত নয়া ডালি হা জা যব কারও মতে বুধবারে ৷ 


AN) 2 AANA Zadh 7d 


আল্লাহর বাণী ৪ EON NOS ee CS PN SS 

তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারপূন্য বিক্ষিপ্ত 
খেজুর কাণ্ডের মত ৷ (সূরা হাক্কা ৪ উ-প) 

খেজুর গাছের মাথাবিহীন কাণ্ডের সাথে তাদের অবস্থার তুলনা করা হয়েছে। কেননা, প্রবল 
বায়ু এসে তাদেরকে শুন্যে উঠিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে মাথা নিচের দিকে করে নিক্ষেপ 
EO ORR UREN 
বলেছেন $ 


(Si sR (Abs | A Jon bs AALS LN ral OD 
ees eo Lat 200d lt 


- is fA 93 et 


Yd 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৭ 


(আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্রা-বায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে) অর্থাৎ এমন 
লা খা রম 
অব্যাহতভাবে চলতে থাকে । 

যা মানুষকে উৎখাত করেছিল খেজুরের কাণ্ডের মত ৷ (সূরা কামার £ ১৯-২০) যারা বলে 
থাকেন বুধবার হল চির দুর্ভাগ্যের দিন। আর এই ধারণা থেকৈই তারা বৃধবারকে অশুভ দিন 
বলে অভিহিত করে থাকেন। এটা তাদের ভুল ধারণা এবং এটা কুরআনের মর্মের পরিপন্থী । 
কেননা অপর আয়াতে আল্লাহ্‌ বলেছেন ঃ 


AEA DAD AHA AMS Lt 
FL iB eis tele UL, 

EE HO ANE OE 
আস-সাজদা ঃ ১৬) এটা সুবিদিত যে, পর পর আটদিন পর্যন্ত এ ঝঞ্রা-বায়ু স্থায়ী থাকে । যদি 
দিনগুলোই অশুভ হত তাহলে সপ্তাহের সমস্ত দিনগুলোই অশুভ প্রতিপন্ন হয়ে যায় ৷ কিন্তু এমন 
কথা কেউ-ই বলেনি । সুতরাং এখানে (০৫-1০ ০১০ ) অর্থ হচ্ছে এঁ দিনগুলো তাদের 
জন্যে অশুম্ত ছিল । - 

আল্লাহর বাণী ঃ Lt 2d ht fe LL 3p yu 43 (আর লর্শন রয়েছে 
আদ জাতির ঘটনায়, যর্খন আমি তাদের উপর অকল্যাণকর বায়ু প্রেরণ করলাম ৷) (সূরা 
যারিয়াত £ 8৪১) অর্থাৎ এমন বায়ু যা কোন মংগল বয়ে আনে না । কেননা যে বায়ু মেঘ উৎপাদন 
করতে পারে, bE LALA LR ES La MAA Lda 
কল্যাণ নিহিত নাই । এ কারণেই আল্লাহ বলেছেন ঃ f 


MEGA AeA ALA NAN 


PERE ll ale wile x5 be 
যা কিছুর উপর দিয়েই তা পবাহিত হয়েছে তাকেই চূর্ণ-বিচূণ করে দিয়েছে। (সূরা 
যারিয়াত ৪ হা যক 
কল্যাণ আশা করা যায় না। 
বুখারী ও মুসলিমে হযরত.ইর্ন আব্বাস (রা) থেকে হাদীস বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা) 
বলেন £ , 2] ৩০০০ ১১৪ ৩<1২1|,, ৭] ১ আমাকে পূবালী বায়ু দ্বারা সাহায্য 
করা হয়েছে ।.আর আদ জাতিকে পেছন দিক থেকে আসা বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। 


Lal NANA 
NAA PNA vr, OPP RL OL af A 


‘ 

ET ee GUE | LIL Gi lS 
আদ এর ভাই [হুদ] Fe RAP: Mk: SUE UNE 
পরে আগমন করেছিল, যখন সে উচ্চ উপত্যকায় নিজ জাতির জনগণকে এ মর্মে সতর্ক 
করেছিল যে, আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদর্ত করবে না। আমি তোমাদের উপর এক. 
মহাদিবসের শাস্তির আশংকা বোধ করছি । (সূরা আহকাফ ৪ ২৯) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৮ 


http://IslamiBoi.wordpress.com 


২৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এসব আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, এই আদ হল প্রথম আদ জাতি । 
কেননা, এদের প্রাসংগিক অবস্থা হুদের সম্পৃদায়ের সাথে সাদৃশ্যপূর্ণ । অবশ্য এ সম্ভাবনাও 
কিছুটা আছে যে, উপরোক্ত ঘটনায় যে জাতির কথা উল্লেখ করা হয়েছে, তারা হল দ্বিতীয় 
‘আদ । এ মতের কিছু দলীল-প্রমাণ উপরে উল্লেখ করা হয়েছে। তাছাড়া হযরত আয়েশা (রা) 
থেকে একখানা হাদীসও এ মর্মে বর্ণিত হযেছে-_ যা আমরা পরে উল্লেখ করব। আর আল্লাহর 
বাণীঃ 

A “0 

Ls ANTAL Lisl Gail Cale 2g Bl 
Se EU SAAN UC TO TE UAE 
তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। (সুরা আহকাফ £ ২৪) 

কারণ, ‘আদ জাতির লোকেরা আকাশে যখন মেঘের মত একটি আবরণ দেখতে পেল, 
তখন তাকে বৃষ্টি দানকারী মেঘ বলেই ধারণা করল; কিন্তু বাস্যবে দেখা গেল, সেটা ছিল 
আযাবের মেঘ ৷ তারা এটাকে রহমত বলে বিশ্বাস করেছিল, কিন্তু আসলে তা ছিল শাস্তি । তারা 
আশা করেছিল, পরত বহ কলা ত থহ্ত বক্ষে তালা গেল হজ গর আকল 
আল্লাহ বলেন, < LL Ue GA fe SAA NS 
কামনা করছিলে অর্থাৎ আযাব। এরপর তার ব্যাখ্যা দেন £ 1 $14 4%; £3, অর্থাৎ 
এটা হল একটা ঝরঞ্রা-বায়ু, এর মধ্যে রয়েছে মর্মন্তুদ শাস্তি ৷ 

এখানে আযাবের ব্যাখ্যা দু'রকম হতে পারে; এক. আযাব বলতে সেই প্রবল বেগে বয়ে 
যাওয়া ঠাণ্ডা ঝঞ্া-বায়ু বুঝান হয়েছে যা তাদের উপর পতিত হয়েছিল এবং সাতরাত ও 
আটদিন পর্যন্ত স্থায়ী ছিল। ফলে একজন লোকও বেঁচে থাকতে পারেনি । পাহাড়ে গর্ত-গুহায় 
প্রবেশ করে সেখান থেকেও তাদেরকে বের করে ধ্বংস করে দিয়েছে। এরপর শক্ত ও সুদৃঢ় 
প্রাসাদসমূহ ভেংগে তাদের লাশের উপর স্তূপ করে রেখেছে । তারা নিজেদের শক্তির অহংকারে 
মত্ত হয়ে বলে বেড়াত---‘আমাদের চেয়ে শক্তিশালী আবার কে?' ফলে আল্লাহ তাদের উপর 
সেই জিনিস চাপিয়ে দেন, যা তাদের থেকে অধিক শক্তিশালী ও ক্ষমতাবান। আর তা হল 
অশুভ বাতাস ৷ দুই. এমনও হতে পারে যে, এই বাতাস শেষ পর্যায়ে কিছু মেঘ উৎপন্ব করে। 
তখন যারা মোটামুটি বেঁচেছিল তারা বলাবলি করছিল, এই মেঘের মধ্যে রহমত নিহিত রয়েছে 
এবং তা বেঁচে থাকা লোকদের রক্ষা করার জন্যে এসেছে। তখন আল্লাহ তাদের উপর আগুনের 
লেলিহান শিখা প্রেরণ করেন। একাধিক মুফাস্সির এরূপও ব্যাখ্যা করেছেন। এরূপ অবস্থা 
মাদ্য়ানবাসীদেরও হয়েছিল। প্রথমে ঠাণ্ডা বায়ু ও পরে আগুন দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া 
হয়েছিল। (সূরা মু'মিনূনে উল্লেখিত) বিকট আওয়াজসহ এরূপ বিভিন্ন বিপরীতধর্মী বস্তু দ্বারা 
শাস্তিদানই নিঃসন্দেহে কঠিনতম শাস্তি । আল্লাহই সর্বজ্ঞ ৷ 

ইব্‌ন আবী হাতিম ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ যে 
বাতাসে ‘আদ জাতি ধ্বংস হয়েছিল তা ছিল একটি আংটি পরিমাণ স্থান দিয়ে নির্গত বায়ু 
মাত্র-_ যেটুকু আল্লাহ তাদের জন্যে খুলে দিয়েছিলেন। সে বায়ু খণ্ডটিই উপত্যকার উপর দিয়ে 
প্রবাহিত হয় এবং তথাকার লোকজন, জীব-জস্তু ও ধন-সম্পদ, আসমান ও যমীনের মধ্যবর্তী 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৯ 


শূন্যে উঠিয়ে নিয়ে যায়। এ বায়ু দেখেই কওমে আদের শহরবাসীরা বলে উঠল ৪ $৯ is 
(3০% এইতো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। কিন্তু বাতাস তখন উপত্যকার মানুষ ও 
জীব-জস্তুগুলোকে শহরবাসীদের উপর ফেলে দেয়। তাবারানী ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ কওমে আদের উপর একটি -আংটির সমপরিমাণ 
রতি ২মুজ করে টেন তা জর চগতাকজা ও গয়ে পহর এলা তার গর দরে ধরবাহিত 
করেন। শহরবাসী তা দেখে বলল, 31 4502 ৫০48 $১, 1১৯- এই তো 
মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে যা আর্মোদের উপত্যকার দিকে এগিয়ে আঠছে। সেখানে ছিল 
পন্নী এলাকার অধিবাসিগণ । তখন উপত্যকাবাসীদেরকে উপর থেকে নিচে শহরবাসীদের উপর 
নিক্ষেপ করা হয়। ফলে সকলেই ধ্বংস হয়ে যায়। ইব্‌ন আব্ৰাস (রা) প্রমুখ বলেছেন, তাদের 
অহংকারী ধন-ভাণ্ডার দ্বার-প্রান্তে বের হয়ে আসে। 
bossa Lidl se se dipole 
slo Lli- oily all om lls Eile Silas Ll 
+ bohas le lia IMG Us by dl se pall Jal DS 
উল্লেখিত হাদীসের নিন্নর্ূপ সমালোচনা করা হয়েছে £২(১) এ হাদীস মারফু হওয়ার 
ব্যাপারে সন্দেহ আছে; (২) হাদীসের এক রাবী মুসলিম আল-মালাঈর ব্যাপারে মতভেদ আছে; 
(৩) হাদীসটি মুযতারাব পর্যায়ের । আল্লাহই সর্বজ্ঞ; (৪) আয়াতের বাহ্যিক অর্থ হচ্ছে, ‘আদ 
জাতি’ আকাশে সুস্পষ্ট মেঘের ঘনঘটা দেখেছিল। ( ৫.০) Vebltsis li {) পক্ষান্তরে, এ 
হাদীসকে যদি উক্ত আয়াতের তাফসীরস্বরূপ ধরা হয়, তাহলে আয়াতের সাথে সংঘাত সৃষ্টি 
হয়। কেননা, হাদীসে অতি সামান্য (আংটি বরাবর) মেঘের কথা বলা হয়েছে । সহীহ মুসলিমে 
বর্ণিত একটি হাদীস উক্ত বিষয়টিকে আরও সুস্পষ্ট করে দেয় । হযরত আয়েশা (রা) বলেন, 
যখন তীর গতিতে বাতাস বইত তখন রাসূলুল্লাহ্‌ (সা) এই দু'আ পড়তেন $ 
isle sll Syl Sys dil lel 


lal Le yiy ed be iy i 

হে আল্লাহ! আপনার নিকট এর মধ্যে যা কিছু কল্যাণ নিহিত আছে এবং এ বায়ুর সাথে 

যে কল্যাণ প্রেরিত হয়েছে আমি আপনার নিকট তাই প্রার্থনা করি। এ বায়ুতে যে অনিষ্ট নিহিত 

আছে এবং এ বায়ুর সাথে যে অনিষ্ট প্রেরিত হয়েছে তা থেকে পানাহ্‌ চাই । হযরত আয়েশা 

(রা) বলেন, আকাশ যখন মেঘে ছেয়ে যেতো তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেতো । তিনি 

একবার ঘরে প্রবেশ করতেন আবার বের হয়ে যেতেন । একবার সম্মুখে যেতেন আবার পিছনে 

আসতেন যখন বৃষ্টি নামতো তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত ৷ হযরত আয়েশা (রা) এ 

পরিবর্তন লক্ষ্য করেন এবং এর কারণ কি তা জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন £ হে 
HU TE TT 


A ALA 
bie Gs LEE ad ANEW 2 Cal Lis Ll 


http://IslamiBoi.wordpress.com 


৩০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উপত্যকার দিকে আগত মেঘমালা দেখে তারা বলল, এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান 
করৰে। তিরমিযী, যয যা (0 হৰা জ্যা থেকে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। 

EE EES TEEN TE থেকে হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। 
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে কখনও মুখগহবর দেখা যায় এমন পরিপূর্ণ হাসি হাসতে 
দেখিনি; বরং তিনি সর্বদা মুচকি হাসতেন। যখন তিনি মেঘ কিংবা ঝড়ো বাতাস দেখতেন, 
তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত. আমি একবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! অন্য 
লোকেরা মেঘ দেখে বৃষ্টির আশায় আনন্দিত হয়। অথচ আমি দেখছি, মেঘ দেখলে আপনার 
চেহারায় দুশ্চিন্তার ছাপ পড়ে যায় । রাসূলুল্লাহ (সা) বললেন, হে আয়েশা! এর মধ্যে কোন 
আযাব রয়েছে কিনা--~সে ব্যাপারে আমি নিশ্চিত নই । নূহ (আ)-এর সম্পৃদায়কে বায়ু দ্বারা 
আযাব দেয়া হয়েছে। অন্য আর এক সম্পৃদায় আযাব দেখে বলেছিল, 
LL, ১৯১U০ 1১৯ (এই তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে।) 

এই হাদীস থেকে অনেকটা স্পষ্ট বোঝা যায় যে, ঘটনা মূলত দুইটি ৷ পূর্বেই আমি এদিকে 

ইংগিত দিয়েছি । সুতরাং এ ব্যাখ্যা অনুযায়ী সূরা আহ্‌কাফের ঘটনাটি হবে দ্বিতীয় আদ সম্প্রদায় 

সম্পর্কে এবং কুরআনের অন্যান্য আয়াতের বর্ণনা প্রথম আদ সম্পর্কে । অনুরূপ হাদীস ইমাম 
মুসলিম (র) হারূন ইব্‌ন মা‘রাফ থেকে এবং ইমাম বুখারী (র) ও আবূ দাউদ (র) ইব্‌ন ওহাব 
(র) থেকে বর্ণনা করেছেন। 

হুদ (আ)- এর হজ্জ সংক্রান্ত বর্ণনা হযরত নূহ (আ)-এর আলোচনা প্রসঙ্গে পূর্বেই উল্লেখ 
করা হয়েছে। আমীরুল মু’মিনীন হযরত আলী (রা) থেকে বর্ণিত হয়েছে যে, হযরত হুদ 
(আ)-এর কবর ইয়ামান দেশে অবস্থিত কিন্তু অন্যরা বলেছেন, তার কবর দামেশকে ৷ 
দামেশকের জামে মসজিদের সম্মুখ প্রাচীরের একটি নির্দিষ্ট স্থান সম্পর্কে কোন কোন লোকের 
ধারণা যে, এটা হযরত হুদ (আ)-এর কবর । 


http://IslamiBoi.wordpress.com 


হযরত সালিহ্‌ (আ)-এর বর্ণনা 

ছামূদ একটি ইতিহাসপ্রসিদ্ধ জাতি ৷ তাদের পূর্ব-পুরুষ ‘ছামূদ' এর নামানুসারে এ জাতির 
নামকরণ করা হয়েছে। ছামূদ-এর আর এক ভাই ছিল জুদায়স। তারা উভয়ে ‘আবির ইবৃন 
ইরাম ইব্‌ন সাম ইব্ন নুহ্‌’-এর পুত্র । এরা ছিল আরবে আরিবা তথা আদি আরব সম্প্রদায়ের 
লোক ৷ হিজাঁয ও তবূকের মধ্যবর্তী ‘হিজ্র’ নামক স্থানে তারা বসবাস করত । তবুক যুদ্ধে 
যাওয়ায় সময় রাসূলুল্লাহ্‌ (স) এই পথ দিয়ে অতিক্রম করেছিলেন--- এর বর্ণনা পরে আসছে । 
আদ জাতির পর ছামূদ জাতির অভ্যুদয় ঘটে । তাদের মত এরাও মূর্তি পূজা করত । এদেরই 
মধ্য থেফে আল্লাহ্‌ তার এক বান্দা সালিহ্‌ (আ)-কে রাসূলরূপে প্রেরণ করেন । তীর বংশ লতিকা 
ইরাম ইব্ন সাম ইব্ন নুহ (আ)। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তার সাথে 
কাউকে শরীক না করতে এবং মূর্তিপূজা ও শির্ক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক 
লোক তার প্রতি ঈমান আনে । কিন্তু অধিকাংশ লোকই কুফরীতে লিপ্ত থাকে এবং কথায়-কাজে 
তাকে কষ্ট দেয় এমনকি এক পর্যায়ে তাকে হত্যা রুরতেও উদ্যত হয়। তারা নবীর সেই 
উটনীটিকে হত্যা করে ফেলে যাকে আল্লাহ তা'আলা নবুওতের প্রমাণস্বরূপ প্রেরণ করেছিলেন। 
তখন আল্লাহ তাদেরকে শক্তভাবে পাকড়াও করেন। এ প্রসং টগর আব ধারে আল্লাহ বলেম ॥ 


| 
4 ASLO A AZ 
Te lA Eee LACH IE AEA 
ন Me a- 
/ LNPAMS / ANAM AS LL Avr Dap LORS 
F513 KE OL sl ST all aU sin. হে SS tint 
\/ 7 ) 
ROLLA MAIR OAPL AS GON GUS ALOUAIN AS IBALL 
\ | 2A f A . . # | 
or FUL SLE LUIS Em lic GE s SLs YS s 
LAS CE LAA ZAG 2A AD er PS 


EXAA AMA ALfL/D id 
5-৩ LAS USL be LIES aN 3 SG UE 
7 R 


/ / /- Hl 
Af p {A afr tS ARENA 
ME OD ES LAT A ULES Heli Se 
A ALEA 

A / /, G Ab 1 pal! 
dE Ys ll ies B) iE, bie fot Lunt ol 
ls lg / ‘ Z 

he ats 700d LL a AZ. VL A DAPI LA OLA. 
Ey Yy / 


IAL A 


ole Lk et LC LASTEST 
A 


(ef 0 FA “ Ialtatd 
/ BLALAL, 
/ A ১ f | 


http://IslamiBoi.wordpress.com 


৩০২ * আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছামূদ জাতির নিকট তাদের স্ব-গোত্রীয় সালিহ্‌কে পাঠিয়েছিলাম । সে বলেছিল, ‘হে আমার 
সম্পুদায়! তোমরা আল্লাহর ইবাদত কর । তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নেই । 
তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে । আল্লাহর এ 
উটনীটি তোমাদের জন্যে একটি নিদর্শন । একে আল্লাহর যমীনে চরে খেতে দাও এবং একে 
কোন ক্লেশ দিও না ।:দিলে তোমাদের উপর মর্মভ্ু্দ শাস্তি আপতিত হবে। স্মরণ কর, ‘আদ 
জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন, তিনি তোমাদেরকে পৃথিবীতে 
এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাস-গৃহ 
নির্মাণ করছ । সুতরাং আল্লাহ্‌র অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিয়ো না। 

তার সম্প্রদায়ের দান্তিক প্রধানরা সেই সম্পৃদায়ের ঈমানদার যাদের দুর্বল মনে করা হত 
' তাদের বলল, তোমরা কি জান যে, সালিহ্‌ আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত? তারা বলল, ‘তার প্রতি যে 
বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী । দান্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস কর আমরা তা 
প্রত্যাখ্যান করি । তখন তারা সেই উটনীটি বধ করে এবং আল্লাহ্র আদেশ অমান্য করে এবং 
বলে, ‘হে সালিহ্‌! তুমি রাসূল হলে আমাদের যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো ৷’ তারপর তারা 
ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়। ফলে তাদের প্রভাত হল নিজ গৃহে অধঃমুখে পতিত অবস্থায় । 
তারপর সে তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ‘হে আমার সম্পৃদায়! আমি তো 
আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌছিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ 
দিয়েছিলাম কিন্তু তোমরা তো হিতাকাজঙ্কীদেরকে পছন্দ কয় না৷’ (সূরা আরাফ, ৭৩-৭৯) 


AEA {aA LANA ARES (LL wd 
Ih G92 4 Un LAS HLL INGLES LLSS 
/ EG ERS L 

(0 8 MASA AANES fr r3n 
Ld ms ALOE Es Sd CS EVEL LS 
- Ed 70 ঢ / - : pD 

টী . 


| i f 
Ib rtls 2 GALL aRLL Ul ngt POLL all, 
PRA LTT HE Ree LT EO IU in oS 
/ - 1/ 3 
A / AS 


niall dt fA { A / 
SES. MAb 
/ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৩ 


ছামূদ জাতির নিকট তাদের স্বগোত্রীয় সালিহ্‌কে পাঠিয়েছিলাম । সে বলেছিল, ‘হে আমার 
সম্পৃদায়! তোমরা আল্লাহর ‘ইবাদত কর । তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্‌ নেই । 
" তিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন। এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস 
করিয়েছেন। সুতরাং তাঁর ক্ষমা প্রার্থনা কর ও তার দিকেই প্রত্যাবর্তন কর । আমার প্রতিপালক 
নিকটেই, তিনি আহ্বানে সাড়া দেন ।' তারা বলল, ‘হে সালিহ্‌! এর পূর্বে তুমি ছিলে আমাদের 
আশা-স্থল ৷ তুমি কি আমাদেরকে নিষেধ করছ ইবাদত করতে তাদের, যাদের ইবাদত করত 
আমাদের পিতৃ-পুরুষরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে বিষয়ে, যার প্রতি 
তুমি আমাদেরকে আহ্বান করছ ৷’ সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা.কি ভেবে দেখেছ, 
আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে 
তাঁর নিজ অনুগ্রহ দান করে থাকেন, তবে আল্লাহ্র শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে, আমি 
যদি তার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ । 


হে আমার সম্প্রদায়! আল্লাহর এ উটনীটি তোমাদের জন্যে একটি নিদর্শন । একে আল্লাহর 
যমীনে চরে খেতে দাও । একে কোন ক্লেশ দিও না, ক্লেশ দিলে আশু শাস্তি তোমাদের উপর 
আপতিত হবে’ কিন্তু তারা ওকে বধ করল । তারপর সে বলল, তোমরা তোমাদের ঘরে 
তিনদিন জীবন উপভোগ করে লও । এই একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়৷ এবং যখন 
আমার নির্দেশ আসল, তখন আমি সালিহ্‌ ও তাঁর সংগে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার 
অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সে দিনের লাঞ্ছনা হতে। তোমার প্রতিপালক তো 
শক্তিমান, পরাক্রমশালী । তারপর যারা সীমালংঘন করেছিল মহা নাদ তাদেরকে আঘাত করল, 
ফলে ওরা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল ৷ যেন তারা সেথায় কখনও বসবাস 
করেনি । জেনে রেখ! ছামূদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল । জেনে রেখ! 
ধ্বংসই হল ছামূদ জাতির পরিণাম (সূরা হুদ £ ৬১-৬৮) 
সূরা হিজরে আল্লাহ বলেন ৪ 
| a A / 
EE EV LEA FO EY RS CEH 
2 / a | A ন A A / A 
AANELG Lt EI IU bs SRDS AES bla 
/ A " 
OLS ET ee 
হিজ্রবাসিগণও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল । আমি তাদেরকে আমার নিদর্শন 
দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। তারা পাহাড় কেটে ঘর তৈরি করত নিরাপদ 


বাসের জন্যে । তারপর প্রভাতকালে এক মহা নাদ তাদেরকে আঘাত করল । সুতরাং তারা যা 
অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসেনি । (সূরা হিজর £ ৮০-৮৪) 
সূরা ইস্রায় আল্লাহ বলেন ঃ I a 
LE LG AGN AoE le B32 HLL UY 
LG Met LS ls PATINA 


http://IslamiBoi.wordpress.com 


৩০৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


পূর্ববর্তিগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা থেকে বিরত 
রাখে আমি শিক্ষাপ্রদ নিদর্শনস্বরূপ ছামূদ জাতিকে উটনী দিয়েছিলাম, অতঃপর তারা ওর প্রতি 
জুল্ম করেছিল । আমি ভীতি প্রদর্শনের জন্যেই নিদর্শন প্রেরণ করি। (সুরা ইস্রা £ ৫৯) 


ES A HANIA | A A Ard S 
bn) os A Ju HRT nb ES 
/ / 
I OE AO TN CTT 
EE SOE bs Ue Sd ats dd 
EL TANTO » UAL D3 3333. EEA 


/ 
(“4 ASA 


ELE Lo 


y EAA fad AB, NE gad AD ul 
mid. YN Aus Hl 
Pd Tl 
AAA / AEA afl t/ (ORD GL YD ZA et LADLE 
PILLAI xy ab dtr non NL MLL GK 16 


LL rs SS 
) LE LLL A = ¢ 4s 

Lod aA I Seng os fh LIAR gb us Ls cn 

LEE RE. FEE PNET 
বলল, ‘তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল । অতএব, 
আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর, আমি তোমাদের নিকট এর জন্যে কোন প্রতিদান 
চাই না; আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকটেই আছে। তোমাদেরকে কি 
নিরাপদে ছেড়ে রাখা হবে, যা এখানে আছে তাতে--উদ্যানে, প্রসুবণে ও শস্যক্ষেত্রে এবং 
সুকোমল গুচ্ছবিশিষ্ট খেজুর বাগানে? তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর তৈরি 
করছ । তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর এবং সীমালংঘনকারীদের আদেশ 
মান্য করো না। 

যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না তারা বলল, ‘তুমি তো জাদুগ্রস্তদের 
অন্যতম ৷ তুমি তো আমাদের মত একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও একটি 
বিড হত যার বত ইন) এ জলা আছা পর নালা এবং 
তোমাদের জন্যে আছে পানি পানের পালা, নির্ধারিত এক এক দিনে; এবং এর কোন অনিষ্ট 
সাধন করো না; করলে মহা ঢ্রিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হবে । কিন্তু ওরা ওকে 
বধ করল, পরিণামে ওরা অনুতপ্ত হল । তারপর শাস্তি তাদেরকে গ্রাস করল । এতে অবশ্যই 
রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মু’মিন নয়। তোমার প্রতিপালক, তিনি তো 
পরাক্রমশালী, পরম দয়ালু । (সুরা শু'আরা ৪ ১৪১-১৫৯) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ৩০৫ 


সুরা নামলে আল্লাহ্‌ বলেন ঃ 
LAA AEE 
TAD 1 CLs ali 2s SLL 
HOPAAD 142 EE RE LAS {1 
a ETAT LUG. Pte TIAA 
LAP LAI BANAL DP (A323 


bE RG UG Bl 


Ek / 
MA A 4 Lr 
A A 3/7 
Ee lan 0 se US Led Ed 12 / 
A223 AL AY A, CT AAAT RL ee 
EE LAG SL EIS ks VLE Lal CG a 
LAL A AL t ALA a LU 

A A AL AY YY) / A gs # A 

a 2 2 Rr! nnd alk 1 EE 
SIHURES LN 
আমি অবশ্যই ছামূদ সম্প্রদায়ের নিকট তাদের স্বগোত্রীয় সালিহ্‌কে  পাঠিয়েছিলাম এ 
আদেশসহ, তোমরা আল্লাহর ইবাদত কর, কিন্তু ওরা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হল । সে 
বলল, হে আমার সম্প্রদায়! তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করতে চাচ্ছ? কেন 
তোমরা আন্মাহ্র দিকট ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহভাজ্ঞন হতে পার? তারা 
বলল, ‘তোমাকে ও তোমার সংগে যারা আছে তাদের আমরা অমংগলের কারণ মনে করি ।' 
সালিহ্‌ বলল, ‘তোমাদের শুভাশুভ আল্লাহ্র ইখতিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় 
যাদেরকে পরীক্ষা করা হচ্ছে।' 
/ঠার সে শহরে ছিল এমন নয় ব্যক্তি, যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সৎকর্ম করত 
না। তারা বলল, তোমরা আল্লাহ্র নামে শপথ গ্রহণ কর, ‘আমরা রাতের বেলা তাকে ও তার 
পরিবার-পরিজনকে অবশ্যই আক্রমণ করব, তারপর তার অভিভাবককে নিশ্চয় বলব, তার 
পরিবার-পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করিনি, আমরা অবশ্যই সত্যবাদী ৷’ তারা এক চক্রান্ত 
করেছিল এবং আযিও এক কৌশল অবলস্বন করলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি । অতএব দেখ, 
তাদের চক্রান্তের পরিণাম কী হয়েছে-_আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে 
ধ্বংস করেছি। এই তো ওদের ঘরবাড়ি-- সীমালংঘনের কায়ণে যা জনশূন্য অবস্থায় পড়ে 
আছে; এতে জ্ঞানী-সম্পৃদায়ের জন্যে অবশ্যই নিদর্শন রয়েছে এবং যারা মু'মিন ও মুত্তাকী ছিল 
‘তাদেরকে আমি উদ্ধার করেছি (সূরা নামল ঃ£ ৪৫-৫৩) // 
সূরা হা-যীম-আস-সাজ্জদায় আল্লাহ্র বাণী ঃ 
44 / ABALLLL 34 
cle mi Ee 

5 GC ba [| A 

ke ULES Xe ELL. Ge Es; 
; A 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৩৯ 


http://IslamiBoi.wordpress.com 


৩০৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর ছামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, আমি তাদেরকে পথ-নির্দেশ করেছিলাম, কিন্তু 
তারা সৎপথের পরিবর্তে ভ্রান্তপথ অবলম্বন করেছিল । তারপর তাদেরকে লাঞ্চনাদায়ক শাস্তি 
আঘাত হানল তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ । আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান 
এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত । (সূরা হা-মীম-আস্-সাজদা ৪ ১৭ ৪ ১৮) 


¢ ঠ (4 A 
LA c CO / HARAA 1/2 2( br 
lL of EXERC ce alas IO EE 
2 gs 
ET LAL ‘9 4 ALY 2 A 
VS A (Gee RAN 
/ {/ lal KE / 
A ee RA ® AOE oe bd OIE i 
YY NAA 2 / / { { 
ETD ire tf hse: SAG LS fel 
bs a Ln ald AE LAS 


ছামূদ সমশ্পুদায় SESE CUP TEE তার বলির RE 2 
আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী এবং উন্মাদরূপে গণ্য হুব । 
আমাদের মধ্যে কি ওরই প্রতি প্রত্যাদেশ হয়েছে? .না, সে তো একজন মিথ্যাবাদী, দান্তিক ৷ 
আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দান্ভিক । আমি তাদের পরীক্ষার জন্যে পাঠিয়েছি এক 
উটনী । অতএব, তুমি ওদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও । এবং ওদেরকে জানিয়ে দাও 
যে, ওদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হবে 
পালাক্রমে । তারপর তারা তাদের এক সংগীকে আহ্বান করল, সে ওকে ধরে হত্যা করল । কী 
কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি ওদেরকে আঘাত হেনেছিলাম এক মহানাদ দ্বারা; 
ফলে ওরা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারীর বিখণ্ডিত শুকনো শাখা-প্রশাখার মত । আমি কুরআন 
সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে; অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (সূরা 


bs 1 


Ee AAI nt AEA Pape ALD 
BE i OIL Ld IG alin CLS aya Jy 25S 

| / / AA / 

+ UBL LEE rile A PG LYE ACEC 
A Lf 


AA 

le BLES 

EEE EEE EE HE OC AE SE HEE সে 

যখন তৎপর হয়ে উঠল, তখন আল্লাহ্‌র রাসূল তাদেরকে বলল, আল্লাহর উটনী এবং ওকে পানি 
পান করাবার ব্যাপারে সাবধান হও। কিন্তু তারা রাসূলকে অস্বীকার করে এবং ওকে কেটে 
ফেলে । তাদের পাপের জন্যে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে 
দিলেন এবং এর পরিণামের জন্যে আল্লাহ্‌র আশংকা করার কিছু নেই । (সূরা শাম্‌স £ ১১-১৫) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৭ 


আল্লাহ্‌ কুরআনের বনু স্থানে আদ ও ছামূদ জাতির উল্লেখ একসাথে পাশাপাশি করেছেন । 
ফজর বলা হয়ে থাকে যে, এই দুটি জাতি-সম্পর্ক্কে আহ্‌লিকিতাবরা কিছুই জানতো না এবং 
তাদের তাওরাত কিতাবেও এ সম্পর্কে কোন উল্লেখ নেই । কিন্তু পবিত্র কুরআন থেকে প্রমাণ 
Lok. RUA aS il Kl Mh a AA 


a Rf ATA ry UES Js hall Se 

মূসা বলেছিল, তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও, যব শি-জানাহ 

অমুখাপেক্ষী এবং প্রশংসার্হ্‌ । তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের__ 

নূহের সম্পৃদায়ের, আদের ও ছামূদদের এবং তাদের পরবর্তীদের? তাদের বিষয় আল্লাহ 

ব্যতীত অন্য কেউ ছিত তা ত দয তাদের রাসূল এসেছিল (সূরা 
ইবরাহীম ৪ ৮-৯) 

এ আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, এখানে সবগুলো কথাই মূসা (আ)-এর যা 
তিনি নিজের জাতির উদ্দেশে বলেছিলেন। কিন্তু আদ ও ছামূদ সম্পুদায় দুটি যেহেতু আরব 
জাতির অন্তর্ভুক্ত, তাই বনী ইসরাঈলরা এদের ইতিহাস ভালভাবে সংরক্ষণ করেনি এবং 
গুরুত্ব-সহকারে স্মরণও রাখেনি; যদিও মূলা (আ)-এর সময়ে বনী ইসরাঈলদের মধ্যে তাদের 
ঘটনা মশহুর ছিল। আমার তাফসীর গ্রস্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমস্ত 

ংসাই আল্লাহর । 

এখন ছামূদ জাতির অবস্থা ও তাদের ঘটনা বর্ণনা করাই আমাদের উদ্দেশ্য । অর্থাৎ আল্লাহ্‌ 
তার নবী হযরত সালিহ (আ)-কে ও যারা তার উপর ঈমান এনেছিল তাদেরকে কিভাবে আযাব 
থেকে বাচিয়ে রাখেন, আর রাসূলের বিরুদ্ধাচরণকারী, অত্যাচারী কাফিরদেরকে কিভাবে নির্মূল 
করেছিলেন এখন তা বর্ণনা করা হবে। পূর্বেই বলা হয়েছে যে, ছামূদ সম্প্রদায় জাতিতে ছিল 
আরব । আদ সম্প্রদায়ের ধ্বংস হবার পর ছামূদ সম্পৃদায়ের আবির্ভাব হয়। তারা তাদের অবস্থা 
থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি। এ কারণেই তাদের নবী তাদেরকে বলেছিলেন ঃ 


/ \ 
Pte to El / 2A LAL CIAL LAS ALL, AL 
GF a a 2a MAA Et 
oD) ঢ ে | 
As 1A ‘ CAIDA EEA AA 


f NY 2d fA » PE -* ALLL, ye 0 GA (Gd AP/AN 1 
LR RE EE sls. Mole ald 
17 AAAS LAL MOD NARS OAPI A LAL OL ALA, 
EST Gt IU AES 0k SL bo SIS 5 
Ag MA ALA 7 MAA 

OE A a 5 sl 


http://IslamiBoi.wordpress.com 


৩০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া - 


হে আমার সম্পৃদায়! তোমরা আল্লাহ্র ইবাদত কর । তিনি ব্যতীত তোমাদের অন্য কোন 
“ইলাহ্‌ নেই । তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে ল্পষ্ট নিদর্শন এসেছে। 
আল্লাহর এই উটনী তোমাদের জন্যে একটি নিদর্শন । একে আল্লাহ্র জমিতে চরে খেতে দাও 
এবং একে কোন ক্লেশ দিও না, দিলে মর্মস্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্বরণ কর, 
পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে 
বাসগৃহ নিৰ্মাণ করছ। সুতরাং আল্লাহ্‌র অনুগ্রহ স্মরণ কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিয়ো না। 
(সূরা আ‘রাফ £ঃ ৭৩-৭৪) 
" অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য এই যে, 
তাদের ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে এবং তারা যে সব অন্যায় আচরণ করত 
তোমরা তা করবে না । এ যমীন তোমাদের আয়ত্তাধীন করে দেয়া হয়েছে। এর সমভূমিতে 
তোমরা অট্টালিকা নির্মাণ করছ আর পাহাড় কেটে সুনিপুণভাবে তাতে ঘরবাড়ি তৈরি কর । 
অতএব, এর অনিবার্য দাবি হিসেবে এসব নিয়ামতের শোকর আদায় কর, সৎকর্মে তৎপর থাক, 
একনিষ্ঠভাবে এক আল্লাহ্র বন্দেগী কর যাঁর কোন শরীক-নেই ।-তার নাফরমানী ও দাসত্ব থেকে 
ফিরে যাওয়ার ব্যাপারে সাবধান থাক । কেননা, এর পরিণতি খুবই জঘন্য । 


HATE HE SA A 
PAVALAS 2% fe Rs 19) AAA 


4% / 

তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে? 
উদ্যানসমূহের মধ্যে ও ঝরনাসমূহের মধ্যে? শস্যক্ষেত্রের মধ্যে ও মঞ্জুরিত খেজুর বাগানের 
bad (সূরা শুআরা $ ১৪৬- 0) 


nS A 1/7 ad Aff 
lsd, Ht Sa G2 JUL or S53 


AES MOEN (ry 2a APA 


CG CE Ld Soke Co SA Ll AN 

তেমিরা কহি কেটে অকলে তির করছ ত আল্লাহ্‌কে ভয় কর ও 

আমার আনুগত্য কর এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য করো না--যারা পৃথিবীতে অনর্থ 
সৃষ্টি করে এবং শাস্তি স্থাপন করে না । (সূরা শু'আরা £ ১৪১-১৪২) 


নবী তাদেরকে আরও বললেন $ , 
ie fond nl 3? ( / 2/ Fed Li 
EB) Ye Sd Ce de 2 Lat tel es i 
od i 
UBS 


হে আমার সপ্পৃদায়! EE CEE EEE CET CUR Of OE 
কোন ইলাহ নেই । তিনিই তোমাদেরকে যমীন থেকে সৃষ্টি কয়েছেন এবং তার মধ্যেই বসবাস 
করার 'সুবিধা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ্‌ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যমীন থেকে উদ্ভাবন : 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৯ 


করেছেন। তারপর তোমাদেরকেই যমীনের আবাদকারী বানিয়েছেন অর্থাৎ পৃথিবীর যাবতীয় 
শস্য এবং ফল-ফলাদি তোমাদেরকে প্রদান করেছেন। এভাবে তিনিই তোমাদের ও 


ALAS 


রিথিকদাতা। সুতরাং £ ইবাদত পাওয়ার হকদার একমাত্র তিনিই, অন্য কেউ নয় । $$ $৯৯ 
iN) 1১2354 অতএব, তীর নিকট ক্ষমা প্রার্থনা কর ও তওবা কর । অর্থাৎ তোমাদের 
বর্তমান কর্মনীতি পরিহার করে তার ইবাদতের দিকে ধাবিত হও; তোমাদের ইবাদত- 


bf A Sd She. sn Lats SS 


NA LAL Rf 5 {1 
IG FL bl LE IG YUL bade “লা 


ut 


তারার রাকিবারক দক, EC EEE CE 
নেই৷ তায়া বলল, হে সালিহ্‌! ইতিপূর্বে তোমার উপর আমাদের বড় আশা ছিল ।' অর্থাৎ 
তোমার এই জাতীয় কথাবার্তা বলার পূর্বে আমাদের আশা ছিল যে, তুমি একজন প্রজ্ঞাবান 
লোক হবে। কিন্তু আমাদের সে আশা ভূ-লুষ্ঠিত হল-এখন তুমি আমাদেরকে এক আল্লাহ্র 
ইবাদত করতে, আমরা যে দেবতাদের পূজা করছি সেগুলো বর্জন করতে ও বাপ-দাদার ধর্ম 
‘ত্যাগ করতে বলছ। এ জন্যেই তারা বলল ঃ 


AL AAPAL v ACMA / ALA LAL 
PENTA Eo tt bal iy CIC 22 eG 
AA 
APOPNAL AIEEE Lk S cae 1G EST 
/ 


A AL JAS. UE i 92 


জয়ার নাদ দাদার রানের পূজা কাত, ভুরি কিঅরাদেররে তাদের “ভারত নিযে 
করছো ? তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ, সে বিষয়ে আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ 
পোষণ করি। সে বলল, হে আমার সনম্পৃদায়! তোমরা কি ভেবে দেখেছো আমি যদি আমার 
প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণসহ প্রতিষ্ঠিত হয়ে থাকি, আর তিনি যদি আমাকে তীর নিজ 
অনুগ্রহ দান করে থাকেন, তারপর আমি যদি তার অবাধ্যতা করি, তবে তার শাস্তি থেকে 
আমাকে কে রক্ষা করবে? তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছো। (সূরা হুদ £ 
৬২-৬৩) 

এ হচ্ছে হযরত সালিহ্‌ (আ)-এর কোমল ভাষার প্রয়োগ ও সৌজন্যমূলক আচরণের 
মাধ্যমে তাদেরকে কল্যাণের পথে আহ্বান । অর্থাৎ তোমাদের কী ধারণা-_যদি আমি 
তোমাদেরকে যেদিকে আহ্বান জানাচ্ছি তা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে তবে আল্লাহ্র নিকট 
তোমাদের কি ওজর থাকবে এবং তখন তোমাদেরকে কিসৈ মুক্তি দেবে? অথচ তোমরা আমাকে 
আল্লাহ্র দিকে দাওয়াতের কাজ পরিহার করতে বলছ আর তা কোনক্রমেই আমার পক্ষে সম্ভব 
নয়। কেননা, এটি আমার অপরিহার্য কর্তব্য । আমি যদি তা ত্যাগ করি, তবে তার পাকড়াও 
থেকে না তোমরা আমাকে বাচাতে পারবে; না অন্য কেউ, না কেউ আমাকে সাহায্য করতে 
সক্ষম হবে। সুতরাং তোমাদের ও আমার মধ্যে আল্লাহ্র ফয়সালা আসার পূর্ব পর্যন্ত আমি 
লা-শরীক এক আল্লাহ্র দিকে আহ্বানের কাজ চালিয়ে যেতে থাকব । 


http://IslamiBoi.wordpress.com 


৩১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


১ ললিত আ)-কে তীর সম্প্রদায়ের লোকজন আরো বলেছিল £ ০ 51 

£45344] (তুমি তো একজন জাদুগবস্ত লোক) অৰ্থাৎ তোমার উপর জাদুর প্রভাব পড়েছে, 
তাই সকল দেবতাকে বাদ দিয়ে এক আল্লাহ্র ইবাদত করার জন্যে তুমি যে আমাদেরকে 
আহ্বান জানাচ্ছ তাতে তুমি কী বলছো তা তুমি নিজেই বুঝতে পারছো না। 

অধিকাংশ আলিমই এই অর্থ করেছেন ৪ (১,24 অর্থ 45, ১24- 1 কেউ কেউ 
এর অর্থ করেছেন যে, তোমার কাছে জাদু আছে, PEE MET 
তারা এ কথা বলছে যে, তুমি একজন মানুষ, তোমার জাদু জানা আছে। তবে প্রথম অর্থই 
অধিকতর স্পষ্ট । যেহেতু পরেই তাদের কথা আসছে যে, তারা বলেছে £ 24, Se 
(তুমি তো আমাদের মতই মানুষ । Sayan Gp Ek gly 2h (gh 
কোন একটা নিদর্শন নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাক ।) তারা নর্বার কাছে দাবি 
জানায়, যে কোন একটা অলৌকিক জিনিস দেখিয়ে তিনি যেন নিজের দাবির সত্যতার পক্ষে 


EAA So le 
Ap ARCA / A Al 7 ys G 


Le 


সালিহ্‌ বলল, এই উটনী, EET UNE se pee HNC 
পানি পানের পালা--নির্দিষ্ট এক এক দিনের । তোমরা একে কোন কষ্ট দিও না, তাহলে 
তোমাদেরকে মহা দিবসের আযাব পাকড়াও করবে। ( (সূরা শু'আরা £ ১৫৩) 


NAO 


A AL AD {4 sl oa EE AL 


a LE 2 Uke RACAL drs 


EE hea Fea ET 
উটনী তোমাদের জন্যে একটি নিদর্শন । অতএব, একে আল্লাহ্‌র যমীনে চরে খেতে দাও । একে 
কোন ক্লেশ দিও না, দিলে মর্মস্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে । (সূরা আ‘রাফ $ ৭৩) 

আল্লাহ্‌র বাণী ৪ EAT OS EA EO rT আমি শিক্ষাপ্রদ 
নিদৰ্শনস্বরূপ ছামূদ জাতিকে উটনী দিয়েছিলাম । কিনু ওরা তার প্রতি জুলুম করেছিল । (সূরা 
বনী ইসরাঈল £ ৫৯) 


মুফাস্সিরগণ উল্লেখ করেন, ছামূদ সম্পুদায়ের লোকেরা একবার এক স্থানে সমবেত হয়। 
এ সমাবেশে আল্লাহর নবী হযরত সালিহ্‌ (ভর) আগমন করেন তিনি তাদেরকে আল্লাহ্র দিকে 
আহ্বান জানান, উপদেশ দান করেন, ভীতি প্রদর্শন করেন, নসীহত করেন এবং তাদেরকে সৎ 
কাজের নির্দেশ দেন । উপস্থিত লোকজন তাকে বলল, এঁ যে একটা পাথর দেখা যায়, ওর মধ্য 
থেকে যদি অমুক অমুক গুণসম্পন্ন একটি দীর্ঘকায় দশ মাসের গর্ভবতী উটনী বের করে দেখাতে 
পার, তবে দেখাও সালিহ্‌ (আ) বললেন £ তোমাদের বর্ণিত গুণসম্পন্ন উটনী যদি আমি বের 


N 


$22 


on 
LV AALAL 
sls 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ‘৩১১ 


' করে দেই তাহলে কি তোমরা আমার আনীত দীন ও আমার নবুওতের প্রতি বিশ্বাস স্থাপন 
করবে? তারা সবাই বলল ৪ হ্যা, বিশ্বাস করব । তখন তিনি এ কথার উপর তাদের থেকে 
অঙ্গীকার ও প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর সালিহ্‌ (আ) সালাত আদায়ের জন্যে দাড়িয়ে যান 
এবং সালাত শেষে আল্লাহ্র নিকট তাদের আবদার পূরণ করার প্রার্থনা করেন । আল্লাহ্‌ এ 
পাথরকে কেটে গিয়ে অনুরূপ গুণসম্পন্ব একটি উটনী বের করে দেয়ার নির্দেশ দেন। যখন তারা 
স্বচক্ষে এরূপ উটনী দেখতে পেল, তখন তারা সত্যি সত্যি এক বিস্ময়কর বিষয়, ভীতিপ্রদ দৃশ্য, 
সুস্পষ্ট কুদরত ও চূড়ান্ত প্রমাণই প্রত্যক্ষ করল । এ দৃশ্য দেখার পর উপস্থিত বহু লোক ঈমান 
আনে বটে, কিন্তু অধিকাংশ লোকই তাদের কুফরী, গুমরাহী ও বৈরিতার উপর অটল হয়ে 
থাকল । 


এ জন্যেই কুরআনে বলা হঁয়েছে £ (= 13415 (তারা তার সাথে জুলুম করল) অর্থাৎ 
তাদের অধিকাংশই মানতে অস্বীকার করল এবং সত্যকে গ্রহণ করল না৷ যারা ঈমান এনেছিল 
তাদের প্রধান ছিল জান্দা ইবৃন আমর ইব্‌ন মুহাল্লাত ইব্‌ন লবীদ ইব্ন জুওয়াস ৷ এ ছিল ছামূদ 
সম্পৃদায়ের অন্যতম নেতা । সম্প্রদায়ের অবশিষ্ট শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গও ইসলাম গ্রহণে উদ্যত 
হয়, কিন্তু তিন ব্যক্তি তাদেরকে তা থেকে বিরত রাখে তারা হল $ যাওয়াব ইব্‌ন উমর ইব্ন 
লবীদ ও খাব্বাব-_এ দুইজন ছিল তাদের ধর্মগুরু এবং রাবাব ইব্‌ন সামআর ইব্ন জাল্মাস । 
জানদা ইসলাম গ্রহণ করার পর আপন চাচাত ভাই শিহাব ইব্ন খলীফাকে ঈমান আনার জন্যে 
আহ্বান জানায় । সেও ছিল সম্পৃদায়ের নেতৃস্থানীয় লোক এবং ইসলাম গ্রহণ করার জন্যে সেও 
উদ্যত হয়। কিন্তু এ ব্যক্তিরা তাকে বাধা দিলে সে তাদের দিকেই ঝুঁকে পড়ে । এ ঘটনার 
বলেন $ 

“আমর পরিবারের একদল লোক শিহাবকে নবীর দীন কবূল করার জন্যে আহ্বান জানায় । 
এরা সকলেই ছামূদ সম্পৃদায়ের বিশিষ্ট লোক । শিহাবও সে আহ্বানে সাড়া দিতে উদ্যত হয় । 
যদি সে সাড়া দিত তাহলে নবী সালিহ্‌ (আ) আমাদের মাঝে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে 
যেত ৷ জুওয়াব তার সঙ্গীর সাথে সুবিচার করেনি। বরং হিজর উপত্যকার কতিপয় নির্বোধ 


লোক আলোর পথ দেখার পরেও মুখ ফিরিয়ে থাকে ।” 
Hy! add 
এ কারণে হযরত সালিহ (আ) তাদেরকে বললেন ৪ 4/ ১<! 4 alii {30 3a (টি 


আল্লাহ্র উটনী, তোমাদের জন্যে নিদর্শন) । আল্লাহ্‌র উটনী শব্দটি বর্লা হয়েছে 
নির্দেশের উদ্দেশ্যে । যেমন বলা হয় 4111 =, আল্লাহ্র ঘর; «| ১ ০ আল্লাহ্র বান্দা । 
£1 < ,- তোমাদের জন্যে নিদর্শন । অর্থাৎ আমি তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছি 


এটা তার সত্যতার প্রমাণ 2 } 
6G 724 / td AAR A 
CEE SLL EA ns nd Ys Uo se! 


‘একে আল্লাহ্র যমীনে চরে খেয়ে বেড়াতে দাও এবং এর অনিষ্ট সাধন করো না । অন্যথায় 
এক নিকটবর্তী আযাব তোমাদেরকে পাকড়াও করবে৷’ তারপর অবস্থা এই দাড়াল যে, এ 
উটনীটি তাদের মধ্যে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা চরে বেড়াত, একদিন পর পর পানির ঘাটে 


http://IslamiBoi.wordpress.com 


৩১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অবতরণ করত । যেদিন সে পানি পান করত সেদিন কু্‌পের সমস্ত পানি নিঃশেষ করে ফেলত । 
তাই সপ্পদায়ের লোকেরা তাদের পালার দিনে পরের দিনের জন্যে প্রয়োজনীয় পানি উত্তোলন 
করে রাখত,। কথিত আছে যে ” সন্তদায়ের লোকজন এ উটনীটির দুধ পর্যাপ্ত পরিমাণ পান 
করত। +৫ LEN  }% 44 (এ উটনীটির জন্যে রয়েছে পানি পানের 

মাল গন এক, মদে ভযোও দেরি পালের ন চনয আয়া হলেন 
LU 140 ১১52 (জামি এ চী পাঠিয়োৱ ডালের প্রীন্ষার জনো) পরীক্ষা এই 
যে, তায়া কি এতে ঈমাম আমে, মা কি ফয়ে। আর প্রকৃত অবস্থা এই যে, তারা ফি 
- ফয়যে তা আদাহই ডাল জানেন। £434 8 (জতএব, তুমি তাদের আচরণের প্রতি দক্ষ 
রাগ) এবং পরীক্ষায় থাবা ৭) (এহং ধৈর্ম ধায়গ বায়) তাদের ib 

fl (Ae tilt A 

ঘয়। অ্নেই তোমাত দিব দপপট ধৰয় এলে পড়ে৷ £০ AAA AY 
744 ০344 0 (এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মর্ধ্যে পামি বন্টন নির্ধারিত 
ধবং পানির অঁশের জন্যে প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে । (সূরা কামার $ ২৭-২৮) 

দীর্ঘ দিন যাবন্ত এ অবস্থা চলতে থাকায় সম্প্রদায়ের লোকেরা অধৈর্য হয়ে পড়ে। এর 
থেকে নিষ্কৃতি লাভের জন্যে তারা একদা সমবেত হয় ও পরামর্শ করে। তারা সম্মিলিতভাবে এই 
সিদ্ধান্ত করে যে, উ্টনীটিকে হত্যা করতে হবে এর ফলে তারা উটনীটির কবল থেকে নিষ্কৃতি 
পাবে এবং সমস্ত পানির উপর পূর্ণ কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠিত হবে৷ শয়তান তাদেয়কে এ কাজের 
যত বলার গাছ 7! 
ELE Us ESTES Ye AGG Bes ADL ALG UG 1 Ls 

EAE SE 

অতঃপর তারা সেই উটনীটি বধ করে এবং আল্লাহ্র আদেশ অমান্য করে এবং বলে 
হে সালিহ্‌! তুমি রাসূল হয়ে থাকলে আমাদেরকে যার তয় দেখাদ্ছ ত নিয়ে এসো । 
(সূরা আ'রাফ £ ৭৭) 


যে লোক উটনী হত্যার দায়িত্‌ হণ করে তার নাম কিদার ইব্‌ন সালিফ ইবৃন জানদা_ 
সে ছিল সশ্পৃদায়ের অন্যতম নেতা । সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট । কথিত 
মতে, সে ছিল সালিফ-এর যারজ সন্তান । সায়বান নামক এক ব্যক্তির ওুরসে তার জন্য হয়। 
কিদার একা হত্যা করলেও যেহেতু সম্প্রদায়ের সকলের একমত্যে করেছিল তাই হত্যা করার 
দায়িত্ব সবার প্রতি আরোপিত হয়েছে। 

ইব্‌ন জারীর (র) প্রমুখ মুফাস্সির লিখেছেন ঃ ছামূদ সম্পুদায়ের দুই মহিলা- একজনের 
নাম সাদূক। সে মাহ্‌য়া ইব্ন যুহায়র ইব্ন মুখতারের কন্যা এবং প্রচুর ধন-সম্পদ ও বংশীয় 
=গৌরবের অধিকারী ৷ তার স্বামী ইসলাম গ্রহণ করে। ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের 
তবে তোমাকে আমি বিবাহ করব । অপর মহিলাটি ছিল উনায়যা বিনত গুনায়ম ইব্‌ন মিজলায, 
তাকে উন্মে উছমান বলে ডাকা হতো । মহিলাটি ছিল বৃদ্ধা এবং কাফির ৷ তার স্বামী ছিল 
সম্প্রদায়ের অন্যতম সর্দার যুওয়াব ইব্‌ন আমর ৷ এই স্বামীর গুরসে তার চারটি কন্যা ছিল। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩১৩ 


মহিলাটি কিদার ইব্‌ন সালিফকে প্রস্তাব দেয় যে, সে যদি উটনীটি হত্যা করতে পারে তবে তার 
এ চার কন্যার মধ্য থেকে যাকে ইচ্ছে বিয়ে করতে পারবে। তখন এ যুবকদ্বয় উটনী হত্যার 
দায়িত্্‌ গ্রহণ করে এবং সম্পৃদায়ের লোকদের সমর্থন লার্ভৈর চেষ্টা চালায় । সে মতে, অপর সাত 
ব্যক্তি তাদের ডাকে সাড়া দেয়। এভাবে তারা নয়জন এঁক্যবদ্ধ হয়। কুরআনে সে কথাই বলা 
হয়েছে $ y 

A 2/0 , Ap ALL A 1 A 

LLL IT GN A LILLE 2 ENS EO CY 

আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোন সংকর্ম 
ফরত মা। (সুরা মামল £ ৪৮) 


তারপর এই ময়জন গোটা সম্প্রদায়ের কাছে যায় এবং উটমী হত্যার উদ্যোগের কথা 
জানায়। এ ব্যাপায়ে সকলেই তাদেরকে সমর্থম করে ও সহযোগিতায় আশ্বাস দেয়। এরপর 
তারা উটনীর সন্ধানে বের হয়। যখন তারা দেখতে পেল যে, উটনীটি পানির ঘাট থেকে ফিরে 
আসছে, তখন তাদের মধ্যকার মিস্রা নামক ব্যক্তিটি যে পূর্ব থেকে ওঁৎ পেতে বসে ছিল সে 
একটি তীর তায় দিকে ছুঁড়ে মারে, তীরটি উটনীটির পায়ের গোছা ভেদ করে চলে যায়। এদিকে 
মহিলারা তাদের মুখমগুল অবারিত করে গোটা কবিলার মধ্যে উটনী হত্যার কথা ছড়িয়ে 
তাদেরকে উৎসাহিত করতে থাকে । কিদার ইব্‌ন সালিফ অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত 
করে উটনীটির পায়ের গোছার রগ কেটে দেয়। সাথে সাথে উটনীটি মাটিতে লুটিয়ে পড়ে এবং 
বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে । চিৎকারের মাধ্যমে সে তার পেটের বাচ্চাকে সতর্ক করে। 
কিদার পুনরায় বর্শা দিয়ে উটনীটির বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে। ওদিকে বাচ্চাটি 
একটি দুর্গম পাহাড়ে আরোহণ করে তিনবার ডাক-দেয়। 

আবদুর রজ্জাক (র) হাসান (র) থেকে বর্ণিত ঃ উটনীটির বাচ্চার ডাক ছিল এই £ঃ ০,৬ 
2! ০2! হে আমার রব! আমার মা কোথায়? এরপর সে একটি পাথরের মধ্যে প্রবেশ করে 


অদৃশ্য হয়ে যায়। কারো কারো মতে, লোকজন এ বাচ্চার পশ্চাদ্ধাবন করে তাকেও হত্যা 
করেছিল। 
AZ 

আল্লাহ্‌ বলেনঃ 53 He Ll 6G TEE CRA 

অত গতরাতে বজ ভীৰ আল কল এতে এল উক বল হত্যা 
করল । দেখ, কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী (সূরা কামার £ ২৯-৩০) 

অন্যত্র আল্লাহ্‌ বলেনঃ, 

~ / 

ULL LNA sl DIL Ld IEG UGE LL 5 

‘ওদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠলো, তখন আল্লাহ্‌র রাসূল 
বলল, আল্লাহ্র উটনী ও তার পানি পান করার বিষয়ে সাবধান হও ।' অর্থাৎ তোমরা একে ভয় . 
কাত কজু তা রার্যাকে দক বর এব 07 ডিকের ভা জরা কেলাা। 


AI Ld /b// a POC PE 
~ 


ae GSES Y pd at Ee tn 
তালের পাপের জন্যে তাদের ্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে 


দিলেন এবং এর পরিণামের জন্য আল্লাহ্র আতা করার কিছু নেই। রা পামস্‌ $ ১২ ১৫) 
আল-বরিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪০ 


AAA 


http://IslamiBoi.wordpress.com 


৩১৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম আহ্‌মদ (র) আবদুল্লাহ ইবৃন নুমায়র (র) সূত্রে আবদুল্লাহ ইবৃন যাম‘আ (রা) থেকে 
বৰ্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা) একবার ভাষণ দিতে গিয়ে উটনী ও তার হত্যাকারীর প্রসংগ 
উল্লেখ করেছিলেন ঃ ALES ELC (তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগা সে যখন 
তৎপর হয়ে উঠল) যে লোকটি তৎপর হয়েছিল সে অত্যন্ত কঠিন, রূঢ় ও কওমের সর্দার । আবু 
যাম‘আর ন্যায় মুহাম্মদ ইব্‌ন ইসহাক লিখেছেন, ইয়াধীদ ইব্ন মুহাম্মদ আম্মার ইব্‌ন ইয়াসির 
(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ হে আলী! আমি কি তোমাকে মানব গোষ্ঠীর 
সবচেয়ে বড় দুই হতভাগার কথা শুনাব? আলী (রা) বললেন, বলুন, ইয়া রাসূলাল্লাহ! তিনি 
বললেন £ একজন হল ছামূদ সম্পৃদায়ের সেই গৌরবর্ণ লোকটি, যে উটনী হত্যা করেছিল; আর 
দ্বিতীয়জন হল সেই ব্যক্তি যে তোমার এই স্থানে (অর্থাৎ মস্তকের পার্শ্বে) আঘাত করবে, যার 
ফলে এটা অর্থাৎ দাড়ি ভিজে যাবে। ইব্‌ন আবূ হাতিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন। আল্লাহ্‌ 
La 


ALL ADL MAL ALOLLID OLE 
CLS UL st LL GIHAGS ET ml oe es IL 
V/V / JF / 5 

এব 4 


CALLIN Ss LE 
অতঃপর তারা সেই উটনী বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য কর্রে এবং বলে, 
হে সালিহ্‌! তুমি রাসূল হয়ে থাকলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনয়ন কর । (সূরা 
আ'রাফ £৭৭) 
এই উক্তির মধ্যে তারা কয়েকটি জঘন্য কুফরী কথা বলেছে যথা ৪ (১) আল্লাহ যে উটনী 
তাদের জন্যে নিদর্শন রূপে পাঠিয়ে তাকে কোন প্রকার কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ 
করেছিলেন, তারা তাকে হত্যা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করে। (২) আযাব 
Ue oH SID ETN UMN BLL 
(এক) তাদের উপর আরোপিত শর্ত- £4 SL EE PL gt 
(একে কোনরূপ কষ্ট দিও না, অন্য তৰত ত আমাৰ তাৰে পাকড়াও বে ) 
অন্য এক আয়াতে আছে Le 2 ১০. (ভয়াবহ আযাব), অপর এক আয়াতে আছে = 
sll lie CURE sre Hon SAVE দেয় । (দুই) আযাব 
তাড়াতাড়ি এনে দেয়ার জন্যে তাদের পীড়াপীড়ি করা । (৩) তারা তাদের নিকট প্রেরিত 
রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে অথচ তিনি তার নবুওতের দাবির সত্যতার পক্ষে চূড়ান্ত প্রমাণ 
উপস্থিত করেছিলেন এবং তারাও তা নিশ্চিতরূপে জানতো । কিন্তু সত্যকে এড়িয়ে চলার 
জি হয়ত ও জাতে ৫ কত র হংস যো ২আাজরকে তাজ ভুত সংখ য়েছে র:মজেয 
ছয়ে চলতেছে ডু যা সাহ বলে 


ALB BAL Ode LALLA ATC A A 
brad) I 4 


HA HEED HE Jas Asia 
Lp EE NCE AEH তোমরা তোমাদের বাড়িতে তিনদিন 

জীবন উপভোগ করে নাও ৷ এ এমন একটি ওয়াদা যা মিথ্যা হবার নয়। (সূরা হুদ £ ৬৫) 
মুফাসসিরগণ লিখেছেন, উটনীটির উপর প্রথম যে ব্যক্তি হামলা করে তার নাম কিদার 

ইবন সালিফ (তার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক !) প্রথম আঘাতেই উটনীটির পায়ের 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৫ 


গোছা কেটে যায় এং সে মাটিতে পড়ে যায়। এরপর অন্যরা দৌড়ে গিয়ে তরবারি দ্বারা কেটে 
উটনীটির দেহ্‌ খণ্ড-বিখণ্ড করে। উটনীটির সদ্য প্রসূত বাচ্চা এ অবস্থা দেখে দৌড়ে নিকটবর্তী 
REL CLE RU a Ores (আ) তাদেরকে 
612416 28,15 5213544 তোমরা তিনদিন পর্যন্ত তোমাদের ঘরবাড়িতে 

বন উপ কর রাত জার এ দিনআর/ দিরে.পরব্টী তিনিদিন কিক এত কতোর 
সতর্কবাণী শুনানো সত্ত্বেও তারা এ কথা বিশ্বাস করল না । বরং এ রাত্রেই নবীকেও হত্যা করার 
HOTU ESS SBR Ee anna Ess 
Aly 4a $11, তারা পরস্পরে বলল, আল্লাহর নামে কসম কর যে, আমরা সালিহ্‌ 
Ens) ceo ante ms HES AS) SUDA A BS 
হামলা করে সালিহ্‌কে তার পরিবার -পরিজনসহ হত্যা করব এবং পরে তার অভিভাবকরা যদি 


lia LOL NA BL 
LAL AZ {A UL AAAL 


TAY 
4a Cg xf Ud Lt TAA 
EEE Br iE NE ee naa (সূরা 
নামল £ ৪৯) 
আল্লাহ্‌ তা'আলা আরো বলেন ৪ 


GL LE LOLS LI; IER 
ELL os LE ALT US LAM ELLIS ACIS Ef Ls 

Heteet We el ot Encl EES 

EE SEE EE EEE OE EE BT EEE HE OE ETE 
পারেনি। অতএব দেখ, ওদের চক্রান্তের পরিণতি কি হয়েছে! আমি অবশ্যই ওদের এবং ওদের 
সম্পৃদায়ের সকলকে ধ্বংস করেছি। এই তো ওদের ঘরবাড়ি - সীমালংঘন করার কারণে যা 
জনশূন্য অবস্থায় -পড়ে আছে। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে অবশ্যই নিদর্শন রয়েছে। আর যারা 
মুমিন-মুত্তাকী ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি । (সুরা নামল £ ৫০-৫৩) 

ছামূদ জাতির ধ্বংসলীলা সংঘটিত হয়েছিল নিম্নর্নপে ৪ যে কয় ব্যক্তি হযরত সালিহ্‌ 
(আ)-কে হত্যা করতে সংকল্পবদ্ধ হয়, আল্লাহ প্রথমে তাদের উপর পাথর নিক্ষেপ করে 
চূর্ণ-বিচূর্ণ করেন। পরে গোটা সম্পুদায়কে ধ্বংস করেন। যে তিনদিন তাদেরকে অবকাশ দেয়া 
হয়েছিল তার প্রথমদিন ছিল বৃহস্পতিবার । এই দিন আসার সাথে সাথে সম্প্রদায়ের সকলের মুখ 
ফ্যাকাসে হয়ে যায়। যখন সন্ধ্যা হল তখন পরস্পর বলাবলি করল, ‘জেনে রেখ, নির্ধারিত 
সময়ের প্রথম দিন শেষ হয়ে গেল । দ্বিতীয় দিন শুক্রবারে সকলের চেহারা লাল রঙ ধারণ করে। 
সন্ধ্যাকালে তারা বলাবলি করে যে, শুনে রেখ, নির্ধারিত সময়ের দুইদিন কেটে গেছে। তৃতীয় 
দিন শনিবারে সকলের চেহারা কাল রঙ ধারণ করে। সন্ধ্যাবেলা তারা বলাবলি করে যে, জেনে 
- নাও, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। রবিবার সকালে তারা খোশবু লাগিয়ে প্রস্তুত হয়ে 
‘অপেক্ষায় থাকল__ কি শাস্তি ও আযাব-গযব নাযিল হয় তা দেখার জন্যে । তাদের কোনই 


http://IslamiBoi.wordpress.com 


৩১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ধারণা ছিল না যে, তাদেরকে কি করা হবে এং কোন্‌ দিক থেকে আযাব আসবে । কিছু সময় 
পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল, তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ 
এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূকম্পন শুরু হল । সাথে সাথে তাদের প্রাণবায়ু উড়ে গেল, 
সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল, শোরগোল স্তব্ধ হল এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল । ফলে 
সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল ।' 

ইতিহাসবেত্তাগণ লিখেছেন, ছামূদ সম্পৃদায়ের এ আযাব থেকে এৰুজন মাত্ৰ মহিলা ছাড়া 
আর কেউই মুক্তি পায়নি । মহিলাটির নাম কালবা বিনত সালাকা, ডাকনাম যারীআ ৷ সে ছিল 
কট্টর কাফির ও হযরত সালিহ্‌ (আ)-এয চরম দুশমন । আয়াব আসতে দেখেই সে দ্রুত বের 
হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপর পতিত যে আযাব সে 
প্রত্যক্ষ করে এসেছে--তার বর্ণনা দিল । পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল । 
-কিটু পানি পাম করার সাথে সাখেহ মৃত্যুর কোলে চলে পড়ল । 


আল্লাহর বাণী £ 1%344,4 5 (যেন সেখানে তারা কোন দিন বসবাস করে নাই)। 
আল্লাহ বলেন ৪ . $4 4১, 913 15344 5926691 (জেনে রেখ, ছামূদ 
সম্পদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখ, ধ্বংসই হল ছামূদ সম্প্রদায়ের 
পরিণাম) (সূরা হুদ £ ৬৮) । এটাই ছিল তাদের অদৃষ্ট লিখন । 

ইমাম আহমদ (র), আবদুর রাজ্জাক (র) জাবির (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) 
একবার হিজর উপত্যকা দিয়ে অতিক্রম করার সময় বলেন £ঃ তোমরা আল্লাহর নিদর্শন অর্থাৎ 
মুজিযা দেখার আবদার করো না । সালিহ্‌ (আ)-এর সম্প্দায় এরূপ আবদার জানিয়েছিল। সেই 
নিদর্শনের উটনী এই গিল্পিপথ দিয়ে পানি পান করার জন্যে যেত এবং পান করার পর এই পথ 
দিয়েই উঠে আসত ১980 049 ১৭4 5414445 (তারা আল্লাহর হুকুমের অবাধ্য হল 
ও উটনীটিকে বধ করল)। - 

উটনী একদিন তাদের পানি পান করত এবং তারা একদিন উটনীর দুধ পান করত । পরে 
তারা উটনীটিকে বধ করে। ফলে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করে। এতে ছামূদ 
সম্পৃদায়ের শুধু একজন লোক ব্যতীত আসমানের নিচে তাদের যত লোক ছিল সবাইকে আল্লাহ 
ধ্বংস করে দেন। সেই লোকটি হারম শরীফে অবস্থান করছিল। সঙ্গীরা জিজ্ঞেস করল, কে সেই 
লোকটি ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, তার নাম আবূ রাগাল। পরে হারম শরীফ থেকে বের 
হবার পর এ আযাব তাকে ধ্বংস করে, যে আযাব তার সম্পৃদায়কে ধ্বংস করেছিল । এ হাদীসটি 
ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সংগৃহীত; কিন্তু হাদীসের প্রসিদ্ধ ছয়টি কিতাবের কোনটিতেই 
এর কোন উল্লেখ নেই । আল্লাহ সর্বজ্ঞ । 

আবদুর রাজ্জাক (র) ইসমাঈল ইবন উমাইয়া (রা) থেকে বর্ণনা করেছেন, একদা নবী 
করীম (সা) আবূ রাগালের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, 
তোমরা কি জান, এই কবরবাসী কে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই সম্যক জানেন । তিনি 
বললেন, এটা আবূ রাগালের কবর, সে ছামূদ সম্পদায়ের লোক । আল্লাহর হারমে সে অবস্থান 
করছিল। সুতরাং আল্লাহর হারম আল্লাহর আযাব থেকে দূরে রাখে ৷ পরে হারম থেকে সে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া '৩১৭ 


বেরিয়ে আসলে সেই আযাব তাকে ধ্বংস করে, যে আযাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল। 
তারপর এখানে তাকে দাফন করা হয় এবং তার সাথে স্বর্ণনির্মিত একটি ডালও দাফন করা হয় । 
এ কথা শুনে কাফেলার সবাই বাহন থেকে নেমে এসে তরবারি দ্বারা কবর খুঁড়ে স্বর্ণের ডাল বের 
করে নিয়ে আসে। 


আবদুর রাজ্জাক (র) যুহরী থেকে বর্ণনা করেছেন যে, আবূ রাগালের অপর নাম আৰু 
ছাকীফ । বর্ণনার এই সূত্রটি মুরসাল । এ হাদীস মুত্তাসিল সনদেও বর্ণিত হয়েছে। যেমন মুহাম্মদ 
ইবন ইসহাক (র) তাঁর সীরাত গ্রন্থে আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) প্রমুখাৎ থেকে বর্ণনা 
করেছেন। আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর তাইফ গমনের সময় আমরাও সাথে 
ছিলাম । একটি কবর অতিক্রম করার সময় তিনি বললেন, এটি আবূ রাগালের কবর যাকে 
আবূ ছাকীফও বলা হয । সে ছামূদ সম্পুদায়ের লোক! হারমে অবস্থান করায় তার উপর 
তাৎক্ষণিকভাবে আযাব আসেনি । পরে যখন হারম থেকে বেরিয়ে এই স্থানে আসে, তখন সেই 
আযাব তার উপর পতিত হয়, যে আযাব তার সম্পৃদায়ের উপর পতিত হয়েছিল। এখানেই 
তাকে দাফন করা হয়। এর প্রমাণ এই যে, তার সাথে স্বর্ণের একটি ডালও দাফন করা 
হয়েছিল । তোমরা তার কবর খুঁড়লে সাথে এ ডালটিও পাবে। তখনই লোকজন কবরটি খুঁড়ে 
ডালটি বের করে আনে । আবূ দাউদ (র) মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) সূত্রে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। হাফিজ আবুল হাজ্জাজ মায্যী একে হাসান ও ‘আযীয’ পর্যায়ের হাদীস বলে মস্তব্য 
করেছেন। 
আমার মতে, এ হাদীসটি বুজায়র ইব্‌ন আবু বুজায়র একাই বর্ণনা করেছেন। এ হাদীস 
ব্যতীত অন্য কোন হাদীসের বর্ণনাকারী হিসেবে তাকে দেখা যায় না। এছাড়া ইসমাঈল ইব্‌ন 
উমাইয়া ব্যতীত অন্য কেউ এটা বর্ণনা করেননি । শায়খ আবুল হাজ্জাজ বলেছেন, . এ 
হাদীসকে মারফ্‌’ বলা অমূলক, এটা আসলে আবদুল্লাহ ইব্‌ন আমরেরই একটি উক্তি । তবে 
পূর্বে বর্ণিত মুরসাল ও জাবিরের হাদীসে এর সমর্থন পাওয়া যায়। আল্লাহর বাণী $ 
ALA PA LL adhd RADIATA AL! LIAPAL © 0d 
1: EE AE 3 Es 3 
CE a OEE 53 els 
অতঃপর সালিহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে খামির বাপ্রায়া জরি ডো 
আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকর্ট পৌছিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ 
দিয়েছিলাম, কিছু তোমরা তো হিতাকাঙ্ষীদেক্ককে পছন্দ কর না। (সূরা আ'রাফ £ ৭৯) 
“ সমপদায়ের ফ্বংস্র পর হযরত সালিহ (আ) তাদেরকে উদ্দেশ করে যে কথা বলেছিলেন, 
এখানে তা গানত ধুতে ।- শনি ত শে গের শোক লাই যান সহ 
4-৯ (হে আমার 


http://IslamiBoi.wordpress.com 


Sk আল-বিদায়া ওয়ান নিহায়া 


RG I কাজে ও সদিচ্ছা দিয়ে তা একান্তভাবে কামনা করেছিললাম 

০০ 032549 ১<]3 (কিন্তু হিতাকাঙ্ষীদেরকে তোমরা পছন্দ কর না) অর্থাৎ 
সত্য তোদরা কর্ল করনি জার নাকরুর করতে. ধতত চিলে। এ কারণেই আজ তোমরা 
চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে রয়েছ । এখন আমার আর করার কিছুই নেই । তোমাদের থেফে 
আযাব দূর করার কোন শক্তি আমার'আদোৌ নেই । আল্লাহর বাণী পৌছিয়ে দেয়া ও উপদেশ 
A Se Sls MS ds Lae LA Lalas SLs lls La Asad 
হয় যেটা আল্লাহ চান। 

PE EEE EERE HET CET! OE 
কাফির সর্দারদের লাশগুলো সম্বোধন করে ভাষণ দিয়েছিলেন। বদর যুদ্ধে নিহত কুরায়শ 
সর্দারকে বদরের কূপে নিক্ষেপ করা হয়। তিনদিন পর শেষরাতে ময়দান ত্যাগ করার সময় 
রাসূলুল্লাহ (সা) উক্ত কূপের নিকট দাড়িয়ে বলেছিলেন, ‘হে কূপবাসীরা! তোমাদের সাথে 
তোমাদের প্রভু যে ওয়াদা করেছিলেন তার সত্যতা দেখতে পেয়েছো তো? আমার সাথে আমার 
প্রভুর যে ওয়াদা ছিল তা আমি পুরোপুরি সত্যরূপে পেয়েছি ৷’ রাসুলুল্লাহ (সা) আরও বলেন, 
“তোমরা হচ্ছ নবীর নিকৃষ্ট পরিজন । তোমরা তো তোমাদের নবীকে মিথ্যুক প্রতিপন্ন করছ। 
কিন্তু অন্য লোকেরা আমাকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা আমাকে দেশ থেকে বের করে 
দিয়েছ। অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছো, 
পক্ষান্তরে অন্যরা আমাকে সাহায্য করেছে-_ তোমরা তোমাদের নবীর কত জঘন্য পরিজন 
ছিলে!” 

হযরত উমর (রা) রাসূলুল্লাহ (সা)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি এমন একদল 
লোকের সাথে কথা বলছেন, যারা লাশ হয়ে পড়ে আছে। রাসুলুল্লাহ (সা) বললেন, “যে মহান 
* সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আমি যেসব কথাবার্তা বলছি তা ওদের 
চেয়ে তোমরা মোটেই বেশি শুনছ না; কিন্তু তারা উত্তর দিচ্ছে না এই যা।” 

OEE OG Sl abil ls 
পরে যথাস্থানে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আসবে ইনশাআল্লাহ । কথিত আছে, হযরত 
সালিহ্‌ (আ) এ ঘটনার পর হারম শরীফে চলে যান এবং তাঁর ইন্তিকাল পর্যন্ত সেখানেই 
অবস্থান করেন। 

ইমাম আহমদ ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, বিদায় হজ্জের প্রাক্কালে রাসুলুল্লাহ 
(সা) যখন উস্‌ফান উপত্যকা অতিক্রম করেন তখন জিজ্ঞেস করেন, হে আবূ বকর! এটা কোন্‌ 
উপত্যকা? আবূ বকর (রা) বলেন, এটা উস্‌ফান উপত্যকা । রাসুলুল্লাহ (সা) বললেন, এই স্থান 
দিয়ে হৃদ ও সালিহ্‌ (আ) নবীদ্বয় অতিক্ৰম করেছিলেন। তাদের বাহন ছিল উটনী, লাগাম ছিল 
খেজুর গাছের ছাল দ্বারা তৈরি রশি, পরনে ছিল জোববা এবং গায়ে ছিল চাদর ৷ হজ্জের উদ্দেশ্যে 
তালবিয়া (-৩,|) পড়তে পড়তে তীরা আল্লাহর ঘর তওয়াফ করছিলেন। এ হাদীসের সনদ 
হাসান পর্যায়ের । হযরত নূহ্‌ নবীর আলোচনায় তাবারানী থেকে এ হাদীসটি উদ্ধৃত করা 
হয়েছে সেখানে নূহ, হৃদ ও ইবরাহীম (আ)-এর নাম উল্লেখ করা হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৯ 


তবুক যুদ্ধের সময় ছামূদ জাতির আবাসভূমি 
হিজ্র উপত্যকা দিয়ে রাসূলুল্লাহ (সা)-এর গমন 

ইমাম আহমদ ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণনা করেন, তাবৃক অভিযানকালে রাসুলুল্লাহ (সা) 
সদলবলে হিজর উপত্যকায় অবতরণ করেন। যেখানে ছামূদ জাতি বসবাস করত ৷ ছামূদ 
সম্পৃদায় যেসব কূপের পানি পান করত, লোকজন সেসব কৃপের পানি ব্যবহার করে। এ পানি 
দিয়ে আটার খামীর তৈরি করে এবং যথারীতি ডেকচি উনুনে চড়ান। এমন সময় রাসূলুল্লাহ 
(সা)-এর নির্দেশ আসায় তারা ডেকচির খাদ্য ফেলে দিয়ে খামীর উটকে খেতে দেন। তারপর 
তিনি সেখান থেকে রওয়ানা হয়ে যে কূপ থেকে আল্লাহর উদ্ত্রী পানি পান করত সে কূপের 
নিকট অবতরণ করেন । রাসুলুল্লাহ (সা) লোকজনকে সেই ধ্বংসপ্রাপ্ত জাতির বাসস্থানে যেতে 
নিষেধ করেন। তিনি বললেন, “আমার আশংকা হয় তোমাদের উপর না তাদের মত আযাব 
আপতিত হয়। সুতরাং তোমরা তাদের এ স্থানে প্রবেশ করো না৷” ইমাম আহমদ (রর) 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) থেকে অন্য এক বর্ণনায় বলেন, হিজবরে অবস্থানকালে রাসূল (সা) 
বলেছিলেন £ তোমরা আল্লাহর গযবে ধ্বংস প্রাপ্তদের এসব বাসস্থানে কান্নারত অবস্থায় ছাড়া 
যেয়ো না, যদি একান্তই কান্না না আসে তাহলে সেখানে আদৌ যেয়ো না। যে আযাব তাদের 
উপর এসেছিল, সেরূপ আযাব তোমাদের উপরও না পতিত হয়ে যায়। বুখারী ও মুসলিমে 
একাধিক সূত্রে এ হাদীসটি বর্ণিত হয়েছে। কোন কোন বর্ণনায় এভাবে এসেছে যে, রাসূলুল্লাহ 
(সা) যখন ছামূদ জাতির এলাকা অতিক্রম করেন তখন মাথা ঢেকে রাখেন, বাহনকে দ্রুত 
চালান এবং কান্নারত অবস্থায় ব্যতীত কাউকে তাদের বাসস্থানে প্রবেশ করতে নিষেধ করেন। 
অন্য বর্ণনায় এতটুকু বেশি আছে যে, ‘যদি একান্তই কান্না রা আসে তবে কান্নার ভঙ্গী অবলম্বন 
কর এই ভয়ে যে, তাদের.উপর যে আযাব এসেছিল, অনুরূপ আযাব তোমাদের উপরও না এসে 
পড়ে ৷' 

ইমাম আহমদ (র) আমের ইবন সা'দ (রা) থেকে বর্ণনা করেন $ তাবৃক যুদ্ধে গমনকালে 
লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজ্রবাসীর বাসস্থানে প্রবেশ করতে থাকে ৷ রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট এ সংবাদ পৌছলে তিনি লোকজনের মধ্যে ঘোষণা করে দেন £॥22 ১!+_!। অর্থাৎ 
সালাত আদায় করা হবে। আমের (রা) বলেন, এ সময় আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট 
উপস্থিত হই । তিনি তখন নিজের বাহন উট থামাচ্ছিলেন এবং বলছিলেন £ঃ তোমরা কেন এসব 
লোকের বাসস্থানে প্রবেশ করছ, যাদের উপর আল্লাহ গযব নাযিল করেছেন। এক ব্যক্তি 
আশ্চর্যাৰ্বিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলো দেখৃছি। 
রাসূলুল্লাহ (সা) বললেন, আমি কি এর চেয়ে অধিক আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো না? তা 
হল এই যে, তোমাদের মধ্যেই এক ব্যক্তি তোমাদেরকে সেসব ঘটনা বলে দেয় যা তোমাদের 
পূর্বে অতীত হয়ে গেছে এবং সেসব ঘটনার কথাও বলে যা ভবিষ্যতে সংঘটিত হবে৷ অতএব, 
তোমরা সত্যের উপর অটল-অবিচল হয়ে থাক । তা না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে 
বিন্দুমাত্র পরোয়া করবেন না । শীঘই এমন এক জাতির আবির্ভাব হবে যারা তাদের উপর আগত 
শাস্তি থেকে নিজেদেরকে বিন্দুমাত্র রক্ষা করতে পারবে না। এ হাদীসের সনদ ‘হাসান’ পর্যায়ের 
কিন্তু অন্য হাদীস গ্রন্থকারগণ এ হাদীসটি বর্ণনা করেননি । কথিত আছে যে, সালিহ্‌ (আ)-এর 


http://IslamiBoi.wordpress.com 


৩২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সম্পদায়ের লোকজন দীর্ঘায়ু হতো । মাটির ঘর বানিয়ে তারা বাস করত । কিন্তু কারোর মৃত্যুর 
পূর্বেই তার ঘর বিনষ্ট হয়ে যেত । এ কারণে তারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত । 

ইতিহাসবেত্তাগণ লিখেছেন, হযরত সালিহ্‌ (আ)-এর নিকট নিদর্শন দাবি করলে, আল্লাহ এ 
কওমের জন্যে উটনী প্রেরণ করেন। একটি পাথর থেকে উটনীটি বের হয়ে আসে । এই উটনী 
ও তার পেটের বাচ্চার সাথে দুর্ব্যবহার করতে তাদেরকে তিনি নিষেধ করেন । দুর্ব্যবহার করলে 
আন্মাহর পক্ষ থেকে শাস্তি আসবে বলেও তিনি জানিয়ে দেন। তিনি আরও জানিয়ে দেন যে, 
শীঘই এরা উটনীটিকে হত্যা করবে এবং এর কারণেই তারা ধ্বংস হবে। যে ব্যক্তি উটনীটিকে 
হত্যা করবে তিনি তার পরিচয়ও তুলে ধরেন । তার গায়ের রঙ হবে গৌর, চোখের রঙ নীল 
এবং তারানা হবে বিলিল বদি তুণানর গোর ই বেশির কোন শত ভরা 
করলে সাথে সাথে তাকে হত্যা করার উদ্দেশ্যে গোটা জনপদে ধাত্রীদের নিয়োজিত করে। এই 
অনুসন্ধান দীর্ঘকাল পর্যস্ত অব্যাহত থাকে। এ ভাবে এক প্রজন্মের পর অন্য প্রজন্মের অবসান 
ঘটে। 

তারপর এক সময়ে উক্ত সম্প্রদায়ের এক সর্দার ব্যক্তির পুত্রের সাথে আর এক সর্দার 
ব্যক্তির কন্যার বিবাহের প্রস্তাব দেয়। সেমতে বিবাহও হয়। এই দম্পতির ঘরেই উটনীর 
হত্যাকারীর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় কিদার ইব্‌ন সালিফ ৷ সম্ভান্রে পিতা-মাতা ও 
বাপ-দাদা সন্তান্ত ও প্রভাবশালী হওয়ার কারণে ধাত্রীদের পক্ষে তাকে হত্যা করা সম্ভব হলো না। 
শিশুটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে । অন্য শিশুরা এক মাসে যতটুকু বড় হয় সে এক সপ্তাহে ততটুকু 
বড় হয়ে যায় । এভাবে সে সম্পদায়ের একজন নেতৃস্থানীয় ব্যক্তি্বপে আত্মপ্রকাশ করে। সবাই 
তাকে নেতা হিসেবে মেনে চলে। এক পর্যায়ে তার মনের মধ্যে উটনী হত্যা করার বাসনার 
উদ্লেক- হয়। সশ্পৃদায়ের আরও আট ব্যক্তি এ ব্যাপারে তাকে অনুসরণ করে। এই নয়জন 
লোকই হযরত সালিহ (আ)-কেও হত্যা করার পরিকল্পনা করে। এরপর যখন উটনী হত্যার 
ঘটনা সংঘটিত হলো এবং সালিহ (আ)-এর নিকট এ সংবাদ পৌছাল, তখন তিনি কাদতে 
কাদতে সম্পৃদায়ের লোকদের নিকট যান । সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা নবীর কাছে এই 
কথা বলে ওজর পেশ করল যে, আমাদের নেতৃস্থানীয় কারো দ্বায়া এ ঘটনা ঘটেনি। এ 
কয়েকজন অল্প বয়সী যুবক এ ঘটনাটি ঘটিয়েছে। 

কথিত আছে যে, তখন সালিহ্‌ (আ)-এর প্রতিকার হিসারে উটনীটির বাচ্চাটিকে নিয়ে এসে 
তার সাখে উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। লোকজন বান্ধাকে ধরে আনার জন্যে অধসর 
হলে বাচ্চাটি পাহাড়ে উঠে যায়। লোকজনও পিছে পিছে পাহাড়ে উঠল । কিন্তু বাচ্চা আরও 
উপরে উঠে পাহাড়ের শীর্ষে চলে যায়, যেখানে তারা পৌছতে সক্ষম হয়নি৷ বাচ্চা সেখানে গিয়ে 
চোখের পানি ফেলে কাঁদতে থাকে। তারপর সে হযরত সালিহ্‌ (আ)-এর দিকে মুখ ফিরিয়ে 
তিনবার ডাক দেয় । তখন সালিহ্‌ (আ) স্পদায়কে লক্ষ্য করে বললেন, তোমরা তিনদিন পর্যন্ত 
'_ ৰাড়িতে বসে জীঘ্ন উপভোগ কর---এ এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয় । নবী তাদেরকে 
- আরও জানালেন আগামীকাল তোগাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, পরের দিন. রক্তিম এবং 
-_ তৃতীয় দিন কালো রত ধারণ করবে । চতুর্থ দিনে এক বিকট শব্দ এসে তাদেরকে আঘাত হানে। 
--- ফলে তাঙ্গী নিজ মিক্ ঘরে মারে উপুড্‌ হয়ে পড়ে: থাকে । এ বর্ণনার সাথে কোন কোন দিক 
. TT Uae: 


জং জালত 1 হয ত 


http://IslamiBoi.wordpress.com 


হযরত ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর ঘটনা 

ইবরাহীম (আ)-এর নসবনামা নিম্নরূপ £ ইবরাহীম ইব্‌ন তারাখ (২৫০) ইব্‌ন লাহুর 
(১৪৮) ইব্‌ন সারূগ (২৩০) ইব্‌ন রাউ (২৩৯) ইব্‌ন ফালিগ (৪৩৯) ইব্‌ন আবির (৪৬৪) ইব্ন 
শালিহ্‌ (৪৩৩) ইবন আরফাখশাদ (৪৩৮) ইব্‌ন সাম (৬০০) ইবন নূহ (আ)। আহলে 
কিতাবদের গ্রন্থে এভাবেই হযরত ইবরাহীম (আ)-এর নসবনামার উল্লেখ করা হয়েছে। উপরে 
বন্ধনীর মধ্যে বয়স দেখান হয়েছে। হযরত নূহ (আ)-এর বয়স ইতিপূর্বে তার আলোচনায় 
উল্লেখ করা হয়েছে, তাই এখানে পুনরুল্লেখের প্রয়োজন নেই । হাফিজ ইব্‌ন আসাকির (র) তার 
ইতিহাস গ্রন্থে ইসহাক ইব্‌ন বিশ্র কাহিলীর ‘আল মাবদা' গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, 
ইবরাহীম (আ)-এর মায়ের নাম ছিল উমায়লা । এরপর তিনি ইবরাহীম (আ)-এর জন্মের এক 
দীর্ঘ কাহিনীও লিখেছেন। ফালবী লিখেছেন যে, ইবরাহীম (আ)-এর মায়ের নাম বূনা বিন্ত 
কারবানা ইব্ন কুরছী । ইনি ছিলেন আরফাখ্শাদ ইব্‌ন সাম ইব্ন নূহের বংশধর । 

ইব্‌ন আসাকির ইকরামা (রা) সূত্রে বর্ণনা করেছেন যে, হযরত ইবরাহীম (আ)-এর 
কুনিয়াত বা উপনাম ছিল আবুয যায়ফান (১২ ১]) 1) ৷ বৰ্ণনাকারিগণ বলেছেন, 
তারাখের বয়স যখন পঁচাত্তর বছর তখন তার গুঁরসে ইবরাহীম, নাহুর ও হারান-এর জন্ম হয়। 
হারানের পুত্রের নাম ছিল লূত (আ)। বর্ণনাকারীদের মতে, ইবরাহীম ছিলেন তিন পুত্রের মধ্যে 
মধ্যম ৷ হারান পিতার জীবদ্দশায় নিজ জন্স্থান কালদান অর্থাৎ বাবেলে (ব্যাবিলনে) মৃত্যুবরণ 
করেন । এতিহাসিক ও জীবনীকারদের নিকট এই মতই প্রসিদ্ধ ও যথার্থ । ইব্‌ন আসাকির ইব্‌ন 
আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, ইবরাহীম (আ) গুতায়ে দামেশকের” বুরযা নামক গ্রামে 
জন্মগ্রহণ করেন, যা কাসিয়ূন পর্বতের সন্নিকটে অবস্থিত । অতঃপর ইব্‌ন আসাকির বলেন, 
সঠিক মত এই যে, তিনি বাবেলে জন্ুগ্রহণ করেন। তবে গুতায়ে দামেশকে জন্য হওয়ার কথা 
এ কারণে বলা হয় যে, হযরত লূত (আ)-কে সাহায্য করার উদ্দেশ্যে যখন তিনি এখানে 
আগমন করেছিলেন, তখন তিনি সেখানে সালাত আদায় করেছিলেন। ইবরাহীম (আ) বিবি 
সারাহ্‌কে এবং নাহুর আপন ভাই হারানের কন্যা মালিকাকে বিবাহ করেন। সারাহ্‌ ছিলেন 
বন্ধ্যা । তার কোন সন্তান হত না। ইতিহাসবেত্তাদের মতে, তারাখ নিজ পুত্র ইবরাহীম, 
ইবরাহীমের স্ত্রী সারাহ্‌ ও হারানের পুত্র লৃতকে নিয়ে কালদানীদের এলাকা থেকে কানআনীদের 
এলাকার উদ্দেশে রওয়ানা হন । হারান নামক স্থানে তারা অবতরণ করেন। এখানেই তারাখের 
মৃত্যু ঘটে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল দু'শ পঞ্চাশ বছর । এই বর্ণনা থেকে প্রমাণ মেলে যে, 
ইবরাহীম (আ)-এর জন্ম হারানে হয়নি; বরং কাশদানী জাতির ভূখণ্ডই তার জন্যস্থান ৷ এ স্থানটি 
হল বাবেল ও তার পার্শ্ববর্তী এলাকা । এরপর. তারা সেখান থেকে কানআনীদের আবাসভূমির 


১. সিরিয়ার একটি এলাকার নাম - যেখানে প্রচুর পানি ও বৃক্ষ বিদ্যমান 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) 8৪১-- 


/ 


http://IslamiBoi.wordpress.com 


৩২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উদ্দেশে যাত্রা করেন। এটা হলো বায়তুল মুকাদ্দাসের এলাকা ৷ তারপর তারা হারানে বসবাস 
আরম্ভ করেন। হারান হলো সেকালের কাশদানী জাতির আবাসভূমি ৷ জাসীরা এবং শামও-এর 
অন্তর্ভুক্ত । এখানকার অধিবাসীরা সাতটি নক্ষত্রের পূজা করত । সেই জাতির লোকেরা দামেশক 
শহর নির্মাণ করেছিল। তারা এই দীনের অনুসারী ছিল। তারা উত্তর মেরুর দিকে মুখ করে 
বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ বা মন্ত্রের দ্বারা সাতটি তারকার পূজা করত । এই কারণেই প্রাচীন 
দামেশকের সাতটি প্রবেশ দ্বারের প্রতিটিতে উক্ত সাত.তারকার এক একটি তারকার বিশাল 
মূর্তি স্থাপিত ছিল। এদের নামে তারা বিভিন্ন পর্ব ও উৎসব পালন করত । হারানের. 
অধিবাসীরাও নক্ষত্র ও মূর্তি পূজা করত । মোটকথা, সে সময় ভূ-পৃষ্ঠের উপর যত লোক ছিল 
তাদের মধ্য থেকে শুধু ইবরাহীম খলীল (আ), তার স্ত্রী (সারা) ও ভাতিজা লূত (আ) ব্যতীত 
সবাই ছিল কাফির । আল্লাহ তাআলা হযরত ইবরাহীম (আ)-এর দ্বারা সেসব দুষ্কৃতি ও ভ্রান্তি 
বিদূরিত করেন। কেননা, আল্লাহ তাকে বাল্যকালেই সঠিক পথের সন্ধান দেন । ঘ্বাসূল হওয়ার 
যার দার করেন পরা ক বাল খত ব বহাত গহ কম 


22/244 A C/AG yA EG 


আল্লাহর বাণী $ de © ES Oni So Li atl Cn Jil 
আমি তো ইতিপূর্বে ইবরাহীমকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম 
সম্যক পরিজ্ঞাত । (সূরা আম্বিয়া ৪ ৫১) অর্থাৎ তিনি এর যোগ্য ছিলেন। 


আল্লাহর বাণী £ 
RA nt i MAA 1/7 APS A 
LEE GEL OE 
2 / Y / Al cb 
LALLY a A A EET AE 
Hil. JS LGC, all 093 Sa OLS Ol. Lala 
) ) 
{AD A AAA Lo 2 (77 PA LAPS AL 
BSAA El EE RD 
Fd # ge 
EEE LET te 2 Lazu © (0 AIL A/IA?S A 
bP OAS VAL / EAL Rl 7 ts “2 id 
Ga E135 4d EE Ln st ue us 
Ae A 
AH / a COPNLPOA LES! 
J EDT ul + tS 
LLB A 7 bl AAMAS APSA 4 ALA LUOASA a2 
2 ALLEL Fe a ko BOE LG AL alo pred GL, 
Ld Ls 29 2 2 ১: ATE seit 8৪5১ 
PD / 
ALl7t td LOMA LAL AG NBM AL GL ABPOIL A 
LG Ln x33 pS 3 Sty CS BOE ty 
VALE AAA il BALLAD ALLLU OA ARAM 
Ugly Al ob AS Als ID 30s SHS oF 
Gad GAL NL NH ntnD th "ge 
{ Er NE BY EA lo EGE 
ALANNA BLMIMZILE OB LAY AL GOAL ALL LA 
3 UNS LIAS SAE UG OVS 33 LIA bl US 
/ | ; / 
AP AO ALON LO (OLAS SP Ah ale WNL [ ৮ 
SALSA Gs UF ELSES Slag 
7 / ৰ ANNE AAA d AREA 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৩ 


ASF PALGIIAS 70 MOL dn AL. ALLO EE 


Z 


(A (Rh 62! [/ 2% is VALS ~~ Gt Z/4/p 


‘nr x ll) Cl EL HELY LS ene 1) 
AG 0 AR rl Re 
EECA TEAS PUNEAVEY AOE 1 “ৰ 
AZ! / bg A 
ts ltt AY A LP, 4 SL AP 


Coin 5 COE 1 TE 

স্মরণ কর ইবরাহীমের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত কর 
এবং তাকে ভয় কর; তোমাদের জন্যে এটাই শ্রেয়, যদি তোমরা জানতে । তোমরা তো আল্লাহ্‌ 
ব্যতীত কেবল মূর্তি পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ; তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা 
কর তারা তোমাদের জীবনোপকরণের মালিক. নয় । সুতরাং তোমরা জীবনোপকরণ কামনা কর 
আল্লাহর নিকট এবং তারই ইবাদত কর ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর । তোমরা তীরই 
নিকট প্রত্যাবর্তিত হবে । তোমরা যদি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন কর তবে জেনে রেখ, 
তোমাদের পূর্ববর্তাগণও নবীগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল । বস্তুত সুস্পষ্টভাবে প্রচার করে 
দেয়া ব্যতীত রাসূলের আর কোন দায়িত্‌ নেই ৷ ওরা কি লক্ষ্য করে না, কিভাবে আল্লাহ সৃষ্টিকে 
অস্তিত্‌ দান করেন, তারপর তা পুনরায় সৃষ্টি করেন? এটা তো আল্লাহর জন্যে সহজ । 

বল, পৃথিবীতে ভ্রমণ কর এবং অনুধাবন কর, কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন? তারপর 
আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি । আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান । তিনি যাকে ইচ্ছা 
শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা তারই নিকট প্রত্যাবর্তিত হবে। 
তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে এবং আল্লাহ ব্যতীত 
তোমাদের কোন অভিভাবক নেই, সাহায্যকারীও নেই । যারা আল্লাহর নিদর্শন ও তার সাক্ষাৎ 
অস্বীকার করে, তারাই আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়, তাদের জন্যে রয়েছে মর্মভুদ শাস্তি । 

উত্তরে ইবরাহীমের সশ্পুদায় শুধু এই বলল, ‘তাকে হত্যা কর অথবা আগুনে পুড়িয়ে দাও ৷' 
কিন্তু আল্লাহ তাকে অগ্নু থেকে রক্ষা করলেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে মুমিন সম্পৃদায়ের 
জন্য ৷ ইবরাহীম বলল, তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ .করছ; পার্থিব 
জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে । পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে 
অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং 
তোমাদের কোন সাহায্যকারী থাকবে না লৃত তার প্রতি বিশ্বাস স্থাপন করল । ইবরাহীম বলল, 
'আমি আমার প্রতিপালকের উদ্দেশে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 
আমি ইবরাহীমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্যে স্থির করলাম 
নবুওত ও কিতাব এবং আমি তাকে দুনিয়ায় পুরস্কৃত করেছিলাম; আখিরাতেও সে নিশ্চয় 
সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। (সূরা আনকাবুত $ ১৬-২৭) 

তারপর আল্লাহ ইবরাহীম (আ)-এর সাথে তার পিতার এবং সম্প্রদায়ের লোকদের বিতর্কের 
কথা উল্লেখ করেছেন। পরে আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব । হযরত 
ইবরাহীম (আ) সর্ব প্রথম আপন পিতাকে ঈমানের দাওয়াত দেন। তার পিতা ছিল মূর্তিপূজারী ৷ 
কাজেই কল্যাণের দিকে আহ্বান পাওয়ার অধিকার তারই সবচাইতে বেশি । আল্লাহ বলেন $ 


http://IslamiBoi.wordpress.com 


স্মরণ কর, এই কিতাবে উল্লিখিত ইবরাহীমের কথা; সে ছিল সত্যনিষ্ঠ নবী । যখন সে তার 
পিতাকে বলল, ‘হে পিতা! তুমি কেন তার ইবাদত কর যে শুনে না, দেখে না এবং তোমার 
কোন কাজেই আসে না? হে আমার পিতা! আমার নিকট তো এসেছে জ্ঞান, যা তোমার নিকট 
আসেনি; সুতরাং আমার অনুসরণ কর, আমি তোমাকে সঠিক পথ দেখাব । হে আমার পিতা! 
শয়তানের ইবাদত কর না । শয়তান তো দয়াময়ের অবাধ্য । হে আমার পিতা! আমি আশংকা 
করছি, তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের বন্ধু হয়ে পড়বে ৷' 


পিতা বলল, ‘হে ইবরাহীম! তুমি কি আমার দেব-দেবী হতে বিমুখ? যদি তুমি নিবৃত্ত না হও 
. তবে আমি পাথরের আঘাতে তোমার প্রাণনাশ করবই ৷ তুমি চিরদিনের জন্যে আমার নিকট 
হতে দূর হয়ে যাও!’ ইবরাহীম বলল, ‘তোমার প্রতি সালাম । আমি আমার প্রতিপালকের নিকট 
তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল । আমি তোমাদের 
হতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত কর তাদের হতে পৃথক হচ্ছি। আমি আমার 
প্রতিপালককে আহ্বান করি, আশা করি আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থকাম হব 
না। (সূরা মার্য়াম ৪ 8৪১-৪৮) 

এখানে আল্লাহ ইবরাহীম (আ) ও তার পিতার মধ্যে যে কথোপকথন ও বিতর্ক হয়েছিল তা 
উল্লেখ করেছেন। সত্যের দিকে পিতাকে যে কোমল ভাষায় ও উত্তম ভংগিতে আহ্বান করেছেন 
তা এখানে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। তিনি পিতার মূর্তি পূজার অসারতা তুলে ধরেছেন এভাবে 
যে, এগুলো তাদের উপাসনাকারীদের ডাক শুনতে পায় না, তাদের অবস্থানও দেখতে পায় না; 
তা হলে কিভাবে এরা উপাসকদের উপকার করবে? কিভাবে তাদের খাদ্য ও সাহায্য দান করে 
তাদের কল্যাণ করবে? তারপর আল্লাহ তাকে যে হিদায়াত ও উপকারী জ্ঞান দান করছেন তার 
ভিত্তিতে পিতাকে সতর্ক করে দেন, যদিও বয়সে তিনি পিতার চেয়ে ছোট । 


RSA // 


VA LOA NAG, AALL AL ALANS AP 
le Jdoal LSU OT EA EAN 0 ES 
FE eR EE ti HO EE 


ঢ় [Ef 
“ (4 / 
+ Ee 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৫ 


হে আমার পিতা! আমার কাছে জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি; সুতরাং আমার 
অনুসরণ কর, আমি তোমাকে সঠিক পথ দেখাব অর্থাৎ এমন পথ যা অতি সুদৃঢ়, সহজ ও 
সরল । যে পথ অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। 
ইবরাহীম (আ) যখন পিতার নিকট এই সত্য পথ. ও উপদেশ পেশ করলেন, তখন পিতা তা 


গহণ করল না, বরং উল্টো তাকে ধমকাল ও ভয় দেখাল । সে বলল ৪ 
sd EA CF EE LEE 


‘(হে ইবরাহীম! তুমি কি আমার দেব-দেবী থেকে বিমুখ? যদি তুমি নিবৃত্ত'না হও, তবে 
আমি পাথরের আঘাতে তোমার প্রাণ নাশ করবোই ।' কেউ কেউ বলেন, মৌখিকভাবে আবার 
কেউ কেউ বলেন, বাস্তবেই পাথর মারব ৷ Ee “+ 215 (চিরতরের জন্যে দূর হয়ে যাও) 
EE HE SOURIS CEI SE 0st AC Bi SC Be 
বলেছিলেন £ 4/%15294- (তোমার প্রতি সালাম) অর্থাৎ আমার পক্ষ থেকে কোন রকম 
কষ্টদায়ক ব্যবহার তুমি পাবে না। আমার তরফু, থেকে তুমি সম্পূর্ণ নিরাপদ। ইবরাহীম 
অতিরিক্ত আরও বললেন, al oe SEE ons 2440 (আমি আমার 
প্রতিপালকের নিকট তোমার জন্য ক্রম প্রার্থনা করব। তির্নি আমার প্রতি অতিশয় অনুখহশীল)। 
ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেছেন 4 অর্থ (1 অর্থাৎ দয়ালু । কেননা তিনি আমাকে 
সত্য পথের সন্ধান দিয়েছেন। একনিষ্ঠর্ভাবে তীর ইব্ব্দত করার তওফীক দিয়েছেন। একারণেই 
ভিনি বললেন ৪9 51 ০ 4 525 - it 33 52 3523 Eel 
ts; 12, 3% (আমি তোমাদেরকে পরিত্যাগ করছি এবং আল্লাহ ব্যতীত যাদের 
তোমরা পূর্জা করছ তাদেরও পরিত্যাগ করছি। আমি কেবল আমার পালনকর্তাকেই আহ্বান 
করি। আশা করি, আমার প্রতিপালককে আহ্বান করে আমি ব্যর্থকাম হব না। এই ওয়াদা 
অনুযায়ী ইবরাহীম পিতার জন্যে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকেন 1 পরে যখন জানলেন যে, 
তীর পিতা আল্লাহর দুশমন; তখন তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। যেমন আল্লাহ্‌ 
2 52h io Tit bb Co 


Gঢ 1 Gb (4 A LBL wn Bpcaled 
2: 4 ধৰ RE CULT EE 


ইবরাহীম তার পিতার জন্যে ক্ষমা প্রার্থনা করেছিল, তাকে এর প্রতিশ্রুতি দিয়েছিল বলে; 
অতঃপর যখন এটা তার নিকট সুস্পষ্ট হল যে, সে আল্লাহর শত্রু, তখন ইবরাহীম তার সম্পর্ক 
ছিন্ন করল । ইবরাহীম তো কোমল হৃদয় ও সহনশীল । (সূরা তাওবা £ ১১৪) 

ইমাম বুখারী (র) আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, 
কিয়ামতের দিন ইবরাহীম (আ)-এর সাথে তার পিতা আযরের সাক্ষাৎ হবে। আযরের চেহারা 
মলিন ও কালিমালিপ্ত দেখে ইবরাহীম (আ) বলবেন, আমি কি আপনাকে দুনিয়ায় বলিনি যে, 
আমার অবাধ্য হবেন না? পিতা বলবে, ‘আজ আর আমি তোমার অবাধ্য হব না৷’ তখন 
ইবরাহীম (আ) বলবেন, হে আমার প্রতিপালক! আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, 
পুনরুথান দিবসে আমাকে লাঞ্চিত করবেন না । কিন্তু আমার পিতা যেখানে আপনার দয়া ও 


| http://IslamiBoi.wordpress.com 


. আল-ধিদায়া ওয়ান নিহায়া ৩২৭ 
PAIAPLA APAS f : CAA Las {4 AL Ya APA Awds 
Te yuIG 32 Sli Mat ERT 


tf nfl AF Fr ALS ALIA NTA A 
LES le, ALLS AY rl ol 
(0.2 RELLY LAF LAL aL Leal 7202, 

ul 


) 2 523 4D DEN MEPS BY li dy 


এভাবে ইবরাহীমকে আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দেখাই, আর যাতে সে 
নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তারপর রাত্রির অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল, তখন সে 
নক্ষত্ৰ দেখে বলল, ‘এই তো আমার প্রতিপালক, এরপর যখন উহা অনস্তমিত হল তখন সে 
বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না৷’ তারপর যখন সে চন্দ্রকে সমুজ্জবূলক্লপে উদিত 
হতে দেখল, তখন সে বলল, ‘এই তো আমার প্রতিপালক,’ যখন এটাও অস্তমিত হল তখন সে 
বলল, ‘আমাকে আমার প্রতিপালক সৎপথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত 
হব ।' তারপর যখন সে সূর্যকে দীপ্ডিমানরূপে উদিত হতে দেখল তখন সে বলল, এটাই আমার 
প্রতিপালক - এটিই সর্ববৃহৎ, যখন এটাও অস্তমিত হল তখন সে বলল, ‘হে আমার সম্পৃদায়! 
তোমরা যাকে আল্লাহর শরীক কর তার সাথে আমার কোন সংশৃব নেই । আমি একনিষ্ঠভাবে 
ত করা আাকাদমজ ওত যত যে গর্ত সত রার 
তৃত্তৰ্ভুক্ত নই ।' | 

তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল । সে বলল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার 
সাথে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন। আমার প্রতিপালক 
অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তাঁর শরীক কর তাকে আমি ভয় করি না, সব কিছুই 
আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত। তবে কি তোমরা অবধান করবে না? তোমরা যাকে আল্লাহর 
শরীক কর আমি তাকে কিরূপে ভয় করব? অথচ তোমরা আল্লাহর শরীক করতে ভয় কর না, 
যে বিষয়ে তিনি তোমাদেরকে কোন সনদ দেননি; সুতরাং যদি তোমরা জান তবে বল, দু'দলের 
মধ্যে কোন্‌ দল নিরাপত্তা লাভের অধিকারী ৷’ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম 
দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্যে, তারাই সৎপথ প্রাপ্ত । এবং এই হচ্ছে আমার 
যুক্তি-প্রমাণ যা ইবরাহীমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মুকাবিলায়; যাকে ইচ্ছা মর্যাদায় আমি 
উন্নীত করি; তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী । (সূরা আন‘আম ৪ ৭৫-৮৩) 

এখানে ইবরাহীম (আ) ও তার সম্পৃদায়ের মধ্যে সৃষ্ট বিতর্কের কথা বলা হয়েছে। তিনি 
যুক্তি দেখিয়েছেন যে, এসব উজ্জ্বল নক্ষত্র মূলত জড় পদার্থ - যা কখনো উপাস্য হতে পারেনা। 
আর আল্লাহর সাথে শরীক করে এগুলোর পূজাও করা যেতে পারে না৷ কেননা, এটা সৃষ্ট, 
প্ৰতিপালিত ও নিয়ন্ত্রিত । এরা উদিত হয় ও অস্ত যায় এবং অদৃশ্যও হয়ে যায়। পক্ষান্তরে, মহান 
প্রতিপালক আল্লাহ্‌, যার থেকে কোন কিছুই অদৃশ্য হতে পারে না। কিছুই তার দৃষ্টি থেকে 
গোপন থাকতে পারে না । বরং তিনি সর্বদা, সর্বত্র বিদ্যমান । তার কোন ক্ষয় ও পতন নেই । 
তিনি ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই তিনি ব্যতীত অন্য কোন প্রতিপালক নেই । এভাবে 
ইবরাহীম (আ) সর্বপ্রথম নক্ষত্রের ইলাহ্‌ হওয়ার অযোগ্যতা বর্ণনা করেন। কারো কারো মতে, 
এখানে নক্ষত্র বলতে যোহরা সেতারা তথা শুক্র গ্রহকে বুঝানো হয়েছে--যা অন্য সকল 
নক্ষত্রের চেয়ে অধিক উজ্জ্বল হয়। এ কারণেই পরবর্তীতে তিনি আরও অগ্রসর হয়ে চন্দ্রের 


http://IslamiBoi.wordpress.com 


৩২৮ আল-বিদায়া ওয়ান নিহ্থায়া 


উল্লেখ করেন---যা নক্ষত্রের চেয়ে অধিক উজ্জ্বল ও ঝলমলে এর পর আরও উপরের দিকে 
লক্ষ্য করে সূর্যের উল্লেখ করেন, যার অবয়ব সর্ব বৃহৎ এবং যার উজ্জ্বলতা ও আলোক বিকিরণ 
তীব্রতর । এভাবে ইবরাহীম (আ) স্পষ্টভাবে বুঝালেন যে, সূর্যও নিয়ন্ত্রিত ও অধীনস্থ- অন্যের 


নির্দেশ পালনে বাধ্য । আল্লাহর বাণী ৪ 
MS HEL PARAL FAD CE 7 9A 


RTO Pty ety J 1 dal ol S23 


AA ৭24 A Dl AIS AL LUA 


USES LEDS | AE PC BT 
তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন। তোমরা সূর্যকে সিজদা করো না; চন্্রকেও 
নয়, বরং সিজদা কর সেই আল্লাহকে-_-যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তার 
ইবাদত কর । (সূরা হা-মীম আস্সাজদা £ ৩৭) 
এ কারণেই আল্লাহ বলেছেন “£0 ০22/15 4 (যখন সে সূৰ্যকে দীন্তিমান 
অর্থাৎ উদিত হতে দেখল ৷) 


/ / LL ndtL bur Rp Lost A 
22 020 50 ds St Cl fi Ee GMT 


(A, CANAAN ANS SH BUS cd 
Gna ood Syl Ls sl so LRG OE 


A 
(/ ALAA FAA LEG 7 i. / 
J ola 1539 A LASSI IG asia Spi 
7 / ARIA 
AIA ADLLLPal op Zn? AJ a 


at is iY 9G SKS LIE 

আমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা না করলে তোমরা যাকে তার শরীক কর তাকে আমি ভয় 

করি না অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত তোমরা কর তাদের কোন পরোয়া আমি করি 

না। কেননা ওরা না পারে কোন উপকার করতে, না পারে কিছু শুনতে আর না পারে কিছু 

অনুধাবন করতে ৷ বরং এরা হয় প্রতিপালিত ও নিয়ন্ত্রিত যেমন নক্ষত্র ইত্যাদি । না হয় 
নিজেদেরই হাতের তৈরি ও খোদাইকৃত ৷ 


নক্ষত্র সম্পর্কে ইবরাহীম (আ)-এর উপরোক্ত উপদেশ বাণী থেকে স্পষ্টত বোঝা যায় যে, 
এ সব কথা তিনি হারানের অধিবাসীদের লক্ষ্য করে বলেছিলেন। কেননা, তারা নক্ষত্রের পূজা 
করত । এর দ্বারা ইব্‌ন ইসহাক (র) প্রমুখ যীরা মনে করেন যে, ইবরাহীম (আ) এ কথা তখন 
বলেছিলেন; যখন তিনি বাল্যকালে গুহা থেকে বের হয়ে আসেন । এতে তাদের অভিমত খণ্ডন 
হয়ে যায়। এই মত ইসরাঈলী বর্ণনা থেকে নেয়া হয়েছে। যার কোন নির্ভরযোগ্যতা নেই । 
বিশেষ করে যখন তা সঠিক বর্ণনার পরিপন্থী হয় । অপরদিকে বাবেলবাসীরা ছিল মূর্তিপূজক ৷ 
ইবরাহীম (আ) তাদের সাথে বিতর্কে লিপ্ত হন । মূর্তি ভাঙ্গেন, অপদস্ত করেন এবং সেগুলোর 
অসারতা বর্ণনা করেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৯ 
আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ yg 
1 AY 7A ALS ALY Orbs Hd ABADI LG “ FA 
wl ARES 8440 LG al 0S NEE sl Js 
PSY Te Re SEIT LR AFR 320/ EAA 
(FLEA Canis EA Bn ON al ST 
Ke 7490 


ipl be 24S tl 

ইবরাহীম বলল, তোমরা আল্লাহ্‌র পরিবর্তে মূর্তিদেরকে উপাস্যরূপে গ্রহণ করছো, পাৰ্থিব 

জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে; পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে 

অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং 
তোমাদের কোন সাহায্যকারী থাকবে না । (সূরা আনকাবূত $ ২৫) 


PAC ry Fn NAdG 


/ A Hd 
ny JUGS TNL 
A 


4 
ZL ft Ladd A NTEA oR Ae isa NET ্‌্ 
Mb lbs fd ‘os Js rt iC ER 
2,4 A ALD Ye BALLS চ্থ 
EN ACT SUI 


লং j 


> VERA ee 
NGL NOIRE ALOIS GLL Dr lL lA rf ALL 
CEN Ltr BF ্‌ ald Si US iia ld 5d | 
3 Ep #4 J 2 ~~ a স de 
Lua ALON RAL AL tl (AD 0 ATAU A PAL Nr 
Llc le | Ll | 
AD ASL NP nld aA at dl 


7 
VAAL AL abst 
al. hte C I. 
Sal, EP BEING 5 EE ARTE 
AS ALPLN MG LAL TALIS A Lr ARE, L254 YA LA 
sds El lad MS LE oe 54 $U FE 

IA IAL gp teed Aa A? LE ef 


EA AEE OR RE 


আমি তো এর পুর্বে হ্বর হিীমকে সংঘের জান দিয়েছিলমি এরংভামি তার সসবক্ষে ছিলাম 
সম্যক পরিজ্ঞাত। যখন সে তার পিতা ও তার সম্পৃদায়কে বলল, এই মূর্তিগুলো কী, যাদের 
পূজায় তোমরা রত রয়েছ? ওরা বলল, আমরা আমাদের পিতৃ-পুরুষগণকে মলে যু 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪২ 


http://IslamiBoi.wordpress.com 


৩৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করতে দেখেছি । সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃ-পুরুষগণও রয়েছে স্পষ্ট 
বিভ্রান্তিতে । ওরা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, নাকি তুমি কৌতুক করছ?. সে 
বলল, না তোমাদের প্রতিপালক তো আকাশমন্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি ওদের সৃষ্টি 
করেছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী । 


শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা 
অবলম্বন করব ৷’ তারপর সে চূর্ণ-বিচূর্ণ করে দিল ওদের প্রধানটি ব্যতীত: যাতে তারা ওর দিকে 
ফিরে' আসে । তারা বলল, আমাদের উপাস্যদের প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই 
সীমালংঘনকারী । কেউ কেউ বলল, এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি; তাকে বলা 
হয় ইবরাহীম । ওরা বলল, তাকে উপস্থিত কর লোকজনের সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে 
পারে। তারা বলল, হে ইবরাহীম! তুমিই কি আমাদের উপাস্যদের প্রতি এরূপ করেছ? সে 
বলল, সে-ই তো এটা করেছে, এ-ই তো এগুলোর প্রধান । এ গুলোকে জিজ্ঞেস কর। যদি 
এগুলো কথা বলতে পারে। তখন ওরা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে 
লাগল, তোমরাই তো সীমালংঘনকারী? 

অতপর ওদের মস্তক অবনত হয়ে গেল এবং ওরা বলল, তুমি তো জানই যে, এরা কথা 
বলে না ৷ ইবরাহীম বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যা 
তোমাদের কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? ধিক্‌ তোমাদেরকে এবং 
আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত কর তাদেরকে ৷ তবে কি তোমরা বুঝবে না? ওরা 
বলল, একে পুড়িয়ে দাও, সাহায্য কর তোমাদের দেবতাগুলোকে, তোমরা যদি কিছু 
করতে চাও । আমি বললাম, হে আগুন তুমি ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও ৷ 
ওরা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল । কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৷ 
(সূরা আম্বিয়া ৪ ৫১-৭০) 

সূরা শু'আরায় আল্লাহর বাণী ঃ 

STE RLS UL 343 ly JU S| En le Bly 


/ 
KEANE { AZanl ISL MUIR Ls 


‘ 
EAI SSS EL et JU 53% ২ bs UES Lalit 
adats 1 ri / x rab Arad 


/ | / A 
UOT Sh OE Ls A LOLS jie 
“ll SA A202 Alan AE K 
75'S ERENT 3 


ALL UIdL PA GL ACA 


- ~* LBA SE 

LX) LAS ¢ NIA 
CRAM LL SS EE ETE OT 
bait 


EE EE SET ENTE CRE 
বলেছিল, তোমরা কিসের ইবাদত কর? ওরা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং আমরা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়াম নিহায়া ৩৩১ 


নিষ্ঠার সাথে ওদের পূজায় নিরত থাকব। সে বলল, তোমরা প্রার্থনা করলে ওরা কি শোনে? 
অথবা ওরা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে? ওরা বলল, না, তবে আমরা 
আমাদের পিতৃ-পুরুষদেরকে এরূপই করতে দেখেছি। 


সে বলল, তোমরা কি তার, সম্বন্ধে ভেবে দেখেছ যার পূজা,করছ-_তোমরা এবং তোমাদের 
অতীত পিতৃ-পুরুষরা? ওরা সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত; যিনি 
আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তিনিই আমাকে দান করেন আহাৰ্য 
ও পানীয় । এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন; এবং তিনিই আমার মৃত্যু 
ঘটাবেন, তারপর পুনজীবিত করবেন। এবং আশা করি, তিনি কিয়ামত দিবসে আমার 
অপরাধসমূহ মার্জনা করে দেবেন। হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান দান কর এবং 
সংৎকর্মপরায়ণদের শামিল কর । (সুরা শু'আরা £ ৬৯-৮৩) 


LNA: 
fA aD 
<5 JU SAR ANYYS Hat Et 5353 


7 


np LE {n2 b ‘ Ee! TERY 22 ALY 

> | ff 7 
HY TEE Fl A ELLY SRE 
Ls Hd pe OL Ji. TE ET | 
ig ft 2 EA 9/ AIR A Ltt ASG 
EI OFELLSY SI OSL YJ Lee dit! CE 
t ANA PAM 
YAMA 1np28dd A IAD AES NL EAA AA (nl AAS 
EFL SEIT oP Gd rl Cos 
CF MLNGE 12 2D / LAY nt GAZAL Ib, 
i Fall CES EEG: SLES Cg Sd 


ETHEL Eo 13 4 
ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত । স্মরণ কর, সে তার প্রতিপালকের নিকট 
উপস্থিত হয়েছিল বিশুদ্ধচিত্তে। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কেও জিজ্ঞেস করেছিল, 
তোমরা কিসের পূজা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহ্‌গুলোকে চাওঃ 
জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা কী? তারপর সে তারকারাজির দিকে একবার 
তাকাল এবং বলল, আমি অসুস্থ । অতঃপর ওরা তাকে পশ্চাতে রেখে চলে গেল । পরে সে 
সন্তৰ্পণে ওদের দেবতাগুলোর নিকুট গেল। এবং বলল, তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন? 
তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলনা? তখন সে তাদের উপর সরলে আঘাত হানল। 
তখন এঁ লোকগুলো তার দিকে ছুটে আসলো । সে বলল, তোমরা নিজেরা যাদেরকে খোদাই 
করে নির্মাণ কর, তোমরা কি তাদেরই পূজা কর? প্রকৃত পক্ষে আল্লাহ্‌ই সৃষ্টি করেছেন 
তোমাদেরকে এবং তোমরা যা তৈরি কর তাও । ওরা বলল, এর জন্যে এক ইমারত তৈরি কর, 
তারপর একে জলন্ত আগুনে নিক্ষেপ কর । ওরা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু 
আমি ওদেরকে অতিশয় হেয় করে দিলাম । (সূরা সাফ্‌ফাত £ ৮৩-৯৮) 
এ আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তা‘আলা জানিয়ে দেন যে, ইবরাহীম (আ) তার 
সম্পৃদায়ের লোকদের মূর্তি পূজার সমালোচনা করেন এবং তাদের কাছে ওগুলোর অসারতা ও 
অক্ষমতার কথা তুলে ধরেন । যেমন তিনি বলেছেনঃ 


http://IslamiBoi.wordpress.com 


৩৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 
+ (A 
Se EE 

(এই মূর্তিগুলো কি? যাদের পূজায় তোমরা রত রয়েছ?) অর্থাৎ এদের, নিকট নিষ্ঠার সাথে 
বসে থাক ও কাতর হয়ে থাক। তারা উত্তর দিল; £,? ELC (534/, (আমরা 
আমাদের পূর্ব-পুরুযদেরকে এদের পুজারীরূপে পেয়েছি) তাদের যুক্তি এই একটাই যে, তাদের 
বাপ-দাদারা এরূপ দেবদেবীর পূজা-অর্চনা করতো । 

ALD NAS nA alt 


NESE REY JG 
" তিনি'দললেন: তোমরা ও তোমাদের বাপ-দাদারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছো। যেমন আল্লাহ্‌ 


I LLRs (NII LO ALL SANAAL 
4d zl. os lhl ERA 
+ A ae 


EET EE EES ETE তোমরা কিসের পূজা করছ? 
তোমরা কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহগুলোকে চাও? তা হলে জগতসমূহের প্রতিপালক 
সম্পর্কে তোমাদের ধারণা কি? 


কাতাদা এ আয়াতাংশের ব্যাখ্যা এভাবে করেছেন যে, বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহকে 
বাদ দিয়ে যখন তোমরা অন্যদের ইবাদত করছ, তখন যেদিন তার সাথে সাক্ষাৎ হবে সেদিন 
তিনি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করবেন বলে মনে কর? 


ইবরাহীম (আ) তাদেরকে বলেছেন £ 
LBLL AL AIL (BA 27 AL NALA ZLALAL LL I ALA {Ap tA 
bias LTAG oF SRC yas Sl Ses SSSA LLL Ua 


EAA 1 / AA 

ELECTS ae Ul 

EEC CREE OE EE TEE UE ORES SIE 

করতে পারে? ওরা বলল, না তবে আমরা আমাদের বাপ-দাদাদেরকে এরূপই করতে দেখেছি। 
(সূরা শু'আরা £ ৭২-৭৪) 


তারা স্বীকার করে নেয় যে, আহবানকারীর ডাক ওরা শোনে না, কারও কোন উপকারও 
করতে পারে না। অপকারও করতে পারে না। তারা এরূপ করছে কেবল তাদের মূর্খ 
LEI PAE SAS REN AL AL 


eb tne apf htt AE IAPS! AINE PAPAL AL 
AAA SE La TIE GL Le Hie Sl 
LA 9 
Eo J 
তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা ও তোমাদের 
পূর্ববর্তী পিতৃ-পুরুষেরা; কেননা রাব্তুল আলামীন ব্যতীত তারা সবাই আমার দুশমন (সূরা 
শু'আরা ৪ ৭৫-৭৭) 


তারা মূর্তির উপাস্য হওয়ার যে দাবি করত তা যে বাতিল ও ভ্রান্ত, উল্লিখিত আয়াতসমূহে 
তার অকাট্য প্রমাণ পাওয়া যায়। কেননা, হযরত ইবরাহীম (আ) ওগুলোকে পরিত্যাগ করেন ও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৩ 


হেয়প্রতিপন্ন করেন। এতে যদি তাদের ক্ষমতা থাকত ক্ষতি করার তা হলে অবশ্যই তারা তার 
ক্ষতি করত। অথবা যদি আদৌ কোন প্রভাবের অধিকারী হত, তবে অবশ্যই তার উপর সে 
ধরনের প্রভাব ফেলত । bdallt Ss LGA ER 

(তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্যসহ আগমন করেছ, না কি তুমি কৌতুক 
করছ?) অর্থাৎ তারা বলেছে যে, হে ইবরাহীম! তুমি আমাদের নিকট যা কিছু বলছো, আমাদের 
উপাস্যদেরকে তিরস্কার করছো এবং আমাদের পূর্ব-পুরুষদের সামালোচনা করছো এ সব কি 
তুমি সত্যি সত্যিই বলছ, নাকি কৌতুক করছ? 


eT TNT PU NE ETT Se 

(সে বলল, না তোমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান ও যমীনের প্রতিপালক, 
যিনি এগ্ডলো সৃজন করেছেন; এবং আমিই এর উপর অন্যতম সাক্ষী ৷ (অর্থাৎ আমি তোমাদের 
নিকট যা কিছু বলছি, সবই সত্য ও যথার্থ বলছি । বস্তুত তোমাদের উপাস্য সেই একজনই, 
যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই । তিনি তোমাদের প্রতিপালক এবং আসমান-যমীনেরও 
প্রতিপালক, পূর্ব-দৃষ্টান্ত ছাড়াই তিনি এগুলো সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদতের যোগ্য একমাত্র 
তিনিই, তার কোন শরীক নেই; এবং আমি নিজেই এর উপর সাক্ষী ৷ 


AG MALY Al Il ALAL A G/0 


১+ EET ACOA EA 1 ey PrN 

আল্লাহর কসম, তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা 
অবলম্বন করব (সূরা আম্বিয়া ৪ ৫৫-৫৭) ৷ অর্থাৎ হযরত ইবরাহীম (আ) এ মর্মে প্রতিজ্ঞা করেন 
যে, লোকজন মেলায় চলে যাওয়ার পর তাদের উপাস্য মূর্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ 
করবেন কারো কারো মতে, ইবরাহীম (আ) এ কথা মনে মনে বলেছিলেন । ইব্‌ন মাসউদ (রা) 
বলেছেন যে, তাদের মধ্যে কয়েকজন ইবরাহীম (আ)-এর এ কথাটি শুনে ফেলেছিল । ইবরাহীম 
(আ)-এর সম্পৃদায়ের লোকজন শহরের উপকণ্ঠে তাদের একটি নির্ধারিত বার্ষিক মেলায় মিলিত 
হলা ধার ()গয গহ। জাকে আেলার ঝাংয়ার জানো আহবান জয়ার 
বলেছিলেন, ‘আমি পীড়িত’ । আল্লাহ বলেন ৪ ~ 


I LI EAE 

(সে নক্ষত্রের দিকে একবার তাকাল, তারপর বলল, আমি পীড়িত) তিনি কথাটা একটু 
ঘুরিয়ে বললেন ৷ যাতে তীর উদ্দেশ্য সিদ্ধ হয় আর তা হলো তাদের মূর্তিসমূহকে হেয়প্রতিপন্ন 
করা মূর্তিপূজা খণ্ডনের ব্যাপারে আল্লাহর সত্য দীনের সাহায্য করা । আর ধ্বংস ও চরম 
লাঞ্ছনাই ছিল মূৰ্তিগুলোর যথার্থ পাওনা । এরপর সম্পৃদায়্রে লোকজন যখন মেলায় চলে যায় 
এবং ইবরাহীম (আ) শহরেই থেকে যান তখন £$4| 441 {1১ অথ তিনি চুপিসারে 
দ্রুতপদে দেবতাদের দিকে অগ্রসর হলেন। তিনি দেখতে পান যে, মূর্তিগুলো একটি বিরাট 
প্রকোষ্ঠের মধ্যে রয়েছে এবং তাদের সম্মুখে বিভিন্ন প্রকার খাদ্যদ্বব্য নৈবেদ্যরূপে রাখা আছে। এ 
দেখে তিনি উপহাস ছলে বললেন ৪ 


AL AMALIA AL LAL, AS 


ide Cos eee tA § 


AIL 7 ASAAS 


SL 91 


http://IslamiBoi.wordpress.com 


৩৩৪ " আল-বিদায়া ওয়ান নিহায়া 


(তোমরা খাচ্ছ না কেন? কি হল তোমাদের, কথা বলছ না কেন? তারপর সে তাদের উপর তার 
ডান হাত দিয়ে প্রচণ্ড আঘাত হানল ৷) কেননা, ডান হাতই অধিকতর শক্তিশালী ও দ্রুত 
ক্রিয়াশীল হয়ে থাকে । তাই তিনি নিজ হাতের কুঠারের প্রচণ্ড, আঘাতে মুর্তিগুলো ভেঙ্গে চুরমার 
করে দিলেন (4152141224 (ইবরাহীম মূর্তিশুলোকে টুকরো টুকরো করে দিল) অর্থাৎ 
সবগুলোকে তিনি ভেঙ্গে চুরমার করে দিলেন . 9৪৯১ 44 4) (4 14,49) (তাদের 
মধ্যে বড়টা ব্যতীত, যাচে তাঁর তার রকি আল ডট বর ইবরাহীম 
(আ) তীর কুঠারখানা বড় মূর্তির হাতে ঝুলিয়ে রেখে দেন। এতে এই ইঙ্গিত ছিল যে; তারা যেন 
মনে করে যে, তার সাথে ছোট মূর্তিগুলো পূজিত হওয়ার কারণে ওটাই ছোটগুলোর উপর ঈর্ষা 
বশত আক্ৰমণ করেছে। তারপর মেলা থেকে ফিরে এসে লোকজন তাদের উপাস্যদের এ অবস্থা 
যখন দেখল ঃ 
bday od ag 1h MAIN 

তেখন ভাঁযনা-বলল, জারদের উপালাদের সাৰে ওররগ অচরদ কে ফরল। নিয়াই লে 
একজন সীমালংঘনকারী ।৷)'এ কথার মধ্যে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ ছিল, যদি তারা বুঝতে 
চেষ্টা করত! কেননা, তারা যে সব দেব-দেবীর উপাসনা করে, তারা যদি সত্যি উপাস্য হত, তা 
হলে যে তাদেরকে আক্রমণ করেছে তাকে তারা প্রতিহত করত । কিন্তু নিজেদের মূর্খতা, 
NP 


HAR SNAARA 


ASR APE) CPA Ln Sd 


/ ANA 


NATE TE EEN ECG 
al Ld Ue 
(আমাদের উপাস্যদের সাথে এ আচরণ করল কে? নিশ্চয়ই সে এক জালিম । তাদের 
কতিপয় লোক বলল, আমরা এক যুবককে এদের বিষয়ে আলোচনা করতে শুনেছি, তাকে 
ইবরাহীম বলা হয় ।) অর্থাৎ সে এদের দোষ-ক্রটি বর্ণনা করত, এদের নিয়ে সমালোচনা করত । 
সুতরাং সে-ই এসে এদেরকে ভেঙ্গেছে। ইব্‌ন মাসউদ (রা) বলেছেন ২৯১১! (সে এদের 
আলোচনা করত) দ্বারা ইবরাহীম (আ) ইতিপূর্বের কথা বলাই উদ্দেশ্য; অর্থাৎ_ 


A i HLTA tal FAM Ad 
ETAT UE SCIEN, 


(আল্লাহর কসম, আমি তোমাদের মূর্তিতুলোর ব্যাপারে এক ব্যবস্থা নেব তোমরা ফিরে 
যাওয়ার পরে) = £১4১ EATER , 1/514 109 (তারা বলল, 
তাকে জনসমক্ষে উপস্থিত কর, যাতে তারা দেখতে ধীর্ে। অর্থত উপরিত জনতার নারে 
- নেতৃবৃন্দের সম্মুখে তাকে হাযির কর; যাতে জনগণ তার বক্তব্য প্রদানকালে উপস্থিত থাকে এবং 
তার কথাবার্তা শুনতে পারে। এবং তাকে বদলাস্বরূপ যে শাস্তি দেওয়া হবে তা প্রত্যক্ষ করতে 
পারে । এটাই ছিল হযরত ইবরাহীম খলীলের প্রধানতম উদ্দেশ্য যে, সকল মানুষ উপস্থিত হলে 
Sd CEs 2 LMAO ELL ENO SL 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া - ৩৩৫ 


(তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহে লোকজনকে সমবেত করা 
হবে। (সুরা তা-হা £৪ ৫৯) । তরপর যখন লোকজন জমায়েত হলো এবং ইবরাহীম (আ)-কে 
সেখানে হাযির করা হল, তখন তারা. বলল ঃ 


- ABIL YS YG MALY GUL Sh LLG LN 
(হে ইবরাহীম! আমাদের দেব-দেবীর সাথে এই কাণ্ড কি তুর্মিই ঘটিয়েছ? সে বলল, এদের 
এই বড়টাই.বরং এ কাজটি করেছে।) কেউ কেউ এ আয়াতের অর্থ করেছেন এভাবে--এটি 
আমাকে এণ্ডলো ভাঙ্গার ব্যাপারে ডু্দুক্প করেছে; অবশ্য কথাটাকে তিনি একটু ঘুরিয়ে বলেছেন। 
634571334 ১] 44449 (ওদের কাছেই জিজ্ঞেস কর যদি ওরা কথা বলতে 
দাতি) ইৰৱাহীয (অ) এ কার ছারা এটাই বোঝাতে চেতছেন' যে, ওরা যেন দ্রুত এই কথা 
‘বলে যে, এরা তো কথা বলতে পারে না! ফলত তারা স্বীকার করে নিবে যে, অন্যান্য জড়বস্তুর 
ন্যায় এগুলোও নিছক জড়বস্তু ৷ (32410811744 1% Motel 
(অতঃগর ভারা. মানে লে চিতা করল এবংর বলল; তোমরাই র্তো জালিম) অর্থাৎ তারা 
নিজেদেরকে তিরস্কার ও ধিক্কার দিয়ে বলল, জালিম তো তোমরা নিজেরাই; এদেরকে তোমরা 
এমনিই ছেড়ে চলে গেলে, কোন পাহারাদার ও হিফাজতকারী রেখে গেলে না । 


A A) 2 PEA 


7390 se ISS 
(তারপর তারা মাথা নত করে ঝুঁকে গেল) সুদ্দী (র)-এর অর্থ করেছেন, তারা ফিতুনা 
ফ্যাসাদের দিকে ফিরে গেল । এ অর্থ অনুযায়ী উপরের ‘তোমরাই জালিম’ £414) 
EE ot 0 ES ETE tt Eh Et 
বলেছেন, ইবরাহীম (আ)-এর কথায় তারা অত্যধিক দৃ্চিন্তস্ত হয়। ফলে তাদের মাথা নত 
হয়ে যায়। তারপর তারা বলল $৫৮ ১,394 4 5141 (তুমি তো জানই যে, 
গলো কথ ৰল ৷) জৰ যাৰ৷ ডোমার তো যান আছ ন. এরা কথা বলে না। 

সুতরাং এদের নিকট জিজ্ঞেস করার জন্যে তুমি কব বহহ 1 এ নয়া হব দায় ধরল তাদের 


OL, 0 AFA LA 
উদ্দেশ করে বলেন ৪ 48924 54%, bY lbs Iai 


SHEE Sf ad 38 Sn SILL Pe 

(তোমরা কি আল্লাহ ব্যতীত এমন সব বস্তুর পূজা কর, যা না তোমাদের কোন উপকার 
করতে পারে; না কোন ক্ষতি করতে পারে ? ধিক তোমাদের জন্যে এবং তোমাদের উপাস্যদের 
HUA oS ral) DUA ALLL nL dca elit nL 
Sb a LE (তারপর তারা ইবরাহীমের দিকে তেড়ে আসলো ৷) মুজাহিদ 
বলেছেন, (১ অৰ্থ ৩৩৫১-2 (্রেত ধেয়ে যাওয়া) ৷ 6345 4 3 
(তোমরা কি সেই সঁব দেবতাদের পূজা কর যেগুলো তোমরা নিজেরাই খোদাই করে তৈরি করঃ?) 
অর্থাৎ তোমরা কিভাবে এমন সব মূর্তির পূজা কর, যেগুলো তোমরা স্বহস্তে কাঠ অথযা পাথর 
খোদাই করে নির্মাণ করে থাকো এবং নিজেদের ইচ্ছামত আকৃতি দান কর । EE ny 
- 5442515, (অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সৃষ্টি করেছেন 
যাদেরকে তোমরা তৈরি করে থাক) অক্ষরটি <3 ১4.০০ ও হতে পারে; আবার <] +০5 


http://IslamiBoi.wordpress.com 


৩৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


-ও হতে 'পারে। যেটাই হোক, এখানে যেকথা বলা উদ্দেশ্য তা হল এই যে, তোমরাও সৃষ্টি 
আর এই মূর্তিগুলোও সৃষ্টি । এখন একটি সৃষ্টি অপর একটি সৃষ্টির ইবাদত কিভাবে করতে পারে! 
কেননা, তোমরা তাদের উপাস্য না হয়ে তারা তোমাদের উপাস্য হবে এই অগ্রাধিকারের কোন 
ভিত্তি নেই । এটাও যেমন ভিত্তিহীন, তেমনি এর বিপরীতটা অর্থাৎ তোমার উপাস্য হওয়াও 
ভিত্তিহীন । কারণ, ইবাদত, উপাসনা পাওয়ার অধিকারী কেবল সৃষ্টিকর্তাই; এ ব্যাপারে কেউ 
তার শরীক নেই । 


CIEE TE AAT Pe el 
4 "9 (ভারা বলল, এর জন্যে এক ইমারত তৈরি কর। তারপর একে জ্বলন্ত আগুনে 
নিক্ষেপ কর। তারা ইবরাহীমের বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমি তাদেরকে 
অতিশয় হেয় করে দিলাম ৷) ইবরাহীম (আ)-এর সাথে তারা যখন যুক্তি ও বিতর্কে এঁটে উঠতে 
পারলো না, তাদের পক্ষে পেশ করার মত কোনই দলীল-প্রমাণ থাকল না, তখন তারা বিতর্কের 
পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগের পথ অবলম্বন করে--যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও 
হঠকারিতা টিকিয়ে রাখতে পারে। সৃতরাং আল্লাহ সুবহানুহ্‌ তা‘আলাও তাদের চক্রান্তকে ব্যর্থ 
Hie SULA UA 


BS ULE UG SAL Ak bt SLNSL LNG LIL GG 
0 LEASE oS: asi ok BILLS 
. তারা বলল, ইবরাহীমকে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদেরকে সাহায্য কর যদি 
তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে আগুন! তুমি ইবরাহীমের জন্যে শীতল ও নিরাপদ 
হয়ে যাও ৷ তারা 'ইবরাহীমের ক্ষতি সাধন করতে চেয়েছিল; কিন্তু আমি তাদেরকে করে দিলাম 
সর্বাধিক ক্ষতিগ্রস্ত । (সূরা আম্বিয়া £ ৬৮-৭০) 
তারা বিভিন্ন স্থান থেকে. সন্তাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে । দীর্ঘদিন 
পর্যন্ত তারা এ সংগ্রহের কাজে রত থাকে তাদের মধ্যে কোন্‌ মহিলা পীড়িত হলে মানত করত 
যে, যদি সে আরোগ্য লাভ করে তবে ইবরাহীম (আ)-কে পোড়াবার লাকড়ি সংগ্রহ করে দেবে। 
এরপর তারা বিরাট এক গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নি সংযোগ করে। 
ফলে তীব্র দাহনে প্রজবলিত অগ্নিশিখা এত উর্ধে উঠতে থাকে, যার কোন তুলনা হয় না । তারপর 
ইবরাহীম (আ)-কে মিনজানীক নামক নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয় । এই যন্ত্রটি কুদী সম্পৃদায়ের 
হাযান নামক এক ব্যক্তি তৈরি করে। মিনজানীক যন্ত্র সে-ই সর্ব প্রথম আবিষ্কার করে ৷ আল্লাহ 
তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে । 
তারপর তারা ইবরাহীম (আ)-কে আষ্টেপুষ্ঠে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে তখন তিনি 
বলতে থাকেন ৪ TRIES J Ul LS CRESTS: 
(আপনি ব্যতীত আর কোন ইলাহ নেই আপনি মহা পবিত্র, বাদশাহীর মালিক কেবল 
আপনিই, আপনার কোন শরীক নেই ৷) ইবরাহীম (আ)-কে মিনজানীকের পাল্লায় হাত-পা বাধা 
অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করা হয়। তখন তিনি বলেন $94 (5 
(আমার জন্যে আল্লাহ্‌-ই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক) যেমন বুখারী শরীফে ইবন আব্বাস 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৭ 


(রা) সূত্রে বর্ণিত হয়েছে যে ঃ ইবরাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি 
বলেছিলেন ৪ . 4১5511 (4; 5 [|| (45 আর মুহাম্মদ (সা) তখন এ দু'আটি পড়েছিলেন 
Bh 


ir CSE EO SE Asal EO 
EAE PEC NAO OAR 

তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে। সুতরাং তাদেরকে ভয় কর; কিন্তু এটা তাদের 
ঈমানকে আরও দৃঢ় করে দিয়েছিল । আর তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং 
তিনি বড়ই উত্তম কর্ম-বিধায়ক। তারপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহসহ ফিরে এসেছিল । 
কোনরূপ ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারেনি (সুরা আল-ইমরান ৪ ১৭৩-১৭৪) 

আবু ইয়া‘লা (র) ..... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ 
ইবরাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দু'আটি পড়েন ৪ হে আল্লাহ! 
আপনি আকাশ রাজ্যে একা আর এই যমীনে আমি একাই আপনার ইবাদত করছি । 

পূর্ববর্তী যুগের কোন কোন আলিম বলেন, জিবরাঈল (আ) শূন্যে থেকে হযরত ইবরাহীম 
(আ)-কে বলেছিলেন £ঃ আপনার কোন সাহায্যের প্রয়োজন আছে কি? উত্তরে ইবরাহীম (আ) 
বলেছিলেন, ‘সাহায্যের প্রয়োজন আছে, তবে. আপনার কাছে নয় ।' ইবন আব্বাস ও সাঈদ 
ইব্‌ন জুবায়র (রা) থেকে বর্ণিত ঃ এ সময় বৃষ্টির ফেরেশতা (মীকাঈল) বলেছিলেন, আমাকে 
যখনই নির্দেশ দেওয়া হবে তখনই বৃষ্টি প্রেরণ করব। কিন্তু আল্লাহর নির্দেশ বাণী অধিক দ্রুত 
গতিতে পৌছে যায়, . en) ot CILLS NIH SKILL 

PE হে আগুন! তুমি ইবরাহীমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে 
যাও) । হযরত আলী ইব্‌ন আবী তালিব (রা) (54.4 -এর অর্থ করেছেন, তাকে কষ্ট দিও না। 
ইব্‌ন আব্বাস (রা) ও আবুল আলিয়া (র) বলেছেন, আল্লাহ যদি (4 ১ le CSG 
বলতেন তাহলে ঠাণ্ডা ও শীতলতায় ইবরাহীম (আ)-এর কষ্ট হত। কাবে আহবার বলেছেন, 
পৃথিবীর কোন লোকই এদিন আগুন থেকে কোনরূপ উপকৃত হতে পারেনি এবং ইবরাহীম - 
(আ)-এর বন্ধনের রশি ছাড়া আর কিছুই জবলেনি ৷ যাহ্‌হাক (র) বলেছেন, এ সময় হযরত 
জিবরাঈল (আ) ইবরাহীম (আ)-এর সঙ্গে ছিলেন এবং তার শরীর থেকে ঘাম মুছে দিচ্ছিলেন 
এবং ঘাম নির্গত হওয়া ছাড়া আগুনের আর কোন প্রতিক্রিয়া প্রকাশ পায়নি সুদৃদী (র) 
বলেছেন £ ইবরাহীম (আ)-এর সাথে ছায়া দানের ফেরেশতাও ছিলেন। হযরত ইবরাহীম (আ) 
যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহবরে অবস্থান করছিলেন, তখন তার চতুল্পার্শ্বে আগুনের 
লেলিহান শিখা দাউ দাউ করছিল অথচ তিনি ছিলেন শ্যামল উদ্যানে শান্তি ও নিরাপদে । 
লোকজন এ অবস্থা প্রত্যক্ষ করছিল; কিন্তু না: তারা ইবরাহীম (আ)-এর নিকট যেতে পারছিল, 
. আর না ইবরাহীম (আ) বেরিয়ে তাদের কাছে আসতে পারছিলেন । আবু হুরায়রা (রা) বলেন ৪ 
' ইবরাহীম (আ)-এর পিতা আপন পুত্রের এ অবস্থা দেখে একটি অতি উত্তম কথা বলেছিল, তা 
হল £ ২১২/১21 ১ ৩১১ ১41 = হে ইবরাহীম! তোমার প্রতিপালক কতই না উত্তম 
প্রতিপালক ৷ : 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪৩ . 


http://IslamiBoi.wordpress.com 


৩৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্‌ন আসাকীর (র) ইকরিমা (রা) সুত্রে বর্ণনা করেন ৪ ইবরাহীম (আ)-এর মা পুত্রকে এ 
অবস্থায় দেখে ডেকে বলেছিলেন, হে আমার প্রিয় পুত্র! আমি তোমার নিকট আসতে চাই । তাই 
আল্লাহর কাছে একটু বল, যাতে তোমার চারপাশের আগুন থেকে আমাকে রক্ষা করেন । 
ইবরাহীম (আ) বললেন, হ্যা, বলছি। তারপর মা পুত্রের নিকট চলে গেলেন। আগুন তাকে 
স্পর্শ করল না । কাছে গিয়ে মাতা আপন পুত্রকে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং পুনরায় 
অক্ষতভাবে সেখান থেকে বের হয়ে আসেন । মিনহাল ইব্‌ন আমর (রা) বর্ণনা করেছেন £ঃ 
হযরত ইবরাহীম (আ) আগুনের মধ্যে চল্লিশ কিংবা পঞ্চাশ দিন অবস্থান করেন। এই সময় 
সম্পর্কে হযরত ইবরাহীম (আ) বলেন ৪ আগুনের মধ্যে আমি যতদিন ছিলাম ততদিন এমন 
শান্তি ও আরামে কাটিয়েছি যে, তার চেয়ে অধিক আরামের জীবন আমি কখনও উপভোগ 
করিনি। তিনি আরও বলেন £ আমার গোটা জীবন যদি এরূপ অবস্থায় কাটত, তবে কতই না 
উত্তম হতো! এভাবে হযরত ইবরাহীম (আ)-এর সম্পুদায় শত্রুতাবশত প্রতিশোধ নিতে 
চেয়েছিল; কিন্তু তারা ব্যর্থকাম হল। তারা গৌরব অর্জন করতে চেয়েছিল, কিন্তু লাঞ্চিত হল। 
তারা বিজয়ী হতে চেয়েছিল, কিন্তু পরাজিত হল । আল্লাহর বাণী ৪ 

LA LA AB pt AALLL WAL IAAL 


দেই ।) অপর আয়াতে আছে 5418::3। 24 {4 (আমি তাদেরকে হীনতম করে দেই) 
এরূপে দুনিয়ার জীবনে তারা ক্ষতি ও লাঞ্ছনাপ্রাপ্ত হয় আর আখিরাতের জীবনে তাদের উপর 
আগুন না শীতল হবে, না শান্তিদায়ক হবে বরং সেখানকার অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন ঃ 
25158002 2,4, ({5] (জাহান্নাম হল তাদৈর জন্যে নিকৃষ্ট আবাস ও ঠিকানা 
(সূরা ফুরকান ৪ ৬৬) | 

ইমাম বুখারী (র) উম্মু শারীক (র) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) গিরগিটি 
মারার আদেশ দিয়েছেন এবং বলেছেন, ইবরাহীম (আ)-এর বিরুদ্ধে এটি আগুনে ফুঁক 
দিয়েছিল । ইমাম মুসলিম (র) ইব্ন জুরায়জ (র). সূত্রে এবং বুখারী, মুসলিম, নাসাঈ ও ইব্ন 
মাজাহ্‌ (র) সুফিয়ান ইব্‌ন উয়ায়না (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) 
আয়েশা (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমরা গিরগিটি হত্যা কর; 
কারণ সে ইবরাহীম (আ)-এর বিরুদ্ধে আগুনে ফুঁক দিয়েছিল তাই হযরত আয়েশা (রা) 
গিরগিটি হত্যা করতেন । ইমাম আহমদ (র) নাফি (র)-এর সূত্রে বর্ণনা করেন, জনৈক মহিলা 
হযরত আয়েশা (রা)-এর গৃহে প্রবেশ, করে একটি বর্শা দেখে জিজ্ঞেস করল ঃ£ এ বর্শ! দ্বারা 
আপনি কি করেন? উত্তরে আয়েশা (রা) বললেন, এর দ্বারা আমি গিরগিটি নিধন করি। তারপর ' 
তিনি বললেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ঃ ইবরাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয় 
তখন সমস্ত জীব-জস্তু ও কীট-পতঙ্গ আগুন নিভাতে চেষ্টা করেছিল, কেবল এ গিরগিটি তা 
করেনি; বরং সে উল্টো আগুনে ফুঁক দিয়েছিল । উপরোক্ত হাদীস দু'টি ইমাম আহমদ (র) ভিন্ন 
আর কেউ বর্ণনা করেননি। | 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৯ 


ইমাম আহমদ....ফাকিহ্‌ ইবনুল মুগীরার মুক্ত দাসী সুমামা থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, আমি একদা আয়েশা (রা)-এর গৃহে যাই । তখন সেখানে একটা বর্শা রাখা আছে 
দেখতে পাই ৷ জিজ্ঞেস করলাম, হে উন্মুল মুমিনীন! এ বর্শা দিয়ে আপনি কী করেন? তিনি 
বললেন, এ দিয়ে আমি এসব গিরগিটি বধ করি। কারণ রাসুলুল্লাহ (সা) আমাদেরকে বলেছেনঃ 
ইবরাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন যমীনের উপর এমন কোন জীব ছিল 
না যারা আগুন নেভাতে চেষ্টা করেনি, কেবল এই গিরগিটি ব্যতীত । সে ইবরাহীম (আ)-এর 
উপরে আগুনে ফুক দেয়। তাই রাসূলুল্লাহ (সা) আমাদেরকে এগুলো হত্যা করতে আদেশ 
করেছেন। ইব্ন মাজাহ্‌ (র).... জারীর ইবৃন হাযিম (র) সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। 


হযরত ইবরাহীম (আ)-এর সাথে খোদায়ী দাবিদার 
এক দুর্বল বান্দার বিতর্ক প্রসঙ্গ 


2 ALACRA APA PO) 
a2L IG 5. Gall ale 


LAS 


0A CEE MEI 
>-L ular. all sl 
[| 


হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছিলেন। যখন ইবরাহীম বলল, তিনি আমার 
প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান ৷ সে বলল, আমিও তো জীবন দান করি ও 
দিক হতে উদয় করাও তো! অতঃপর যে কুফরী করেছিল, সে হতবুদ্ধি হয়ে গেল । আল্লাহ 
জালিম সম্পুদায়কে সৎপথে পরিচালিত করেন না । (সূরা বাকারা £ ২৫৮) 

এ আয়াতে আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর সাথে সেই সীমালংঘনকারী 
প্রতাপশালী রাজার বিতর্কের কথা উল্লেখ করছেন, যে নিজে প্রতিপালক হওয়ার দাবি করেছিল । 
হযরত ইবরাহীম খলীল (আ) তার উপস্থাপিত যুক্তির অসারতা প্রমাণ করেন, তার মূর্খতা ও 
স্বল্পবুদ্ধিতা প্রকাশ করে দেন এবং নিজের দলীল দ্বারা তাকে নিরুত্তর করেন। 

তাফসীরবিদ, এতিহাসিক ও বংশবিদদের মতে, এ রাজাটি ছিল ব্যাবিলনের রাজা । মুজাহিদ 
(র) তার নাম নমরূদ ইব্‌ন কিনআন ইব্‌ন কৃশ ইব্ন সাম' ইব্‌ন নূহ বলে উল্লেখ করেছেন। 
অন্যরা তার বংশলতিকা বলেছেন এভাবে-_ নমরূদ ইব্‌ন ফালিহ্‌ ইব্‌ন আবির ইব্ন সালিহ 
ইব্‌ন আরফাখশাদ ইব্‌ন সাম ইব্ন নূহ ৷ মুজাহিদ (র) প্রমুখ বলেছেন, যেসব রাজা-বাদশাহ, 
দুনিয়া জোড়া রাজত্্‌ করেছে, এ ছিল তাদের অন্যতম ৷ এঁতিহাসিকদের মতে, এরূপ বাদশাহর 
ংখ্যা ছিল চার । দুজন মু'মিন ও দু'জন কাফির । মু'মিন দু'জন হলেন (১) যুলকারনায়ন ও (২) 
সুলায়মান (আ) আর কাফির দু'জন হল (১) নমরূদ ও (২) বুখুত নসর । এঁতিহাসিকদের মতে, 


http://IslamiBoi.wordpress.com 


৩৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নমরূদ চারশ’ বছরকালব্যাপী রাজত্ব করেছিল। ফলে সে জুলুম-অত্যাচার, দাম্ভিকতা ও 
সীমালংঘনের চরমে গিয়ে পৌছে এবং পার্থিব জীবনকেই সে চরম লক্ষ্য বলে বেছে নেয় । 
ইধরাহীম খলীল (আ) যখন তাকে এক ও লা-শরীক আল্লাহর ইবাদতের জন্যে আহ্বান 
জানালেন, তখন তার মুর্খতা, পথ-ভ্রষ্টতা ও উচ্চাভিলাষ তাকে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে 
প্ররোচিত করে। এ ব্যাপারে সে ইবরাহীম (আ)-এর “সাথে বিতর্কে লিপ্ত হয় এবং নিজেই 
প্রতিপালক হওয়ার দাবি করে। হযরত ইবরাহীম (আঁ) যখন বললেন £ আমার প্রতিপালক তো 
LUN AT আমিও তো জীবন দান করি ও 
মৃত্যু ঘটাই । 

কাতাদা সাও সুমা ইবন হক ত) গিলেছে; নালা ও পনর সত্যত ভন! 
ব্যক্তিকে ডেকে আনে । অতঃপর একজনকে হত্যা করে ও অপরজনকে ক্ষমা করে দেয়। এর 
দ্বারা সে বোঝাতে চেয়েছে যে, সে একজনকে জীবন দান করল এবং অন্যজনের মৃত্যু ঘটাল । 
এ কাজটি ইবরাহীম (আ)-এর দলীলের কোন মুকাবিলাই ছিল না । বরং তা বিতর্কের সাথে 
সামঞ্জস্যহীন একটা উদ্ভট দুষ্কর্ম ছাড়া কিছুই নয়। কেননা, হযরত ইরবাহীম খলীল (আ) 
বিদ্যমান সৃষ্ট-বস্তুর দ্বারা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করছেন। তিনি দেখাচ্ছেন যে, যেসব প্রাণী 
আমরা দেখতে পাই, তা এক সময় জন্মলাভ করেছে। আবার কিছু দিন পর সেগুলো মৃত্যুবরণ 
করছে। এ থেকেই বোঝা যায় যে, এই কাজের একজন কর্তা আছেন, যিনি প্রাণীকে সৃষ্টি 
করছেন ও মৃত্যু দিচ্ছেন। কারণ কর্তা ছাড়া আপনা-আপনি কোন কিছু হওয়া অসম্ভব । সুতরাং 
বিশ্বজগতে প্রাণী অপ্রাণী যা কিছু আছে তা একবার অস্তিত্বে আসা ও আর একবার অস্তিত্ব লোপ 
পাওয়া, সেগুলো নিয়ন্ত্রণ করা; নক্ষত্র, বায়ু, মেঘমালা ও বৃষ্টি পরিচালনা করা ইত্যাদি কাজের 
জন্যে অবশ্যই একজন কর্তা আছেন। সে জন্যে ইবরাহীম (আ) বললেন ঃ 

৩০4% ১2 ৬3]। (25 (আমার প্রতিপালক তিনিই, যিনি জীবন দান করেন ও 
মৃত্যু ঘটান ৷) অতএব, এ মূর্খ বাদণাহর এই যে কথা-_ আমিও জীবন দান করি ও মৃত্যু ঘটাই 
এর দ্বারা যদি এটা বোঝান হয় যে, সে-ই দৃশ্যমান জগতের কর্তা, তবে এটা বৃথা দম্ভ ও : 
বাস্তবকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। আর এ কথার দ্বারা যদি সেটাই বোঝান হয়ে 
থাকে, যার উল্লেখ মুজাহিদ, সুদ্দী ও ইব্‌ন ইসহাক (র) করেছেন, তাহলে এ কথার কোন 
মূল্যই নেই । কেননা ইবরাহীম (আ)-এর পেশকৃত দলীলের তাতে খণ্ডন হয় না । 

বাদশাহ নমরূদের এই যুক্তির অসারতা উপস্থিত অনেকের কাছে অস্পষ্ট হওয়ায় এবং 

অনুপস্থিতদের নিকট অস্পষ্ট হওয়ার প্রবল আশংকা থাকায় হযরত ইবরাহীম (আ) আর একটি 
যুক্তি পেশ করেন, যার দ্বারা সৃষ্টিকর্তার অস্তিত্‌ ও নমরূদের মিথ্যা দাবি সুস্পষ্টভাবে প্রমাণিত 
হয় । ECSU TCE AE TE HET 

ইর্বরাহীম বলল, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি একে পশ্চিম দিক 
থেকে উদিত করাও দেখি । 


অর্থাৎ এই সূর্য আল্লাহর নিয়ন্ত্রণে প্রত্যহ পূর্ব দিক থেকে উদিত হয় এবং নির্দিষ্ট কক্ষপথে 
পরিচালনা করেন। এই আল্লাহ এক, অন্য কোন ইলাহ নেই । তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪১ 


এখন তোমার জীবন দান ও মৃত্যু ঘটানোর দাবি যদি যথার্থ হয়, তবে এ সূর্যকে তুমি পশ্চিম 
দিক থেকে উদিত কর। কেননা, যিনি জীবন দান ও মৃত্যু ঘটাতে পারেন, তিনি যা ইচ্ছা তা-ই 
করতে পারেন। তার ইচ্ছাকে কেউ বাধা দিতে পারে না, তাকে কেউ অক্ষম করতে পারে না; 
বরং সব কিছুর উপরই তাঁর কর্তৃত্ব চলে, সব কিছুই তাঁর নির্দেশ মানতে বাধ্য । অতএব, নিজের 
দাবি অনুযায়ী তুমি যদি প্রতিপালক হয়ে থাক, তাহলে এটা করে দেখাও ৷ আর যদি তা করতে 
না পার তবে তোমার দাবি মিথ্যা ৷ কিন্তু তুমিও জান এবং অন্যান্য প্রত্যেকেই জানে যে, এ কাজ 
করতে তুমি সক্ষম নও। এতো দূরের কথা, একটা সামান্য মশা সৃষ্টি করাও তোমার পক্ষে সম্ভব 
নয়। এ যুক্তি প্রদর্শনের পরে নমরূদের ভ্রষ্টতা, মূর্খতা, মিথ্যাচার ও মূর্খ স্মাজের কাছে তার 
দাম্ভিকতা স্পষ্ট হয়ে যায়। সে কোন উত্তর দিতে সক্ষম হল না, দয তা তয় 


PEEL # Pi 


আল্লাহ্‌ বলেন £ SULIT collet COs EG 
কাফির লোকটি হতভন্ব হয়ে গেল আর জালিম সম্পৃদায়কে আল্লাহ সুপথ দেখান না । 
(সূরা বাকারা £ ২৫৮) 


সুদৃদী (র) লিখেছেন, নমরূদ ও ইবরাহীম (আ)-এর মধ্যে এ বিতর্ক হচ্ছে তিনি অগ্নি থেকে 
বের হয়ে আসার দিনের ঘটনা এবং সেখানে লোকের কোন জমায়েত ছিল না । কেবল দু'জনের 
মধ্যেই বিতর্ক অনুষ্ঠিত হয়। আবদুর রাজ্জাক যায়দ ইব্‌ন আসলাম (রা) সূত্রে বর্ণনা করেছেন ঃ 
নমরূদের নিকট সঞ্চিত খ্]ুদ্য ভাণ্ডার ছিল। লোকজন দলে দলে তার নিকট খাদ্য আনার জন্যে 
যেত হযরত ইবরাহীম (আ)-ও এরূপ এক দলের সাথে খাদ্য আনতে যান। সেখানেই এ 
বিতর্ক অনুষ্ঠিত হয় । ফলে নমরূদ ইবরাহীম (আ)-কে খাদ্য না দিয়ে ফিরিয়ে দেয়। ইবরাহীম 
(আ) শূুন্যপাত্ৰ নিয়ে বেরিয়ে আসেন বাড়ির কাছে এসে তিনি দু'টি পাত্রে মাটি ভর্তি করে 
আনেন এবং মনে মনে ভাবেন বাড়ি পৌছে সাংসারিক কাজে জড়িয়ে পড়বেন । বাড়ি পৌছে 
বাহন রেখে তিনি ঘরে প্রবেশ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েন । কিছুক্ষণের 
মধ্যেই তিনি নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন । ইবরাহীম (আ)-এর স্ত্রী সারাহ পাত্র দু'টির কাছে গিয়ে 
উৎকৃষ্ট খাদ্যদব্য দ্বারা তা ভর্তি দেখতে পান এবং তা দ্বারা খাদ্য তৈরি করেন । ঘুম থেকে জেগে 
হযরত ইবরাহীম (আ) রান্না করা খাদ্য দেখে জিজ্ঞেস করলেন, এ তোমরা কোথেকে পেলে? 
সারাহ জানালেন, আপনি যা এনেছেন তা থেকেই তৈরি করা হয়েছে। এ সময় ইবরাহীম (আ) 
আঁচ করতে পারেন যে, আল্লাহ তা'আলা বিশেষ খাদ্য হিসেবে তাদেরকে এ রিয্ক দান 
করেছেন। | 

যায়দ ইব্‌ন আসলাম (রা) বর্ণনা করেছেন যে, এই অহংকারী বাদশাহর নিকট আল্লাহ 
একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা তাকে আল্লাহর উপর ঈমান আনতে বললে সে 
অস্বীকার করে। পুনরায় দ্বিতীয় ও তৃতীয়বার আহ্বান জানালে প্রত্যেক বারেই সে অস্বীকৃতি 
জানায় এবং বলে দেয়, তুমি তোমার বাহিনী একত্র কর, আর আমি আমার বাহিনী একত্র করি । 
পরের দিন সূর্যোদয়ের সময় নমরূদ তার সৈন্য-সামস্তের সমাবেশ ঘটালো । অপর দিকে আল্লাহ 
অগণিত মশা প্রেরণ করলেন । মশার সংখ্যা এত বেশি ছিল যে, তাতে তারা সূর্যের মুখটি পর্যন্ত 
দেখতে সক্ষম হয়নি । আল্লাহ মশা বাহিনীকে তাদের উপর লেলিয়ে দেন। ফলে মশা তাদের 

রক্ত-মাংস খেয়ে সাদা হাডিড বের করে দেয়। একটি মশা নমরূদের নাকের ছিদ্রে প্রবেশ করে। 


http://IslamiBoi.wordpress.com 


"৩৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


চারশ’ বছর পর্যন্ত এই মশা তার নাকের ছিদ্রে অবস্থান করে দংশন করতে থাকে । এই দীর্ঘ 
সময়ে সে হাতুড়ি দ্বারা নিজের মাথা ঠুকাতে থাকে। অবশেষে এভাবেই আল্লাহ তাকে ধ্বংস 
করেন। 


হযরত ইবরাহীম (আ)-এর সিরিয়া ও মিসরে হিজরত 
এবং অবশেষে ফিলিস্তিনে স্থায়ী বসতি স্থাপন 
এ প্রসঙ্গে আল্লাহর বাণী ৪ " 
BSN AE 31 nt La Cg Oe LY SA 
TE RCA EI D3 CL oy Sd 


14h CAS 
LAA. MONEE 
লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল । ইবরাহীম বলল, ‘আমি আমার প্রতিপালকের উদ্দেশে 
দেশ ত্যাগ করছি.। তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় । আমি ইবরাহীমকে দান করলাম ইসহাক 
ও ইয়াকুব এবং বংশধরদের জন্যে স্থির করলাম নবুওত ও কিতাব এবং আমি তাকে দুনিয়ায় 
পুরস্কৃত করেছিলাম । আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্ম পরায়ণদের অন্যতম হবে' (সূরা 
আনকাবূত ৪ ২৬-২৭) 
সাঘাহ ত সাদ ররেন 
UME Sil ins tty Lop pn LTS 


/ LEAAA & ‘ 


A 702 / FAL AG 
nb tnt sida pal ety i, 
td 30 


ite Isal< 
GAS Sai Ee SLC ER Heil যেখানে আমি কল্যাণ 
রেখেছি বিশ্ববাসীর জন্যে এবং আমি ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক এবং পৌত্ররূপে 
ইয়াক্ব, আর প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ; এবং তাদেরকে করেছিলাম নেতা; তারা 
আমার নির্দেশ অনুসারে মানুষকে পথপ্রদর্শন করত, তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম 
করতে, সালাত কায়েম করতে এবং যাকাত প্রদান করতে; তারা-আমারই ইবাদত করত । 
(সূরা আম্বিয়া ৪ ৭১-৭৩) 
হযরত ইবরাহীম (আ) নিজের দেশ ও জাতিকে ত্যাগ করে আল্লাহর রাহে হিজরত করেন। 
তীর স্ত্রী ছিলেন বন্ধ্যা, কোন সন্তান হত না এবং তীর কোন পুত্র সন্তান ছিল না বরং ভ্রাতুষ্পুত্র 
লূত ইব্ন হারান ইব্‌ন আযর তার সংগে ছিল। এমতাবস্থায় আল্লাহ তাকে একাধিক পুত্র সন্তান 
দান করেন এবং তীদের সকলেই পূণ্যবান ছিলেন। ইবরাহীম (আ)-এর বংশে নবুওত এবং 
কিতাব প্রেরণের ধারা চালু রাখেন। সুতরাং ইবরাহীম (আ)-এর পরে যিনিই নবী হিসেবে 
প্রেরিত হয়েছেন তার বংশ থেকেই হয়েছেন এবং তীর পরে যে কিতাবই আসমান থেকে কোন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৩ 


নবীর উপর অবতীর্ণ হয়েছে, তা তার বংশধরদের উপরই অবতীর্ণ হয়েছে। এ সব পুরস্কার 
আল্লাহ তাকে দিয়েছেন তার ত্যাগ ও কুরবানী এবং আল্লাহর জন্যে দেশ, পরিজন ও 
আত্মীয়-স্বজনকে পরিত্যাগ করার বিনিময়ে । এমন দেশের উদ্দেশে তিনি হিজরত করলেন 
a TNR 
lie Mtl ML deo LEAN 


- sialGl Us GU RE 
‘ সে দেশের দিকে যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখে দিয়েছি’ উবাই ইবন কাব 
আল আলিয়া, কাতাদা প্রমুখ TU ET ETT 


(A ALA 


সূত্রে বর্ণিত । উপরোক্ত আয়াতে (LL Es Ee ya 
দেশের কথা বলা হয়েছে, সে দেশ হল মক্কা এবং সমর্থনে তিনি নিমের আয়াত উল্লেখ করেন 


LY AN # A / 

lO 423 CE all SE CE 
নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্যে স্থাপিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় 

অবস্থিত এবং সারা জাহানের জন্যে হিদায়াত ও বরকতময় । (সূরা আল-ইমরান ৪ ৯৬) 


কা'ব আহবার (রা)-এর মতে, সে দেশটি ছিল হারান । ইতিপূর্বে আমরা আহ্‌লি কিতাবদের 
বরাত দিয়ে বলে এসেছি যে, হযরত ইবরাহীম (আ), তীর ভ্রাতুম্পুত্র লূত (আ), ভাই নাহুর স্ত্রী 
সারাহ্‌ ও ভাইয়ের স্ত্রী মালিকাসহ বাবিল থেকে রওয়ানা হন এবং হারানে পৌঁছে সেখানে 
বসবাস শুরু করেন। সেখানে ইবরাহীম (আ)-এর পিতা তারাখ-এর মৃত্যু হয়৷ 


সুদৃদী (র) লিখেছেন, ইবরাহীম (আ) ও লূত (আ) সিরিয়ার উদ্দেশে রওয়ানা হন। পথে 
সারাহ্র সাথে সাক্ষাৎ হয়। সারাহ্‌ ছিলেন হারানের রাজকুমারী । তিনি তীর সম্পৃদায়ের ধর্মকে 
কটাক্ষ করতেন । ইবরাহীম (আ) তাকে এই শর্তে বিবাহ করেন যে, তাকে ত্যাগ করবেন না। 
ইব্‌ন জারীর (র) এ ঘটনা বর্ণনা করেছেন কিন্তু এতিহাসিকদের আর কেউ এ ব্যাপারে বর্ণনা 
করেন নি। প্রসিদ্ধ মতে, সারাহ্‌ হযরত ইবরাহীম (আ)-এর চাচা হারান-এর কন্যা । যার নামে 
হারান রাজ্যের পরিচিতি ৷ সুহায়লী (র) কুতায়বী ও নাফ্‌ফাসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, 
সারাহ্‌ হযরত ইবরাহীম (আ)-এর সহোদর হারানের কন্যা লূত-এর ভগ্নি। এ মত সম্পূর্ণ 
ভিত্তিহীন ও অমূলক । এ মত পোষণকারীরা দাবি করেছেন যে, এঁ সময় ভাতিজী বিবাহ করা 
বৈধ ছিল। কিন্তু এ দাবির পক্ষে কোন প্রমাণ নেই । যদি ধরেও নেয়া হয় যে, কোন এক সময়ে 
ভাতিজী বিবাহ করা বৈধ ছিল। যেমন ইহুদী পণ্ডিতরা বলে থাকেন তবুও এটা সম্ভব নয় । 
কেননা, নিরুপায় অবস্থায় কোন কিছু বৈধ হলেও তার সুযোগ গ্রহণ নবী-রাসূলগণের উন্নত 
চরিত্রের মর্যাদার পক্ষে শোভনীয় নয় । আল্লাহই সর্বজ্ঞ । 

প্রসিদ্ধ মত হল, হযরত ইবরাহীম (আ) যখন বাবিল থেকে হিজরত করেন, তখন সারাহ্‌কে 
সাথে নিয়েই বের হয়েছিলেন যেমন পূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহই সম্যক জ্ঞাত । আহ্‌লি 
কিতাবদের বর্ণনা মতে, হযরত ইবরাহীম (আ) যখন সিরিয়ায় যান তখন আল্লাহ ওহীর মাধ্যমে 
জানান, তোমার পরে এই দেশটি আমি তোমার উত্তরসুরিদের আয়ত্তে দেব। এই অনুগ্রহের 
কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ তিনি তথায় কুরবানীর একটি কেন্দ্র নির্মাণ করেন এবং বায়তুল 


http://IslamiBoi.wordpress.com 


৩৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুকাদ্দাসের পূর্ব প্রান্তে তিনি নিজের থাকার জন্যে একটি গশ্বুজ বিশিষ্ট প্রকোষ্ঠ নির্মাণ করেন। 
অতঃপর তিনি' জীবিকার অন্বেষণে বের হন ।' এ সময় বায়তুল মুকাদ্দাস অঞ্চলে ছিল প্রচণ্ড 
আকাল ও দুর্ভিক্ষ, তাই সবাইকে নিয়ে তিনি মিসরে চলে যান। এই সাথে আহলি কিতাবরা 
সারাহ্‌ এবং তথাকার রাজার ঘটনা, সারাহ্‌কে নিজের বোন বলে পরিচয় দিতে শিখিয়ে দেয়া, 
রাজা কর্তৃক সারাহ্‌ (র)-এর খিদমতের জন্যে হাজেরাকে দান; অতঃপর সেখান থেকে 
তাদেরকে বহিষ্কার করা এবং বরকতময় বায়তুল মুকাদ্দাস অঞ্চলে বহু জীব-জস্তু, দাস-দাসী ও 
ধন-সম্পদসহ প্রত্যাগমন করার কথা উল্লেখ করেছেন। 


ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন; হযরত ইবরাহীম (আ) তিনবার 
ন উক্তি করেছিলেন। এর দুটি আল্লাহ সংক্রান্ত 0) তিনি বলেছিলেন gl 
১5, আমি পীড়িত; (২) আর একবার বলেছিলেন ৪ 1% AILSA Ye 
বড় মূর্তিটিই এ কর্মটি করেছে। এবং তৃতীয় উক্তিটি করেছিলেন নিজের ব্যাপারে । ঘটনা এই; 
হযরত ইবরাহীম (আঁ) স্ত্রী সারাহ্‌সহ কোন এক জালিম বাদশাহর এলাকা অতিক্রম করছিলেন। 
বাদশাহর নিকট সংবাদ গেল যে, এই এলাকায় একজন লোক আছে যার সাথে রয়েছে এক 
পরমা সুন্দরী নারী । জালিম বাদশাহ্‌ হযরত ইবরাহীম (আ)-এর নিকট লোক পাঠ্ঠান । আগস্তুক 
এসে হযরত ইবরাহীম (আ)-কে সারাহ্‌ সম্পর্কে জিজ্ঞেস করল, ইনি কে? উত্তরে তিনি বললেন 
৪ আমার. বোন। এরপর হযরত ইবরাহীম (আ) সারাহ্র কাছে এসে বলেন, দেখ সারাহ্‌! এই 
ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ব্যতীত আর কোন মুমিন নেই । এই আগস্তুক তোমার সাথে আমার 
সম্পর্কের কথা জানতে চেয়েছে। আমি তাকে এই কথা বলে দিয়েছি যে, তুমি আমার বোন। 
এখন আমাকে তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর এ জালিম বাদশাহ সারাহ্‌কে নিয়ে 
. যাওয়ার জন্যে লোক পাঠান । 


সারাহ্‌ বাদশাহর দরবারে নীত হলে , বাদশাহ তার প্রতি হাত বাড়ায় । সংগে সংগে সে 
খোদার গযবে পতিত হয় । বাদশাহ বলল, সারাহ্‌ আমার জন্যে দু'আ কর, আমি তোমার কোন 
ক্ষতি সাধন করব না । সারাহ্‌ দুআ করলেন । ফলে বাদশাহ ছাড়া পায়। কিন্তু দ্বিতীয়বার সে 
।. সারাহ্র প্রতি হাত বাড়ায় । এবারও সে পূর্বের ন্যায় কিংবা তদপেক্ষা কঠিনভাবে তীর প্রতি 
শাস্তি নেমে আসে । পুনর্বার বাদশাহ বলল, আমার জন্যে দু'আ কর । আমি তোমার কোন অনিষ্ট 
করব না । সারাহ্‌ দু'আ করলে সে পুনরায় রক্ষা পায়। তখন বাদশাহ্‌ তার একান্ত সচিবকে 
ডেকে বলল, তুমি তো আমার কাছে কোন মানবী আননি, এনেছ এক দানবী । পরে বাদশাহ 
, সারাহর খিদমতের জন্যে হাজেরাকে দান করল । সারাহ্‌ ইবরাহীম (আ)-এর কাছে ফিরে এসে 
তাকে সালাত আদায়রত দেখতে পান । হযরত ইবরাহীম (আ) সালাতে থেকেই হাতের ইশারা 
দিয়েছেন এবং এ জালিম আমার খিদমতের জন্যে হাজেরাকে দিয়েছে। 

আবু হুরায়রা (রা) বলেন, হে বেদুঈন আরব সন্তানগণ! এই হাজেরাই তোমাদের আদি 
মাতা । ইমাম বুখারী (র) এই একক সূত্রে হাদীসটি মওকুফ রূপে বর্ণনা করেছেন হাফিজ আবু 
বকর আল বায্যার (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন $ 
হযরত ইবরাহীম (আ) মাত্র তিনবার ব্যতীত কখনও অসত্য উক্তি করেন নি। এঁ তিনটি উক্তিই 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৫ 


ছিল আল্লাহ সংক্রান্ত । (১) নিজেকে {50,25 (আমি পীড়িত বলা;) (২) 54; 
| £434, (এদের এ বড়টাই এ কাজ করেছে বলা;) (৩) হযরত ইবরাহীম কোন এক জালিম 
রাজার এলাকা দিয়ে সফর করার সময় কোন এক মঞ্জিলে অবতরণ করেন। জালিম রাজা তথায় 
আগমন করে। তাকে জানানো হয় যে, এখানে একজন লোঁক এসেছে যার সাথে এক পরমা 
সুন্দরী রমণী আঁছে। রাজা তখনই ইবরাহীম (আ)-এর নিকট লোক প্রেরণ করে। সে এসে 
মহিলাটি সম্পর্কে ইবরাহীম (আ)-কে জিজ্ঞেস করল । তিনি বললেন, সে আমার বোন'। এরপর 
ইবরাহীম (আ) তীর স্ত্রীর কাছে আসেন এবং বলেন, একটি লোক তোমার সম্পর্কে আমার কাছে 
জিজ্ঞেস করেছে। আমি তোমাকে আমার বোন বলে পরিচয় দিয়েছি। এখন আমি আর তুমি 
ছাড়া পৃথিবীতে আর কোন মুসলিম নেই । এ হিসেবে তুমি আমার বোনও বটে ৷ সুতরাং রাজার 
কাছে আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো না যেন । রাজা তীর দিকে হাত বাড়াতেই আল্লাহর 
পক্ষ থেকে এক আযাব এসে তাকে পাকড়াও করে। রাজা বলল, তুমি আল্লাহ্র কাছে দুআ 
কর, আমি তোমার কোন ক্ষতি করব না । তিনি দু'আ করেন। ফলে সে মুক্ত হয়। কিন্তু পরক্ষণে 
আবার তীকে ধরার জন্যে হাত বাড়ায় । এবারও আল্লাহর পক্ষ থেকে পূর্বের ন্যায় কিংবা 
. তদপেক্ষা শক্তভাবে পাকড়াও হয়। রাজা পুনরায় বলল, আমার জন্যে আল্লাহর নিকট দুআ 
কর, তোমার কোন ক্ষতি আমি করব না । সুতরাং দুআ করায় সে মুক্তি পেয়ে যায়। এরূপ 
তিনবার ঘটে । অতঃপর রাজা তার সর্বাপেক্ষা ঘনিষ্ঠ অনুচরকে ডেকে বললো, তুমি তো কোন 
মানবী আননি; এনেছ এক দানবী। একে বের করে দাও এবং হাজেরাকেও সাথে দিয়ে দাও । 
বিবি সারাহ্‌ ফিরে আসলেন ৷ ইবরাহীম (আ) তখন সালাতে রত ছিলেন । সারাহ্র শব্দ পেয়েই 
তিনি তীর দিকে ফিরে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, ঘটনা কি? সারাহ্‌ বললেন, ‘আল্লাহ 
জালিমের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। আর সে আমার খিদমতের জন্যে হাজেরাকে দান 
করেছে ।' বায্যার (র) বলেছেন, মুহম্মদ (র)-এর সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে হিশাম ব্যতীত 
কেউ হাদীসটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই । অন্যরা একে ‘মওকুফ’ হিসেবে বর্ণনা 
করেছেন। 


ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন £ তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) 
বলেছেন, হযরত ইবরাহীম (আ) তিনবার ছাড়া কখনও মিথ্যা কথা বলেননি ৷ (১) কাফিররা 
যখন তাদের মেলায় যাওয়ার জন্যে আহবান জানায়, তখন তিনি বলেছিলেন, 243 8) 
(আমি পীড়িত) (২) তিনি মূৰ্তি ভেঙ্গে বলেছিলেন, 1% £434 0049 (এদের মধ 
এই বড়টিই এ কাজ করেছে); (৩) দিতেন বৰ নার গিত দি তিনি বত 
5:১! (| (এ আমার বোন) । বর্ণনাকারী বলেন ঃ হযরত ইবরাহীম (আ) একবার কোন এক 
জনপদে প্রবেশ করেন। সেখানে ছিল এক জালিম রাজা । তাকে জানানো হল যে, এ রাত্রে 
ইবরাহীম এক পরমা সুন্দরী নারীসহ এখানে এসেছে। রাজা তীর কাছে দূত পাঠাল । দৃত হযরত 
ইবরাহীম (আ)-কে জিজ্ঞেস করল । আপনার সাথী এ রমণীটি কে? ইবরাহীম (আ) বললেন, 
আমার বোন । দূত বলল, একে রাজার কাছে পাঠিয়ে দিন। হযরত ইবরাহীম (আ) পাঠিয়ে 
দিলেন এবং বলে দিলেন যে, আমার উক্তিকে তুমি মিথ্যা প্রতিপন্ন করো না যেন । কারণ 
রাজাকে আমি জানিয়েছি যে, তুমি আমার বোন হও । মনে কর যে, এ পৃথিবীর বুকে আমি এবং 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) 88 


http://IslamiBoi.wordpress.com 


৩৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তুমি ছাড়া আর কোন মু’মিন নেই । সারাহ্‌ রাজার দরবারে পৌছলে সে সারাহ্র দিকে অগ্রসর 
হল । সারাহ্‌ তখন অযূ করে সালাত আদায় করতে:উদ্যত হলেন এবং নিম্নের দু'আটি পড়লেন. 


she Yancy duns boil Sls oS Jf ell 


AS de bli Ni 25 
অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি অবশ্যই অবগত আছেন যে, আমি আপনার উপর ও আপনার 
রাসূলের উপর ঈমান এনেছি । আমার স্বামী ব্যতীত অন্য সবার খেকে আমার লজ্জাস্থানকে 
হিফাজত করেছি। অতএব, কোন কাফিরকে আমার উপর হস্তক্ষেপ করতে দেবেন না ৷' 
জালিম রাজাকে তখন আল্লাহর পক্ষ থেকে এমনভাবে টুঁটি চেপে ধরা হলো যে, পায়ের 
সাথে পা ঘর্ষণ করে ছট্‌ফট্‌ করতে লাগলো আবুূয্‌ যিনাদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বলেন, 
সারাহ্‌ তখন পুনরায় দুআ করেন, ‘হে আল্লাহ! লোকটি এভাবে মারা গেলে লোকে বলবে 
আমিই তাকে হত্যা করেছি। অতএব, রাজা শাস্তি থেকে মুক্তিলাভ করল । কিন্তু পুনরায় রাজা 
তার দিকে অগ্রসর হলো । সারাহ্‌ও পূর্বের ন্যায় অযু ও সালাত শেষে এ দু'আটি পড়লেন রাজা 
পুনরায় শ্বাসরুদ্ধ হয়ে ছট্‌ফট্‌ করতে থাকে । এ দেখে সারাহ্‌ বললেন, “হে আল্লাহ! এ যদি মারা 
যায় তবে লোকে বলবে এ মহিলাটিই তাকে হত্যা করেছে।” অতঃপর সে মুক্তি লাভ করে। এ 
ভাবে তৃতীয় বা চতুর্থ বারের পর জালিম রাজা তার লোকদেরকে ডেকে বলল, তোমরা আমার 
কাছে তো একটা দানবী পাঠিয়েছ । একে ইবরাহীমের নিকট ফিরিয়ে দাও আর হাজেরাকেও এর 
সাথে দিয়ে দাও । বিবি সারাহ্‌ ফিরে এসে হযরত ইবরাহীম (আ)-কে জানালেন, আপনি কি 
জানতে পেরেছেন, আল্লাহ কাফিরদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন এবং এ জালিম একজন 
দাসীকেও দান করেছে? কেবল ইমাম আহমদ (র) এই সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন, অবশ্য 
সহীহ সনদের শর্ত অনুযায়ী ৷ ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) সূত্রে মারফু‘ভাবে হাদীসটি 
€ক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন । ইব্‌ন আবী হাতিম আবু সাঈদ (রা) সূত্রে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ হযরত ইবরাহীম (আ)'যে তিনটি কথা বলেছিলেন তার প্রতিটিই 
আল্লাহ্র দীনের গ্রন্থি উম্মোচন করে। তার প্রথম কথা ৪ [454 0 (আমি পীড়িত), দ্বিতীয় 
কথা ৪ 1 £4 22,4 {4 /{ (বরং এদের বড়জনই এ কাজ করেছে), তৃতীয় কথা $ যখন 
রাজা তার (ক ৭ 51 ৰভাত বরো হলেন, 25) 2 (সে আমার বোন) অর্থাৎ 
আল্লাহর দীনের সম্পর্কে বোন। হযরত ইবরাহীম (আ) তাঁর স্ত্রীকে বলেছিলেন__“এ জগতে 
আমি এবং তুমি ব্যতীত আর কোন মু’মিন নেই ৷” তার এ কথার অর্থ হল, আমরা ব্যতীত আর 
কোন মু’মিন দম্পতি নেই৷ এ ব্যাখ্যা এ জন্যে প্রয়োজন, যেহেতু হযরত লৃত (আ)-ও তখন 
তাদের সফরসংগী ছিলেন আর তিনি ছিলেন একজন নবী । বিবি সারাহ যখন জালিম বাদশাহর 
নিকট যাওয়ার জন্যে রওয়ানা হন, তখন থেকেই হযরত ইবরাহীম (আ) সালাত আদায়ে রত 
থাকেন এবং দুআ করতে থাকেন, যেন আঁল্লাহ তার স্ত্রীকে হিফাজত করেন এবং জালিমের 
কুমতলব ব্যর্থ করে দেন। বিবি সারাহ্‌ও অনুরূপ আমল করেন। আল্লাহর দুশমন তাকে ধরতে 
OTE 


Hl 2% ED ls = Oilaial 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৭ 


তোমরা ধৈর্য ও সালাত দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা কর। (২ বাকারা £ ৪৫) ৷ এভাবে আল্লাহ্‌ 
তার খলীল, হাবীব, য়াসূল ও বান্দার খাতিরে তীর স্ত্রীর সম্ত্রম রক্ষা করলেন । 

কোন কোন বিজ্ঞ আলিমের মতে, তিনজন মহিলা নবী ছিলেন (১) সারাহ্‌ (২) হযরত মূসা 
(আ)-এর মা, (৩) মারয়াম ৷ কিন্তু অধিকাংশের মতে, তারা তিনজন সিদ্দীকা (সত্যপরায়ণা) 
(আল্লাহ্‌ তাদের প্রতি প্রসন্ন হোন) ছিলেন। আমি কোন কোন বর্ণনায় দেখেছি বিবি সারাহ্‌ 
যখন ইবরাহীম (আ)-এর নিকট থেকে জালিম বাদশাহর কাছে যান, তখন থেকে তার ফিরে 
আসা পর্যন্ত আল্লাহ ইবরাহীম (আ) ও সারাহ্র মধ্যকার পর্দা উঠিয়ে নেন। ফলে রাজার কাছে: 
তার থাকাকালীন যা যা: ঘটছিল সবই তিনি প্রত্যক্ষ করছিলেন। আল্লাহ এ ব্যবস্থা করেছিলেন, 
যাতে ইবরাহীম (আ)-এর হৃদয় পবিত্র থাকে, চক্ষু শীতল থাকে এবং তিনি অন্তরে প্রশান্তি বোধ 
করেন। কেননা, হযরত ইবরাহীম (আ) সারাহ্‌কে তার দীনের জন্যে, আত্মীয়তার সম্পর্কের 
জন্যে ও অনুপম সৌন্দর্যের জন্যে তাকে প্রগাঢ় মহব্বত করতেন । কেউ কেউ বলেছেন, বিবি 
হাওয়ার পর থেকে সারাহ্র যুগ পর্যন্ত তার চাইতে অধিক সুন্দরী কোন নারীর জন্ম হয়নি । 
সকল প্রশংসা আল্লাহরই । 

কোন কোন ইতিহাসবিদ লিখেছেন, এই সয়ে মিসরের ফিরআউন ছিল বিখ্যাত জালিম 
বাদশাহ জাহ্‌হাকের ভাই । সে তার ভাইয়ের পক্ষ থেকে মিসরের শাসনকর্তা ছিল । তার নাম 
কেউ বলেন সিনান ইব্‌ন আলওয়ান ইব্‌ন উবায়দ ইব্‌ন উওয়ায়জ ইব্‌ন আমলাক ইব্‌ন লাওদ 
ইব্‌ন সাম ইব্ন নূহ ইব্‌ন হিশাম ‘তীজান’ নামক গ্রন্থে বলেছেন, যে রাজা সারাহ্র উপর লোভ 
করেছিল তার নাম আমর ইব্‌ন ইমরুল কায়স ইব্ন মাইলূন ইব্‌ন সাবা । সে মিসরের 
শাসনকর্তা ছিল। সুহায়লী (র) এ তথ্য বর্ণনা করেছেন । আল্লাহ্‌ই সম্যক জ্ঞাত । 

অতঃপর হযরত ইবরাহীম (আ) মিসর থেকে তার পূর্ববর্তী! বাসস্থান বরকতের দেশ তথা 
বায়তুল মুকাদ্দাসে যান । তার সাথে বহু পশু সম্পদ, গোলাম, বাদী ও ধন-সম্পদ ছিল। মিসরের 
কিবতী বংশোদ্ভূত হাজেরাও সাথে ছিলেন। এই সময় হযরত লূত (আ) তার ধন-সম্পদসহ 
হযরত ইবরাহীম (আ)-এর আদেশক্রমে গাওর দেশে চলে যান । ‘গাওরে-যাগার’ নামে এ 
স্থানটি প্রসিদ্ধ ছিল । তিনি সে অঞ্চলে এ যুগের প্রসিদ্ধ শহর সাদ্দূমে অবতরণ করেন । শহরের 
বাসিন্দারা ছিল কাফির, পাপাসক্ত ও দুষ্কৃতকারী । আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে 
দৃষ্টি প্রসারিত করে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে তাকাতে বলেন এবং সু-সংবাদ দেন যে, এই 
সমুদয় স্থান তোমাকে ও তোমার উত্তরসুরিদেরকে চিরদিনের জন্য দান করব । তোমার 
সন্তানদের সংখ্যা এত বৃদ্ধি করে দেব যে, তাদের সংখ্যা পৃথিবীর বালুকণার সংখ্যার সমান হয়ে 
যাবে। এই সুসংবাদ পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়, বিশেষ করে এই উম্মতে মুহাম্মদিয়ার ক্ষেত্রে ৷ 
একটি হাদীস থেকে এর সমর্থন পাওয়া যায় ৷ 


রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ আল্লাহ আমার সম্মুখে পৃথিবীর এক অংশকে ঝুঁকিয়ে দেন। 
আমি তার পূর্ব ও পশ্চিম প্রান্ত দেখে নিলাম ৷ অচিরেই আমার উন্মতের রাজত্্‌ এই দেখান 
সীমানা পর্যন্ত বিস্তার লাভ করবে। এঁতিহাসিকগণ লিখেছেন, কিছুদিন পর এঁ দুরাচার লোকেরা 
হযরত লূত (আ)-এর উপর চড়াও হয় এবং তার পশু ও ধন-সম্পদ কেড়ে নিয়ে তাকে বন্দী 


http://IslamiBoi.wordpress.com 


৩৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


" করে রাখে । এ সংবাদ হযরত ইবরাহীম (আ)-এর নিকট পৌছলে তিনি তিনশ’ আঠারজন সৈন্য 
নিয়ে তাদের উপর আক্রমণ করেন এবং লূত (আ)-কে উদ্ধার করেন, ভার সম্পদ ফিরিয়ে 
আনেন । আল্লাহ ও তার রাসূলের বিপুল সংখ্যক শত্রুকে হত্যা করেন। শত্রু বাহিনীকে পরাজিত 
করেন ও তাদের পশ্চাদ্ধাবন করে তিনি দামেশকের পূর্ব প্রান্ত পর্যন্ত পৌছেন। শহরের উপকণ্ঠে 
বারযাহ্‌ নামক স্থানে সেনা ছাউনি স্থাপন করেন। আমার ধারণা-~ এই স্থানকে “মাকামে 
ইবরাহীম” বলার কারণ এটাই যে, এখানে ইবরাহীম খলীলুল্লাহর সৈন্য বাহিনীর শিবির ছিল। 

তারপর হযরত ইবরাহীম (আ) আল্লাহর সাহায্যপুষ্ট অবস্থায় বিজয়ীর বেশে নিজ দেশে 
প্রত্যাবর্তন করেন । বায়তুল মুকাদ্দাসের শহরসমূহের শাসক্রবর্গ শ্রদ্ধাভরে ও বিনীতভাবে এসে 
তাকে অভ্যর্থনা জানান । তিনি সেখানেই বসবাস করতে থাকেন । 


হাজেরার গর্ভে ইসমাঈল (আ)-এর জন্য প্রসঙ্গ 
আহ্‌লি কিতাবদের বর্ণনা মতে, হযরত ইবরাহীম (আ) আল্লাহর নিকট সুসন্তানের জন্য 
দু‘আ করেন । আল্লাহ তাকে এ বিষয়ে সুসংবাদ দানও করেন কিন্তু এরপর বায়তুল মুকাদ্দাসে 
তাঁর বিশটি বছর অতিবাহিত হয়ে যায়। এ সময় একদিন সারাহ্‌ হযরত ইবরাহীম (আ)-কে 
বললেন, আমাকে তো আল্লাহ সন্তান থেকে বঞ্চিতই রেখেছেন। সুতরাং আপনি আমার বাদীর 
সাথে মিলিত হন । তার গর্ভে আল্লাহ আমাকে একটা সন্তান দিতেও পারেন। সারাহ্‌ হাজেরাকে 
ইবরাহীমের জন্যে হেবা করে দিলে ইবরাহীম (আ) তার সাথে মিলিত হন । তাতে হাজেরা 
সন্তান-সম্ভবা হন । এতে আহ্‌লি কিতাবগণ বলে থাকেন, হাজেরা অনেকটা গৌরববোধ করেন 
এবং আপন মনিব সারাহ্র তুলনায় নিজেকে ভাগ্যবতী বলে মনে করতে থাকেন। সারাহ্র মধ্যে 
আত্মমর্যাদা বোধ জাগ্রত হয় এবং তিনি এ সম্পর্কে ইবরাহীম (আ)-এর নিকট অভিযোগ করেন। 
জবাবে ইবরাহীম (আ) বললেন, “তার ব্যাপারে তুমি যে কোন প্রদক্ষেপ নিতে চাও নিতে 
পার।” এতে হাজেরা শংকিত হয়ে পলায়ন করেন এবং অদূরেই এক কূপের নিকটে অবতরণ 
করেন। সেখানে জনৈক ফেরেশতা তাকে বলে দেন যে, তুমি ভয় পেয় না; যে সন্তান তুমি 
ধারণ করেছ আল্লাহ তাকে গৌরবময় করবেন । ফেরেশতা তাকে বাড়িতে ফিরে যেতে বলেন 
এবং সুসংবাদ দেন যে, তুমি পুত্র-সন্তান প্রসব করবে । তার নাম রাখবে ইসমাঈল । সে হবে 
এক অনন্য সাধারণ ব্যক্তিত্‌ । সকল লোকের উপর তার প্রভাব থাকবে এবং অন্য সবাই তার 
দ্বারা শক্তির প্রেরণা পাবে। সে তার ভাইদের কর্তৃত্বাধীন সমস্ত এলাকার অধিকারী হবে। এসব 
শুনে হাজেরা আল্লাহ্র শুকরিয়া আদায় করেন। এই সুসংবাদ হযরত ইবরাহীম (আ)-এর 
অধস্তন সন্তান মুহাম্মদ (সা)-এর ক্ষেত্রে পূর্ণমাত্রায় প্রযোজ্য । কেননা, গোটা আরব জাতি তার 
দ্বারা গৌরবের অধিকারী হয়। পূর্ব-পশ্চিমের সমস্ত এলাকায় তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 
তাকে আল্লাহ এমন উন্নত ও কল্যাণকর শিক্ষা এবং সৎকর্ম-কুশলতা দান করেন যা পূর্বে কোন 
উন্মতকেই দেওয়া হয়নি । আরব জাতির এ মর্যাদা পাওয়ার কারণ হচ্ছে তাদের রাসলের শর্শ_ 

যিনি হচ্ছেন নবীকুল শিরোমণি ৷ তার রিসালত হচ্ছে বরকতময় । তিনি হচ্ছেন 3 

জন্যে রাসূল । তার আনীত আদর্শ হচ্ছে পুণ্যতম আদর্শ ৷ হাজেরা ঘরে ফে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৯ 


ইসমাঈল (আ) ভূমিষ্ঠ হন। এ সময় ইবরাহীম (আ)-এর বয়স হয়েছিল ছিয়াশি বছর ৷ এটা 
হচ্ছে ইসহাক (আ)-এর জন্মের তের বছর পূর্বের ঘটনা । ইসমাঈল (আ)-এর জন্মের পর 
আল্লাহ হযরত ইবরাহীম (আ)-কে সারাহ্র গর্ভে ইসহাক নামের সন্তান জন্মের সুসংবাদ দেন। 
ইবরাহীম (আ) তখন আল্লাহর উদ্দেশে শোকরানা সিজদা আদায় করেন। আল্লাহ তাকে জানান 
যে, আমি তোমার দুআ ইসমাঈলের পক্ষে কবুল করেছি । তাকে বরকত দান করেছি । তার 

শের বিস্তৃতি দান করেছি । তার সন্তানদের মধ্য থেকে বারজন প্রধানের জন্ম হবে। তাকে 
আমি বিরাট সম্প্রদায়ের প্রধান করব। এটাও এই উম্মতের জন্যে একটা সুসংবাদ.।.বারজন 
প্রধান হলেন. সেই বারজন খলীফায়ে রাশিদা-_ যাদের কথা জাবির ইবন সামূরা সূত্রে বর্ণিত 
হাদীসে উল্লেখ করা হয়েছে-_ যাঁতে বলা হয়েছে যে, নবী করীম (সা) বলেছেন, ‘বারজন 
আমীর হবে ।' জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এরপর একটা শব্দ বলেছেন, কিন্তু আমি তা 
বুঝতে পারিনি। তাই সে সম্পর্কে আমার পিতার কাছে জিজ্ঞেস করি। তিনি বললেন, রাসূলের 
সে শব্দটি হল ১১১) ১144 অর্থাৎ ‘তারা সবাই হবেন কুরায়শ গোত্রের লোক !' বুখারী 
OE Lh ios 


os lS Ul 
অর্থাৎ এই খিলাফত বারজন খলীফা পর্যন্ত প্রতিষ্ঠিত বা শক্তিশালী থাকবে-- এরা সবাই 
হবে কুরায়শ গোত্রের লোক । উক্ত বারজনের মধ্যে চারজন হলেন প্রথম চার খলীফা আবূ বকর 
(রা), উমর (রা), উসমান (রা) ও আলী (রা); একজন উমর ইবন আবদুল আযীয (র); 
কতিপয় বনী আব্বাসীয় খলীফা বারজন খলীফা ধারাবাহিকভাবে হতে হবে এমন কোন কথা 
নাই, বরং যে কোনভাবে বারজনের বিদ্যমান হওয়াটাই জরুরী ৷ উল্লিখিত বারজন ইমাম 
রাফিজী সম্পৃ্দায়ের কথিত 'বার ইমাম’ নয়-_ যাদের প্রথমজন আলী ইব্‌ন তালিব (রা) আর 
শেষ ইমাম মুহাম্মদ ইবন হাসান আসকারী। এই শেষোক্ত ইমামের ব্যাপারে তাদের বিশ্বাস এই 
যে, তিনি সামেরার একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে তিনি বের হয়ে আসবেন-_ এরা তার 
প্রতীক্ষায় আছে। কারণ এই ইমামগণ হযরত আলী (রা) ও তার পুত্র হাসান ইব্‌ন আলী (রা) 
' অপেক্ষা অধিকতর কল্যাণকামী হতে পারেন না । বিশেষ করে যখন স্বয়ং হাসান ইব্‌ন আলী 
(রা) যুদ্ধ পরিত্যাগ করে হযরত মু'আবিয়া (রা)-এর অনুকূলে খিলাফত ত্যাগ করেন । যার ফলে 
ফিৎনার আগুন নির্বাপিত হয়, মুসলমানদের মধ্যে পারস্পরিক গৃহযুদ্ধ বন্ধ হয়। অবশিষ্ট 
ইমামগণ তো অন্যদের শাসনাধীন ছিলেন। উম্মতের উপরে কোন বিষয়েই তাদের কোন 
আধিপত্য ছিল না । সামিরার' ভূগর্ভস্থিত প্রকোষ্ঠ সম্পর্কে রাফিজীদের যে বিশ্বাস তা নিতান্ত 
অবাস্তব কল্পনা ও হেঁয়ালীপনা ছাড়া আর কিছুই নয়, এর কোন ভিত্তি নেই । 
হাজেরার গর্ভে ইসমাঈল (আ)-এর জন্ম হলে সারাহ্র ঈর্ষা পায়। তিনি হযরত ইবরাহীম 
(আ)-এর নিকট আবেদন জানান, যাতে হাজেরাকে তার চোখের আড়াল করে দেন। সুতরাং 
ইবরাহীম (আ) হাজেরা ও তার পুত্রকে নিয়ে বের হয়ে পড়েন এবং মক্কায় নিয়ে রাখেন । বলা 
হয়ে থাকে যে, ইসমাঈল (আ) তখন দুধের শিশু ছিলেন। ইবরাহীম (আ) যখন তাদেরকে 


http://IslamiBoi.wordpress.com . 


৩৫০ ‘ __ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সেখানে রেখে ফিরে আসার জন্যে উদ্যত হলেন, তখন হাজেরা উঠে তার কাপড় জড়িয়ে ধরে 
বললেন, হে ইবরাহীম! আমাদেরকে এখানে খাদ্য-রসদহীন অবস্থায় রেখে কোথায় যাচ্ছেন? 
ইবরাহীম (আ) কোন উত্তর দিলেন না, বারবার পীড়াপীড়ি করা সত্বেও তিনি যখন জওয়াব 
দিলেন না, তখন হাজেরা জিজ্ঞেস করলেন £ ‘আল্লাহ কি এরূপ করতে আপনাকে আদেশ 
করেছেন?’ ইবরাহীম (আ) বললেন, হ্যা’ । হাজেরা বললেন $ ‘তাহলে আর কোন ভয় নেই । 
' তিনি আমাদেরকে ধ্বংস করবেন না৷’ শায়খ আবু মুহাম্মদ ইব্‌ন আবী যায়দ (র) “নাওয়াদির’ 
কিতাবে লিখেছেন ঃ£ সারাহ্‌ হাজেরার উপর ক্রুদ্ধ হয়ে কসম করলেন যে, তিনি তার তিনটি 
অঙ্গ ছেদন করবেন । ইবরাহীম (আ) বললেন, দু'টি .কান ছিদ্র করে দাও ও খাতৎ্না করিয়ে দাও 
এবং কসম থেকে মুক্ত হয়ে যাও ৷ সুহায়লী বলেছেন ঃ ‘এই হাজেরাই সবপ্রথম নারী যার খাৎনা 
করা হয়েছিল, সর্বপ্রথম যার উভয় কান ছিদ্র করা হয় এবং তিনিই সর্বপ্রথম দীর্ঘ আচল ব্যবহার 
করেন।' 


ইসমাঈল (আ) ও হাজেরাকে নিয়ে হযরত ইবরাহীম (আ)-এর ফারান 
পর্বতমালা তথা মক্কা ভূমিতে হিজরত ও কা'বা গৃহ নির্মাণ 

ইমাম বুখারী (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন $ নারী জাতি সর্বপ্রথম কোমরবন্দ 
ব্যবহার শিখে ইসমাঈল (আ)-এর মায়ের নিকট থেকে । হাজেরা কোমরবন্দ ব্যবহার করতেন 
. সারাহ্র দৃষ্টি থেকে নিজের পদচিহ্ন গোপন রাখার জন্যে । 

হযরত ইবরাহীম (আ) হাজেরা ও ইসমাঈল (আ)-কে নিয়ে যখন মন্ধায় যান, হাজেরা 
তখন তার শিশু পুত্রকে দুধ পান করাতেন। মসজিদে হারমের উঁচু অংশে বায়তুল্লাহর কাছে. 
যমযম কূপের নিকটে অবস্থিত একটি বড় গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসেন । মক্কায় 
তখন না ছিল কোন মানুষ, না ছিল কোন পানি। এখানেই তিনি তাদেরকে রেখে এলেন ৷ একটি 
থলের মধ্যে কিছু খেজুর ও একটি মশকে কিছু পানিও রাখলেন । তারপর ইবরাহীম (আ) 
যেদিক থেকে এসেছিলেন, সেদিকে ফিরে চললেন হাজেরাও তার পিছু পিছু ছুটে যান এবং 
জিজ্ঞেস করেন £ ‘হে ইবরাহীম! আমাদেরকে এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? যেখানে 
নেই কোন মানুষজন, নেই কোন খাদ্য-পানীয় ৷' হাজেরা বার বার একথা বলা সত্বেও ইবরাহীম 
(আ) তার দিকে ফিরেও তাকালেন না । তখন হাজেরা জিজ্ঞেস করলেন £$ ‘আল্লাহ কি এরকম 
করতে আপনাকে আদেশ করেছেন?’ ইবরাহীম (আ) বললেন, হ্যা’ । হাজেরা বললেন $ 
‘তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না।' একথা বলে হাজেরা ফিরে আসলেন এবং 
ইবরাহীম (আ)-ও চলে গেলেন । যখন তিনি ‘ছানিয়া’ (গিরিপথ) পর্যন্ত পৌছলেন, যেখান থেকে 
তাকে আর দেখা যাচ্ছিল না। তখন তিনি কা'বা ঘরের দিকে মুখ করে দাড়ালেন এবং দু'হাত 
তুলে নিম্নোক্ত দু‘আ পড়লেন ৪' 


DLA on ALA AT Gud A IAT AT 76 
ASE EAT VE HN ELA 
et “a 24.2 

SAIS A POG 


Eee 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ee 


‘হে আমার প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর 
উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট । হে আমাদের প্রতিপালক! এজন্যে যে, ওরা যেন 
সালাত কায়েম করে। অতএব, তুমি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দাও এবং 
ফলাদি দ্বারা ওদের জীবিকার ব্যবস্থা করে দাও ৷ যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে!’ (সূরা 
ইবরাহীম ৪ ৩৭)। 

ই (Sod SE ers FEE SET dE HSI IO EE 
মশকের পানি পান করতেন । শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয়ে তৃষ্ণায় 
কাতর হয়ে পড়েন । শিশুর প্রতি তাকিয়ে দেখেন, পিপাসায় তার বুক ধড়ফড় করছে কিংবা 
মাটিতে পড়ে ছট্‌ফট্‌ করছে। শিশু পুত্রের এ করুণ অরস্থা দেখে সহ্য করতে না পেরে মা 
সেখান থেকে উঠে গেলেন এবং নিকটবর্তী সাফা পর্বতে আরোহণ করলেন । সেখান থেকে 
প্রান্তরের দিকে তাকিয়ে কাউকে দেখা যায় কিনা লক্ষ্য করলেন । কিন্তু কাউকেই দেখতে পেলেন 
না। তারপর সাফা পর্বত থেকে হাজেরা নেমে নিম্ন ভূমিতে চলে আসলে তিনি তাঁর জামার 
আঁচলের একদিক উঠিয়ে ক্লান্ত-শান্ত ব্যক্তির মত ছুটে চললেন নীচু ভূমি পাড়ি দিয়ে তিনি 
মারওয়া পাহাড়ে ওঠেন । চতুর্দিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন, কাউকে দেখা যায় কিনা । 
কিন্তু কাউকেই দেখতে পেলেন না । এভাবে তিনি সাতবার আসা-যাওয়া করেন । ইবন আব্বাস 
(রা) বলেন, নবী করীম (সা) বলেছেন, এ জন্যেই লোকজন হজ্জ ও উমরায় উভয় পাহাড়ের 
মাঝে সাতবার সাঈ করে থাকেন । 'মারওয়া- পাহাড়ে উঠে তিনি একটি আওয়াজ শুনতে পান। 
তিনি তখন নিজেকে লক্ষ্য করে বলেন £ চুপ কর! তারপর কান পেতে পুনরায় এ একই 
আওয়াজ শুনতে পেলেন। হাজেরা তখন বললেন, তোমার আওয়াজ শুনেছি, যদি সাহায্য করতে 
পার, তবে সাহায্য কর! এমন সময় তিনি দেখতে পেলেন যে, যমযম কুপের স্থানে একজন 
ফেরেশতা দাড়িয়ে আছেন। ফেরেশতা নিজের পায়ের গোড়ালি দ্বারা কিংবা তার ডানা দ্বারা 
মাটিতে আঘাত করতে লাগলেন। .শেষ পর্যন্ত পানি বের হয়ে আসে৷ তখন হাজেরা এর 
চারপাশে আপন হাত দ্বারা বাধ দিয়ে হাউজের ন্যায় করে দিলেন এবং আজলা ভরে মশকে 
পানি তোলার পরও পানি উপচে পড়তে লাগল । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) বলেছেন, ইসমাঈল (আ)-এর মাকে আল্লাহ 
রহম করুন । যদি তিনি যমযমকে বাধ না দিয়ে এভাবে ছেড়ে দিতেন কিংবা তিনি বলেছেন £$ 
যদি তিনি আঁজলা ভরে পানি মশকে জমা না করতেন, তা হলে যমযম একটি কূপ না হয়ে 
প্রবহমান ঝর্ণায় পরিণত হত । তারপর হাজেরা পানি পান করলেন এবং শিশু-পুত্রকে দুধ পান 
করালেন । ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোন আশংকা করবেন না । কেননা, 
এখানেই আল্লাহর ঘর রয়েছে। একে এই শিশু ও তার পিতা পুনঃনির্মাণ করবেন । আল্লাহ তীর 
পরিজনকে বিনাশ করবেন না । এঁ সময় আল্লাহ্র এ ঘরটি মাটির থেকে কিছু উঁচু ঢিবির মত 
ছিল। বন্যার পানির ফলে তার ডান ও বামদিকে ভাঙন ধরেছিল। হাজেরা এভাবে দিনযাপন 
করছিলেন। পরিশেষে জুরহুম গোত্রের. [য়ামান দেশীয়] একদল লোক তাদের কাছ দিয়ে 
অতিক্ৰম করছিল । অথবা জুরহুম পরিবারের কিছু লোক এ পথ ধরে এদিকে আসছিল । তারা 
মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল যে, একটা পাখি চক্রাকারে উড়ছে। 


+ hittp://IslamiBoi.wordpress.com 


৩৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন তারা বলাবলি করল, নিশ্চয় এ পাখিটি পানির উপরই উড়ছে অথচ আমরা এ উপত্যকায় 
বহুদিন কাটিয়েছি, এখানে কোন পানি ছিল না। তখন তারা একজন কি দু'জন মশকধারী লোক 
সেখানে পাঠান । তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল ফিরে এসে সবাইকে পানির সংবাদ 
দিল। সংবাদ পেয়ে সবাই সেদিকে অগ্রসর হল । ইসমাঈল (আ)-এর মা এঁ সময় পানির নিকট 
বসা ছিলেন । তারা তার নিকটবর্তী স্থানে বসবাস করার অনুমতি চাইল ৷ হাজেরা জবাব দিলেন 
ঃ£ হ্যা, থাকতে পার, তবে এ পানির ওপর তোমাদের কোন অধিকার থাকবে না । তারা তা মেনে 
নিল। 

আবদুল্লাহ ইক্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, এ. ঘটনা ইসমাঈল 
(আ)-এর মাকে একটি সুযোগ এনে দিল। সেও মানুষের সাহচর্য চাচ্ছিল । এরপর তারা সেখানে 
বসতি স্থাপন করল এবং তাদের পরিবার-পরিজনের কাছেও সংবাদ পাঠাল, তারাও এসে তাদের 
সাথে বসবাস করতে লাগল । পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত 
হল । এদিকে ইসমাঈল (আ) যৌবনে উপনীত হঙ্গেন এবং তাদের থেকে আরবী ভাষা 
শিখলেন । যৌবনে পৌছে তিনি তাদের কাছে আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন । যখন তিনি 
পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তীর সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল । এরই 
মধ্যে ইসমাঈল (আ)-এর মা হাজেরার ইন্তিকাল হয়। ইসমাঈল (আ)-এর বিবাহের পর 
ইবরাহীম (আ) তীর পরিত্যক্ত পরিবারকে দেখার জন্যে এখানে আসেন কিন্তু ইসমাঈল 
(আ)-কে পেলেন না। তখন তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন । স্ত্রী জানালেন, তিনি 
আমাদের জীবিকার খোজে বেরিয়ে গেছেন। তখন তিনি তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্বন্ধে 
জিজ্ঞেস করলেন। সে জানায়, আমরা অতি কষ্টে, অভাব-অনটনে আছি। সে তার কাছে 
নিজেদের দুর্দশার অভিযোগ করল । তখন ইবরাহীম (আ) বললেন, তোমার স্বামী বাড়ি ফিরে 
এলে আমার সালাম জানাবে এবং তাকে দরজার চৌকাঠ বদলিয়ে ফেলতে বলবে । 

ইসমাঈল (আ) বাড়ি ফিরে এলে তিনি যেন কিছু একটা ঘটনার আভাস পেলেন । স্ত্রীকে 
‘জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি কোন লোক এসেছিল? স্ত্রী বলল, হ্যা, এই এই আকৃতির 
একজন বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তা 
জানিয়েছি। আমাদের জীবনযাত্রা, সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছি যে, আমরা খুব 
কষ্টে ও অভাবে আছি। ইসমাঈল (আ) জিজ্ঞেস করলেন, তিনি তোমাকে কোন উপদেশ 
দিয়েছেন কি? স্ত্রী বলল, হ্যা, আপনাকে তাঁর সালাম জানাতে বলেছেন ও আপনাকে দরজার 
চৌকাঠ বদলাতে বলেছেন। ইসমাঈল (আ) বললেন, ইনি আমার পিতা । তোমাকে ত্যাগ করার 
জন্যে আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও । তখন 
তিনি স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং জুরহুম গোত্রের অন্য এক মহিলাকে বিবাহ করেন। 
ইবরাহীম (আ) দীর্ঘদিন পর্যন্ত তাদের থেকে দূরেই রইলেন তারপর হযরত ইবরাহীম (আ) 
তাদেরকে পুনরায় দেখতে এলেন । কিন্তু এবারও তিনি ইসমাঈলকে বাড়িতে পেলেন না। 
বাইরে গেছেন।’ ইবরাহীম (আ) বললেন, তোমরা কেমন আছ, তোমাদের জীবনযাত্রা ও 
অবস্থা কেমন? জবাবে পুত্ৰবধু বললেন £ঃ আমরা ভাল আছি ও স্বচ্ছন্দে আছি, সাথে সাথে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৩ 


মহিলাটি আল্লাহ্‌র প্রশংসাও করলেন। ইবরাহীম (আ) জিজ্ঞেস করলেন, সাধারণত তোমাদের 
খাদ্য কী? তিনি বললেন $ গোশ্ৃত । পুনরায় জিজ্ঞেস করলেন ৪ তোমাদের পানীয় কি? তিনি 
বললেন, পানি। ইবরাহীম (আ) দু'আ করলেন, ‘হে আল্লাহ ! এদের গোশ্ত ও পানিতে বরকত 
দান করুন ৷’ 

নবী করীম (সা) বলেছেন, এঁ সময় তাদের ওখানে খাদ্যশ্ষস্য উৎপাদিত হৃত না। যদি হত 
তা হলে তিনি তাদের জন্যে সে বিষয়েও দু'আ করতেন । বর্ণনাকারী বলেন, মঙ্ধা ব্যতীত অন্য 
কোথাও কেউ শুধু গোশত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না । কেননা, শুধু গোশত ও 
পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না । ইবরাহীম (আ) বললেন, তোমার স্বামী যখন 
বাড়িতে আসবে তখন আমার সালাম জানাবে ও দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখতে বলবে । 
ইসমাঈল (আ) যখন বাড়িতে আসলেন, তখন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের নিকট কেউ 
এসেছিল কি? স্ত্রী বললেন ঃ হ্যা, একজন সুন্দর আকৃতির বৃদ্ধলোক এসেছিলেন স্ত্রী আগস্ভুকের 
প্রশংসা করলেন। তিনি. আপনার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ 
জানিয়েছি। তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কেও জানতে চেয়েছেন। আমি জানিয়েছি যে, 
আমরা ভাল আছি ইসমাঈল (আ) বললেন, তিনি কি তোমাকে আর কোন উপদেশ দিয়েছেন? 
স্ত্রী বললেন, হ্যা, তিনি আপনাকে সালাম জানিয়েছেন ও আপনার দরজার চৌকাঠ ঠিক রাখতে 
বলেছেন। ইসমাঈল (আ) বললেন, ইনি আমার পিতা । তোমাকে স্ত্রীরূপে বহাল রাখতে আদেশ 
করেছেন। 


MEE NEE EE OS OE TEE TE 
" (আ) পুনরায় তথায় আসলেন । দেখলেন, ইসমাঈল যমযম কূপের নিকটে বিরাট এক বৃক্ষের 
নিচে বসে তীর চাছছিলেন। পিতাকে দেখে তিনি তার দিকে এগিয়ে আসলেন । অতঃপর উভয়ে 
এমনভাবে পরস্পরকে আলিঙ্গন করলেন, যেমন সাধারণত পিতাপুত্রের মধ্যে হয়ে থাকে। 
এরপর. ইবরাহীম (আ) বললেন, হে ইসমাঈল! আল্লাহ আমাকে একটি কাজের আদেশ 
করেছেন। ইসমাঈল (আ) বললেন, আল্লাহ যে আদেশ করেছেন তা বাস্তবায়িত করুন । 
ইবরাহীম (আ) বললেন, ' তুমি আমাকে সাহায্য করবে? ইসমাঈল (আ) বললেন £ নিশ্চয়ই 
আমি আপনাকে সাহায্য করব । ইবরাহীম (আ) পার্শ্বে অবস্থিত উঁচু ঢিবিটির দিকে ইঙ্গিত করে 
বললেন, আল্লাহ আমাকে এ স্থানটি ঘিরে একটি ঘর নির্মাণের আদেশ দিয়েছেন তখন তারা 
উভয়ে কা‘বা ঘরের দেয়াল উঠাতে লেগে গেলেন। ইসমাঈল (আ) পাথর আনতেন ও 
ইবরাহীম (আ) গীথুনী দিতেন । শেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাঈল (আ) 
‘মাকামে ইবরাহীম’ নামে প্রসিদ্ধ পাথরটি আনলেন এবং সেখানে রাখলেন ৷ ইবরাহীম (আ) 
তার উপর দাড়িয়ে ইমারত তৈরি করতে লাগলেন আর ইসমাঈল (আ) তীকে পাথর যোগান 
দিতে থাকেন। এ সময় তারা উভয়ে নিমের দু'আটি পাঠ করেন -41 £1485 455 
. 22 22211 <2 হে আমাদের রব! আমাদের থেকে এ কাজ কবুল করুন। নিশ্চয়ই 
আপনি সবকিছু শোনেন ও জানেন । (সূরা বাকারা ৪ ১২৭) 

আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪৫-=- 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এভাবে তারা দু'জনে কা'বাঘর নির্মাণ কাজ শেষ করেন এবং কাজ শেষে ঘরের চারদিকে 
তাওয়াফ করেন এবং উক্ত দুআ পাঠ করেন। ইমাম বুখারী (র) ইবৃন আব্বাস (রা) সূত্রে বর্ণনা 
করেন, তিনি বলেন ঃ যখন ইবরাহীম (আ) ও তার স্ত্রী সারাহ্‌র মধ্যে যা ঘটার ঘটে গেল, তখন 
তিনি ইসমাঈল (আ) ও তার মাকে নিয়ে বের হয়ে যান তাদের সাথে পানি ভর্তি একটি মশক 
ছিল। তারপর ইমাম বুখারী (র) -পূর্বোল্লিখিত হাদীসের অনুরূপ ঘটনার বিবরণ দেন। হাদীসটি 
ইব্‌ন আব্বাসের উক্তি । এর কিছু অংশ “মারফু’ আর কিছু ‘গরীব’ পর্যায়ের । ইব্‌ন আব্বাস (রা) 
সম্ভবত ইসরাঈলী বর্ণনা থেকে এগুলো সংগ্রহ করেছেন । তার মধ্যে উল্লেখ আছে যে, ইসমাঈল 
(আ) এওঁ সময় দুগ্ধপোষ্য শিশু ছিলেন। তাওরাত পন্থীরা বলেন, আল্লাহ ইবরাহীম (আ)-কে পুত্র 
ইসমাঈল (আ) ও তার কাছে আর যত দাস ও অন্যান্য লোক ছিল তাদের খাত্নার নির্দেশ 
দেন। তিনি এ নির্দেশ পালন করেন এবং সবাইকে খাৎনা করান । এ সময় ইবরাহীম (আ)-এর 
বয়স হয়েছিল নিরানব্বই বছর ও ইসমাঈল (আ)-এর বয়স ছিল তের বছর । খাত্না করাটা 
ছিল আল্লাহ্‌র নির্দেশ পালনার্থে। এতে প্রতীয়মান হয়, অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই তিনি 
ORT LTR 
| 
বুখারী শরীফে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে, নবী করীম (সা) বলেছেন ঃ 
ইবরাহীম (আ) আশি বছর বয়সে (ছুঁতারের) বাইসের (»94404)'সাহায্যে নিজের খাতনা 
করেন। আবদুর রহমান ইব্‌ন ইসহাক, আজলান, মুহাম্মদ ইব্‌ন আমর ও ইমাম মুসলিম ভিন্ন 
ভিন্ন সনদে অনুরূপ বর্ণনা করেছেন। উক্ত বর্ণনায় ব্যবহৃত ‘কুদূম’ শব্দটির অর্থ ধারাল অন্তর । 
কেউ কেউ এটি একটি স্থানের নাম বলেছেন। এসব হাদীসের শব্দের মধ্যে কিছু কিছু পার্থক্য 
_ আছে৷ ইব্ন হিব্বান (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
নবী ইবরাহীম (আ) একশ’ বিশ বছর বয়সে খাত্না করান । এর পরেও আশি বছর জীবিত 
থাকেন। এসব বর্ণনায় ইসমাঈল (আ)-কে “যাবীহ্‌’ বলে উল্লেখ করা হয়নি এবং এতে ইবরাহীম 
(আ)-এর তিনবার আগমনের কথা বলা হয়েছে। প্রথমবার আগমন করেন তখন, যখন 
হাজেরার মৃত্যু হয় ও ইসমাঈল (আ) বিবাহ করেন। শিশুকালে রেখে আসার পর থেকে 
ইসমাঈলের বিবাহ করা পর্যন্ত তিনি আর তাদের খৌজ-খবর নেননি । বলা হয় যে, সফরকালে 
ইবরাহীম (আ)-এর জন্যে যমীনের দূরত্ব সংকুচিত হয়ে যেত । কেউ কেউ বলেছেন, তিনি যখন 
আসতেন তখন বিদ্যুতের গতিসম্পন্ন বাহন বুরাকে চড়ে আসতেন। এ যদি হয় তাহলে হযরত 
ইবরাহীম (আ) তাদের সংবাদ না নিয়ে কিভাবে দূরে পড়ে থাকতে পারেন? অথচ নিজের 
পরিজনের সংবাদ রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব; বিশেষ করে যে অবস্থায় তাদের রেখে 
এসেছিলেন এসব ঘটনার কিছু অংশ ইসরাঈলী বর্ণনা থেকে নেয়া । অবশ্য কিছু আছে মারফ্‌ 
হাদীস ৷ তবে এতে “যাবীহ্‌’-এর ঘটনার উল্লেখ নেই ! কিন্তু তাফসীরের মধ্যে সূরা সাফ্ফাতে 
আমরা দলীলসহ উল্লেখ করেছি যে, 'যাবীহ' হলেন হযরত ইসমাঈল (আ)। 


http://IslamiBoi.wordpress.com 


আল্লাহর বাণী ৪ 
{A b / A A! / AZ Ay! Lt 
HAA 1 ES HALL LST BS SLUGS 


EY.) 
A A 
NEE por Ltr ad! / ‘2 2/Agp 


্‌ tails f A 
sil sib TEE HS BD 


fl Fd 

BAZ ALD ACA ATA LLL ” A 

LEGS EE LE i Ls lass SLE] 
“ 

A HAAS A yo Ar 

R22 103 3 tiie! (DES OBI 

Al “ 

bis Af oA AnLELL pr al IA SES 

ulus sy HSS Gl en 76 S30 

/ TE Ah (Lalo AL A. Ladle TE ATEAT 

2392 oe 2 Lal AGA Casts. Le Al ee 

la. PAC YA. (9/7 

Al tA / / 2A/ AV ed 

GULL dg 3 HE CAI Gotta 4 2 i 

‘ 
AL AEH AG Sells / 


OATES HOO G  0t9 
এবং সে বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সৎপথে 
পরিচালিত করবেন; হে আমার প্রতিপালক! আমাকে এক সংৎকর্মপরায়ণ সন্তান দান কর !' 
তারপর আমি তাকে এক স্থির-বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম । অতঃপর সে যখন তার পিতার 
সঙ্গে কাজ করার মত বয়সে উপনীত হল, তখন ইবরাহীম (আ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখি 
যে, তোমাকে যবেহ্‌ করছি; এখন তোমার অভিমত কি বল? সে বলল, ‘পিতা! আপনি যাতে 
আদিষ্ট হয়েছেন তাই করুন । আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ।' যখন 
তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল, তখন 
আমি তাকে আহ্বান করে বললাম, ‘হে ইবরাহীম! তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে! 
এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি ॥ নিশ্চয়ই এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা । 
আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানীর বিনিময়ে । আমি এটা পরবর্তীদের স্মরণে 
রেখেছি। ইবরাহীমের উপর শাস্তি বর্ষিত হোক । এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত 
করে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম । আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম 
ইসহাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম । আমি তাকে বরকত দান করেছিলাম 
‘এবং ইসহাককেও, তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি 
স্পষ্ট অত্যাচারী । (সুরা £ সাফ্‌ফাত £ ৯৯-১১৩) 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এখানে আল্লাহ বলছেন যে, তার একনিষ্ঠ বন্ধু নবী ইবরাহীম (আ) যখন নিজ সম্পৃদায় ও 
জন্মভূমি ত্যাগ করে যান, তখন তিনি আল্লাহর নিকট একটি নেককার পুত্র সন্তান প্রার্থনা 
করেন। আল্লাহ তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করেন। তিনি হলেন ইসমাঈল 
(আ) । কেননা, তিনিই হলেন প্রথম পুত্র । হযরত ইবরাহীম (আ)-এর ছিয়াশি বছর বয়সে তার 
জন্ম হয়। এ ব্যাপারে কোন মতভেদ নেই। 3411 {5% 11415 (সে যখন তার পিতার 
সাথে কাজ করার মত বয়সে উপনীত হল) অর্থাৎ ‘যখন যুবক হল ও পিতার ন্যায় নিজের 
কাজকর্ম করার বয়সে পৌছল ৷’ মুজাহিদ এর অর্থ করেছেন ঃ সে যখন যুবক হল, স্বাধীনভাবে 
পিতার ন্যায় চেষ্টা-সংগ্রাম ও কাজকর্ম করার উপযোগী হল । যখন ইবরাহীম (আ) তার স্বপন 
থেকে বুঝতে পারলেন যে, আল্লাহ তার পুত্রকে যবেহ্‌ করার হুকুম দিয়েছেন। হযরত ইবন 
আব্বাস (রা) থেকে এক মারফৃ হাদীসে বর্ণিত হয়েছে ঃ = 51225 ১।| 5১ (নবীদের 
স্বপ্ন ওহী) ৷ উবায়দ ইবন উমায়রও এ অভিমত ব্যক্ত করেছেন। এ নির্দেশ ছিল আল্লাহর পক্ষ 
থেকে ইবরাহীম খলীলের প্রতি এক বিরাট পরীক্ষা । কেননা, তিনি এই প্রিয় পুত্রটি পেয়েছিলেন 
তাঁর বৃদ্ধ বয়সে । তাছাড়া এ শিশুপুত্র ও তার মাকে এক জনমানবহীন শূন্য প্রান্তরে রেখে 
এসেছিলেন, যেখানে না ছিল কোন কৃষি ফসল, না ছিল তরুলতা। ইবরাহীম খলীল (আ) 
আল্লাহর নির্দেশ পালন করলেন । আল্লাহর উপর ভরসা রেখে তাদেরকে সেখানে রেখে আসেন । 
আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করলেন । এমন উপায়ে পানাহারের ব্যবস্থা করে দিলেন, যা 
ছিল তাদের ধারণাতীত । এরপর যখন আল্লাহ এই একমাত্র পুত্রধনকে যবেহ করার নির্দেশ দেন, 
তখন তিনি দ্রুত সে নির্দেশ পালনে এগিয়ে আসেন। ইবরাহীম (আ) এ প্রস্তাব তার পুত্রের 
সামনে পেশ করেন। যাতে এ কঠিন কাজ সহজভাবে ও প্রশান্ত চিত্তে করতে পারেন। চাপ 
সয়োগ করে ও বাধা করে যর করার চুহিতে এটা ছিল সহজ ডগায় । fl 

ET MONTE ISAT bit LILLE 

ইবরাহীম বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি। এখন 
তোমার অভিমত কি বল ৷’ ধৈর্যশীল পুত্র পিতার নির্দেশ পালন করার জন্যে খুশী মনে প্রস্তাব 
গ্রহণ করেন। তিনি বললেন, হে আমার পিতা! আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তা-ই 
করুন । আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। এ জবাব ছিল চূড়ান্ত পর্যায়ের 
আন্তরিকতার পরিচায়ক ৷ তিনি পিতার আনুগত্য ও আল্লাহর হুকুম পালনের পরাকাষ্ঠা প্রদর্শন 
করেন। 
. আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ০2,0055 4 5 (যখন তারা উভয়ে আনুগত্য 
প্রকাশ করল এবং তার পুত্রকে কার্ত করে শুইয়ে দিল)। এ আয়াতাংশের কয়েকটি অর্থ বলা 
হয়েছে; (১) তারা উভয়ে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে সন্তুষ্টি প্রকাশ করেন ও মনোবল 
দৃঢ় করেন। (২) এখানে পূর্বের কাজ পরে ও পরের কাজ পূর্বে বলা হয়ছে। অর্থাৎ পিতা 
ইবরাহীম (আ) পুত্র ইসমাঈল (আ)-কে উপুড় করে শোয়ালেন। (৩) ইবরাহীম (আ) পুত্রকে 
উপুড় করে শোয়ান এ জন্যে যে, যবেহ করার সময় তার চেহারার উপর যাতে দৃষ্টি না পড়ে৷ 
ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়র, কাতাদা ও যাহ্‌হাক (র) এই মত পোষণ 
করেন। (8) লঙ্বাভাবে চিত করে শায়িত করান, যেমন পশু যবেহ করার সময় শায়িত করান 
হয়। এ অবস্থায় কপালের এক অংশ মাটির সাথে লেগে থাকে। | অর্থ ইবরাহীম (আ) 
যবেহ করার জন্যে বিসমিল্লাহ্‌ ও আল্লাহু আকবর বলেন। আর পুত্র মৃত্যুর জন্যে কলেমায়ে 
শাহাদাত পাঠ করেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৭ 


সুদ্দী (র) প্রমুখ বলেছেন, হযরত ইবরাহীম (আ) গলায় ছুরি চালান কিন্তু তাতে বিন্দুমাত্রও 
কাটল না । কেউ বলেছেন যে, গলার নিচে তামার পাত রাখা হয়েছিল । কিন্তু তাতেও কাটা 
যায়নি । আল্লাহই সম্যক অবগত । 

এ সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় ৪ HEA CT TG 
(হে ইবরাহীম! তুমি স্বপ্নকে সত্যই পালন করলে) অর্থাৎ তোমাকে পরীক্ষা করার উদ্দেশ্য পূর্ণ 
হয়েছে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ । আল্লাহর নির্দেশ পালন করার জন্যে তোমার আগ্রহ ও 
আনুগত্য প্রমাণিত হয়েছে । তুমি পুত্রকে কুরবানীর জন্যে পেশ করেছ । যেমন ইতিপূর্বে তুমি 
আগুনে নিজের দেহকে সমর্পণ করেছিলে এবং মেহমানদের জন্যে প্রচুর অর্থ-সম্পদ ব্যয় 
করেছিলে । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ BEA El 4 52S (নিশ্চয়ই এ ছিল স্পষ্ট 
পরীক্ষা) প্রকাশ্য ও সুস্পষ্ট পরীক্ষা । আল্লাহর বাণী ৪ 


An 


22৮৫ [233202559 (আমি তাকে মুক্তি দিলাম এক মহান কুরবানীর বিনিময়ে ৷) 

অর্থাৎ একটি সহজ বিনিময় দ্বারা আমি ইবরাহীম (আ)-এর পুত্রকে যবেহ করা থেকে মুক্ত 
করে দিলাম । অধিকাংশ আলিমের মতে, এ বিনিময়টি ছিল শিং বিশিষ্ট একটি সাদা দুম্বা 
যাকে ইবরাহীম (আ) ছাবীর পর্বতে একটি বাবলা বৃক্ষে বাধা অবস্থায় দেখতে পেয়েছিলেন। 
ইমাম ছাওরী (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, এঁ দুম্বাটি জান্নাতে চল্লিশ বছর পর্যন্ত 
বিচরণ করেছিল । সাঈদ ইবন জুবায়র (রা) বলেছেন ঃ দুম্বাটি জান্নাতে চরে বেড়াত । এক 
সময়ে এটা ছাবীর পর্বত ভেদ করে বের হয়ে আসে । তার শরীরে ছিল লাল বর্ণের পশম । ইব্‌ন 
আব্বাস (রা) সূত্রে বর্ণিত, শিংযুক্ত একটি দুম্বা ছাবীর পাহাড় €থকে নেমে ইবরাহীম (আ)-এর 
নিকট হেঁটে আসে এবং ভূযা ভ্যা করে ডাকতে থাকে । ইবরাহীম (আ) তাকে ধরে যবেহ করে 
দেন। এই দুম্বাটি হযরত আদম (আ)-এর পুত্র হাবিলও কুরবানী করেছিলেন এবং আল্লাহ তা 
কবূলও করেছিলেন। ইব্‌ন আবী হাতিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন। 

মুজাহিদ (র) বলেছেন, ইবরাহীম (আ) উক্ত দুম্বাকে মিনায় যবেহ করেন। উবায়দ ইবন 
উমায়র (রা)-এর মতে, স্থানটি ছিল মাকামে ইবরাহীম ৷ ইব্‌ন আব্বাস (রা)-এর বর্ণনা মতে 
এটা ছিল একটি পাহাড়ী ছাগল ৷ কিন্তু হাসান (রা) থেকে বর্ণিত, এটা একটি বুনো ছাগল । 
দুম্বার নাম ছিল জুরায়র । সুতরাং ইব্‌ন আব্বাস ও হাসান (রা) থেকে বর্ণিত হওয়ার কথা ঠিক 
নয়; বরং এগুলো ইসরাঈলী বর্ণনা থেকে গৃহীত ৷ অবশ্য এ বিষয়ে কুরআনে যেভাবে বলা 
হয়েছে তাতে অন্য কোন দিক লক্ষ্যও করার প্রয়োজন থাকে না। কুরআনে একে 24 £5 
“মহান যবেহ’ বলা হয়েছে এবং ‘সুস্পষ্ট পরীক্ষা’ বলে উল্লেখ করা হয়েছে। হাদীসে দুস্বার কর্থা 
বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (র) সাফিয়া বিনত শায়রা (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, 
বনী সুলায়মের এক মহিলা আমাকে বলেছে যে, রাসূলুল্লাহ (সা) উছমান ইব্‌ন তালহাকে ডেকে 
পাঠান; বর্ণনাকারী বলেন, উছমানকে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ (সা) আপনাকে কেন সংবাদ 
দিয়েছিলেন? উছমান বললেন, আমি যখন কা'বা ঘরে প্রবেশ করি তখন সেই দুম্বার দুটি শিং 
দেখতে পাই ৷ এটা ঢেকে রাখার জন্যে তোমাকে বলতে আমি ভুলে যাই । তখন তিনি শিং দুটি 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ঢেকে দেন। কেননা, আল্লাহর ঘরে এমন কিছু থাকা উচিত নয় যা মুসল্লিদের একাগ্রতা বিনষ্ট 
করে । সুফিয়ান (রা) বলেছেন, ইবরাহীমের দুম্বার শিং দু’টি সর্বদা কা'বা ঘরে সংরক্ষিত ছিল। 
যখন খানায়ে কাবায় আগুন লেগে যায় তখন শিং দু'টি পুড়ে ভস্ম হয়ে যায়। ইব্‌ন আব্বাস (রা) 
সূত্রে বর্ণিত দুম্বাটির মাথা সর্বদা কা‘বার মীযাবে (কার্ণিশে) ঝুলান থাকত এবং রৌদ্রে তা শুকিয়ে 
যায়। এই একটি কথাই প্রমাণ করে যে, হযরত ইসমাঈল (আ)-ই হলেন যাবীহুল্লাহ আর কেউ 
নয়। কেননা, তিনিই মক্কায় বসবাস করতেন। হযরত ইসহাক (আ) শিশুকালে মক্কায় 
এসেছিলেন কিনা আমাদের জানা নেই ৷ আল্লাহই উত্তমরূপে অবগত । 

কুরআন থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বরং বলা যায় এ উদ্দেশোই আয়াত নাযিল হয়েছে 
যে, ইসমাঈল (আ)-ই যাবীহুল্লাহ। কেননা, আল্লাহ কুরআনে প্রথমে যাবীহ্‌-এর ঘটনা উল্লেখ 
করে পরে বলেছেনঃ NEOGEO 

(আমি ইবরাহীমকে ইসহাকের সুসংবাদ দিলাম, সে ছিল নবী, সৎকর্মশীলদের একজন ৷) 

বাক্যটিকে যারা একে J(= বলেছেন, তাদের এরূপ ব্যাখ্যা স্বেচ্ছাভ্রমকল্লিত। ইসহাক 
(আ)-কে যাবীহুল্লাহ বলা ইসরাঈলী চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তারা তাদের কিতাবে এ 
স্থানে নিঃসন্দেহভাবে বিকৃতি করেছে। তাদের মতে, আল্লাহ ইবরাহীম (আ)-কে আদেশ করেন 
তার একক ও প্রথম পুত্র ইসহাককে যবেহ করতে । ইসহাক শব্দকে এখানে প্রক্ষিপ্তভাবে ঢুকান 
হয়েছে। এটা মিথ্যা ও অলীক । কেননা, ইসহাক একক পুত্রও নন, প্রথম পুত্রও নন। বরং একক 
ও প্রথম পুত্র ছিলেন ইসমাঈল (আ)। ইসরাঈলীরা আরবদের প্রতি হিংসার বশবর্তী হয়ে 
এমনটি করেছে। কারণ ইসমাঈল (আ) হলেন আরবদের পিতৃ-পুরুষ__ যারা হিজাযের 
অধিবাসী এবং যাদের মধ্যে রাসূলুল্লাহ (সা) জন্মুযাহণ করেন। পক্ষান্তরে, ইসহাক (আ) হলেন 
ইয়াকুব (আ)-এর পিতা । ইয়াকুব (আ)-কে ইসরাঈলও বলা হত । বনী ইসরাঈলীরা তার 
দিকেই নিজেদেরকে সম্পর্কিত করে থাকে। তারা আরবদের এই গৌরব নিজেদের পক্ষে নিতে 
চেয়েছিল । এ উদ্দেশ্যে তারা আল্লাহর কালাম পরিবর্তন করে এবং মিথ্যা ও বাতিল কথার 
অনুপ্রবেশ ঘটায় । কিন্তু তারা বুঝল না যে, সম্মান ও মর্যাদার চাবিকাঠি আল্লাহর হাতে, যাকে 
ইচ্ছা তাকে দান করেন। প্রাচীনকালের আলিমদের একটি দল ইসহাক (আ)-কে যাবীনহুল্লাহ 
বলেছেন। তারা এ মত গ্রহণ করেছেন সম্ভবত কাব আহবারের বর্ণনা থেকে, কিংবা আহলি 
কিতাবদের সহীফা থেকে । রাসুলুল্লাহ (সা) থেকে এ ব্যাপারে কোন সহীহ হাদীস বর্ণিত হয়নি । 
সুতরাং এসব মতামতের দ্বারা আমরা কুরআনের স্পষ্ট বর্ণনাকে ত্যাগ করতে পারি না। 
কুরআনের বর্ণনা থেকে ইসহাক (আ)-কে যাবীহুল্লাহ বলার কোনই অবকাশ নেই । বরং 
কুরআন থেকে যা বোঝা যায়-_ কুরআনের উক্তি ও সুস্পষ্ট বর্ণনা এই যে, তিনি হলেন 
ইসমাঈল (আ)। মুহাম্মদ ইব্‌ন কাব আল কুরাজী (র) এ প্রসঙ্গে একটি সুন্দর যুক্তি দিয়েছেন । 
তিনি বলেছেন, Shan Sa A LD 2 


Hs Coen SE LEA 


আমি ইবরাহীম রী সাহে ইসে এবং ইগহাকের পে ইমাক্বের জনে সসংা 
দিলাম । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৯ 


এখানে ইসহাকের জন্ম হওয়ার এবং তার থেকে পুত্র ইয়াকুবের জন্ম হওয়ার সুসংবাদ দেয়া 
হয়েছে। কিন্তু এই সাথে যদি ইয়াকুবের জন্মের পূর্বেই ইসহাককে বাল্যকালে যবেহের নির্দেশও 
দেয়া হয়, তবে পূর্বের সুসংবাদ আর সুসংবাদ থাকে কি করে? বরং এটা হয়ে যায় সুসংবাদের 
বিপরীত । 

সুহায়লী (র) উপরোক্ত যুক্তি-প্রমাণের উপর প্রশ্ন করেছেন। তার প্রশ্নের সারমর্ম এই ঃ 
JUL Ul 144 একটি পূৰ্ণবাক্য এবং 4,584 544 15% ৬০3 একটি ভিন্ন 
বাক্য । পূর্ব বাক্যের সুসংবাদের আওতায় এটা আসে না। কেননা, এখানে +৯, শব্দের 
উপর ১১2 ৩$১= না এনে , $5০ পড়া যাবে না - আরবীর নিয়ম অনুযায়ী । যেমন 
J ১৩০১ ০২9 22: ০১১০০ বাক্যে ১০০ -কে ১5০ পড়া যায় না, পড়তে হলে 
-কে পুনরায় উল্লেখ করে - ;,৭৯ পড়তে হবে! অতএব আয়াতে - :, ০% 
০৬৯2 3২০! -এর মধ্যে $৪ -এর পূর্বে উহ্য J*$ এর 3০ হিসেবে 
০44০১০ পড়তে হবে। অর্থাৎ +423 ১= 4১ ১২59, কিন্তু সুহায়লীর কথা 
প্রশ্নাতীত নয়, তাই ইসহাক (আ)-কেও যাবীহুল্পাহ বলা যাবে না। সুহায়লী তার মতের সপক্ষে 
ভিন্ন আরও একটি দলীল দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর বাণী 8 G0 
(সে যখন ইবরাহীমের সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল) কিন্তু ইসমাঈল (আ) যেহেতু 
সে সময় ইবরাহীম (আ)-এর কাছে ছিলেন না, বরং শিশুকালে মায়ের সাথে মক্কা উপত্যকায় 
থাকতেন সুতরাং পিতার সাথে চলাফেরা করার প্রশ্ই উঠে না । এ দলীলও সমর্থনযোগ্য নয় । 
কেননা, বর্ণনায় পাওয়া যায় যে, হযরত ইবরাহীম (আ) এঁ সময়ে বহুবার বুরাকে চড়ে মক্কায় 
গিয়েছেন এবং পুত্র ও পুত্রের মাকে দেখে পুনরায় চলে আসতেন । ইসহাক (আ)-কে যাবীহুল্লাহ 
বলার পক্ষে যাদের মতামত পাওয়া যায় তাদের মধ্যে কা'ব আহবার অন্যতম । হযরত উমর, 
আব্বাস, আলী, ইবন মাসউদ (রা), মাসরূক, ইকরামা, সাঈদ ইবন জুবায়র, মুজাহিদ, আতা, 
শা'বী, মুকাতিল, উবায়দ ইবন উমর, আবু মায়সারা, যায়দ ইবন আসলাম, আবদুল্লাহ ইবন 
কাতাদা, আবুল হুযায়ল, ইবন সাবিত (রা) প্রমুখ এই মত পোষণ করেন। ইবন জারিরও এ 
মতকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু তার বেলায় এটা একটা অস্বাভাবিক ব্যাপার । ইবন আব্বাস 
(রা) থেকে দু'টি মত বর্ণিত হয়েছে; তন্মধ্যে একটি মত উপরের অনুরূপ । কিন্তু তার সঠিক মত 
ও অধিকাংশ সাহাবা, তাবিঈ ও আলিমদের মতে হযরত ইসমাঈল (আ)-ই যাবীহুল্লাহ । 
মুজাহিদ, সাঈদ, শা'বী, ইউসুফ ইবন মাহরান, আতা প্রমুখ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা 
করেছেন যে, তিনি হলেন ইসমাঈল (আ)। ইবন জারীর (র) আতা ইব্‌ন আবী রেবাহর সূত্রে 
ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, যার পরিবর্তে দুম্বা যবেহ হয়েছে তিনি হযরত 
ইসমাঈল (আ) ৷ অথচ ইহুদীরা বলে থাকে ইসহাকের কথা । এটা তারা মিথ্যা বলে । ইমাম 
আহমদের পুত্র আবদুল্পীহ (র) বলেছেন, আমার পিতার মত এই যে, যাবীনুল্লাহ হযরত 
ইসমাঈল (আ) ৷ ইবন আবী হাতিম (র) বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছি যে, 
যাবীহুল্লাহ কে? তিনি বলেছেন, যথার্থ কথা হল-_ তিনি হযরত ইসমাঈল (আ) ৷ ইবন আবী 


http://IslamiBoi.wordpress.com 


sL6 আল-বিদায়া ওয়ান নিহায়া 


হাতিম (র) বলেন ঃ হযরত আলী, ইব্‌ন উমর, আবু হুরায়রা (রা), আবুত্-তুফায়ল, সাঈদ 
ইবনুল মুসাফির, সাঈদ ইব্‌ন জুবায়র, হাসান, মুজাহিদ, শা‘বী, মুহাম্মদ ইব্‌ন কাব, আবূ 
জা‘ফর মুহাম্মদ ইবন আলী ও আবু সালিহ সকলেই বলেছেন-_যাবীহুল্লাহ হযরত ইসমাঈল 
(আ) ৷ ইমাম বগবী (র)-ও উপরোক্ত মত রাবী ইব্‌ন আনাস (রা), কালবী ও আবূ আমর ইব্ন 
আলা (রা) থেকে বর্ণনা করেছেন। হযরত মু‘আবিয়া (রা) থেকে বাণত, এক ব্যক্তি এসে রাসুল 
(সা)-কে সম্বোধন করল এভাবে; == ১! =! ৮: হে দুই যাবীহার পুত্র! একথা শুনে 
রাসূল (সা) হেসে দিলেন। উমর ইব্‌ন আবদুল আযীয (র) ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)ও এই 
কথা বলেছেন । হাসান বসরী (র) বলেন, এ বর্ণনায় কোন সন্দেহ নেই । মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
মুহাম্মদ ইব্‌ন কা'ব সূত্রে বর্ণনা করেন-_ তিনি বলেন, উমর ইব্‌ন আবদুল আযীয (র) যখন 
খলীফা, তখন আমি সিরিয়ায় ছিলাম । আমি ইসমাঈলের যাবীহুল্লাহ হওয়ার পক্ষে খলীফার 
নিকট দলীল স্বরূপ এই আয়াত পেশ করলাম ; J 


APA S A [9A 2 als 


ss ELE SULLA 

(আঁমি তাকে ইসহাকের ও ইসহাকের পরে ইয়াক্বের জন্মের সুসংবাদ দিলাম)। তখন 
খলীফা উমর ইবন আবদুল আযীয বললেন, এটা তো একটা চমৎকার দলীল, এ দিকটা আমি 
লক্ষ্য করিনি । এখন দেখছি তুমি যা বলছ তাই সঠিক ৷ অতঃপর খলীফা সিরিয়ায় বসবাসকারী 
এক লোককে ডেকে আনতে বলেন । এ লোকটি পূর্বে ইহুদী ছিল। পরে ইসলাম গ্রহণ করে 
এবং একজন ভাল মুসলমান হয়। লোকটি ইহুদী সম্প্রদায়ের আলিম ছিল। খলীফা তাকে 
জিজ্ঞেস করলেন, ইবরাহীম (আ)-এর দুই পুত্রের মধ্যে কোন্‌ পুত্রকে যবেহ করার নির্দেশ 
দেওয়া হয়। সে বলল, আল্লাহ্র শপথ ইসমাঈল (আ)-কে। হে আমীরুল মুমিনীন! ইহুদীরা 
একথা ভালরূপেই জানে ৷ কিন্তু তারা আরবদের প্রতি হিংসা পোষণ করে এ কারণে যে, তাদের 
পিতৃপুরুষ এমন এক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে এবং যবেহর নির্দেশ পেয়ে 
ধৈর্য ধরার কারণে যার সম্মান ও মর্যাদার উল্লেখ করা হয়েছে। এই কারণেই ইহুদীরা জেনে 
বুঝেই তাকে অস্বীকার করে এবং বলে যে, ইসহাককেই যবেহ করার আদেশ দেয়া হয়েছিল । 
কেননা, ইসহাক (আ) তাদের পিতৃপুরুষ ৷! এ বিষয়ে আমরা দলীল-প্রমাণসহ বিস্তারিত 
আলোচনা আমাদের তাফসীরে উল্লেখ করেছি । সমস্ত প্রশংসা আল্লাহরই । 


http://IslamiBoi.wordpress.com 


ইসহাক (আ)-এর জন্ম 


এ প্রসঙ্গে আল্লাহর বাণী ৪ 
fa PA 1A, Le ANAT LLOQ, 
GUL eS ale LS, SLANG ELIOT) 
LG ELDAOS WF 0 Badd 
5 Hey anny) Les s—— 22.573 


আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল এক নবী, সৎকর্মপরায়ণদের 
অন্যতম । আমি তাকে বরকত দান করেছিলাম এবং ইসহাককেও ৷ তাদের বংশধরদের মধ্যে 
কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী । (সূরা সাফফাত ঃ 
১১২-১১৩) 

মাদায়েন অঞ্চলের অধিবাসী লূত (আ)-এর সম্প্রদায়ের কুফরী ও পাপাচারের শাস্তি 
প্রদানের উদ্দেশ্যে আল্লাহর ফেরেশতাগণ সেখানে যাওয়ার পথে হযরত ইবরাহীম (আ) ও 
সারাহ্‌কে এ সুসংবাদ শুনিয়ে যান। 

Be A. 


bd Uli fS NA AES BL FTE 


Shs SAE al 2 A / A ALLS 


NCTE ENE EE 


A Ee, 0A A /, EAA 


/ Ga ASN AA AUG sod A 
1G. a SLE As 
6 9 Kr TT Joa id el 
ELH EC ue SEs alin 2 Lei 
আর্য ডি তাত হরাযিতর কাঁহ রদ নিয়ে এলাহ তরল, 
‘সালাম’ সেও বলল, ‘সালাম’ সে অবিলম্বে এক কাবাব করা বাছুর নিয়ে আসল । সে যখন 
দেখল, তাদের হাত সেটার দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং 
তাদের সম্বন্ধে তার মনে ভীতি সঞ্চার হলো। তারা বলল, ভয় করো না, আমরা লূতের 
সম্পৃদায়ের প্রতি প্রেরিত হয়েছি । তখন তার স্ত্রী দাড়িয়েছিল এবং সে হাসল । তারপর আমি 
তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য! 
সম্তানের জননী হব আমি, যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ । এটি অবশ্যই এক 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪৬_ 


http://IslamiBoi.wordpress.com 


৩৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অদ্ভুত ব্যাপার! তারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করছ? হে পরিবারবর্গ! তোমাদের 
প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ । তিনি প্রশংসার্হ্‌ ও সন্মানার্হ । (সূরা হুদ £ ৬৯-৭৪) 


আল্লাহর বাণী ৪ 
? [| A / 2 A AZ 
OTE Oo ELE) Hay Ens oe) 
nd ud NPL aR Ad NS EAR 12 / 
EPL TN EEA SME 5 
A A ApS Re A AAA [A FS A EARS) 
EEC ৰ SG SL ERG HE. LIED ED HSN CLS 
2 2 ts / / L LA / / 
BLL ts 90 Shlal fe bs LE Ls Yu 
fl Lad taph 


এবং ওদেরকে বল, ইবরাহীমের অতিথিদের কথা, যখন ওরা তার নিকট উপস্থিত হয়ে 
বলল, ‘সালাম’ তখন সে বলেছিল, ‘আমরা তোমাদের আগমনে আতংকিত ৷’ তারা বলল, 
ভয় করিও না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি ।' সে বলল, ‘তোমরা কি 
আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও ? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ 
দিচ্ছ? ওরা বলল, 'আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশ হইও না’ সে বলল, “যারা 
পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়? (সূরা হিজ্র £ 
৫১-৫৬) 

আল্লাহর বাণী ঃ 
Cd GG le ES Lt ESL! 
Tbh tl ps LL Ls tal DENSA. SEE Ls fd Y Lg; 


/ / AAA 
adder, ALLS ALL EL MR ral Aadih{ A 


/ A 
bss. AANA. 4 2 - UAASE YH IEG 5 


Jnl Tap fe AEA ILL A LU AL 


| | = fe , 2 
Mie 12 Al 2s ap REE CEE IS 
A ANS ALA fe Y/ 120 


ADA $4 Ets I au 
‘তোমার নিকট ইবরাহীমের সন্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন ওরা তার 
কাছে উপস্থিত হয়ে বলল, ‘সালাম’ ৷ উত্তরে সে বলল, ‘সালাম’ । এরা তো অপরিচিত লোক । 
তারপর ইবরাহীম তার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গরুর বাছুর ভাজা অবস্থায় নিয়ে 
আসল ও তাদের সামনে রাখল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন?’ এতে ওদের সম্পর্কে তার 
মনে ভীতির সঞ্চার হল। ওরা বলল, ‘ভীত হয়ো না৷’ তারপর ওরা তাকে এক জ্ঞানী পুত্র 
সন্তানের সুসংবাদ দিল। তখন তার স্ত্রী চিৎকার করতে করতে আসল এবং গাল চাপড়িয়ে বলল, 
এই বৃদ্ধা বন্ধ্যার সন্তান হবে? তারা বলল, তোমার প্রতিপালক এরূপই বলেছেন, তিনি প্রজ্ঞাময়, 
সর্বজ্ঞ । (সূরা যারিয়াত £ ২৪-৩০) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৩ 


এখানে মেহমান অর্থ ফেরেশতা--_- যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এরা 
ংখ্যায় ছিলেন তিনজন £ জিবরাঈল (আ), মীকাঈল (আ) ও ইসরাফীল (আ)। হযরত 
ইবরাহীম (আ)-এর বাড়িতে এলে তিনি মেহমানরূপে গণ্য করেন এবং মেহমানদের সাথে যে 
রকম আচরণ করা হয় সে রকম আচরণ করেন। সুতরাং তিনি তার গোয়ালের সবচাইতে 
হষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করেন। কিন্তু তিনি আহারের প্রতি তাদের 
' কোনই আগ্রহ দেখতে পেলেন না । কেননা, ফেরেশতাদের আহারের কোন প্রয়োজন হয় না। 
TT PTR UE URS Vs L299 
Poss a lst €/ 45, $1414 ‘তাদ্ৰে সম্বন্ধে তার মনে ভীতির সঞ্চার 
হল । তার্না বলল, ‘ভীত হয়ো না, Ee 2 PEE LES SA 
তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে । এ সময় স্ত্রী সারাহ্‌ আল্লাহর ক্রোধে লূতের সম্পৃদায়ের শাস্তির 
কথা শুনে আনন্দিত হন । সারাহ্‌ মেহমানদের সামনেই দণ্ডায়মান ছিলেন-_ যেমনি আরব ও 
অনরিবদের মধ্যে নিয়ম প্রচল্তি আছে। সারাহ যখন এ সংরাদ শুনে হেসে দেশ তখন আল্লাহ 


fl AG 


তাকে সুসংবাদ দেন ৪ . I GEE Gs SLOANE 

(তারপর আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াক্বের “সুসংবাদ দিলাম) অর্থাৎ 
EN Set UL 
চিৎকার করতে করতে সন্মুখে আসল ।) 4454443 5844 (এবং নিজের গাল 
চাপড়িয়ে বলতে লাগল) ৎ যেভাবে মেয়ে লোকেরা অবাক হলে করে থাকে। 21, 
LE LY 1hG $520 415 21 450550 (কী আশ্চৰ্য! আমি জননী হব, অথচ 
এখন জামি দৃত্না এবং এই আমার রী, বৃত) অর্থাৎ আমার সত একজন বৃদ্ধা ও বন্যা মহিলাকী 
করে সন্তান জন্ম দিতে পারে! আর আমার স্বামীও এই বৃদ্ধ! এ অবস্থায় সন্তান হওয়ার সংবাদে 


/ i 5 G3 / { 
অ আর দই দিদিবদৰ । সন লোঁ। 154%, (এটা অবশ্যই এক 


) 
n/a 1 ndalt PETE ~ / A / AL 127 L 


A 


| “ fl Gt a / CG 
Ee EE ETE EE EOE TE CET FE MO 1 


রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ । তিনি প্রশংসার অধিকারী ও সম্মানের অধিকারী ৷) 


ইবরাহীম (আ)-ও এ সুসংবাদ পেয়ে ও স্ত্রীর খুশীর সাথে শরীক হয়ে এবং স্ত্রীর মনে দৃঢ়তা 
সৃষ্টির উদ্দেশ্যে নিজেও আশ্চর্যবোধ করেন। 
IAD NL Ape? (7, ANALY ALAILI AD 
0 EAA FY SE ES SO DSA 
Ea LS ALLL £ 
EE OE HEE EE “Tt ft DES 
তোমরা কি বিষয়ে শুত সংবাদ দিচ্ছ? তারা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি। সুতরাং আপনি 


হতাশ হবেন না। 


http://IslamiBoi.wordpress.com 


৩৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এহ বাক্য দারা সুসংবাদকে 'দুঢ়তর করা হয়ছে! তারপর ফেরেশতাগণ ইবরাহীম (আ) ও 
সারাহকে এক জ্ঞানী পুত্র সন্তানের ( (EE pI) ) সুসংবাদ দিলেন। অর্থাৎ ইসহাক (আ) ও 
তার ভাইয়ের কথা৷ ইসমাঈল (আ.-কে আল্লাহ বিভিন্ন গুণের ও মর্যাদার অধিকারী বলে 
কুরআনে উল্লেখ করেছেন যেমন = বা ধৈর্যশীল-_-যা তাঁর অবস্থার সাথে খুবই সাম 
স্যপূর্ণ ৷ তাছাড়া ওয়াদা পালনকারী এবং সহনশীল বলেও তীর উল্লেখ করা হয়েছে। 

অন্য আয়াতে আল্লাহ বলেন £ 


LEC IG A rdap rd 


HS SUL lI 3 SHULL aL iad 


EE ET CE Ce a CECA 1 Gs HORT 
মুহাম্মদ ইব্‌ন কা‘ব আল কুরাজী (র) প্রমুখ দলীল পেশ করেছেন যে, যাকে যবেহ-এর হুকুম 
করা হয়েছিল তিনি হলেন ইসমাঈল (আ)-_ইসহাক (আ) নন ৷ কেননা ইসহাক (আ)-কে 
যবেহ করার হুকুম দেয়া যুক্তিযুক্ত হতে পারে না । যেহেতু সুসংবাদ দেয়া হয়েছে যে, তিনি বেচে 
থাকবেন এবং তার ইয়াকুব নামক একজন সন্তানও জন্গৃহণ করবে। কিন্তু ইসহাক _, +5, 
শব্দটি 5০ শব্দ থেকে নির্গত যার অর্থ পরে হওয়া বা পরে আসা । 

আহ্‌লি কিতাবদের মতে, ফেরেশতাদের সম্মুখে ভুনা করা বাছুরের সাথে রুটি, তিনটা 
মশক, ঘি ও দুধ আনা হয় এবং ফেরেশতাগণ তা খেয়েও ছিলেন ৷ কিন্তু ফেরেশতাদের খাওয়ার 
মতটি এক চরম ভ্রান্তি বৈ কিছু নয়। কারও কারও মতে, ফেরেশতাগণ আহার করতে 
চেয়েছিলেন, কিন্তু খাদ্যদ্রব্য তখন বাতাসে মিশে যায়। আহ্‌লি কিতাবদের মতে, আল্লাহ 
ইবরাহীম (আ)-কে বলেন ঃ তোমার স্ত্রীকে সারা (| 4) বলে ডেকো না, বরং সে হচ্ছে 
(52.4) সারাহ্‌ । আমি তাকে বরকত দান করব এবং তাকে পুত্র সন্তান দান করব। সে ' 
পুত্রকেও বরকতময় করব । তার বংশ থেকে অনেক গোত্র হবে এবং সে বংশে অনেক 
রাজা-বাদশাহর জন্ম হবে! একথা শুনে ইবরাহীম (আ) শুকরিয়া আদায়ের জন্যে সিজদায় পড়ে 
যান। তিনি মনে মনে চিন্তা করে হাসেন এবং বলেন, আমার বয়স যখন একশ’র উপরে এবং 
সারাহ্র বয়স নব্বই-_এখন আমাদের সন্তান হবে! ইবরাহীম (আ ) প্রার্থনা করেন, হে আল্লাহ! 
ইবরাহীম যদি আপনার সন্মুখে লালিত-পালিত হত! আল্লাহ বলেন ৪ হে ইবরাহীম! আমি আমার 
নিজের কসম করে বলছি, তোমার স্ত্রী সারাহ্‌,অবশ্যই পুত্র সন্তান প্রসব করবে তার নাম হবে 
ইসহাক ৷ সে দীর্ঘজীবী হবে এবং আমার আশিস ধন্য হবে সে এবং তার পরবর্তী বংশধররা । 
ইসমাঈলের ব্যাপারে তোমার প্রার্থনা কবুল করেছি । তাকে বরকত দান কর্রেছি। আমি তাকে 
বড় করেছি ও যথেষ্ট সমৃদ্ধি দিয়েছি । তার বংশে বারজন বাদশাহর জন্ম হবে। তাকে আমি এক 
বিশাল বংশের প্রধান বানাব । এ বিষয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আল্লাহই সব্বর্জ্া! 
আল্লাহর বাণী ৪ 


IAL LOLA AAR AAA 


+ ori S| 15 25 SUL UAL 
(আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম ।) এ আয়াত 
থেকে প্রমাণিত হয় যে, বিবি সারাহ্‌ নিজ পুত্র ইসহাক ও ইসহাকের পুত্র ইয়াকুব (নাতি)-এর 
দ্বারা আনন্দ লাভ করবেন অর্থাৎ ইবরাহীম (আ) ও সারাহ্র জীবদ্দশায় ইয়াকৃবের জন্ম হবে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৫ 


এবং তাকে দেখে উভয়ের চোখ জুড়াবে । যেমন জুড়াবে পুত্র ইসহাককে পেয়ে ৷ 

এই অর্থ যদি গ্রহণ করা না হয় তাহলে ইসহাকের সাথে তার বংশের সবাইকে বাদ দিয়ে 
কেবল ইয়াকুবের উল্লেখ করার কোন অর্থ হয় না। যখনই নির্দিষ্টভাবে ইয়াকুবের নাম উল্লেখ 
করা হয়েছে, তখনই নিশ্চিতভাবে বুঝতে হবে যে, ইবরাহীম (আ) ও সারাহ্‌ ইয়াকৃবকে পেয়ে 
সেরূপ খুশী হবেন ও আনন্দ উপভোগ করবেন, যেরূপ খুশী ও আনন্দ উপভোগ করবেন তার 
পিতা ইসহাকের জন্বের দরুন । আল্লাহর বাণী ৪ 


ee RSAC LAS 


JIA IS on sR ULI 


আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুব । প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি। 
(সূরা আনআম £ ৮৪) আল্লাহর বাণী ৪ 
I SEL C 05% 5s SILL UG lel AE 

অতঃপর ইব্বাহীম যখন তাদেরকে এবং আল্লাহ ব্যতীত তারা আর যাদের পূজা 
করত--_তাদের সবাইকে পরিত্যাগ করল । তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব ৷ 
(সুরা মারয়াম £ ৪৯) 

এ আয়াতটি উল্লেখিত অভিমতকে আরও শক্তিশালী করেছে। বুখারী ও মুসলিমের একটি 
হাদীসও এই মতকে সমর্থন করে। আবূ যর (রা) সূত্রে বর্ণিত, তিনি বলেন £ আমি একদা 
জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! সর্বপ্রথম নির্মিত মসজিদ কোন্টি? তিনি বললেন, মসজিদুল 
হারম। আমি বললাম, তারপর কোন্টি? তিনি বললেন, মসজিদুল আকসা । আমি বললাম, এ 
দু’ মসজিদের নির্মাণের মধ্যে ব্যবধান কত? তিনি বললেন, চল্লিশ বছর । আমি বললাম, এর 
পরবর্তী মর্যাদাসম্পন্ব মসজিদ কোন্টি? তিনি বললেন, এর পরে সব জায়গা সমান । যেখানেই 
সালাতের সময় হয় সেখানেই পড়ে নাও; কেননা সকল জায়গাই সালাত আদায়ের উপযুক্ত ৷ 

আহ্‌লি কিতাবদের মতে, হযরত ইয়াকৃব (আ) মসজিদে আকসা নির্মাণ করেন। এর অপর 
নাম মসজিদে ঈলিয়া-_ বায়তুল মুকাদ্দাস। এটাও উল্লেখিত হাদীসের বর্ণনার সত্যতার 
প্রমাণবহ ৷ এ হিসাবে ইবরাহীম (আ) ও ইসমাঈল (আ) কর্তৃক মসজিদুল হারম নির্মাণের চল্লিশ 
বছর পর ইয়াকুব (যার অপর নাম ইসরাঈল) (আ) কর্তৃক মসজিদে আকসা নির্মাণের তথ্য 
পাওয়া যায়। এই সাথে আরও প্রমাণিত হয় যে, ইবরাহীম (আ) ও ইসমাঈল (আ) যখন 
মসজিদুল হারম নির্মাণ করেন তখন ইসহাক (আ) বর্তমান ছিলেন। কেননা ইবরাহীম (আ) 
যখন দু'আ করেছিলেন তখন বলেছিলেন-_আল্লাহর বাণী ৪ 


IPA Al) 0 NALEAL HAA LAA / AL Mek BL 
HS InN Ci sa Lt Sta SY 
/ " « 
ae CO far o LWA Cunt bit HE LL AA 
Ls Ol a I wl LS MALS 54 . ele) | 
LET ala faz oe Yh G2 EA 
CE SEAONAL WEE aha GR rae LLG LA 
IRR II os AS) EAE = SAE UU Uae Sl 


EOL ANA psd ALIA 


¢ 
ALLL ll AU Le G3 
“ 


http://IslamiBoi.wordpress.com 


৩৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
ANAL ESAS SH Af LPP ASALTA ANS AS 
Dl Les IEE br pA oF redsols tg) La 
LIA LAA RADA ALY As Df Pra! 
Ho os jp dy in Ge nt UG aE LIE 
A bs ES ch Fura 
OE NA fee Ct MEE 
OES TRA AGT ls Lt EU, 


SNE LAL LA NAA 


ENE EEE i 
স্মরণ কর, ইবরাহীম বলেছিল, ‘হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ করো এবং 
আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রেখ। হে আমার প্রতিপালক! এ 
প্রতিমাগুলো বহু মানুষকে বিভ্রান্ত করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার 
দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু । হে আমার 
প্রতিপালক! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার 
পবিত্র ঘরের নিকট, হে আমাদের প্রতিপালক! এজন্যে যে, ওরা যেন সালাত কায়েম করে। 
অতএব, তুমি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা ওদের 
রিয্কের ব্যবস্থা করিও, যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক! তুমি তো 
জান, যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি, আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর 
নিকট গোপন থাকে না । প্রশংসা আল্লাহরই প্রাপ্য, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও 
ইসহাককে দান করেছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। হে আমার 
প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হতেও ৷ হে 
আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবুল কর। হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব হবে 
সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করো! (১৪ £ ৩৫-৪১) 
সুলায়মান ইব্‌ন দাউদ (আ) সম্পর্কে হাদীসে যা বর্ণিত হয়েছে__ অর্থাৎ তিনি যখন বায়তুল 
মুকাদ্দাস নির্মাণ করেন তখন আল্লাহর নিকট তিনটি জিনিস চেয়েছিলেন নিম্নের আয়াতের 
PUA SA LAL 
CEILS AY BI YL Ee TS Cd IE 
সুলায়মান বলল, GE NORTE 
করুন, যার অধিকারী আমি ছাড়া আর কেউ না হয়। (সূরা সাদ ৪ ৩৫) 


সুলায়মান (আ)-এর আলোচনায়ও আমরা এ বিষয়ে উল্লেখ করব । এর অর্থ_ তিনি 
বায়তুল মুকাদ্দাসকে পুনঃনির্মাণ করেন৷ কেননা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, উভয় মসজিদের 
নির্মাণের মধ্যে চল্লিশ বছরের ব্যবধান কিন্তু সুলায়মান (আ) ও ইবরাহীম (আ)-এর মধ্যে 
চল্লিশ বছরের ব্যবধানের কথা কেউ বলেন নি। কেবলমাত্র ইব্‌ন হিব্বান (র) তার ‘তাকাসীম 
ও আনওয়া’ গ্রন্থে এর উল্লেখ করেছেন। কিন্তু তার আগে বা পরে অন্য কেউ এ মত পোষণ 
করেননি। 


http://IslamiBoi.wordpress.com 


Bo UCL i 


FEN 
EA (nf un IAL UA NGL 
Ue 2 A z nh / 7A Alec 
EOE OE O20 TSE CRC 
/ vd VL A y X AE DA LUN Wt 
Ge Ek br LSE ls HS 


এবং স্মরণ কর, যখন আমি ইবরাহীমের জন্যে নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের স্থান, 
তখন বলেছিলাম, আমার সাথে কোন শরীক স্থির করো না, এবং আমার ঘরকে পবিত্র রাখিও 
তাদের জন্যে যারা তাওয়াফ করে এবং যারা (দাড়ায় সালাতে), রুক্‌ করে ও সিজদা করে। 
এবং মানুষের নিকট হজ্জ-এর ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদ্ব্রজে ও 
সর্বপ্রকার ক্ষীণকায় উটসমূহের পিঠে, এরা আসবে দৃূর-দূরাস্তের পথ অতিক্রম করে। (সুরা ঃ 
হজ্জ £ ২৬-২৭) 


আল্লাহর বাণী ৪ 
A 


A. ১ AL 
Salad ala G23 Kx Sms bl e235 Jy 


মানব জাতির জন্যে সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল অতো বাক্কায়, ত তা বরকতময় 
ও বিশ্বজগতের দিশারী । তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে যেমন মাকামে ইবরাহীম এবং যে 
কেউ ( সস্থানে প্রবেশ করে সে নিরাপদ । মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, 
আল্লাহর উদ্দেশে এ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য । এবং কেট প্রত্যাখ্যান করলে সে 
জেনে রাখুক, আল্লাহ্‌ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। (সূরা আলে-ইমরান £ ৯৬-৯৮) 


আল্লাহ্র বাণী ৪ 


/ yf Gos lrtr ASA A fw 

i ots Ste Sa Loy UG 
CG EE ) ট oe ERR Bs 2 2 sls 

A “ € tS 
ER sa ste JULY JS 25 Se3 JU. UU 

ন 

AF VAY pudlt {r 
ALLS. EEN ly sx SU 


ly 2% 1 / ns LNA /v A | A 
LS iia oii Ll EG bl ha Ls ntl 


http://IslamiBoi.wordpress.com 


৩৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
LA I 7 CUAL AP NLS LAr AGA 

Am So al Sol Cl URE or UE 
C2 bl EE NE ALL 544 Arh 


NM A 
KE AREA DLS EA Eee 


/ 


AAD LL d AN FA FAL 20 AD (60 2x LC 
> | 0 | 1 
eb 13 0245 BATT a 1) La 3 A 
(AL A PAR < A VANES A A har A 
LC SI Ed ECV [its bos i 
LA alt APA Es A Ne Ep AAA 
wt HEA aE 3 CES 22 ie NE rE Lif 
PALL AD, AADLIFLL 0 PAR OA 


eR ET 
এবং স্মরণ কর, যখন ইবরাহীমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন 
এবং সেগুলো সে পূর্ণ করেছিল, আল্লাহ্‌ বললেন, ‘আমি তোমাকে মানব জাতির নেতা করছি ।' 
সে বলল, আমার বংশধরদের মধ্য হতেও? আল্লাহ্‌ বললেন, ‘আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি 
প্রযোজ্য নয়’ এবং সেই সময়কে স্মরণ কর, যখন কা'বা ঘরকে মানব জাতির মিলন-কেন্দ্র ও 
নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, ‘তোমরা ইবরাহীমের দাড়াবার স্থান মাকামে 
ইব্রাহীমকেই সালাতের স্থানরূপে গ্রহণ কর’ এবং ইব্রাহীম ও ইসমাঈলকে তাওয়াফকারী, 
ই‘তিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্যে আমার ঘরকে পবিত্র রাখতে আদেশ 
দিয়েছিলাম ৷ স্বরণ কর, যখন ইব্রাহীম বলেছিল, ‘হে আমার প্রতিপালক! একে নিরাপদ শহর 
করো। আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী তাদেরকে ফলমূল থেকে 
জীবিকা দান করো । তিনি বললেন, যে কেউ অবিশ্বাস করবে তাকেও কিছুকালের জন্যে 
জীবনোপভোগ করতে দেব । তারপর তাকে জাহারনামের শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং তা 
কত নিকৃষ্ট পরিণাম! 

স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা'বা গৃহের প্রাচীর তুলছিল, তখন তারা বলেছিল, 
‘হে আমাদের প্রতিপালক! আমাদের এই কাজ গ্রহণ কর, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা ৷’ হে 
আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর 
হতে তোমার এক অনুগত উন্মত করো । আমাদেরকে ইবাদতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দাও 
এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও । তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ ‘হে আমাদের 
প্রতিপালক! তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করিও যে তোমার আয়াতসমূহ 
তাদের নিকট আবৃত্তি করবে; তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র 
করবে ৷ তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (সূরা বাকারা £ ১২৪-১২৯) 

এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা তার প্রিয় বন্ধু ও রাসূল এবং বন্ধ সংখ্যক নবীর পিতৃপুরুষ 
হযরত ইবরাহীম (আ) সম্পর্কে উল্লেখ করেছেন যে, তিনি বায়তুল ‘আতীক বা কা'বাঘর নির্মাণ ' 
করেন । এটাই সর্বপ্রথম মসজিদ যা সর্বসাধারণের ইবাদতের জন্যে নির্মাণ করা হয়। আল্লাহ এ 
ঘরের ভিত্তি স্থান নির্দিষ্ট করে দেন। হযরত আলী (রা) প্রমুখ সাহাবী বর্ণনা করেছেন যে, আল্লাহ 
ওহীযোগে হযরত ইব্রাহীম (আ)-কে এ স্থান নির্দেশ করে দেন। ইতিপূর্বে আসমানের সৃষ্টি 
রহস্য অধ্যায়ে আমরা বলে এসেছি যে, কা‘বাঘর বায়তুল মা‘মূরের সোজা নিচে যমীনে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৯ 


অবস্থিত । এমনকি যদি বায়তুল মা‘মূয় নিচে পতিত হতো তবে তা অবশ্যই কা‘বাঘরের উপরেই 
পড়তো । শুধু তাই নয়, কোন কোন পূর্বসূরি আলিমের মতে, সাত আসমানের প্রতিটি ইবাদত 
গৃহ এই একই বরাবরে অবস্থিত । তারা বলেছেন, প্রতিটি আসমানে একটি করে ঘর আছে। 
আসমানবাসীরা সেই ঘরে আল্লাহ্র ইবাদত করে থাকেন। আসমানবাসীদের জন্যে সেগুলো 
পৃথিবীর অধিবাসীদের কা‘বারই অনুরূপ । তাই আল্লাহ্‌ ইব্রাহীম (আ)-কে পৃথিবীর 
অধিবাসীদের জন্যে একটি ঘর নির্মাণ করতে আদেশ দেন, যেমনি আকাশের ফেরেশতাদের 
জন্যে ইবাদতখানা রয়েছে, আল্লাহ্‌ তাকে সে স্থান দেখিয়ে দেন। আকাশ ও যমীন সৃষ্টির পর 
থেকেই এই স্থানটিকে উক্ত ঘরের জন্যে নির্দিষ্ট করে রাখা হয়েছিল । বুখারী ও মুসলিমে এ 
কথাই বর্ণিত হয়েছে যে, এই শহরকে আল্লাহ সেই দিনই ‘হারম' বলে মর্যাদাসম্পন্ন করেছেন, 
যেদিন তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছিলেন। সুতরাং আল্লাহ্‌ প্রদত্ত মর্যাদায় এটা কিয়ামত 
পর্যন্ত তা হারমই থাকবে কোন সহীহ্‌ বর্ণনায় কোন নধী থেকে এমন বর্ণনা পাওয়া যায়নি যে, 
ইব্রাহীম খলীলের নির্মাণের পূর্বে এ ঘরের কোন নির্মিতরূপ ছিল । 

আয়াতে উল্লেখিত | £4 (ঘরের স্থান) শব্দ থেকে কেউ কেউ প্রমাণ করতে 
চেয়েছেন যে, এ ঘরের ভিত্তি পূর্ব থেকেই বিদ্যমান ছিল। কিন্তু তাদের এ দলীল যথার্থ নয়। 
কেননা, ঘরের স্থান বলে বোঝান হয়েছে সেই স্থানকে যা আল্লাহ্‌র জ্ঞানে নির্ধারিত ও নির্দিষ্ট 
ছিল এবং তারই কুদরতে হযরত আদম (আ) থেকে ইব্রাহীম খলীল (আ)-এর সময় পর্যন্ত 
সকল নবীর নিকট তা পরিচিত ছিল । আমরা আগেই বলেছি যে, হযরত আদম (আ) এ ঘরের 
উপর গন্ুজ নির্মাণ করেছিলেন। ফেরেশতাগণ তাকে বলেছিলেন, আমরা আপনার পূর্বেই এ ঘর 
তওয়াফ করেছি। নুহের কিশতী এ ঘরের চারদিকে চল্লিশ দিন (বা তার কাছাকাছি সময়) ধরে 
প্রদক্ষিণ করে। কিন্তু এগুলো ইসরাঈলী বর্ণনা থেকে গ্রহণ করা হয়েছে। আমরা বলেছি যে, 
ইসরাঈলী বর্ণনাফে আমরা সত্যও জানবো না, মিথ্যাও বলবো না । সুতরাং এর দ্বারা কোন 
প্রমাণ দেয়া যাবে না । তবে যদি তা সত্যের বিপরীত হয় তবে অবশ্যই তা পরিত্যাজ্য । 


. আল্লাহ্‌ বলেন 
Intl HED N,IILD nl! 4 ALIA 


+ LLL a Ee LL Dl Lol Re) 
নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্যে নির্মাণ করা হয়েছে, যা মন্ধায় অবস্থিত 
তা অতি বরকতময় ও বিশ্ববাসীর হিদায়াতের মাধ্যম । 

MEAL GE ETE EAE 
ET EN EET 
উপর দাড়িয়ে আছে তা’ । LLL LCs ॥ (এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনসমূহ ৷) কেননা, 
এটা নির্মাণ করেছেন ইব্রাহীম খলীল (আ)-_যিনি তার পরবর্তী সকল নবীর পিতা। নিজ 
বংশধরদের মধ্যে যারা তাঁকে অনুসরণ করেছে ও তার রীতি-নীতি গ্রহণ করেছে, তাদৈর তিনি 
ইমাম ৷ এ কারণেই আল্লাহ্‌ বলেছেন {৯ 741 ££ (ইব্রাহীমের দাড়াবার স্থান) অর্থাৎ যে 
পাথরের উপর দাড়িয়ে তিনি কা‘বাঘর নির্মাণ করেছিলেন। কা'বা ঘরের দেওয়াল যখন তার 
চাইতে উঁচু হয়ে যায়, তখন পুত্র ইসমাঈল (আ) এই প্রসিদ্ধ পাথরখানা এনে পিতার পায়ের 
নিচে স্থাপন করেন, যাতে তার উপর দাড়িয়ে দেওয়াল উঁচু করতে পারেন। ইব্‌ন আব্বাস 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) 8৪৭ 


http://IslamiBoi.wordpress.com 


৩৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(রা)-এর দীর্ঘ হাদীসে এ কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। এ পাথরটি সেই প্রাচীনকাল থেকে 
হযরত উমর (রা)-এর খিলাফতকাল পর্যন্ত কাবার দেওয়াল সংলগু ছিল । তিনি এটাকে কা'বা 
ঘর থেকে কিছু পিছিয়ে দেন । যাতে সালাত আদায়কারী ও তাওয়াফকারীদের অসুবিধা না হয় । 
এ ব্যাপারে হযরত উমর (রা)-এর পদক্ষেপকে সকলে মেনে নেন। 
কেননা, যেসব বিষয়ে হযরত উমর (রা)-এর মতামত আল্লাহ্‌ তাংআলার আনুকূল্য লাভ 
করে তন্মধ্যে এটি একটি ৷ কারণ, একদা তিনি রাসূল (সা)-এর নিকট বলেছিলেনঃ ৬১২, 
sl 22121 £55 ০ কতই না ভাল হত, যদি মাকামে ইব্রাহীমকে আমরা 
সালাতের স্থানরূপে গ্রহণ করতাম! তখন আল্লাহ আয়াত নাযিল করেন ৪ ৪&4 ১০ | 
42 {£21941 (তোমরা মাকামে ইব্রাহীমকে সালাতের স্থান রূপে গ্রহণ কর {) ইসলামের 
প্রাথমিক যুগ পর্যন্ত এ পাথরের উপর হযরত ইবরাহীম (আ)-এর পায়ের দাগ অবশিষ্ট ছিল। 
আবু তালিব তীর বিখ্যাত ‘কাসীদায়ে লামিয়ায়' এ বিষয়ের উল্লেখ করেছেনঃ 
Jibs AAs - . SCE lL lI ISS 
Hla dolls -Smnrosdsols 
LlaNl ys AG sins - gmail imal aay 
lye Bb aie -LUb) Mall Apne 
অর্থাৎ-ছাওর পর্বতের, কসম এবং যিনি ছাবীর পর্বতকে তার জায়গায় দৃঢ়ভাবে স্থাপন 
করেছেন তার কসম এবং যিনি হেরা পর্বতে উদ্ভাসিত হয়েছিলেন ও অবতরণ করেছিলেন 
তার কসম । এই ঘরের কসম, মক্কাবাসীদের উপরে এই ঘরের হক রয়েছে। আল্লাহ্র 
কসম, তিনি কিছুমাত্র গাফিল নন। কসম হাজরে আসওয়াদের ৷ যখন দিবসের প্রথমভাগে 
ও শেষভাগে লোকজন তাওয়াফকালে তাকে জড়িয়ে ধরে । কসম মাকামে ইব্রাহীমের, 
যার উপর তার পাদুকাবিহীন নগ্ন পায়ের স্মৃতিচিহ্ন এখনও বিদ্যমান রয়েছে। 


অর্থাৎ হযরত ইব্রাহীম (আ) যে পাথরের উপর দাড়িয়ে কা‘বাঘর নির্মাণ করেছিলেন, সেই 
LSM TU 


ALR sill 20nd dh. 
ds tC হসদল বক শচীত TG 


দু'আ পাঠ করেছিলেন SNOT এ 4 2, 344 0,0 হে আমাদের 
প্রতিপালক ! আমাদের এ কাজ গ্রহণ কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রেতা, সর্বজ্ঞাতা । 

এ থেকে সহজেই বোঝা যায় যে, আল্লাহ্র নির্দেশ পালনে তীরা উভয়ে ছিলেন একান্ত 
নিষ্ঠাবান । তাই সর্বশ্রোতা ও সর্বজাস্তা আল্লাহ্র নিকট তারা দু'আ করছেন তীদের এ মহৎ কাজ 


hale LEE 
/ ll 04 A 1 / 2 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭১ 


হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত কর এবং আমাদের 
বংশধর হতে তোমার এক অনুগত উন্মত কর । আমাদেরকে ইবাদতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে 
দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও । তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷ (সূরা বাকারা $ 
১২৭-২৮) . 

মোটকথা, হযরত ইব্রাহীম খলীল (আ) বিশ্বের সবচেয়ে অধিক সন্মানিত মসজিদকে 
সবচেয়ে অধিক সম্মানিত স্থানে প্রতিষ্ঠা করেন। সে. স্থানটি এমন একটি উপত্যকা, যেখানে 
কোন ফসল উৎপাদিত হয় না । তিনি তথাকার অধিবাসীদের জন্যে বরকতের দু'আ করেন। 
ফলের দ্বারা তাদের রিযিকের ব্যবস্থা করতে দু'আ করেন । যদিও সেখানে পানির স্বল্পতা এবং 
বৃক্ষ, ফল ও ফসলের শূন্যতা ছিল। তিনি আল্লাহ্র কাছে দু'আ করেন এ স্থানকে সন্মানিত ও 
নিরাপদ স্থানে পরিণত করতে ৷ আল্লাহ্‌ তীর প্রার্থনা শোনেন, দুআ কবুল করেন, আহ্বানে সাড়া 
i ELL DS OL lls Ne 

TR 

ওরা কি দেখে না, OEE SEN LEE ETE EOE 
আছে তাদের উপর হামলা করা হয়। (সূরা আনকাবূৃত 8 ৬৭) 

আল্লাহ্‌ আরও বলেন 


. CICA ALY Ad vd 2 1/{ Al AE L চে EE 


আমি কি ওদেরকৈ FEE PEE E25 EE 
আমদানী হয় আমার দেয়া রিযিক স্বরূপ? (সূরা কাসাস £ ৫৭) 


হযরত ইব্রাহীম (আ) আল্লাহ্র কাছে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করার জন্যে 
দু‘আ করেন । অর্থাৎ তাদের স্বজাতির মধ্য থেকে তাদেরই উন্নত ভাষাশৈলীতে পারদর্শী কোন 
ব্যক্তিকে । যাতে করে দীন ও দুনিয়ার উভয় নিয়ামতের পূর্ণ অধিকারী হতে পারে। আল্লাহ্‌ তার 
এ দু‘'আও কবূল করেন। তিনি তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেন যিনি ছিলেন সর্বশেষ 
নবী, তার পরে আর কোন নবী-রাসূল আসবেন না । তাঁর দীনকে পূর্ণতা দান করেন, যা 
ইতিপূর্বে কারও ক্ষেত্রে করেননি। তার দাওয়াতকে সর্বকালে সর্বদেশে পৃথিবীর সকল 
ভাষাভাষীর জন্যে ব্যাপক ও বিস্তৃত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার দীনই বলবৎ থাকবে । 

সকল নবীর মধ্যে এটা ছিল তার একক বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্বের মর্যাদা, তার আনীত 
দীনের পূর্ণতা, জন্মভূমির গৌরব, ভাষার শ্রেষ্ঠতব, উন্মতের উপর তার অশেষ দয়া ও মমতা, 
বংশ মর্যাদা এবং তার আচার-আচরণ । এই কারণে হযরত ইব্রাহীম (আ) যখন দুনিয়াবাসীর 
জন্যে কা'বা নির্মাণ করেন তখন তা সম্মান ও মর্যাদায় সপ্তম আকাশের অধিবাসী 
ফেরেশতাগণের কা'বা বায়তুল মা‘মূরের সমমর্যাদা লাভ করে। বায়তুল মা“মূরে প্রত্যহ সত্তর 
হাজার ফেরেশতা ইবাদত করে থাকেন এবং একবার যারা এ সুযোগ পান তারা কিয়ামত অবধি 
আর দ্বিতীয়বার সে সুযোগ পান না। আমরা সুরা বাকারার তাফসীরে বায়তুল্লাহ্‌ নির্মাণ সংক্রান্ত 
যাবতীয় কথা এবং সংশ্লিষ্ট হাদীস ও বর্ণনাসমূহের উল্লেখ করেছি। আগ্রহী ব্যক্তি তা সেখানে 
দেখে নিতে পারেন। সে বর্ণনাসমূহের একটি হলো, সকল প্রশংসা আল্লাহরই । সুদ্দী বলেছেন, 


http://IslamiBoi.wordpress.com 


৩৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল্লাহ্‌ যখন ইবরাহীম (আ) ও ইসমাঈল, (আ)-কে কা'বা নির্মাণের আদেশ করেন, তখন তারা 
কাবার স্থানটি খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ্‌ তখন খাজুজ নামক একটি বায়ু প্রেরণ করেন। তার 
ছিল দু'টি পাখা ও সৰ্পাকৃতির মস্তক । সে বায়ু প্রাচীন কাবার স্থানটি আবর্জনা মুক্ত করে দেয়। 
তখন ইব্রাহীম (আ) ও ইসমাঈল (আ) তা অনুসরণ করে কোদাল দ্বারা মাটি খুঁড়ে সেখানে 
ভিত্তি স্থাপন করেন। 
আল্লাহ বলেন 8 . 4 564 (28353 YAR 
(যখন আমি ইব্রাহীমকে ঘরের স্থান নির্ধারণ করে দিলাম ৷) ভিত্তির উপর দেয়াল উঠানোর 
সময় ঘরের স্তম্ভ নির্মাণ করেন। ইব্রাহীম (আ) ইসমাঈল (আ)-কে বললেন, প্রিয় বৎস! এখন 
তুমি আমার জন্যে ভারতবর্ষ থেকে ‘হাজরে আস্ওয়াদ’ নিয়ে এস । মূলত এটা ছিল শুভ্র ইয়াকৃত 
পাথর, দেখতে উট পাখির ন্যায় । হযরত আদম (আঁ) এ পাথরসহ জান্নাত থেকে অবতরণ 
করেন। মানুষের পাপ-স্পর্শে এটা কাল হয়ে যায়। ইসমাঈল (আ) একটি পাথর নিয়ে পিতার 
নিকট এসে উক্ত হাজরে আসওয়াদকে রুকনে কা‘বার নিকট দেখতে পান । পিতাকে জিজ্ঞেস 
করেন, আব্বাজান! এ পাথরটি কে নিয়ে এসেছে? তিনি বললেন, এটা এমন একজন নিয়ে 
এসেছেন যিনি তোমার চাইতে অধিক গতিসম্পন্ন। এরপর উভয়ে পুনরায় নির্মাণ কাজে 
মনোনিবেশ করেন ও দুআ পাঠ করতে থাকেন £ aR 
lal LLL 
হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে কবূল করুন৷ নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ 
ইবন আবূ হাতিম (র) বলেছেন, ইব্রাহীম (আ) পাচটি পাহাড়ের পাথর দ্বারা কা‘বা নির্মাণ 
করেছিলেন । ইব্রাহীম (আ) ও ইসমাঈল (আ) যখন নির্মাণ কাজে ব্যাপৃত ছিলেন, তখন গোটা 
পৃথিবীর বাদশাহ যুলকারনাইন এ পথ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, 
আপনাদেরকে এ কাজ করতে কে নির্দেশ দিয়েছে? জবাবে ইব্রাহীম (আ) বললেন, আল্লাহই 
আমাদেরকে এ নির্দেশ দিয়েছেন । যুলকারনাইন বললেন, আপনার কথার যথার্থতা কি করে 
বুঝবো? তখন পাচটি ভেড়া সাক্ষ্য দিল যে, আল্লাহই এ নির্দেশ দিয়েছেন। তখন যুলকারনাইন 
ঈমান আনলেন এবং তার সত্যতা স্বীকার করে নিলেন। 
আযরাকী (র) লিখেছেন, তিনি ইব্রাহীম খলীলুল্লাহ্র (আ)-এ সাথে বায়তুল্লাহ তাওয়াফ 
করেছেন। হযরত ইব্রাহীম খলীল (আ)-এর তৈরি কা'বা দীর্ঘকাল যাবত অক্ষত থাকে । 
পরবর্তীকালে কুরায়শগণ ঘরটি পুনর্নির্মাণ করে। তখন ঘরের উত্তর দিক থেকে যেই দিকে শাম 
দেশ অবস্থিত, হযরত ইব্রাহীম (আ)-এর ভিত্তি থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়, রর্তমানে 
সেই অবস্থার উপরেই কা'বাঘর আছে। 
বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত ঃ$ রাসূলুল্লাহ (সা) একবার 
তাকে বলেছিলেন, আয়েশা! তুমি তোমার সনম্পুদায়ের লোকদের ব্যাপারটি ভেবে দেখেছ কিঃ? 
তারা যখন কা'বা পুনঃনির্মাণ করে, তখন ইব্রাহীম (আ)-এর ভিত্তি থেকে ছোট করে ফেলে। 
আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন তা ইব্রাহীম (আ)-এর ভিত্তির উপর ফিরিয়ে 
আনেন নাঃ রাসুলুল্লাহ (সা) বললেন, তোমার সম্পৃদায়ের লোকজন যদি নও-মুসলিম না হত, 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৩ 


ভিন্ন বর্ণনায়-_ যদি তোমার লোকজন জাহিলী যুগের কিংবা কুফরী যুগের কাছাকাছি সময়ের 
লোক না হত, তাহলে আমি কাবার মধ্যে রক্ষিত সম্পদ আল্লাহ্র রাস্তায় ব্যয় করে দিতাম, 
ঘরের দরজা নিচু করে যমীনের সমতলে নিয়ে আসতাম এবং (বাদ-পড়া) হিজর অংশ হাতীম’ 
অংশটুকু বায়তুল্লাহ্র অন্তর্ভুক্ত করে দিতাম ৷ পরবর্তীকালে হযরত আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) 
তার শাসনামলে কা‘বাঘর সেভাবেই পুনঃনির্মাণ করেন । যেদিকে রাসূলুল্লাহ (সা) ইংগিত 
করেছেন বলে তার খালা উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) তীকে বলেছিলেন। 

হিজরী ৭৩ সালে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ ইব্ন যুবায়র (রা)-কে হত্যা করে তদানীস্তন 
খলীফা আবদুল-মালিক ইব্ন মারওয়ানের নিকট পত্র লিখে । আবদুল মালিকের সভাসদগণের 
ধারণা ছিল যে, ইব্ন যুবায়র (রা) আপন খেয়াল-খুশী মতেই কাবার সংস্কার করেছিলেন। 
সুতরাং খলীফা তা ভেংগে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেন। এ নির্দেশ মত খলীফার 
লোকজন কাবার উত্তর-দেয়াল ভেঙ্গে ফেলে, হাতীম অংশকে ভিতর থেকে বের করে দেয় এবং 
অন্যান্য পাথর কাবা ঘরের ভিতরে রেখে দেয়াল উঠিয়ে দেয়। ফলে পূর্ব দিকের দরজা উঁচু 
হয়ে যায় এবং পশ্চিমের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই অবস্থায়ই আছে। 

পরে আবদুল মালিক (র)-এর লোকজন যখন জানলো যে, ইব্ন যুবায়র (রা) হযরত 
আয়েশা (রা)-এর বর্ণনা অনুসারে কা'বা সংস্কার করেছিলেন, তখন তারা দুঃখ প্রকাশ করে এবং 
অনুশোচনা করে যে, এরূপ করা না হলে. ভাল হত। এরপর খলীফা মাহদী ইব্ন মানসূর 
খিলাফতে অধিষ্ঠিত হয়ে ইমাম মালিক ইব্‌ন আনাসের নিকট পরামর্শ চান যে, আবদুল্লাহ ইব্‌ন 
যুবায়র (রা)-এর ভিত্তির উপর কা'বা পুনঃপ্রতিষ্ঠা করলে কেমন হয়? ইমাম মালিক (র) বলেন, 
এতে আমার আশংকা হয় যে, রাজা-বাদশাহ্‌রা কা'বাকে খেলার বস্তুতে পরিণত করবে । অর্থাৎ 
প্রত্যেক বাদশাহ তার ইচ্ছামত কা'বা ঘর সংস্কার করতে চাইবে ৷ সুতরাং কা‘বাকে সেই অবস্থার 
উপর বহাল রাখা হয় এবং আজও পর্যন্ত সেই একই অবস্থায় আছে। 


১. কুরায়েশদের পুনঃননির্মাণকালে কাবার বাদ পড়া অংশ হাতীম বা হিজরে ইসমাঈল নামে বিখ্যাত । 


http://IslamiBoi.wordpress.com 


হযরত ইব্রাহীম খলীল (আ)- এর প্রশংসায় 
আল্লাহ ও তার রাসূল (সা) 


LU alu Me 0 EAR AL atl LS 
SLE atk C Es J I6 5894 5 Me 

স্মরণ কর, যখন ইব্রাহীমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বার! পরীক্ষা করেছিলেন এবং 
সেগুলো সে পূর্ণ করেছিল । আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করছি, সে 
বলল, আমার বংশধরগণের মর্ধ্য হতেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি 
প্রযোজ্য নয় । (সূরা বাকারা ৪ ১২৪) 

আল্লাহ্‌ হযরত ইব্রাহীম (আ)-কে যেসব কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, তিনি সেসব 
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ্‌ তাকে মানব জাতির নেতৃত্ব দান করেন৷ যাতে তারা তার 
অনুকরণ ও অনুসরণ করতে পারে। ইব্রাহীম (আ) এই নিয়ামত তার পরবর্তী বংশধরদের 
মধ্যে অব্যাহত রাখার জন্যে আল্লাহ্র নিকট দু'আ করেন। আল্লাহ্‌ তার প্রার্থনা শুনেন এবং 
জানিয়ে দেন যে, তাঁকে যে নেতৃত্ব দেয়া হল তা জালিমরা লাভ করতে পারবে না, এটা কেবল 
তার সন্তানদের মধ্যে আলিম ও সৎকর্মশীলদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে । 
যেমন আল্লাহ্‌ বলেছেন 

EC rs) te dees TUTE HT 


AN rl CAL lalle 
AE AT ELS OES SES HOES 


আমি ইব্রাহীমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্যে স্থির 
করলাম নবুওত ও কিতাব, আমি তাকে দুনিয়ায় পুরস্কৃত করেছিলাম । আখিরাতেও সে নিশ্চয়ই 
সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। (২৯ আন-কাবৃত £ ২৭) 


আল্লাহ্র বাণী ৪ 
A JAA A Litt as? Zant od LAAN TAAL CALL! 
EER TONS HUG EEN AEE Llosa YS Felt KG GE 
HAL C CARL L yaD0 (PAPAL tal prrdd Pal 
SF DSS LI ses LI CIN SLALLS II DT 
{A ww (odd 1 (EL / A, > LE AF 


(4 / 
ALAN 2 HK lly FS ei 3 BESS nl 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৫ 


/ A I A LET HET AANA NAAANAAE 


ae ol ERIE iil gl Bll 
oe net ALLS ALAN BSS Bol 33 I as 
এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব ও ওদের প্রত্যেককে সৎপথে পরিচালিত 
করেছিলাম, পূর্বে নূহ্‌কেও সৎপথে পরিচালিত করেছিলাম এবং তার বংশধর দাউদ, সুলায়মান, 
আইয়ূব, ইউসুফ, মূসা ও হারূনকেও; আর এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি এবং 
যাকারিয়া, য়াহ্‌য়া, ঈসা এবং ইল্য়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এরা সকলে 
সজ্জনদের অন্তর্ভুক্ত। আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাঈল, আল-য়াসা‘আ, ইউনুস ও 
লৃতকে; এবং শ্রেষ্ঠত্‌ দান করেছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে এবং এদের পিতৃ-পুরুষ, 
বংশধর এবং ভ্রাতৃবৃন্দের কতককে; তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত 
করেছিলাম । (সূরা আনআম ৪ ৮৪-৮৭) 
প্রসিদ্ধ মতে, 5854 523 (ভার বংশধরদের) বলতে এখানে হযরত ইব্রাহীম (আ)-কে 
বুঝান হয়েছে। হযরত লূত (আ) যদিও হযরত ইব্রাহীম (আ)-এর ভাতিজা তবুও অন্যদের 
প্রাধান্য হেতু তাকেও বংশধর হিসাবে বলা হয়েছে। অপর একদল আলিমের মতে, ‘তার’ 
বলতে হযরত নূহ (আ)-কে বুঝান হয়েছে। পূর্বে আমরা নূহ (আ)-এর আলোচনায় এ বিষয়ের 
উল্লেখ করেছি আল্লাহই সর্বজ্ঞ । আল্লাহ্র বাণী £ 
SEALY tn Lt Ls ELE El 


আমি নূহ এবং ইব্রাহীমকে রাসূলরূপে প্রেরণ করেছিলাম এবং তাদের বংশধরগণের জন্যে 
স্থির করেছিলাম নবুওত ও কিতাব । (সূরা হাদীদ £ ২৬) 
হযরত ইব্রাহীম (আ)-এর পরে আসমান থেকে যত কিতাব যত নবীর উপর নাযিল 
হয়েছে, তারা সকলেই নিশ্চিতভাবে তার বংশধরদের অন্তর্ভুক্ত । এটা এমন একটা সম্মান যার 
কোন তুলনা হয় না। এমন একটা সুমহান মর্যাদা যার তুল্য আর কিছুই নেই । কারণ, হযরত 
ইবরাহীম (আ)-এর ওুরসে দুই মহান পুত্র-সন্তানের জন্ম হয়। হাজেরার গর্ভে ইসমাঈল এবং 
সারাহ্র গর্ভে ইসহাক । ইসহাকের পুত্র ইয়াকৃব তার অপর নাম ছিল ইসরাঈল ৷ পরবর্তী 
ংশধরগণ এই ইসরাঈলের নামেই বনী ইসরাঈল নামে অভিহিত হয়ে থাকে। এই ইসরাঈলী 
বংশে এতো বিপুল সংখ্যক নবীর আগমন শ্বটে, যাদের সঠিক সংখ্যা তাদেরকে প্রেরণকারী 
আল্লাহ ব্যতীত আর কেউই জানেন না । অব্যাহতভাবে এই বংশেই নবী-রাসূলগণ আসতে 
থাকেন এবং হযরত ঈসা ইব্ন মারয়াম (আ) পর্যন্ত পৌছে সে ধারার সমাপ্তি ঘটে । অর্থাৎ ঈসা 
ইব্ন মারয়াম (আ) ইসরাঈল বংশের শেষ নবী । অপরদিকে হযরত ইসমাঈল (আ)-এর 
সন্তানগণ আরবের বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আরব ভূমিতেই বসবাস করতে থাকেন । তার 
সন্তানদের মধ্যে সর্বশেষ নবী খাতামুল আসন্বিয়া, বনী আদমের শ্রেষ্ঠ সন্তান, দুনিয়া ও 
আখিরাতের গৌরব রবি মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবদুল মুত্তালিব ইব্‌ন হাশিম আল 
কুরায়শী আল-মক্ধী ওয়াল মাদানী ব্যতীত অন্য কোন নবীর আগমন ঘটেনি । ইনিই হলেন সেই 
মহামানব যার দ্বারা সমর মানব জাতি গৌরবান্বিত। আদি-অস্ত সকল মানুষের ঈর্ষার পাত্র । 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সহীহ্‌ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা) বলেন ৪ 
ln ES AS SMI Alin ls pyle 

অর্থাৎ__-‘আমি এমন এক মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হৰ যে, আমার কাছে পৌছার জন্যে 
প্রত্যেকেই লালায়িত হবে; এমনকি ইবরাহীম (আ)-ও।' এই বাক্যের দ্বারা রাসূলুল্লাহ (সা) 
প্রকারাস্তরে হযরত ইবরাহীম (আ)-এর ভূয়সী প্রশংসা করেছেন। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় 
যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরে অন্য সব মানুষের মধ্যে দুনিয়া ও আখিরাতে হযরত ইবরাহীম 
(আ)-ই শ্ৰেষ্ঠ মানুষ ও সন্মানিত পুরুষ ৷ 

ইমাম বুখারী (র) ইব্‌ন আৰ্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূল (স!) হাসান (রা)-কে 
কোলে নিয়ে বলতেন, আমি তোমাদের দুই ভাইয়ের জন্যে সেরূপ আশ্রয় চাই, যেরূপ আশ্রয় 
চেয়েছিলেন তোমাদের আদি পিতা ইবরাহীম (আ) ইসমাঈল ও ইসহাকের জন্যে । আমি আশ্রয় 
চাই আন্লাহ্‌র পরিপূর্ণ কালেমাহ্‌ দ্বারা প্রত্যেক শয়তান ও বিষাক্ত সরীসৃপ থেকে এবং প্রত্যেক 
ক্ষতিকর চোখের দৃষ্টি থেকে । সুনান হাদীসের গ্রন্থকারগণও মানসূর (র) সূত্রে এ হাদীসটি বর্ণনা 
bene Obs Si 3 


A DAP adit ws 
JCD. is ots A S003 48 


A) / [1 tt ‘ 

pL ra { bs CE 4 ARAL 

bl BASS se Ro ERA CE 
EA LALA un dALA 


HEAR Ee LG le ELA 
‘5 As HA 
Ls SiGe 
যখন ইবরাহীম বলল, হে আমার প্রতিপালক! কিভাবে তুমি মৃতকে জীবিত কর আমাকে 
দেখাও । তিনি বললেন, ‘তবে কি তুমি বিশ্বাস করনি? সে বলল, কেন করৰ না, তবে এটি 
কেবল আমার চিত্ত প্রশান্তির জন্যে ৷ তিনি বললেন, তৰে চারটি পাখি লও এবং সেগুলোকে 
তোমার বশীভূত করে লও। তারপর তাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন কর । 
তারপর তাদেরকে ডাক দাও ওরা দ্রুতগতিতে তোমার নিকট আসবে ৷ জেনে রেখো, আল্লাহ্‌ 
প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (সূরা বাকারা £ ২৬০) 
আল্লাহ্র নিকট হযরত ইবরাহীম (আ)-এর এই প্রশ্ন সম্পর্কে মুফাস্সিরগণ বহু কথা 
লিখেছেন, আমরা তাফসীর গ্রন্থে সে সবের কিসন্তারিত আলোচনা করেছি । সারকথা এই যে, 
ইবরাহীম (আ)-এর প্রার্থনা আল্লাহ্‌ কবূল করেন। আল্লাহ্‌ তাকে চার প্রকার পাখি সংগ্রহ করার 
নির্দেশ দেন এই চার প্রকার পাখি কি কি ছিল সে বিষয়ে মুফাস্সিরগণের মতভেদ আছে । যাই 
হোক, উক্ত পাখিগুলোকে কেটে তাদের মাংস ও পাখা ইত্যাদি খণ্ড-বিখণ্ড করে সবগুলো মিলিয়ে 
মিশিয়ে চারটি ভাগে বিভক্ত করে এবং এক এক ভাগ এক এক পাহাড়ে রাখতে বলেন । তারপর 
প্রত্যেকটি পাখির নাম ধরে আল্লাহ্র নামে ডাকতে বলেন। ইব্রাহীম (আ) যখন একটি একটি 
করে পাখির নাম ধরে ডাকেন, তখন প্রত্যেক পাহাড় থেকে এওঁ পাখির খণ্ডিত মাংস ও পাখা উড়ে 
এসে একত্রিত হতে থাকে এবং পূর্বে যেরূপ ছিল সেরূপ পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হতে থাকে । 
আর ইব্রাহীম (আ) সেই মহান সত্তার কুদরত ও ক্ষমতা প্রত্যক্ষ করেন, যিনি কোন কিছুকে হও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৭ 


(কুন) বললে সাথে সাথেই তা হয়ে যায়৷ ইব্রাহীম (আ)-এর ডাকের সাথে এ পাখিগুলো তার 
দিকে দৌড়িয়ে আসতে থাকে । উড়ে আসার চেয়ে দৌড়ে আসার মধ্যে আল্লাহর কুদরত অধিক 
সুস্পষ্ট হয়ে ওঠে । কেউ কেউ বলেছেন, আল্লাহ্‌র হুকুম অনুযায়ী ইব্রাহীম (আ) পাখিগুলোর 
মাথা কেটে নিজের হাতে রেখে দিয়েছিলেন। বাকি অংশ পাহাড় থেকে উড়ে আসলে তিনি মাথা 
ফেলে দিতেন। ফলে মাথাগুলো সংশ্লিষ্ট পাখির দেহের সাথে গিয়ে লেগে যেত । অতএব, 
আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ইলাহ্‌ নেই । আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন এ ব্যাপারে 
ইব্রাহীম (আ)-এর ইল্মে ইয়াকীন (দৃঢ় বিশ্বাস) ছিল। এতে কোন সন্দেহ নেই । কিন্তু তিনি 
তা খোলা চোখে দেখতে চেয়েছিলেন মাত্র । যাতে ‘ইলমে ইয়াকীন' ‘আয়নুল ইয়াকীনে' উন্নীত 
হয়। আল্লাহ্‌ তাঁর প্রার্থনা মঞ্জুর করেন ও আশা পূরণ করেন । আল্লাহ্‌র বাণী ৪ 


YONG ES AH Ls ny) OS AT 
71494 EAA ER nl sd / KASEI SL 


A La LARLY MANIA ALA / AN 


# ARS 2A 
UES PE RARE CE UH asl Lt LE 


A A / A A 
5s UE Lf. ERLE ECA 
hs 2 LT ME 


ARAL ERA 

হে কিতাবিগণ! ইব্রাহীম সম্বন্ধে কেন তোমরা তর্ক কর, অথচ তাওরাত ও ইন্জীল তো 
তার পরেই অবতীর্ণ হয়েছিল? তোমরা কি বুঝ না? দেখ, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান 
আছে তোমরাই তো সে বিষয়ে তর্ক করেছ, তবে যে বিষয়ে তোমাদের কোনই জ্ঞান নেই সে 
বিষয়ে কেন তর্ক করছ? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও ৷ ইবরাহীম ইহুদীও ছিল 
না, খৃস্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ, আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল 
না। যারা ইবরাহীমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও যারা ঈমান এনেছে মানুষের 
মধ্যে তারা ইবরাহীমের ঘনিষ্ঠতম । আল্লাহ্‌ মু'মিনদের অভিভাবক । (সূরা আল-ইমরান 
৬৫-৬৮) 

ইয়াহুদ ও নাসারা প্রত্যেকেই দাবি করত যে, ইবরাহীম (আ) তাদেরই লোক আল্লাহ্‌ 
তাদের এ দাবি প্রত্যাখ্যান করে ইবরাহীম (আ)-কে তাদের দলভুক্ত হওয়ার অপবাদ থেকে মুক্ত 
করেন । তিনি তাদের চরম মূর্খতা ও জ্ঞানের স্বল্পতা এই বলে প্রকাশ করে দেন যে, তাওরাত ও 
ইনজীল তো তার যুগের পরেই নাযিল হয়েছে । he 

TR EL 

Se Rd HEA EL যখন দুনিয়া থেকে তার বিদায়ের 

বহু যুগ পরে তাওরাত ইন্জীল নাযিল হয়েছে অর্থাৎ তোমাদের শরীয়ত এসেছে। এ কারণেই 


আল্লাহ্‌ বলেছেন $ ১135 391 তোমরা কি এ সামান্য বিষয়টিও বুঝ না? 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪৮ 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
Fue HE f 
A A A LA 
(rn / 


HE EE RE TEE I EE TE TOE NEU 
মুশরিকও ছিল না’ আল্লাহ্‌ এখানে স্পষ্ট বলেছেন যে, ইবরাহীম ছিলেন দীনে হানীফের উপর 
প্রতিষ্ঠিত । দীনে হানীফ বলা হয় স্বেচ্ছায় বাতিলকে পরিত্যাগ করে হককে গ্রহণ করা এবং 
আন্তরিকভাবে তার উপর প্রতিষ্ঠিত থাকা। এই দীনে হানীফ ইহুদী, খৃস্টান ও মুশরিকদের ধর্ম 
থেকে স্পূর্ণ পৃথক । আল্লাহ্‌ বলেন ৪ 


Zlnddt a ANAL Gor PL ADAIS 
Ll SLE LLANn LTS 


€- 
eine MRAM 


le 

all JG Ll UJGS. sip S38 D5. eo] 

ৰথ AA LALLA 

sal UL SHS EE NU 239 lS 

(/ কথ 17 

og SLi { o EAVES 5987 2040 44 

\ A / Fa on A 

SLs Lon La 25s 
SUE AA Le fe 


LIAS! A hs IL 2 te 7 at AL G07 fA 
EE EH < ELE cl LE 


A 
NEE CECA ACER AHL ALI 
fad 


“ 

l 

/ 

/ TE / A AA 

EC 

+ / 2 tu JH | 

+2 > 2 SLLY Bo 3 ssl 

A 


| 

~ EA 
ol 3 hs al rR A EAC 
NMOL (py ldd 0- 124 / 2 KS EA 
০১৩ Ash 2 Cg t ERS HE t Le TLL 


[A ASTRAL REO AL AAA 
lo ! ope J ONE |, LWELci il, 
IPALIAS LNALALA LALA ALN [ LILA / 
le MEER ELEN, ONES 
fF LAAT রে AD 74 Af A 7 f27ad 
AEA NEA 4 fe I al | 

A 2 ঞ Se HUE 1 sel bt ¢ 
{MONL od 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৯ 


যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইবরাহীমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে! 
পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি; পরকালেও সে সৎ কর্মপরায়ণগণের অন্যতম । তার 
প্রতিপালক যখন তাকে বলেছিলেন, ‘আত্মসমর্পণ কর', সে বলেছিল, ‘জগতসমূহের 
প্রতিপালকের নিকট আত্মসর্মপণ করলাম ।' এবং ইবরাহীম ও ইয়াকৃব এ সম্বন্ধে তাদের 
পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিল, ‘হে পুত্ৰগণ! আল্লাহ্‌ তোমাদের জন্যে এ দীনকে মনোনীত 
করেছেন ৷ সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনও মৃত্যুবরণ করিও না ।' ইয়াকুবের 
নিকট যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যখন পুত্রগণণকে জিজ্ঞেস 
করেছিল, ‘আমার পরে তোমরা কিসের ইবাদত করবে?’ তারা তখন বলেছিল, আমরা আপনার 
ইলাহ্‌-এর ও আপনার পিতৃ-পুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের ইলাহ্‌-এরই ইবাদত 
করব । তিনি একমাত্র ইলাহ্‌ এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী ৷’ সেই উন্মত অতীত 
হয়েছে- ওরা যা অর্জন করেছে তা ওদের, তোমরা যা অর্জন কর তা তোমাদের । তারা যা করত 
সে সম্বন্ধে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না । তারা বলে, ‘ইহুদী বা খৃস্টান হও, ঠিক পথ 
পাবে।' বল, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ করব এবং সে মুশরিকদের 
অন্তর্ভুক্ত ছিল না ॥' তোমরা বল, আমরা আল্লাহ্‌তে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি এবং 
ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা 
তাদের প্রতিপালকের নিকট থেকে মূসা, ঈসা ও অন্যান্য নবীকে দেয়া হয়েছে। আমরা তাদের 
মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তীর নিকট আত্মসমর্পণকারী। তোমরা যাতে ঈমান 
এনেছ তারা যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় তারা সৎপথ পাবে। আর যদি তারা মুখ 
যথেষ্ট । তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ । আমরা গ্রহণ করলাম আল্লাহ্র রং, রঙে আল্লাহ্‌ অপেক্ষা কে 
অধিকতর সুন্দর? এবং আমরা ভীরই ইবাদতকারী। বল, আল্লাহ্‌ সম্বন্ধে তোমরা কি আমাদের 
সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও? যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক! 
আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের এবং আমরা তীর প্রতি অকপট । 
তোমরা কি বল যে, ‘ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কুব ও তার বংশধরগণ ইহুদী কিংবা 
খৃষ্টান ছিল? 

বল, ‘তোমরা বেশি জান, না আল্লাহ্‌?’ আল্লাহর নিকট হতে তার কাছে যে প্রমাণ আছে তা 
যে গোপন করে তার অপেক্ষা অধিকতর জালিম আর কে হতে পারে? তোমরা যা কর আল্লাহ সে 
LLL Loe ১৩০-১৪০) 


Eo UTR SR) MOU EL 
কারণে আল্লাহ্‌ তা'আলা বলেছেনঃ.» AU Catb lt Al 
মানুষের মধ্যে ইবরাহীম (আ)-এর ঘনিষ্ঠতম তারা, যারা তাকে অনুসরণ, 

NE LT eC al 
(এবং এই নবী) অর্থাৎ হযরত মুহাম্মদ (সা) ৷ কেননা যেই দীনে-হানীফকে আল্লাই ইবরাহীম 
(আ)-এর জন্যে মনোনীত করেছিলেন সেই দীনে-হানিফকেই তিনি মুহাম্মদ (সা)-এর জন্য 
মনোনীত করেছেন । তদুপরি মুহাম্মদ (সা)-এর দীনকে তিনি পূর্ণতা দান করেছেন এবং তাকে 
এমন সব নিয়ামত দান করেছেন যা অন্য কোন নবী বা রাসূলকে ইতিপূর্বে দান করেননি । 


http://IslamiBoi.wordpress.com 


৩৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
আল্লাহ বলেন 
HR CG Ct pt Life a SS Ge Ty 2 
EE AE TC EE EAE TO 
CALE IEE ul 42 EARLE fs ee PE 
AL AY 


বল, আমার প্রতিপালক আমাকে সৎপথে পরিচালিত করেছেন। এটাই সু-প্রতিষ্ঠিত দীন 
ইবরাহীমের ধর্মাদর্শ, সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না । বল, আমার 
সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই 
উদ্দেশে । তার কোন শরীক নেই এবং আমি এরূপই আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণকারীদের 
মধ্যে আমিই প্রথম । (৬ £ ১৬১-১৬৩) 


Sk geht el SE EEE IE 4An 

as ay. TE HF NTE EE 

sb AO LLE ote, 33 2 
SE tal IE ULE 


ইবরাহীম ছিল এক 'উম্মত' আল্লাহর অনুগত, একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল 
না। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞ, আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে 
সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল এবং আখিরাতেও 
সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম । এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি 
একনিষ্ঠ ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। (১৬ ৫৪ 
১২০-১২৩) 

ইমান বুখারী (র) ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) কাবা ঘরের 
মধ্যে প্রাণীর ছবি দেখে তাতে প্রবেশ করেননি । অতঃপর তার হুকুমে সেগুলো মুছে ফেলা হয় । 
তিনি কা‘বাঘরে হযরত ইবরাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর মূর্তির হাতে জুয়ার তীর 
দেখতে পান । এ দেখে তিনি বলেন, যারা এরূপ বানিয়েছে তাদেরকে আল্লাহ নিপাত করুক । 
আল্লাহর কসম, তারা দু'জনের কেউই জুয়ার তীর বের করেন নি। আয়াতে উল্লিখিত উন্মাত 
(24!) অর্থ নেতা ও পথপ্রদর্শক । যিনি মঙ্গলের দিকে মানুষকে আহ্বান করেন এবং সে 
ব্যাপারে তাকে অনুসরণ করা হয়। 41! (১4 এর অর্থ সর্বাবস্থায়_-চলাফেরার প্রতি মূহূর্তে 
আল্লাহকে ভয় করে চলা (2-4 অর্থ অঁভদূর্টির সাথে আভ্রিক হতয়া 


EET 4733 155% অৰ্থ সমস্ত অঙ্গ-প্ত্যঙগ দিয়ে পালন 
কর্তার কৃতজ্ঞতা প্রকাশ করা। যথা অন্তর, জিহ্বা ও কর্ম ইত্যাদির মাধ্যমে । * ১5২ অৰ্থ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮১ 


আল্লাহ তাকে নিজের জন্যে মনোনীত করেন রিসালাতের দায়িত্ব দেয়ার জন্যে বাছাই করেন। 
নিজের বন্ধুরূপে গ্রহণ করেন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ তাঁকে দান করেন। 
আল্লাহর বাণী ঃ ; 
Rh AE Ee SE LEE MET 
Un {LA add TE da. 
IS Lalla -L> 
দীনের ব্যাপারে সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে 
আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ করে। আল্লাহ ইবরাহীমকে 
বন্ধুরূপে গ্রহণ করেছেন (৪ ৪ ১২৫) 
এখানে আল্লাহ হযরত ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ করার জন্যে উৎসাহিত করেছেন। 
কেননা, তিনি ছিলেন মজবুত দীন ও সরল পথের উপর সু-প্রতিষ্ঠিত । আল্লাহ তাঁক্লে যা যা 
করার আদেশ দিয়েছিলেন তিনি তার সব কিছুই যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ নিজেই 
তার প্রশংসায় বলেছেন ০৯১ ওটা (22১41১ (এবং ইবরাহীমের কিতাবে, সে পালন 
করেছিল তার দায়িত্ব (৫৩ $ ৩৭) । এ কারণেই আল্লাহ তাঁকে খলীল রূপে গ্রহণ করেন। খলীল 
বলা হয় সেই বন্ধুকে যার প্রতি প্রগাঢ় ভালবাসা থাকে। যেমন কোন কবি বলেছেনঃ 
SAS LE als - se Todas Sl a5 
অর্থাৎ__আমার অন্তরকে সে ভালবাসা দিয়ে জয় করে নিয়েছে আর এ কারণেই অন্তরঙ্গ 
বন্ধুকে খলীল বলা হয়। অনুরূপভাবে শেষ নবী হযরত মুহাম্মদ (সা)-ও আল্লাহর খলীল হওয়ার 
মর্যাদা লাভ করেছিলেন। সহীহ্‌ বুখারী, মুসলিম ইত্যাদি গ্রন্থে জুনদুব আল-বাজালী, আবদুল্লাহ 
ইবন আমর ও ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত । 
রাসূল (সা) বলেছেন £ হে জনমণ্ডলী! জেনে রেখো আল্লাহ আমাকে তীর খলীলরূপে গ্রহণ 
করেছেন, যেভাবে তিনি ইবরাহীমকে খলীল রূপে খরহণ করেছিলেন ৪ j 
SEE an ISS US NUE EIS Aol xl il 
জীবনের শেষ ভাষণে রাসূল (সা) বলেছিলেন ঃ 
SLi slalom liaison wl 


AIBA A, - WE 

‘হে জনগণ! পৃথিবীর অধিবাসীদের মধ্যে কাউকে যদি আমি খলীল হিসাবে গ্রহণ করতাম, 
তবে অবশ্যই আবূ বকর (রা)-কে আমার খলীল ৰানাতাম । কিন্তু তোমাদের এই সাথী আল্লাহর 
খলীল ৷' 

এ হাদীস বুখারী ও মুসলিমে আবূ সাঈদ খুদরী (রা) সূত্রে বর্ণিত হয়েছে। তা ছাড়া 
আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা), ইব্‌ন আব্বাস (রা) ও ইব্‌ন মাসউদ (রা) সূত্রে এ হাদীসখানা 
অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে। সহীহ বুখারীতে আমর ইব্‌ন মায়মূন (রা) থেকে বর্ণিত । 
তিনি বলেন, হযরত মু‘আয (রা) ইয়ামানে গমন করেন। তখন সবাইকে নিয়ে ফজরের সালাত 


http://IslamiBoi.wordpress.com 


৩৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আদায় করেন এবং কিরাআাতে এআয়াতে তিলাওয়াত করেনঃ SAE Al allissls 
(আল্লাহ ইবরাহীমকে খলীলরূপে গ্রহণ করেন) তখন উপস্থিত একজন বললেন, ইবরাহীমের 
মায়ের চোখ কতই না শীতল হয়েছিল৷ ইব্ন মারদৃূয়েহ (র) .... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা 
করেন, একদা রাসূল (সা)-এর কতিপয় সাহাবা তার জন্য অপেক্ষমাণ দিলেন। এক পর্যায়ে 
তিনি বের হয়ে আসেন । কাছাকাছি এলে তিনি শুনতে পান--এরা যেন কিছু একটা বলাবলি 
করছেন। তখন সেখানে থেমে গিয়ে তিনি তাদের থেকে শুনতে পান যে, কেউ একজন বলছেন, 
কী আশ্চর্য! আল্লাহ তারই সৃষ্টি মানুষের মধ্য থেকে ‘খলীল'’ বানিয়েছেন__ইবরাহীম তার 
খলীল । আর একজন বলছেন, কী আশ্চর্য! আল্লাহ মূসার সাথে কথাবার্তা বলেছেন। অপরজন 
বলছেন, ঈসা তো আল্লাহর রূহ্‌ ও কালিমাহ্‌ । অন্য আর একজন বলছেন, আদম (আ)-কে 
আল্লাহ বাছাই করে নিয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাদের সম্মুখে আসেন এবং বলেন, 
আমি তোমাদের কথাবার্তা ও বিস্মিত হওয়ার কথা শুনতে পেয়েছি। ইবরাহীম (আ) আল্লাহর 
খলীল, তিনি তা-ই ছিলেন, মূসা (আ) আল্লাহর সাথে কথা বলেছেন তিনিও তা-ই ছিলেন, ঈসা 
(আ) আল্লাহর রূহ্‌ ও কালিমাহ্‌ তিনি ঠিক তা-ই ছিলেন। আদম (আ)-কে আল্লাহ বাছাই 
করেছিলেন, এবং তিনি তেমনই ছিলেন। জেনে রেখ, আমি আল্লাহর হাবীব (পরম বন্ধু) এতে 
আমার কোন অহংকার নেই । জেনে রেখ, আমিই প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই 
প্রথম শোনা হবে, এতে আমার কোন অহংকার নেই । আমিই সে ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের 
দরজার কড়া নাড়বে। অতঃপর তা খুলে আমাকে ভিতরে প্রবেশ করানো হবে। তখন আমার 
সাথে থাকবে দরিদ্র মুমিনগণ; কিয়ামতের দিন প্রাথমিক যুগের ও শেষ যুগের সকল মানুষের 
মধ্যে সবচাইতে সন্মানিত আমিই, এতে আমার কোন অহংকার নেই । এই সনদে হাদীসটি 
‘গরীব’ পর্যায়ের বটে । তবে অন্যান্য সনদে এর সমর্থন পাওয়া যায়। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

হাকিম (র) তার ‘মুসতাদরাকে’ ইব্‌ন আব্বাস (রা)-এর উক্তি উল্লেখ করেছেন। ইব্ন 
আব্বাস (রা) বলেছেন £ঃ তোমরা কি অস্বীকার করতে পারবে যে, খলীল হওয়ার সৌভাগ্য 
হযরত ইবরাহীম (আ)-এর ৷ আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য হযরত মূসা (আ)-এর এবং 
আল্লাহর দীদার লাভের সৌভাগ্য মুহাম্মদ (সা)-এর ৷ ইব্‌ন আবূ হাতিম (র) ইসহাক ইব্ন 
বাশ্শার (র) সূত্রে বর্ণনা করেন, আল্লাহ যখন ইবরাহীম (আ)-কে খলীলরূপে বরণ করে নেন, 
তখন তার অন্তরের মধ্যে ভীতি গেঁড়ে বসে, এমনকি পাখি যেমন আকাশে ওড়ার সময় ডানা 
ঝাপটানোর আওয়াজ হয় তেমনি তার অন্তর থেকে উৎপন্ন ভীতির আওয়াজ দূর থেকে শোনা 
যেত ৷ উবায়দ ইবন উমায়র (রা) বলেন, ইবরাহীম (আ) সর্বদাই অতিথি আপ্যায়ন করতেন । 
একদিন তিনি অতিথির সন্ধানে ঘর থেকে বের হলেন । কিন্তু কোন অতিথি পেলেন না । 
অবশেষে ঘরে ফিরে এসে দেখেন একজন মানুষ ঘরের মধ্যে দাড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস 
করলেন, ওহে আল্লাহর বান্দা! আমার বিনা অনুমতিতে কে তোমাকে আমার ঘরে প্রবেশ 
করাল? লোকটি বলল, এ ঘরের মালিকের অনুমতিক্রমেই আমি এতে প্রবেশ করেছি । ইবরাহীম 
(আ) জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় কী? সে বলল, আমি রূহ কবজকারী মালাকুল মওত । 
আমাকে আমার প্রতিপালক তার এক বান্দার নিকট এই সু-সংবাদ দিয়ে প্রেরণ করেছেন যে, 
তাকে আল্লাহ খলীল রূপে খৃহণ করেছেন। ইবরাহীম (আ) বললেন, সেই বান্দাটি কে? আল্লাহর 
কসম, এ সংবাদটি যদি আমাকে দিতে! তিনি কোন দূরতম এলাকায় অবস্থান করলেও আমি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৩ 


তাঁর নিকট যেতাম এবং আমৃত্যু সেখানেই অবস্থান করতাম । মালাকুল মওত বললেন 
আপনিই হচ্ছেন সেই বান্দা ৷ ইবরাহীম (আ) বললেন, আমি? তিনি বললেন, হ্যা, আপনিই । 
ইবরাহীম (আ) বললেন, আল্লাহ আমাকে কি কারণে তার খলীলরূপে গ্রহণ করলেন? তিনি 
জবাব দিলেন, কারণ এই যে, আপনি মানুষকে দান করেন, তাদের কাছে কিছু চান না। ইবৃন 
আবু হাতিম (র) এ ঘটনা বর্ণনা করেছেন। 


আল্লাহ্‌ হযরত ইব্রাহীম (আ)-এর এই গুণের কথা উল্লেখ করে কুরআনের বনু স্থানে তার 

ংসা করেছেন। কেউ কেউ বলেছেন, কুরআনের পঁয়তরিশ জায়গায় এর উল্লেখ রয়েছে । 
তন্মধ্যে কেবল সূরা বাকারায় পনের জায়গায় তার উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহীম (আ) 
সেই পীচজন উলুল-‘আয্ম (দৃঢ় প্রতিজ্ঞ) নবীর অন্যতম, নবীগণের মধ্যে যাঁদের নাম আল্লাহ 
তা'আলা কুরআনের দুইটি সূরায় অর্থাৎ সূরা আহযাব ও সূরা শূরায় বিশেষভাবে উল্লেখ 
করেছেন। আয়াত দু'টি হলোঃ TES 
3 Ma lI LS ro 2) CE 5 Cd ) Eo sls 


LALLA LA 


ME ANE OCA 
স্মরণ কর, যখন আমি নবীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট 
থেকেও এবং নূহ, ইব্রাহীম, মূসা এবং ঈসা ইব্ন মারয়ামের নিকট থেকে । আমি তাদের নিকট 
থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার ৷ (সূরা আহযাব £ ৭) 
আল্লাহ্‌র বাণী ৪ 
ENC , LL AIL pS EIS 
AD BLLS J AA Las bo 
~~ 835455 3 চু] । sl 5 ও rs ane le 
EEC H BS Ee CDRH UEC HM 
আর যা ওহীর মাধ্যমে পাঠিয়েছি তোমার নিকট এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও 
ইঈসাকে এ কথা বলে যে, তেমর। বগাকে থা তক র্যা নত জাল বা 
শূরা £ঃ ১৩) 
উক্ত পাচজন উলুল আয্ম নবীদের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)-এর পরেই হযরত 
ইবরাহীম (আ)-এর স্থান । (মি'রাজ রজনীতে) তিনি হযরত ইবরাহীম (আ)-কে সপ্তম 
আকাশের উপরে বায়তুল মা‘মূরে হেলান দেয়া অবস্থায় দেখেছিলেন। যেখানে প্রতিদিন সত্তর 
হাজার ফেরেশতা ইবাদত করার জন্যে প্রবেশ করেন এবং আর কখনও দ্বিতীয়বার সেখানে 
প্রবেশের সুযোগ তাঁদের আসে না। আর শূরায়ক ইব্‌ন আবু নুমায়র হযরত আনাস (রা) সূত্রে 
মি'রাজ সম্পর্কের হাদীসে যে বর্ণনা করেছেন, ইবরাহীম (আ) ষষ্ঠ আকাশে এবং মূসা (আ) 
সপ্তম আকাশে ছিলেন, উক্ত হাদীসে রাবী শূরায়ক-এর ব্যাপারে মুহাদ্দিসগণ সমালোচনা 
করেছেন। সুতরাং প্রথম হাদীসই সঠিক ও বিশুদ্ধ । 


http://IslamiBoi.wordpress.com 


৩৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন । রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ 
ERE ne KE Ret NB AES BEET OB LES Re LE) 


‘EE mln sl 
একজন সন্মানিত পুত্র যার পিতাও ছিল সম্মানিত । তার পিতাও ছিল সম্মানিত এবং তার 
পিতাও ছিল সম্মানিত । এরা হল ইউসুফ, তার পিতা ইয়াকৃব। তার পিতা ইসহাক এবং তার 
পিতা ইবরাহীম খলীল (আ) ৷ ইমাম আহমদ (র) এ হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। 
হযরত মূসা (আ) থেকে হযরত ইবরাহীম (আ) যে শ্রেষ্ঠ এ বিষয়টি নিম্নোক্ত হাদীসের দ্বারা 
প্রতীয়মান হয় । যেখানে বলা হয়েছে ৪ 
AlN HSI Adin es ESA 
অর্থাৎ ‘তৃতীয় যে বৈশিষ্ট্যটি আমাকে দান করা হয়েছে তা সেইদিন দেয়া হবে, যেই দিন 
সমস্ত মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, এমনকি ইবরাহীমও ৷’ 

এ হাদীস ইমাম মুসলিম উবাই ইব্ন কাব (রা) সূত্রে বর্ণনা করেছেন। আর তাহল 
‘মাকামে মাহ্‌মূদ’ ৷ রাসূল (সা) পূর্বেই তা জানিয়ে দিয়েছেন এই বলে যে, ‘কিয়ামতের দিন 
আমি হব বনী আদমের সর্দার এবং এতে আমার অহংকার নেই ৷' এ হাদীসে এর পর বলা 
হয়েছে যে; মানুষ সুপারিশ পাওয়ার জন্যে আদম (আ)-এর কাছে যাবে, তারপর নূহ, তারপরে 
ইব্রাহীম, তারপরে মূসা ও তারপরে ঈসা (আ)-এর কাছে যাবে । প্রত্যেকেই সুপারিশ করতে 
অস্বীকার করবেন সবশেষে মুহাম্মদ (সা)-এর কাছে যাবে। তখন তিনি বলবেন, ‘আমিই এর 
যোগ্য । এটা আমারই কাজ !' বুখারী শরীফে বিভিন্ন জায়গায় এ হাদীস বর্ণিত হয়েছে। ইমাম 
মুসলিম ও নাসাঈ ইব্‌ন উমর আল আমরী সূত্রে বর্ণনা করেছেন। 

ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ (স)-কে জিজ্ঞেস করা 
হয়, ইয়া রাসূলাল্লাহ্‌! অধিক সম্মানিত মানুষ কে? রসুলুল্লাহ (সা) বললেন £ অধিকতর মুত্তাকী 
ব্যক্তি । তারা বললেন £ঃ আমরা আপনাকে এ কথা জিজ্ঞেস করি নাই । পরে তিনি বললেন, তা 
হলে ইউসুফ; যিনি আল্লাহর নবী, তীর পিতাও আল্লাহর নবী, তার পিতাও আল্লাহ্র নবী এবং 
তার পিতা আল্লাহ্র খলীল। সাহাবাগণ বললেন £ আমরা এটাও জিজ্ঞেস করিনি । তিনি 
বললেন, তা হলে কি তোমরা আরবদের উৎসসমূহ সম্পর্কে জিজ্ঞেস করছ? তবে শোন ৫ 
জাহিলী যুগে যারা উত্তম ছিল, ইসলামী যুগেও তারাই উত্তম, যদি তারা ব্যুৎপত্তিসম্পন্ন হয় । 
বুখারী, নাসাঈ ও আহমদ (র) বিভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) 
ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ হাশরের ময়দানে মানুষকে 
নগু পায়ে, উলঙ্গ ও খাত্নাবিহীন অবস্থায় উঠান হবে। সর্বপ্রথম ইব্রাহীম (আ)-কে কাপড় 
পরান হবে। এরপর তিনি নিমোক্ত আয়াত পাঠ করেন ঃ EC 

‘যে অবস্থায় আমি প্রথমে সৃষ্টি করেছি এ অবস্থায়ই পুনরায় উঠাব ।' (২১ আদ্বিয়া ৪ ১০৪) 

ইমাম বুখারী ও মুসলিম (র) উভয়েই এ হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। হযরত 
ইব্রাহীম (আ)-এর এই বিশেষ ফযীলত ও সম্মানের কারণে তিনি ‘মাকামে মাহ্‌মূদের 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৫ 


অধিকারীর' তুলনায় অধিক সন্মানিত হয়ে: যাননি। যে মাকামে মাহমূদের জন্যে প্রথম থেকে 
শেষ পর্যন্ত সবাই ঈর্ষাবিত হবেন। 

ইমাম আহমদ (র) আনাস ইব্‌ন মালিক (রা) সূত্রে বর্ণনা করেন ঃ এক ব্যক্তি রাসূল 
(সা)-কে সম্বোধন করে বলল, ২, | ১-5 , (হে সৃষ্টিকুলের সেরা!) রাসূল (সা) বললেন, 
তিনি হলেন হযরত ইব্রাহীম (আ) ৷ ইমাম মুসলিমও এ হাদীসটি বিভিন্ন মাধ্যমে বর্ণনা 
করেছেন। তিরমিযী (র) একে সহীহ ও হাসান বলেছেন। রাসূলুল্লাহ্‌ (সা) এ কথাটি আপন 
পিতৃ-পুরুষ হযরত ইবরাহীম (আ)-এর সম্মানার্থে বিনয় প্রকাশ স্বরূপ বলেছেন। যেমন তিনি 
বলেছেন ঃ অন্য নবীদের উপরে তোমরা আমাকে প্রাধান্য দিও না ০ $৮২5১) 
( ১2১১ তিনি আরও বলেছেন £ তোমরা আমাকে মুসার উপর শ্রেষ্ঠত্ব দান করো ন্য। 
কারণ, কিয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে। অতঃপর সর্বপ্রথম আমার হুঁশ 
ফিরে .আসবে। কিন্তু আমি উঠে দেখতে পাব মূসা (আ) আল্লাহর আরশের স্তম্ভ ধরে দাড়িয়ে 
আছেন। আমি জানি না, মূসা (আ) কি আমার পূর্বেই হুশপ্রাপ্ত হবেন, না কি তুর পাহাড়ে বেহুশ 
হওয়ার বদলাস্বর্ূপ এ রকম করা হবে? এই সব বর্ণনা থাকা সত্ত্বেও মুহাম্মদ (সা)-এর 
কিয়ামতের দিন বনী আদমের শ্রেষ্ঠ সন্তান ও সর্দার হওয়াতে কোন ব্যত্যয় ঘটবে না। কেননা, 
মুতাওয়াতির সূত্রে একথা প্রমাণিত যে, I EE 
মানবকুল শ্ৰেষ্ঠ । 

অনুরূপভাবে মুসলিম শরীফে উবাই ইব্ন কা'ব সূত্রে বর্ণিত হাদীস---'আমাকে যে তিনটি 
বিশেষত্ব দান করা হয়েছে তার তৃতীয়টি: সেদিন দেয়া হবে, যেদিন সকল মানুষ আমার প্রতি 
আকৃষ্ট হবে। এমনকি ইব্রাহীমও ৷’ এর দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর শ্রেষ্ঠতৃই প্রমাণিত হয় । 
হযরত মুহাম্মদ (সা)-এর পরেই হযরত ইবরাহীম (আ)-এর শ্রেষ্ঠত্ব ও উলুল-আয্ম রাসূল 
প্রমাণিত হবার কারণে সালাতের মধ্যে 'তাশাহ্‌হুদে ইব্রাহীম (আ)-এর উল্লেখ করতে 
মুসন্লীদেরকে আদেশ দেওয়া হয়েছে। যেমন বুখারী ও মুসলিমে কা'ব ইব্‌ন আজুরা (রা) প্রমুখ 
থেকে বর্ণিত হয়েছে কা'ব বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি 
সালাম তো আমরা জানি, EN ROTEL 
বললেন, তোমরা বলবে $ 


TEE HEE 
(হে আল্লাহ্‌! মুহাম্মদের প্রতি ও ভার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন যেমনি 
আপনি ইবরাহীমের উপর ও তার পরিবারবর্গের উপরে রহমত বর্ষণ করেছিলেন। আর 
মুহাম্মদের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি বরকত দান করুন। যেমনি আপনি ইব্রাহীমের 
উপর ও তার পরিবারবর্গের প্রতি বরকত দান করেছিলেন । আপনি অত্যধিক প্রশংসিত ও 
সম্মানিত) ৷ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৪৯ 


http://IslamiBoi.wordpress.com 


৩৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


LAS A NSA 


আল্লাহ্‌র বাণী ৪ S39 sD “আর ইব্রাহীম তার দায়িত্ব পূর্ণ করেছিল ।” 
EH ott ol EES BE TS NRCS NEL Ad 
সমস্ত গুণাগুণ ও সকল শাখা-প্রশাখা তিনি আয়ত্ত করেছিলেন। কোন বড় ও জটিল সমস্যাই 
A iSO GL UMN AS AEs EAL 
তাকে ছোট ধরনের বিরত রাখেনি ৷ আবদুর রাষ্যাক (র) ইবৃন আব্বাস (রা) 
ততে নিমের আরাত AE ATE (3১১) 4/1313 (স্বরণ কর, 
EE CA ge (tO ss ERY এর 
ব্যাখ্যায় বলেছেন ৪ আল্লাহ্‌ ইব্রাহীমকে মাথা সংক্রান্ত পীচ প্রকার, পবিত্রতা এবং দেহের 
অবশিষ্ট অংশ সংক্রান্ত পাঁচ প্রকার পবিত্রতার হুকুম দ্বারা পরীক্ষা করেছেন। মাথার পাঁচ প্রকার 
এই £ (১) গৌফ কাটা (২) কুলি করা (৩) মিসওয়াক করা (৪) পানি দ্বারা নাক পরিষ্কার করা 
(৫) মাথার চুলের সিঁথি কাটা । অবশিষ্ট-শরীরের পীচ প্রকার হল (১) নখ কাটা (২) নাভীর 
নীচের পশম যুগ্ুন (৩) খাত্না করা (8) বগলের পশম উঠান (৫) পেশাব-পায়খানার পর পানি 
দ্বারা শৌচ করা৷ ইব্‌ন আবু হাতিম এ হাদীসটি বর্ণমা করেছেন। আবদুর রাষ্যাক বলেন, সাঈদ 
ইবনুল মুসায়্যিব, মুজাহিদ, শা‘বী, নখষঈ, আবূ সালিহ্‌ ও আবুল জালদও অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন । বুখারী ও মুসলিমে আবু হুরায়্রা (রা) সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
মানুষের স্বভারগত পরিচ্ছন্নতা পীচটি (১) খাত্না- করা (২) ক্ষৌর কর্ম করা (৩) গৌফ কাটা 
(৪) নখ কাটা (৫) বগলের পশম উঠান । সহীহ মুসলিম ও সুনান গ্রন্থাদিতে আয়েশা (রা) সূত্রে 
‘বর্ণিত, রাসুলুল্লাহ (সা) বলেছেন, স্বভাবগত পরিচ্ছন্নতা দশটি (১) গৌফ ছাটা (২) দাড়ি লম্বা 
হতে দেয়া (৩) মিসওয়াক.করা (8) পানি দ্বারা নাক পরিষ্কার করা (৫) নখ কাটা (৬) দেহের 
গ্রন্থি পানি দ্বারা ধোয়া (৭) বগলের পশম উঠান (৮) নাভীর নীচের অংশে ক্ষৌর করা । (৯) 
পানি দ্বারা ইসতিনজা করা (১০) খাত্না-করা । খাত্নার সময়ে তীর (ইব্রাহীম (আ)-এর) 
বয়স সম্পর্কে আলোচনা পরে আসছে। যাই হোক নিষ্ঠা, আস্তরিকতা ও একাগ্রতার সাথে 
‘ইবাদত-বন্দেগী হযরত ইবরাহীম (আ)-কে শরীরের যত্ন নেয়া, প্রত্যেক অংগ-প্রত্যংগের হক 
আদায় করা, সৌন্দর্য রক্ষা করা এবং যে জিনিসগুলো ক্ষতিকর ছিল যথা £ঃ অধিক পরিমাণ চুল, 
বড় নখ, দাতের ময়লা ও দাগ দুর করা থেকে অমনোযোগী করে রাখত না। সুতরাং এ 
বিষয়গুলোও আল্লাহ্‌ কর্তৃক ইবরাহীমের প্রশংসা (AS sh Le 3 ) (ইব্রাহীম তার 
কর্তব্য বাস্তবায়ন করেছে)-এর অন্তর্ভুক্ত 


“জান্নাতে হযরত ইবরাহীম (আ)-এর প্রাসাদ 


হাফিজ আবূ বকর আল বায্যার (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা. করেন, রাসুলুল্লাহ (সা) 
বলেছেন $ জান্নাতের মধ্যে মনি-মুক্তা দ্বারা নির্মিত একটি অতি মনোরম প্রাসাদ রয়েছে। কোন 
ভাংগাচুরা বা ফাটল তাতে নেই । আল্লাহ তার খলীলের জন্যে এটি তৈরি করেছেন। আল্লাহ্র 
মেহমান হিসেবে তিনি তাতে থাকবেন বায্যার (রর) আৰু হুরায়রা (রা) সূত্রে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। অতঃপর বাষ্যার (র). বলেন, এই হাদীসের বর্ণনাকারী হামমাদ ইব্‌ন সালামা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৭ 


থেকে কেবল য়াযীদ ইব্‌ন হারুন ও নযর ইব্‌ন শুমায়লী মারফু হিসেবে হাদীসটি বর্ণনা 
করেছেন। এ দু'জন বাদে অন্য সবাই মওকুফ হিসেবে বর্ণনা করেছেন। এই ক্রটি না 
থাকলে হাদীসটি সহীহ্‌-এর শর্তে উত্তীর্ণ হতো, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম (র) এটি 
বর্ণনা করেননি । 


ইবরাহীম (আ)-এর আকৃতি-অবয়ব 

ইমাম আহমদ (র) জাবির (রা) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ঃ আমার 
সন্মুখে পয়গন্বরগণকে পেশ করা হয়। তন্মধ্যে মূসা (আ) শানুয়া গোত্রের লোকদের অনুরূপ 
দেখতে পাই । ঈসা.ইব্ন মারয়াম (আ)-কে অনেকটা উরওয়া ইব্‌ন মাসউদের মত এবং 
ইব্রাহীম (আ)-কে অনেকটা দাহ্‌য়া কালবীর মত দেখতে পাই । এ সনদে ও এ পাঠে ইমাম 
আহমদ (র) এক্কাই এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) আসওয়াদ ইব্‌ন আব্বাস 
(রা) সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স) বলেছেন £ঃ আমি ঈসা ইব্ন মারয়াম, মূসা ও ইব্রাহীম 
(আ)-কে দেখেছি । তন্মধ্যে ঈসা (আ) ছিলেন গৌরবর্ণ, চুল ঘন কাল, বক্ষদেশ প্রশস্ত । আর 
মূসা (আ) ছিলেন ধূসরবর্ণ ও বলিষ্ঠ দেহী । সাহাবাগণ জিজ্ঞেস করলেন £ আর ইব্রাহীম (আ)? 
রাসূলুল্লাহ (স) বললেন, তোমাদের সাথীর দিকে তাকাও অর্থাৎ তার নিজের দিকে ইঙ্গিত 
করেন। ইমাম বুখারী মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইব্ন. আব্বাস (রা) থেকে শুনেছেন 
যে, লোকজন তাঁর সম্মুখে দাজ্জালের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিল এবং বলছিল, দাজ্জালের 
চক্ষুদ্বয়ের মধ্যখানে লিখিত থাকবে কাফির (,-3-এ)। ইব্‌ন আব্বাস (রা) বললেন, আমি 
রাসুলুল্লাহ (স)-এর কাছে এ কথা শুনি নাই ৷ বরং তিনি বলেছেন $ ইবরাহীম (আ)-কে যদি 
দেখতে চাও, তবে তোমাদের সাথীর প্রতি তাকাও । আর মূসা (আ) হলেন, ঘনচুল, ধূসর রং 
বিশিষ্ট । তিনি একটি লাল উটের উপর উপবিষ্ট_যার নাকের রশি খেজুর গাছের ছালের তৈরি । 
আমি যেন দেখতে পাচ্ছি তিনি এ অবস্থায় উপত্যকার দিকে নেমে আসছেন । বুখারী ও মুসলিম 
(র) এ হাদীসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) ‘কিতাবুল হজ্জ’ ও ‘কিতাবুল 
লি্বাসে’ এবং মুসলিম (র)ও আবদুল্লাহ.ইব্‌ন আওন সূত্রে এ হাদীসটি উল্লেখ করেছেন । 


হযরত ইব্রাহীম (আ)-এর ইনতিকাল ও তার বয়স প্রসঙ্গ 

ইব্‌ন জারীর (র) তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, হযরত ইব্রাহীম (আ) নমরূদ (ইব্‌ন 
কিনআন)-এর যুগে জন্মগ্রহণ করেন। কথিত আছে যে, এই নমরূদই ছিল প্রসিদ্ধ বাদশাহ 
যাহ্হাক ৷ সে দীর্ঘ এক হাজার বছর যাবত বাদশাহী করেছিল বলে মনে করা হয়ে থাকে ।৷-তার 
শাসন আমল ছিল জুলুম-অত্যাচারে পরিপূর্ণ । কোন কোন ইতিহাসবিদের মতে, এই নমরূদ 
ছিল বনু রাসিব গোত্রের লোক । এই গোত্রেই হযরত নূহ (আ) প্রেরিত হয়েছিলেন। নমরূদ এঁ 
সময় সমগ্র দুনিয়ার বাদশাহ ছিল৷ ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন, একদা আকাশে একটি 
নক্ষত্ৰ উদিত হয়। তার জ্যোতির সম্মুখে সূর্য ও চন্দ্র নিষ্প্রভ হয়ে যায়। এ অবস্থায় লোকজন 
ভীত-সন্তরস্ত হয়ে পড়ে। নমরূদ বিচলিত হয়ে দেশের সব গণক ও জ্যোতির্বিদদের একত্র করে 


http://IslamiBoi.wordpress.com 


৩৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এর কারণ জিজ্ঞেস করে। তারা জানাল, আপনার রাজত্বের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে 
যার হাতে আপনার বাদশাহীর পতন ঘটবে ৷ নমরূদ তখন রাজ্যব্যাপী ঘোষণা দিল, এখন থেকে 
কোন পুরুষ স্ত্রীর কাছে যেতে পারবে না এবং এখন থেকে কোন শিশুর জন্ম হলে তাকে হত্যা 
করা হবে। এতদসত্ববেও হযরত ইব্রাহীম (আ) এঁ সময়ে জন্মগ্রহণ করেন। আল্লাহ তীকে 
হিফাজত করেন ও পাপিষ্ঠদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। তিনি তাকে উত্তমভাবে 
লালন-পালনের ব্যবস্থা করেন । ক্রমশ বড় হয়ে তিনি যৌবনে পদার্পণ করেন, যা পূর্বেই বর্ণিত 
হয়েছে। হযরত ইবরাহীম (আ)-এর 'জন্মভূমি ছিল ‘সূস’ কারও মতে বাবেল, কারও মতে 
কুছায়-এর পার্শ্ববর্তী সাওয়াদ নামক এক গ্রাম । ইতিপূর্বে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর একটি 
বৰ্ণনা উল্লেখ রা হয়েছে। সেখানে বলা হয়েছে হযরত ইব্রাহীম (আ) দামেশকের পূর্ব পার্শ্বে 
বারযাহ্‌ নামক স্থানে জন্মখহণ করেন। আল্লাহ হযরত ইব্রাহীম (আ)-এর হাতে নমরূদের 
পতন ঘটাবার পর তিনি প্রথমে হারানে এবং পরে সেখান থেকে শাম দেশে হিজরত করেন এবং 
সেখান থেকে ঈলিয়ায় গিয়ে বসবাস করেন। অতঃপর ইসমাঈল ও ইসহাক (আ)-এর জন্য 
হয়। তারপর কিনআনের অন্তর্গত হিবরূন নামক স্থানে সারাহ্র ইনতিকাল হয়। আহলে 
কিতাবগণ উল্লেখ. করেছেন, মৃত্যুকালে সারাহ্র যয়স হয়েছিল একশ’ সাতাশ বছর । ইব্রাহীম 
(আ) সারাহ্র মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হন এবং দুঃখ প্রকাশ করেন। বনু হায়ছ গোত্রের আফকরূন 
ইব্ন সাখার নামক এক ব্যক্তির কাছ থেকে চারশ’ মিছকালের বিনিময়ে তিনি একটি জায়গা 
ক্রয় করেন এবং সারাহ্‌কে সেখানে দাফন করেন। এরপর ইব্রাহীম (আ)-এর পুত্র ইসহাককে 
রুফাকা বিনত বাতৃঈল ইব্‌ন নাহুর ইব্ন তারাহ্‌-এর সাথে বিবাহ করান । পুত্রবধুকে আনার 
জন্যে তিনি নিজের ভৃত্যকে পাঠিয়ে দেন। সে রুফাকা ও তার দুধ-মা ও দাসীদেরকে উটের 
উপর সওয়াল করে নিয়ে আসে । 


আহলি কিতাবদের বর্ণনা £ হযরত ইবরাহীম (আ) অতঃপর কানতুরা নামী এক মহিলাকে 
বিবাহ করেন এবং তার গর্ভে যামরান, ইয়াকশান, মাদান, মাদয়ান, শায়াক ও শূহ-এর জন্ম 
হয়। এদের প্রত্যেকের সন্তান-সন্ততি সম্পর্কেও বিবরণ রয়েছে। 

ইব্‌ন আসাকির বিভিন্ন প্রাচীন পণ্ডিতদের বরাতে ইবরাহীম (আ)-এর কাছে মালাকুল 
মওতের আগমন সম্পর্কে আহলে কিতাবদের উপাখ্যানসমূহ বর্ণনা করেছেন। সঠিক অবস্থা 
আল্লাহই ভাল জানেন । কেউ কেউ বলেছেন, হযরত দাউদ (আ) ও হযরত সুলায়মান (আ)-এর 
মত হয়রত ইবরাহীম (আ)-ও আকস্মিকভাবে ইনতিকাল করেন। কিন্তু আহলে কিতাব ও 
অন্যদের বর্ণনা এর বিপরীত । তীরা বলেছেন, ইবরাহীম (আ). পীড়িত হয়ে একশ’ পঁচাত্তর বছর 
মতান্তরে একশ’ নব্বই বছর বয়সে ইনতিকাল করেন এবং আফরান হায়ছীর সেই জমিতে তার 
সহধর্মিনী সারাহ্‌ূর কবরের পাশেই তাকে দাফন করা হয়। ইসমাঈল (আ) ও ইসহাক (আ) 


(১) মু'জামুল বুলদান কিতাবে এর নাম লেখা হয়েছে 'কুছা' 55 এর উপর পেশ, 51! 5 সাকিন, [১ এর উপর যবর ও 
শেষে আলিফে মাকসূরা ॥ সহ লেখা হয়ে থাকে । যেহেতু এটা চার অক্ষর বিশিষ্ট শব্দ । কুছায় নামে তিনটি জায়গা আছে 
(১) সাওয়াদুল ইরাকে (২) বাবেলে (৩) মক্কায় । ইরাকের কুছায় দুটি (১) কুছায় তারীক (২) কুছায় রীবী । এটাই ইব্রাহীম 
(আ)-এর স্মৃতি বিজড়িত স্থান এবং এখানেই তার জন্ম হয়। এ দু'টি স্থানই বাবেলে অবস্থিত । এখানেই ইব্রাহীম (আ)-কে 
আগুনে নিক্ষেপ করা হয় উক্ত দু'টি কুছায় বাবেলের দুই প্রান্তে অবাস্থিত। ' 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৯ 


উভয়ে দাফনকার্য সম্পাদন করেন। ইবনুল-কালবী বলেছেন, ইবরাহীম (আ) দু'শ বছর বয়সে 
ইনতিকাল করেন। আবূ হাতিম ইব্‌ন হিব্বান তার ‘সহীহ’ গ্রন্থে মুফাযযল... আবু হুরায়রা (রা) 
সূত্রে বর্ণনা করেন, হযরত ইবরাহীম (আ) বাটালীর সাহায্যে খাত্না করান। তখন তার বয়স 
ছিল একশ’ বিশ বছর । এরপর তিনি আশি বছর কাল জীবিত থাকেন। হাফিজ ইব্‌ন আসাকির 
(র) আবূ হুরায়রা (রা) সূত্রে এ হাদীসখানা ‘মওকৃফ’ভাবে বর্ণনা করেছেন। 

তারপর ইব্ন হিব্বান (র) এ হাদীস যারা মারফৃ‘ভাবে বর্ণনা করেছেন তাদের বর্ণনাকে 
বাতিল বলে অভিহিত করেছেন, যেমন মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ (র) আবু হুরায়রা (রা) থেকে 
বর্ণিত । নবী করীম (সা) বলেছেন, ইবরাহীম (আ) যখন একশ’ বিশ বছর বয়সে উপনীত হন, 
তখন খাতনা করান এবং এরপর আশি ৰছর জীবিত থাকেন। আর তিনি কাদৃম (ছুঁতারের 
বাইস) দ্বারা খাত্না করিয়েছিলেন হাফিজ ইব্‌ন আসাকির (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা 
করেন। নবী করীম (সা) বলেছেন ৪ ইবরাহীম (আ) যখন খাত্না করান তখন তার বয়স ছিল 
আশি বছর । ইব্ন হিব্বান আবদুর রায্যাক থেকে বর্ণনা করেছেন যে, কাদূম একটা গ্রামের 
নাম । আমার জানা মতে ‘সহীহ’ গ্রন্থে যা এসেছে তা এই যে, ইবরাহীম (আ) যখন খাত্না 
করান তখন তিনি আশি বছর বয়সে পৌছেন। অন্য বর্ণনায় তার বয়স ছিল আশি বছর । এ 
দু'টি বর্ণনার কোনটিতেই এ কথা নেই যে, তিনি পরে কত দিন জীবিত ছিলেন। আল্লাহই 
সম্যক অবগত ৷ মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ‘তাফসীরে ওকী’র মধ্যে ‘যিয়াদাত' থেকে উদ্ধৃত 
করেছেন । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন £ ইবরাহীম (আ) সর্বপ্রথম 
পায়জামা পরিধান করেন, সর্বপ্রথম মাথার চুলে সিঁথি কাটেন, সর্বপ্রথম ক্ষৌর কর্ম করেন, 
সর্বপ্রথম খাত্না করান কাদূমের সাহায্যে । তখন তাঁর বয়স ছিল একশ' বিশ বছর এবং 
তারপরে আশি বছর জীবিত থাকেন। তিনিই সর্বপ্রথম অতিথিকে আহার করান, সর্বপ্রথম 
গ্রৌঢ়ত্বে উপনীত হন । এ মওকুফ হাদীসটি মারফ্‌' হাদীসেরই অনুরূপ ৷ ইব্‌ন হিব্বান (র) এ 
ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। 

ইমাম মালিক (র) সাঈদ ইবনুল মুসায়্যিব (রা) থেকে বর্ণনা করেন । ইবরাহীম (আ)-ই 
প্রথম ব্যক্তি যিনি অতিথিকে আহার করান এবং প্রথম মানুষ যিনি খাত্না করান, সর্বপ্রথম 
তিনিই গোফ ছাটেন, সর্বপ্রথম তিনিই প্রৌঢ়ত্বের শুদ্রতা প্রত্যক্ষ করেন। ইবরাহীম (আ) 
বললেন, হে আমার প্রতিপালক! এটা কী? আল্লাহ বললেন, এ হল মর্যাদা । ইবরাহীম (আ) 
বললেন, হে প্রতিপালক! তা হলে আমায় মর্যাদা আরও বৃদ্ধি করে দিন। ইয়াহয়া ও সাঈদ 
ব্যতীত অন্য সবাই আরও কিছু বাড়িয়ে বলেছেন যেমন ঃ$ তিনিই সর্বপ্রথম লোক যিনি গৌফ 
ছোট করেন, সর্বপ্রথম ক্ষৌরকর্ম করেন, সর্বপ্রথম পায়জামা পরিধান করেন। হযরত ইবরাহীম 
(আ)-এর কবর, তার পুত্র ইসহাক (আ)-এর কবর ও তার পৌত্র ইয়াকৃব (আ)-এর কবর 
‘মুরাব্বা’ নামক গোরস্তানে যা হযরত সুলায়মান ইব্ন দাউদ (আ) হিবরূন (Hebr০n) শহরে 
তৈরি করেছিলেন । বর্তমানে এর নাম বালাদুল খলীল (খলীলের শহর) ৷” বনী ইসরাঈলের যুগ 
থেকে আমাদের এই যুগ পর্যন্ত বংশ ও জাতি পরম্পরায় ধারাবাহিকভাবে এ কথাই চলে আসছে 
যে, হযরত ইবরাহীম (আ)-এর কবর মুরাব্বাতে অবস্থিত । সুতরাং কথাটা যে সঠিক, তা 
নিশ্চিতভাবে বলা চলে । তবে কোন নির্ভরযোগ্য সূত্রে তীর কবর কোন্‌্টি তা নির্নিত হয়নি । 


১. সমপ্ৃতিকালে শহরটি খলিলীয়া নামে পরিচিতি ৷ 


http://IslamiBoi.wordpress.com 


৩৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুতরাং এ স্থান্টির যত্ন করা এবং তার সন্মান ও মর্যাদা রক্ষা করা সকলের কর্তব্য, এ স্থানটি 
পদদলিত করা উচিত নয়। কেননা, হতে পারে যে স্থানটি পদদলিত করা হচ্ছে তারই নিচে 
হযরত ইবরাহীম খলীল বা তীর কোন পুত্রের কবর রয়েছে। ইব্ন আসাকির ওহব ইব্ন 
মুনাব্বিহ সূত্রে বলেছেন, হযরত ইবরাহীম (আ)-এর কবরের কাছে একটি প্রাচীন শিলা পাওয়া 
যজজেমের গাং ত যয 


lb oss-Llis sl 
Us Led - iis lsrs 
dsl acs r- AlAs ES 
dae Yl Ad-GaYslly 
অর্থ £ হে আল্লাহ! যে ব্যক্তির নির্ধারিত সময় ঘনিয়ে আসে তার সমস্ত আশা-আকাজঙ্কা 
জলাঞ্জলি দিয়ে মৃত্যুর কাছে সে আত্মসমর্পণ করে। মৃত্যু যার দুয়ারে এসে যায় তাকে কোন 
কলাকৌশল আর বাচিয়ে রাখতে পারে না। পূর্বের লোকই যখন গত হয়ে গেছে, তখন 
আর শেষের লোক টিকে থাকে কোন্‌ উপায়ে ৷ মানুষ তার কবরের সাথী নিজের আমল 


ভিন্ন কাউকেই পাবেনা । 
[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করুণ] 


হযরত ইবরাহীম (আ)-এর সন্তান-সন্ততি প্রসঙ্গ 


হযরত ইবরাহীম (আ)-এর প্রথম সন্তান ইসমাঈল (আ)। যিনি মিসরের কিবতী বংশীয়া 
হাজেরার গর্ভে জন্মগহণ করেন । এরপর ইবরাহীম (আ)-এর স্ত্রী তার চাচাত বোন সারাহর 
গর্ভের দ্বিতীয় পুত্র ইসহাক. (আ) জন্মগ্রহণ করেন। তারপর হযরত ইবরাহীম (আ) কিনআনের 
কান্তুরা বিনত ইয়াকতানকে বিবাহ করেন। তার গর্ভে ছয়টি পুত্র সম্তান জন্মগ্রহণ করেন। 
তারা হলেন (১) মাদ্য়ান (২) যামরান (৩) সারাজ (8) য়াকশান (৫) নাশুক (৬) এনামটি 
অজ্ঞাত । এরপর হযরত ইবরাহীম (আ) হাজুন বিন্ত আমীনকে বিবাহ করেন। এই পক্ষে 
পীচটি পুত্র সন্তান জন্মগহণ করেন ঃ (১) কায়সান (২) সুরাজ (৩) উমায়স (8) লূতান (৫) 
হয ভাহুল কাত তুহাযা তর ‘আত-তা'‘রীফ ওয়াল আ'‘লাম' গ্রন্থে এরূপ উল্লেখ 
করেছেন। 

EE HE EE TE TERE EEE EE OS TEE 
(আ)-এর সশ্পুদায়ের ঘটনা ও তাদের উপর আল্লাহর আযাবের ঘটনা অন্যতম ৷ ঘটনাটি 
নিম্নরূপ ৪ হযরত লৃত (আ) ছিলেন হারান ইব্‌ন তারাহ-এর পুত্র । এই তারাহকেই আযরও বলা 
হত ৷ যা পূর্বেই উল্লিখিত হয়েছে। হযরত লূত ছিলেন ইবরাহীম খলীল (আ)-এর ভাতিজা । 
ইবরাহীম, হারান ও নাজবর এরা ছিলেন তিন ভাই যা পূর্বেই উল্লিখিত হয়েছে। হারানের 
বংশধরকে বনু হারান বলা হয়। কিন্তু আহলে কিতাবদের ইতিহাস এ মত সমর্থন করে না। 
হযরত লূত (আ) চাচা ইবরাহীম খলীল (আ)-এর নির্দেশক্রমে গওর যাগার অঞ্চলে সাদ্দুম 
শহরে চলে যান। এটা ছিল এ অঞ্চলের প্রাণকেন্দ্র । অনেক গ্রাম, মহল্লা ও ক্ষেত-খামার এবং 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯১ 


ব্যবসায়কেন্দ্র এ শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল। এখানকার অধিবাসীরা ছিল দুনিয়ার মধ্যে 
' সবচেয়ে নিকৃষ্ট, পাপাসক্ত, দুশ্চরিত্র, সংকীর্ণমনা ও জঘন্য কাফির । তারা দস্যুবৃত্তি করতো । 
প্রকাশ্য মজলিসে অশ্লীল ও বেহায়াপনা প্রদর্শন করত । কোন পাপের কাজ থেকেই তারা বিরত 
থাকত না। অতিশয় জঘন্য ছিল তাদের কাজ-কারবার। তারা এমন একটি অশ্লীল কাজের জন্ম 
দেয় যা ইতিপূর্বে কোন আদম সন্তান করেনি। তাহল, নারীদেরকে ত্যাগ করে তারা 
সমকামিতায় লিপ্ত হয়। হযরত লূত (আ) তাদেরকে এক ও লা-শরীক আল্লাহর ইবাদতের দিকে 
আহ্বান জানান এবং এসব ঘৃণিত অভ্যাস, অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করতে বলেন । কিন্তু 
তারা তাদের ভ্রান্তি, বিদ্রোহ, পাপ ও কুফরের প্রতি অবিচল থাকে । ফলে, আল্লাহ তাদের উপর 
এমন কঠিন আযাব নাযিল করলেন যা ফেরাবার সাধ্য কারোরই নেই, এ ছিল তাদের 
ধারণাতীত ও কল্পনাতীত শাস্তি । আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিলেন। বিশ্বের 
বিবেকবানদের জন্যে তা একটি শিক্ষাপ্রদ ঘটনা হয়ে থাকল ৷ এ কারণেই আল্লাহ তার মহাগ্রন্থ 
আল-কুরআনের বিভিন্ন স্থানে এ ঘটনার উল্লেখ করেছেন । সূরা আ‘রাফে আল্লাহ বলেন ৪ 
Ap AAR OL NLL LAA LAIAL MS OAL A 
cog Let Le Lill SG ps3 JG) esl 
28/ LSI AlAG Cu AIADBHL LANL LL (AIA ALP (pH (IA 
tlh dl 3s or HEE JE LHD POL | 
pill LL lt (AZ PG 
Y Te AU লক এও soy 
Ed EE RD EOE CAR 
LY “ \ LIAN OL LARPS UAL AMD Ln Ad 
LS RE) No A CE Et i ME 2k REN 
এবং লৃতকে পাঠিয়েছিলাম ৷ সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা এমন কুকর্ম করছ, যা 
তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি; তোমরা তো কাম-তৃপ্তির জন্যে নারী ছেড়ে পুরুষের কাছে 
গমন কর, তোমরা তো সীমালংঘনকারী সম্প্রদায় ।' উত্তরে তার সম্পুদায় শুধু বলল, ‘এদেরকে 
তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা অতি পবিত্র হতে চায় '' 
তারপর তাকে ও তার স্ত্রী ব্যতীত তার পরিজনবর্গকে উদ্ধার করেছিলাম, তার স্ত্রী ছিল পেছনে 
রয়ে থাকা লোকদেয় অন্তর্ভুক্ত । তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম । সুতরাং 
অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য কর! (৭ £ ৮০-৮৪) 


= ২ 
ha 3 
> 
nS 
> 
li 
NN 
BS 
& 
> 
hn 
~~ 
> 
hb 
> 
he 
| 
he 
> 
C১ 
NN 


*~ ! / - 1 « (1) * ES Hr! 
EEE GE. Sl sl 3 9 FDL it 
NAAM SANE MAL 

ul. MDs jt 


[ 
LE 
k 


) 

ud 
- cl Fer dla, dll 
= or - ES Sst | 2/2 


http://IslamiBoi.wordpress.com 


৩৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 

bh d2 02 NOP A PAL LLL LA in Dd ALL Del 
Wa CA of CS sxe t en 

CLL A/ A AM In IA- GA ert t/ A IA 
2 SSL oe oy MARE Ln Cp ar) 

LNA UN APO Ald (APA BNL GCA Ne 
Feiny wife ER TT hea 
/ 1 
4 


7 
snk LL EEL EARS 4 a 
3b LS II Ips + ESTP tHE JUG 
{ / fund add (GT 
SHES SOULEs GL SOS 


ARR ‘ 


hy PEIN YA 0 and f FRA { ণ Y 
Re £1 ৫4 nt I tT 


| 
AL? 1 ( EY 
EA oO 02 ALE 


A HUY / ZA LA ALAA 
2 Male CShsls dys LUI CLL USL 
VATA APPL A 

EU ES PE CO { রথ 


আমার RE ফেরেশতাগণ সুসংবাদসহ ইবরাহীমের নিকট আসল । তারা বলল, 
সালাম’ । সেও বলল, ‘সালাম’, সে অবিলম্বে এক কাবাব করা বাছুর আনল ৷ সে যখন দেখল, 
তাদের হাত এটির দিকে প্রসারিত হচ্ছে না। তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং তাদের 
সম্বন্ধে তার মনে ভীতি সঞ্চার হল । তারা বলল, ‘ভয় করো না, আমরা লূতের সম্পৃদায়ের প্রতি 
প্রেরিত হয়েছি ।' তখন তার স্ত্রী দাড়িয়েছিল এবং সে হাসল । তারপর আমি তাকে ইসহাকের ও 
ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম । সে বলল, ‘কি আশ্চর্য! সন্তানের মা হব আমি 
" যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ! এটা অবশ্যই এক অদভুত ব্যাপার । তারা বলল, 
“আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করছ? হে পরিবারবর্গ! তোমাদের প্রতি রয়েছে আল্লাহর 
অনুগ্রহ ও কল্যাণ ৷ তিনি প্ৰশংসাৰ্হ ও সম্মানাৰ্হ ৷" 

তারপর যখন ইবরাহীমের ভীতি দূরীভূত হল এবং তার নিকট সুসংবাদ আসল তখন সে 
লূতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সাথে বাদানুবাদ করতে লাগল । ইবরাহীম তো অবশ্যই 
সহনশীল । কোমল-হৃদয়, সতত আল্লাহ অভিমুখী ৷ হে ইবরাহীম! এ থেকে বিরত হও । তোমার 
প্রতিপালকের বিধান এসে পড়েছে। ওদের প্রতি তো আসবে শাস্তি যা অনিবার্য এবং যখন 
আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল তখন তাদের আগমনে সে বিষণ্ন হল এবং 
নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, ‘এটি নিদারুণ দিন'! তার সম্পৃদায় তার 
নিকট উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসল এবং পূর্ব থেকে তারা কু-কর্মে লিপ্ত ছিল । 


http://IslamiBoi.wordpress.com 


অলে-নিদায়! ওযা” নিহায় ৩৯৩ 


সে বলল, ‘হে আমার সম্প্রদায়! এরা আমার কন্যা, তোমাদের জন্যে এরা পবিত্র ৷ সুতরাং 
আল্লাহকে ভয় কর এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে হেয় করো না । 
তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নেই?’ তারা বলল, ‘তুমি তো জান, তোমার কন্যাদেরকে 
আমাদের কোন প্রয়োজন নেই; আমরা কি চাই তা তো তুমি জানই ৷' সে বলল, তোমাদের 
উপর যদি আমার শক্তি থাকত অথবা যদি আমি নিতে পারতাম কোন শক্তিশালী আশ্রয়! তারা 
রলল, হে লূত! আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা । ওরা কখনই তোমার নিকট ' 
পৌছতে পারবে না। সুতরাং তুমি রাতের. কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে 
পড় এবং তোমাদের মধ্যে কেউ পেছন দিকে তাকাবে না, তোমার স্ত্রী ব্যতীত । ওদের যা ঘটবে 
তারও তাই ঘটবে ৷ প্রভাত ওদের জন্যে নির্ধারিত কাল ৷ প্রভাত কি নিকটবর্তী নয়? ত 


রপর যখন আমার আদেশ আসল তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর 
ক্রমাগত বৰ্ষণ করলাম পাথর-কংকর যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল । এটি 
জালিমদের থেকে দূরে নয়। (১১ ৪ ৬৯-৮৩) 


সূরা হিজরে আল্লাহ বলেন 


ALAA ALN AL Al AIA 


a CL BS ole FOTO EEPEE MES 
2 
OG; VY: HIANET $1. 4 


a A PARAL IRIS 027 {100 br 
{ AA K Ll 


AL 2 1 alo 7 ) AL 
SALE “S30 fs AS) Ul SE 4 le 
ALL tADL ULE nplalt AL NBL i 
0. Spl ts i nS a5. EE 
Rt ALA ATE 2 LOG Hd els ANAT 
Nr HE UTE BLS EIS dt 52 sh GAL 
LA MD GFAPAL (2 A afl aPrh2 
ACEO TOMES a UIP 
LAS RLNNAANNLYS 489s AMAL dA / 
MRL Jr E22 taal Oh Ef 
AY 242 L [a 
hs 0 Eee A dG. § 4 ey io Lt ie 
| JPAEKL CL MAL ALES 2b ys / AL 4 
Ct dudes eA) PE SEY 
& he ApH! নল id // ie A 
ul. a SLES Hl HE Ee i - 
A El, ‘ LE Al Eb 
লা? ঢল 


/ 
Y iS 
fe EE 


| 
=) 
/ / RON 


A 

| 

/ 

2 

LY 

- 
AAAI 
AA / 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫০-- 


http://IslamiBoi.wordpress.com 


৩৯৪ _ আল-বিদায়া ওয়ান নিহায়া li. 


এবং ওদেরকে বল, ইবরাহীমের অতিথিদের কথা, যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে 
‘বলল, ‘সালাম’, তখন সে বলেছিল, ‘আমরা তোমাদের আগমনে আতংকিত ।' ওরা বলল, ‘ভয় 
করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি।' সে বলল, তোমরা কি 
আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কী বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? 
ওরা বলল, ‘আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশ হয়ো না ।' সে বলল, যারা পথভ্রষ্ট 
তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়? সে বলল, ‘হে প্রেরিতগণ! 
তোমাদের আর বিশেষ কি কাজ আছে?’ ওরা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্পৃদায়ের 
বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই ওদের 
সকলকে রক্ষা কঁরব। কিন্তু তার শ্ররীকে নয় । আমরা স্থির করেছি যে, ‘সে অবশ্যই পেছনে রয়ে 
যাওয়া লোকদের অন্তর্ভুক্ত ৷' 

ফেরেশতাগণ যখন লৃত পরিবারের কাছে আসল, তখন লৃত বলল, তোমরা তো অপরিচিত 
লোক । তারা বলল, ‘না ওরা সে বিষয়ে সন্দিগ্ধ ছিল, আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি; 
‘আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী, সুতরাং তুমি 
রাতের কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড় এবং তুমি তাদের পশ্চাদানুসরণ 
কর এবং তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে না তাকায়; তোমাদেরকে যেখানে যেতে বলা 
হচ্ছে তোমরা সেখানে চলে যাও । আমি তাকে এ বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে, প্রত্যুষে ওদেরকে 
সমূলে বিনাশ করা হবে । 


নগরবাসিগণ উল্লসিত হয়ে উপস্থিত হল । সে বলল, ‘ওরা আমার অতিথি; সুতরাং তোমরা 
আমাকে বে-ইজ্জত করো না । তোমরা আল্লাহ্‌কে ভয় কর ও আমাকে হেয় করো না!” তারা 
বলল, ‘আমরা কি দুনিয়াশুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি?’ লূত বলল, 
‘একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যাগণ রয়েছে। তোমার জীবনের 
শপথ, ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে। তারপর সূর্যোদয়ের সময়ে মহানাদ তাদেরকে আঘাত 
করল; এবং আমি জনপদকে উল্টিয়ে উপর নিচ করে দিলাম এবং ওদের উপর প্রস্তর-কংকর 
বর্ষণ করলাম । অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্যে । তা 
লোক চলাচলের পথের পাশে এখনও বিদ্যমান। অবশ্যই এতে মুমিনদের জন্যে রয়েছে 
নিদৰ্শন । (১৫ £ ৫১-৭৭) 


oi Ae 
El ALOL Nod {1 9 ff AIA AAA 
5 AEE BASS TE 0 ed ১ VN 
Ad a2! alt eee fr ৰ FAG nf tnd 


RY A AVAL cae 


€ 
ES A ‘ 2 CIAL ASIAE A A 2 bl 


Fle FA INP LLOPA 


CE Ed REL 


ILS Le SH Lottes Say d / EAL pe A 
nor A 0 Ade 
EE FO UE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৫ 


/ 4 4 / / / A ? / A LaAdlndd 
EEE TE SD I UG LS pele Ul 
FAN Din (MLAB Pl COAL DA AIINLLS 
52 shel ols ETL ASI 
লূতের সম্পুদায় রাসূলগণকে অস্বীকার করেছিল, যখন ওদের ভাই লূত ওদেরকে বলল, 
তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল । সুতরাং তোমরা 
আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান 


চাই. না, আমার পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের কাছেই আছে । 'সৃষ্টির মধ্যে তোমরা 


তো কেবল পুরুষের সাথেই উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে যে 
স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। তোমরা তো সীমালংঘনকারী 


সম্পৃদায় ৷" ওরা বলল, ‘ হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে ।' 

লূত বলল, ‘আমি তোমাদের এ কাজকে ঘৃণা করি।' হে আমার প্রতিপালক! ‘আমাকে এবং 
আমার পরিবার-পরিজনকে, ওরা যা করে তা থেকে রক্ষা কর।' অতঃপর আমি তাকে এবং তার 
পরিবার-পরিজন সকলকে রক্ষা করলাম । এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া 
ব্যক্তিদের অন্তর্ভুক্ত । তারপর অপর সকলকে ধ্বংস করলাম ৷ তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ 
করেছিলাম, তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল, তাদের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট! 
এতে অবশ্যই নিদর্শন রয়েছে। কিন্তু ওদের অধিকাংশই মুমিন নয় । তোমার প্রতিপালক, তিনি 
তো পরাক্রমশালী, পরম দয়ালু । (২৬ ৪ ১৬০-১৭৫) . 

সূরা নামলে আল্লাহ বলেন $ j 


LADD LL A Ze AY AZALI LG dt LAIN NAAN 

STH IN RETA [0s | as LJG sis 

LA LL LL LAPIATL GHaL nda AL Ow APADLIalL td 
clus Li. > (EE Jiri) sdk 033 2 Bt dl 
LPL LGA? Nt ad Val As AZ ns ANNALS A 
SE Llanl au, L | l si Vlado 
৬৩ 2 rblrelL MEA PHA inp iG es 
Urey on RL TATA FTE / ASS 


স্মরণ কর, লূতের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনেশুনে কেন অশ্লীল কাজ 
করছ? তোমরা কি কাম-তৃপ্তির জন্যে নারীকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক অজ্ঞ 
সম্প্রদায় । উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে 
দাও। এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়। তারপর তাকে ও তার পরিবারবর্গকে 
উদ্ধার করলাম, তার স্ত্রী ব্যতীত; তাকে করেছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত । তাদের উপর 
ভয়ংকর বৃষ্টি বর্ষণ করেছিলাম; যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এই বর্ষণ ছিল 
কত মারাত্মক! (২৭ $ ৫৪-৫৮) 


সূরা আন্কাবূতে আল্লাহ বলেন £ | 
(Luo 4A LL lgf ARAL MANLC ade AL LL aD 
al Mil iis Gl | do pil [EE 
০%, Ire en 7 ro CL a Ro i 
In Bs Lodi Vi (APL rrndl ni) Calf 4 (ntl 
AMES ESTEE LSE ILA SIE Kl Soll) 
” / 


http://IslamiBoi.wordpress.com 


৩৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
) 

PLA / / Ln} 
ET HEE STOLE SEL Sl 
/- (Lt $ A ১ 

EE ed 
le = 2 np A ad ANAL 
A A COR Pad UAS ALL ‘ ‘ La? 
Ke fl IRS FSAES 

Ls ss > US 01 UG 227° 
td Ad NANA] 
ERC 

LAGOA LLU Ga AGLI P Ard Od Gar 
i TEEPE টু IEEE) 
LAA (A ALLL DALLA IIL alah add 
LPL IATA Lt OPO A uwlALG Lat ud (AD. 
ust ILS Ls stl NEA uw ঠা 


EEE ET BOER OE iE RE HN: 
করছ; যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরাই তো পুরুষে উপগত হচ্ছ। তোমরাই 
তো রাহাজানি করে থাক এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করে 
থাক ।' উত্তরে তার সশ্পৃদায় শুধু এই বলল, ‘আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি 
তুমি সত্যবাদী হও’ সে বলল, ‘হে আমার প্রতিপালক! বিপর্যয় সৃষ্টিকারী সশ্পুদায়ের বিরুদ্ধে 
আমাকে সাহায্য কর ৷’ যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদসহ ইবরাহীমের কাছে 
আসল, তারা বলেছিল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব । এর অধিবাসীরা 
তো জালিম ৷ ইবরাহীম বলল, এই জনপদে তো লূত রয়েছে। তারা বলল, ‘সেখানে কারা আছে 
তা আমরা ভাল জানি; আমরা তো লৃতকে ও তার পরিবার-পরিজনবর্গকে রক্ষা করবই; তার স্ত্রী 
ব্যতীত; সে তো পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত ৷' 

এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আসল, তখন তাদের জন্যে সে বিষণ্ন 
হয়ে পড়ল এবং নিজকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল । তারা বলল, ভয় করো না, দুঃখও 
করো না। আমরা তোমাকে ও তোমার পরিজনবর্গকে রক্ষা করব, তোমার স্ত্রী ব্যতীত; সে তো 
পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত । আমরা এই জনপদবাসীদের উপর আকাশ থেকে শাস্তি 
নাযিল করব, কারণ তারা পাপাচার করেছিল । আমি বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্যে এতে 
একটি স্পষ্ট নিদর্শন রেখেছি । (২৯ £ ২৮-৩৫) 


Pee AY 
Kl ALR (2! i aA PAA 
CLC AB OE Ce ESC id . 
& , ab 2b / ‘ A 
NTS b26l REG Ss 5 SVC EAT 
K fond. ৰ NE 
+ sli 


লৃতও ছিল রাসূলগণের একজন। আমি তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার 
করেছিলাম--এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল পেছনে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত । তারপর 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৭ 


অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম । তোমরা তো ওদের ধ্বংসাবশেষগুলো 
অতিক্ৰম করে থাক সকালে ও সন্ধ্যায়, ভ্রু কো যা অন্যান ক্র ক (৩৭ ৪ 
১৩৩-১৩৮) । 


সরা যারিয়াতে হযরত ইবরাহীম (আ)-এর মেহযান ও পরের সুসংবাদের ঘটনা উত্রেখ 
iol dae OD | 
Il nds th 


[4 ২ Lad 
VS SATE \ EE 
» {০ / AL nl 
ALA 


tt ALY E Ss Us SEL UA SEAL 


/ 
It LAL UA er! A RES MAE | Le 


ll 

ক্বরহীয বলল: EN TEE EE? EE OME EE ‘আমাদেরকে 
এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে। ওদের উপর নিক্ষেপ করার জন্যে মাটির 
শক্ত ঢেলা, যা সীমালংঘনকারীদের জন্যে চিহ্নিত, তোমার প্রতিপালকেৱ কাছ থেকে । সেখানে 
যে সব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম এবং সেখামে একটি পরিবার ব্যতীত 
কোন আত্মসমর্পণকারী আমি পাইনি.। যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে 
তাতে একটি নিদর্শন রেখেছি । (৫১ ৪ ৩১-৩৭) 
গাতত বল J 
Vln RA ee eg Af PAC Al? SL 
rf ltd EAA EEC 


/ 
| | LL Ao tn dr alll 


bর / 7 / VY y 


fl all alt A/S? L *» AAA 
CIOL i> UES NEE EEO 
EE ন ] 
FZ a2 COLL A HDLll 22 NATH 
A EEE Sis Lilie 59589 ae SA: DO ACE 


HE AL, 


RL bs Ip FL HENNA 1 

লূত সম্পৃদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে, আমি ওদের উপর পাঠিয়েছিলাম 
পাথরবাহী প্রচণ্ড ঝড় ৷ কিন্তু লূত পরিবারের উপর নয় । তাদেরকে আমি. উদ্ধার করেছিলাম 
রাতের শেষাংশে আমার বিশেষ অনুগ্রহস্বরূপ; যারা আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত 
করে থাকি । লূত ওদেরকে সতর্ক করেছিল আমার র শাস্তি সম্পর্কে; কিন্তু ওরা সতর্কবাণী 
সম্বন্ধে বিতণ্ডা শুরু করল । ওরা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল, তখন আমি 
ওদের লোপ করে দিলাম এবং আমি ৰললাম, ‘আস্বাদন কর, আমার শাস্তি এবং 
সতর্কধাণীর পরিণাম । ভোরে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল এবং আমি বললাম, 
আস্বাদন কর, আমার শাস্তি এবং সভর্কবাণীর পরিণাম ।’ আমি কুরআন সহজ করে দিয়েছি 
উপদেশ গ্রহণের জন্যে; অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? (৫৪ £ ৩৩-৪০) | 


0) a 


http://IslamiBoi.wordpress.com 


৩৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তাফসীর গ্রন্থে এ সব সূরার যথাস্থানে আমরা এই ঘটনার বিশদ আলোচনা করেছি । আল্লাহ 
হযরত লৃত (আঁ) ও তার সম্পৃদায় সম্পর্কে কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। আমরা 
ইতিপূর্বে কওমে নূহ, কওমে আদ ও কওমে ছামূদ-এর আলোচনায় সেসব উল্লেখ করেছি। 

এখন আমরা সে সব কথার .সার-সংক্ষেপ বর্ণনা করব, যা তাদের কর্মনীতি ও পরিণতি 
সম্পর্কে কুরআন, হাদীস ও ইতিহাসে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করি। 
তাহল, হযরত লূত (আ) তার সম্পৃদায়কে এক ও লা-শরীক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান 
জানান। সেইসব অশ্মীল কাজ করতে নিষেধ করেন যার উল্লেখ স্বয়ং আল্লাহ তাআলা 
করেছেন। কিন্তু একজন লোকও তার আহ্বানে সাড়া দেয়নি এবং তার উপর ঈমান আনেনি । 
নিষেধকৃত কর্ম থেকে কেউ বিরত থাকেনি । বরং তারা তাদের অবস্থার উপর অটল অবিচল 
হয়ে থাকে এবং নিজেদের ভ্রষ্টতা ও মূর্খতা থেকে বিরত থাকেনি। এমনকি তারা তাদের 
রাসূলকে তাদের সমাজ থেকে বহিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে । 


রাসূল যখন তাদেরকে উদ্দেশ করে উপদেশ দেন, তখন তারা বিবেক না খাটিয়ে এই এক 
উত্তরই দিতে থাকে যে, লূত পরিবারকে তোমরা তোমাদের-জনপদ থেকে বের করে দাও । 
কেননা,.তারা এমন মানুষ যারা পাক-পবিত্র সাজতে চায়। এ কথার মধ্য দিয়ে তারা লৃত 
পরিবারের নিন্দা করতে-গিয়ে তাদের চরম প্রশংসাই করেছে। আবার এটাকেই তারা বহিষ্কারের 
কারণ হিসেবে উল্লেখ করেছে। চরম শত্রুতা ও ঘৃণা থাকার কারণেই তারা লূতকে এ কথা বলার 
সুযোগ পেয়েছে কিন্তু আল্লাহ হযরত লূত (আ)-কে ও তাঁর পরিবারবর্গকে পবিত্র রাখলেন এবং 
সম্মানের সঙ্গে সেখান থেকে তাদেরকে বের করে আনলেন, তবে তাঁর স্ত্রীকে নয়। আর তার 
সম্পৃদায়ের সবাইকে আপন বাসভূমিতে চিরস্থায়ীভাবে থাকতে দিলেন। তবে সে থাকা ছিল 
PAL le SLA UO laa dala Las de de 
এবং তার পানি তিক্ত ও লবণাক্ত । 

তারা নবীকে এরূপ উত্তর তখনই দিয়েছে, যখন তিনি তাদেরকে জঘন্য পাপ ও চরম 
অশ্লীলতা যা ইতিপূর্বে বিশ্বের কোন লোক করেনি, তা থেকে নিবৃত্ত থাকতে বলেছেন। এ 
কারণেই তারা বিশ্ববাসীর জন্যে উদাহরণ ও শিক্ষাপ্রদ হয়ে রয়ে গিয়েছে। এ পাপকর্ম ছাড়াও 
তাৰা ছিনভাই, রাহাজানি করত, পথের সাথীদের সাথে বিশ্বাসঘাতকতা করত ৷ প্রকাশ্য 
মজলিসে বিভিন্ন রকম নির্লজ্জ কথা বলতো এবং লজ্জাজনক কাজে লিপ্ত হতো । যেমন সশব্দে 
বায়ু ত্যাগ করত । এতে কোন লজ্জা বোধ করত না। অনেক সময় বড় বড় জঘন্য কাজও 
করত । কোন উপদেশদানকারীর উপদেশ ও জ্ঞানী লোকের পরামর্শের প্রতি বিন্দুমাত্র ভ্রক্ষেপ 
করতো না। এ জাতীয় কাজের মাধ্যমে তারা চতুষ্পদ জন্তুর মত বরং তার চাইতেও অধম ও 
বিভ্রান্ত বলে পরিচয় দিত তারা তাদের বর্তমান কাজ থেকে বিরত থাকেনি, বিগত পাপ থেকে 
অনুশোচনা করেনি এবং ভবিষ্যতে আত্মসংশোধনের ইচ্ছাও করেনি । অতএব, আল্লাহ তাদেরকে 
শক্ত হাতে পাকড়াও করলেন তারা হযরত লূত (আ)-কে বলেছিল ঃ 

CERT PEO Gt) 

(তুমি সত্যবাদী হয়ে থাকলে আল্লাহর আযাব আমাদের জন্যে নিয়ে এস) অর্থাৎ নর্বী তাদের 

যে কঠিন আযাৰের ভয় দেখাচ্ছিলেন তারা সেই আযাব কামনা করছিল এবং ভয়াবহ শাস্তির 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৯ 


'আবেদন জানাচ্ছিল। এই সময় দয়াল নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান । 
তিনি বিশ্ব প্রভু ও রাসূলগণের ইলাহ্‌-এর নিকট অনাচারী সম্পদায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা 
করেন। ফলে নবীর মর্যাদা হানিতে আল্লাহর ক্রোধের উদ্রেক হয়, নবীর ক্রোধের জন্যে আল্লাহ্‌ 
ক্রোধাৰিত হন । নবীর প্রার্থনা কবুল করেন এবং তার প্রার্থিত বস্তু দান করেন। আপন দূত ও 
ফেরেশতাগণ্‌কে প্রেরণ করেন। তারা. আল্লাহর খলীল ইবরাহীম (আ)-এর কাছে আগমন 


করেন। তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দেন এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসেছেন 
সে বিষয়টিও তীকে জানান ৷ 


7 nPop ad 24d 


Lo Kaa EE NRE ET 


LEA Pe RB ALAC Ale Se 
ALS xt 
cli tly 


ONE 
এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। যাতে তাদের উপর শক্ত ঢেলা নিক্ষেপ করি, যা 
সীমালংঘনকারীদের শান্তি দেয়ার জন্যে আপনার প্রতিপালকের কাছে চিহ্নিত রয়েছে। 

আল্লাহ বলেন ৪ ll 


’ A a2 4 FS ৰ « 
5 CT Leg silt fo EL se I Ef, 
0 CL A aft ALY 


(/ C/A RATE 2 
bth bs 2 Edy Lats tet 


আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে আসল, তখন 
. তারা বলেছিল, আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব । কারণ এর অধিবাসীরা 
জালিম । ইবরাহীম বলল, এই জনপদে তো লৃতও আছে। তারা বলল, ওখানে কারা আছে সে 
সম্পর্কে আমরা ভালভাবে অবগত আছি। আমরা তাকে ও তার পরিবারবর্গকে অবশ্যই রক্ষা 
করব, তবে তার স্ত্রীকে নয়। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। (২৯ ৪ ৩৯) 

আল্লাহ্‌ বলেন ৪ - 
ER Le LEANING A PE I) 


LL ahatra LG TEE I 
ন রর I 2’ lie 553 ) ol 


CC AE TEE FC তখন সে লূতের প্রসঙ্গ নিয়ে 
আমার সাথে বিতর্ক করা আরম্ভ করল) কেননা, ইবরাহীম (আ) আশা করেছিলেন যে, তারা 
সবারাথ পাগ গরিহার করে ইচলামের দিকে পরত্যারতন করনে 


ৰক 


24 


“l LAAN 12 Le IAD 1A A PAA AA 
‘PHS lls sri SIE ety be os CL 


http://IslamiBoi.wordpress.com 


800 আল-বিদায়া ওয়ান নিহায়া 


(নিশ্চয়ই ইবরাহীম বড়ই ধৈর্যশীল, কোমল হৃদম্ন ও একনিষ্ঠ ইবাদতকারী । হে ইবরাহীম! এ 
জাতীয় কথাবার্তা থেকে বিরতঁ থাক । তোমার পালনকর্তার নির্দেশ এসে গেছে এবং তাদের 
উপর সে আষাব অবশ্যই পতিত হবে) । অর্থাৎ এ প্রসঙ্গ বাদ দিয়ে অম্য প্রসঙ্গে কথা বল। 
কেননা, তাদের ধ্বংস ও নির্মূল করার আদেশ চূড়ান্ত হয়ে গেছে। তোমার পালনকর্তার নির্দেশ 
এসে গেছে। অর্থাৎ এ ব্যাপারে নির্দেশ .দেওয়া হয়ে গেছে। তার এ নির্দেশ ও শাস্তি ফেরাবার ও 
প্রতিহত করার সাধ্য কারও নেই । এ নির্দেশ অপ্রতিরোধ্যভাবে আসবেই । (সূরা হুদ £ ৭৪-৭৫) 

সাঈদ ইব্ন জুবায়র, সুদ্দী, কাতাদা ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) উল্লেখ করেছেন যে, 
হযরত ইবরাহীম (আ) ফেরেশতাদেরকে বলেছিলেন £ আপনারা কি এমন কোন জনপদ ধ্বংস 
করবেন যেখানে তিনশ’ মুমিন রয়েছে? তারা বললেন, না । তিনি বললেন, যদি দুশ’ থাকে ? 
তারা বললেন না । ইবরাহীম বললেন, যদি চল্লিশ জন মুমিন থাকে? তারা বললেন না । তিনি 
বললেন, যদি চৌদ্দজন মুমিন থাকে? তারা বললেন তবুও না। ইব্‌ন ইসহাক লিখেছেন ৪ 
‘ইবরাহীম (আ) এ কথাও বলেছিলেন যে, যদি একজন মাত্র মুমিন থাকে তবে সেই জনপদ 
ধ্বংস করার ব্যাপারে আপনাদের মত কি? জবাবে তারা বললেন ঃ তবুও ধ্বংস করা হবেনা ।, 
তখন তিনি বললেন, সেখানে তো লূত রয়েছে। sol £4 {1/10 তারা বলল, 
‘সেখানে কে আছে তা আমাদের ভালভাবেই জানা আছে '' 

আহলি কিতাবদের বর্ণনায় এসেছে যে, ইবরাহীম (আ) বলেছিলেন; হে আল্লাহ! লূত 
সম্পৃদায়ের মধ্যে পঞ্চাশজন সৎকর্মশীল লোক থাকলেও কি আপনি তাদেরকে ধ্বংস করবেন? 
এভাবে উভয়ের কথোপকথন দশজন পর্যন্ত নেমে আসে ৷. আল্লাহ বলেন, তাদের মধ্যে দশজন 
সৎকর্মশীল লোক থাকলেও আমি তাদেরকে ধ্বংস করব না। 

আল্লাহর বাণী £ঃ 
EEL SE iL Ed EE RO 

5 lia 

আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল তখন তাদের আগমনে 
সে দুশ্চিন্তাগ্নস্ত হল এবং বলতে লাগল, আজ অত্যন্ত কঠিন দিন। (সূরা হুদ £ঃ ৭৭) 

মুফাস্সিরগণ বলেছেন । এই ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাঈল (আ), মীকাঈল (আ) 
ও ইসরাফীল (আ) ৷ তীরা ইবরাহীম (আ)-এর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং সাদ্দুম 
শহরে এসে উপস্থিত হন। লূত (আ)-এর সম্পৃদায়ের পরীক্ষাস্বরূপ এবং তাদের শাস্তিযোগ্য 
হওয়ার চূড়ান্ত প্রমাণস্বরূপ তীরা সুদর্শন তরুণ বেশে হাযির হন । হযরত লূত (আ)-এর বাড়িতে 
তারা অতিথি হিসাবে ওঠেন। তখন ছিল সূর্য ডোবার সময় । হযরত লূত (আ) তাদের দেখে 
ভীত হলেন মনে মনে ভাবলেন, যদি তিনি আতিথ্য প্রদান না করেন, তবে অন্য কেউ তা 
করবে । তিনি তাদেরকে মানুষই.ভাবলেন ৷ দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল । তিনি বললেন, আজ 
একটা বড় কঠিন দিন । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 80০১ 


ইব্‌ন আব্বাস (রা) সূত্রে মুজাহিদ, কাতাদা ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) হযরত লূত 
(আ)-এর এ কঠিন পরীক্ষার বর্ণনা দিয়েছেন। হযরত লূত (আ) অন্যান্য সময়ে তার 
সম্পৃদায়কে নিজের মেহমানদের কাছে ঘেঁষতে নিষেধ করতেন ৷ এ কারণে তারা লূত (আ)-এর 
উপর শর্ত আরোপ করেছিল যে, তিনি নিজের বাড়িতে কাউকে মেহমান হিসেবে রাখবেন না। 
কিন্তু সেদিন তিনি এমন লোকদেরকেই মেহমানরূপে দেখতে পেলেন যাদেরকে সরিয়ে দেয়ার 
উপায়ও ছিল না। 

কাতাদা (র) বলেন, হযরত লূত (আ) নিজের ক্ষেতে কাজ করছিলেন, এমন সময় 
মেহমানগণ তার কাছে উপস্থিত হন এবং তার বাড়িতে মেহমান হওয়ার আবেদন জানান ৷ তিনি 
- তা প্রত্যাখ্যান করতে লজ্জাবোধ করেন এবং সেখান থেকে তীদেরকে সাথে নিয়ে রওয়ানা হন 
এবং তাদের আগে আগে হাটতে থাকেন। তাদের সাথে তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে 
থাকেন, যাতে তারা এ জনপদ ত্যাগ করে অন্যত্র চলে যান। হযরত লূত (আ) তাদেরকে 
বললেন, হে ভাইয়েরা! এই জনপদের লোকের চেয়ে নিকৃষ্ট ও দুশ্চরিত্র লোক ধরাপৃষ্ঠে আর 
আছে কিনা আমার.জানা নেই । কিছুদূর অগ্রসর হয়ে তিনি আবার এ কথা উল্লেখ করেন। 
এভাবে চারবার তাদেরকে কথাটি বলেন ৷ কাতাদা (র) বলেন, ফেরেশতাগণ এ ব্যাপারে আদিষ্ট 
ছিলেন যে, যতক্ষণ নবী তার সম্প্রদায়ের বিরুদ্ধে সাক্ষ্য না দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা যেন 
তাদেরকে ধ্বংস না করেন। 

সুদ্দী (র) বলেন, ফেরেশতাগণ ইবরাহীম (আ)-এর কাছ থেকে বিদায় নিয়ে লূতের 
সম্পুদায়ের উদ্দেশে রওয়ানা হন। দুপুর বেলা তীরা সেখানে পৌছেন। সাদ্দূম নদীর তীরে 
উপস্থিত হলে হযরত লূত (আ)-এর এক মেয়ের সাথে তাদের সাক্ষাৎ হয়। বাড়িতে পানি 
নেয়ার জন্যে সে এখানে এসেছিল । লূত (আ)-এর ছিলেন দুই কন্যা । বড়জনের নাম রায়ছা 
এবং ছোট জনের নাম যা'‘রাতা ৷ মেয়েটিকে তারা বললেন 8 ওহে! এখানে মেহমান হওয়া যায় 
এমন কারও বাড়ি আছে কি? মেয়েটি বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন । আমি ফিরে না 
আসা পর্যন্ত জনপদে প্রবেশ করবেন না। নিজের সম্প্রদায়ের ব্যাপারে মেয়েটির অন্তরে 
লোকগুলোর প্রতি করুণার উদ্রেক হয়। বাড়ি এসে মেয়েটি পিতাকে সম্বোধন করে বললেন £৪ 
পিতা নগর তোরণে কয়েকজন তরুণ আপনার অপেক্ষায় আছেন। তাদের মত সুদর্শন লোক 
আমি কখনও দেখিনি । আপনার সম্পৃদায়ের লোকেরা তাদেরকে না লাঞ্ছিত করে! ইতিপূর্বে 
সম্প্রদায়ের লোকজন হযরত লূত (আ)-কে কোন পুরুষ লোককে মেহমান রাখতে নিষেধ করে 
দিয়েছিল । যা হোক, হযরত লূত (আ) তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজের 
পরিবারবর্গের লোকজন ছাড়া আর কেউ বিষয়টি জানতে পারেনি। কিন্তু লূতের স্ত্রী বাড়ি থেকে 
বের হয়ে জনপদের লোকদের কাছে খবরটি পৌছিয়ে দেয়। সে জানিয়ে দেয় যে, লূতের 
বাড়িতে এমন কতিপয় সুশ্রী তরুণ এসেছে যাদের ন্যায় সুন্দর লোক আর হয় না। তখন 
লোকজন খুশীতে লূত (আ)-এর বাড়ির দিকে ছুটে আসে । 

আল্লাহর বাণী ৪ . 0 SALAS AE bans 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫১ 


http://IslamiBoi.wordpress.com 


৪০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(ইতিপূর্বে তারা বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত ছিল) অর্থাৎ বহু বড় বড় গুনাহর সাথে এই 
তা বাং জা তা রেয়ে যেে। 


AL POLLS A AZ / 


24 Fb ia A Ln 950 0334 IG 
লূত বলল, হে আমার সম্পুদায়! এই যে আমার কন্যারা আছে যারা তোমাদের জন্যে 
পবিত্ৰতম । 

এ কথা৷ দ্বারা হযরত লূত (আ) তীর ধর্মীয় ও দীনী কন্যাদের অর্থাৎ তাদের স্ত্রীদের প্রতি 
ইংগিত করেছেন। কেননা, নবীগণ তাদের উন্মতের জন্যে পিতৃতুল্য। হাদীস ও কুরআনে 
এরূপই বলা হয়েছে। 

192 Cp 7 4(/n 


আল্লাহ বলেন £. ATT CR BE NES 
নবী মুমিনদের জন্যে তাদের নিজেদের চাইতেও খঘনিষ্ঠতর আর তাঁর স্ত্রীগণ মু’মিনদের 

মা। (৩৩ £ ৬) । কোন কোন সাহাবা ও প্রাচীন আলিমগণের মতে নবী মু'মিনদের পিতা । 
i OEM 


< NES UA 764d {ALAS {att 
ah ee aLAL A 


যে স্ত্রীকুল সৃষ্টি করেছেন তাদেরকে পরিত্যাগ করছ; বরং তোমরা এক সীমালংঘনকারী 
সম্পদায় । (২৬ $ ১৬৫) 

মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়র, রাবী ইব্‌ন আনাস, কাতাদা্‌, সুদ্দী ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
(র) আয়াতের উক্তরূপ ব্যাখ্যা করেছেন এবং এ ব্যাখ্যাই সঠিক ৷ দ্বিতীয় মতটি অর্থাৎ তার 
নিজের কন্যাগণ হওয়া ভুল । এটা আহলি কিতাবদের থেকে গৃহীত এবং তাদের কিতাবে অনেক 
বিকৃতি ঘটেছে। তাদের আর একটি ভুল উক্তি এই যে, ফেরেশতারা সংখ্যায় ছিলেন দুইজন 
এবং রাত্রে তারা লূত (আ)-এর বাড়িতে খাওয়া-দাওয়া করেন। এছাড়া আহলি কিতাবগণ এই 
ঘটনাকে কেন্দ্র করে অনেক অদ্ভুত মিথ্যা উপাখ্যান সৃষ্টি করেছে৷ 

আল্লাহর বাণী ৪ i 

A tA A Kt AA 20d 

Le (CECT Sila th 5452S J 9 dil SL . 

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে 
হেয় কর না। তোমাদের মধ্যে কি কোন ভাল মানুষ নেই? (১১ ৪ ৭৮) 

এ আয়াতে হযরত লূত (আ) নিজ জ্বাতিকে অশ্লীল কাজ থেকে বারণ করেছেন। এর 
মাধ্যমে তিনি এ কথারও সাক্ষ্য দিচ্ছেন যে, তাদের সমাজের একজন লোকও সুস্থ রুচির বা 
ভাল স্বভাবের ছিল না; বরং সমাজের সমস্ত লোকই ছিল নির্বোধ, জঘন্য পাপাসক্ত ও নিরেট 
কাফির । ফেরেশতাগণও এটাই চাচ্ছিলেন যে, সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করার পূর্বেই নবীর 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৩ 


কাছ থেকে তাদের সম্পর্কে তারা কিছু শুনবেন । কিন্তু সম্প্রদায়ের অভিশপ্ত লোকেরা নবীর উত্তম 
ll a ts 
LB30ald JAE ATC 


Ee Et a AE iE + A oe ENERO BREE © 
আপনি এও জানেন যে, আমরা কি চাচ্ছি। (১১ ৪ ৭৯) 


তারা বলছে, হে লূত! আপনি অবগত আছেন যে, স্ত্রীদের প্রতি আমাদের কোন আকর্ষণ 
নেই । আমাদের উদ্দেশ্য কি, তা আপনি ভাল করেই জানেন। নবীকে উদ্দেশ করে তারা এরূপ 
কুৎসিৎ ভাষা ব্যবহার করতে আল্লাহকে UL A এ কারণে 
হযরত লূত (আ) বলেছিলেন ঃ . ALE L8G AL Sl BE 

BEM HUA ED EE CC GER 
শক্তিশালী আশ্রয় । (১১ ৪ ৮০) 


অর্থাৎ তিনি কামনা করেছিলেন সম্পৃদ্দায়কে প্রতিরোধ করার ক্ষমতা যদি হযরত লূতের 
থাকত, অথবা তাকে সাহায্যকারী ধনবল বা জনবল যদি থাকত তা হলে তাদের অন্যায় দাবির 
উপযুক্ত শাস্তি তিনি দিতে পারতেন। 


যুহরী (র) আবু হুরায়রা (রা) সূত্রে মারফুরূপে হাদীস বর্ণনা করেছেন । রাসূলুল্লাহ (সা) 
বলেছেন £ সন্দেহ প্রকাশের ব্যাপারে আমরা ইবরাহীম (আ)-এর চাইতে বেশি হকদার । আল্লাহ্‌ 
লূত (আ)-এর উপর রহম করুন । কেননা, তিনি শক্তিশালী অবলম্বনের আশ্রয় প্রার্থনা 
করেছিলেন। আমি যদি সেই দীর্ঘকাল জেলখানায় অবস্থান করতাম যেমনি ইউসুফ (আ) 
করেছিলেন তবে আমি অবশ্যই আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম । এ হাদীস আবুয যিনাদ ভিন্ন 
সূত্রেও বর্ণনা করেছেন এবং মুহাম্মদ ইব্‌ন আমর (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন,- 
আল্লাহ লূত (আ)-এর উপর রহমত বর্ষণ করুন। কেননা, তিনি শক্তিশালী অবলম্বন অর্থাৎ 
আল্লাহর নিকট আশ্রয় কামনা করেছিলেন। এরপর থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন 
tT ST TT 


ea 4 A ৰ A A 

TU. Jed SEU yf EDR. TO td a 
NAA “11 YA se AD EEA 
JG lt lle Hpi 3 |G. ION IS 
KSEE IA 
নগরবাসীরা উল্লসিত হয়ে উপস্থিত হলো। সে বলল, ওরা আমার মেহমান, সুতরাং তোমরা 
আমাকে বে-ইজ্জত করো না আল্লাহ্‌কে ভয় কর এবং আমাকে হেয় করো না । তারা বলল, হে 
লূত! আমরা কি ‘তোমাকে দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে নিষেধ করিনি? লূত বলল, 

তোমাদের একান্তই যদি কিছু করতে হয় তাহলে আমার এই কন্যাগণ রয়েছে। (১৫ ৪ ৬৭) 
হযরত লূত (আ) সম্পৃদায়ের লোকজনকে তাদের স্ত্রীদের কাছে যেতে আদেশ দেন এবং 
তাদের কু-অভ্যাসের উপর অবিচল থাকার মন্দ পরিণতির কথা জানিয়ে দেন যা অচিরেই তাদের 


http://IslamiBoi.wordpress.com 


808 আল-বিদায়া ওয়ান নিহায়া 


উপর পতিত হবে। কিন্তু কোন কিছুতেই তারা নিবৃত্ত হল না। বরং নবী যতই তাদেরকে 
উপদেশ দেন, তারা ততই উত্তেজিত হয়ে মেহমানদের কাছে পৌছার চেষ্টা করে। কিন্তু রাতের 
শেষে তকদীর তাদেরকে কোথায় পৌছিয়ে দেবে তা তাদের আদৌ জানা ছিল না। এ কারণেই 
ile Hi As ME SE 


SRUEALGEGe La (১৫৫ ২) 
আল্লাহর বাণী ৪ 


nt n/t 2n8/ xd 20 Kh afL AERA 


inte bg Lil EO OE SI EE 


aE 
GULLS abr AAA 29, AL ALAS LOA doar dd 
lie Leite Uy 53 AL 1G | Lu abt 
RE 
/ 


লূত ওদেরকে আমার কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল । কিন্তু ওরা সতর্কবাণী সম্বন্ধে 
বিতণ্ডা শুরু করল । তারা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল । তখন আমি 
ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম, আস্বাদন কর আমার শাস্তি ও 
সতর্কবাণীর পরিণাম । প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল । (৫৪ £ ৩৬-৩৮) 


মুফাস্সির ও অন্যান্য আলিম বলেছেন, হযরত লূত (আ) তার সম্পৃদায়কে তার ঘরে 
প্রবেশ করতে নিষেধ করেন এবং তাদেরকে বাধা দেন। ঘরের দরজা বন্ধ ছিল। তারা তা খুলে 
ভিতরে প্রবেশ করতে উদ্যত হলো । আর হযরত লূত (আ) দরজার বাইরে থেকে তাদেরকে 
উপদেশ দিতে এবং ভিতরে যেতে বারণ করতে থাকেন । উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে 
থাকে। অবস্থা যখন সঙ্গীন হয়ে আসল এবং ঘটনা লূত (আ)-এর নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার 
উপক্রম হল; তখন তিনি বললেন, তোমাদের প্রতিহত করার শক্তি যদি আমার থাকত অথবা 
কোন শক্তিশালী অবলম্বনের আশ্রয় নিতে পারতাম তবে তোমাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান 
. করতাম । এ সময় ফেরেশতাগণ বললেন, . Ls EG 6 NE 
“হে লূত! আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা ৷ ওরা কখনই তোমার কাছে পৌছতে 
পারবে না।” (১১৪৮১) 

মুফাস্সিরগণ উল্লেখ করেন, জিবরাঈল (আ) ঘর থেকে বেরিয়ে তাদের সন্মুখে আসেন 
এবং নিজ ডানার এক প্রান্ত দ্বারা হালকাভাবে তাদের চেহারায় আঘাত করেন। ফলে তাদের 
দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়। কেউ কেউ বলেছেন, তাদের চোখ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। 
এমনকি চেহারায় চোখের কোন চিহ্নই অবশিষ্ট রইলো না। তারপর তারা দেয়াল হাতড়িয়ে 
কোন মতে সেখান থেকে ফিরে যায়। আল্লাহর নবী লূত (আ)-কে ধমক দিতে দিতে বলতে 
থাকে-_ কাল সকালে আমাদের ও তার মধ্যে বোঝাপড়া হবে। 


o 
[-) 


nd, Lf, RATAN ARTY 
% LI BIS EIS A Cbs Gs 


AY RANA 
in hes oA il 


A ঢ় fl a‘ A 
(2A ‘ A) ULE) nd mw 
eS Llc $< 


AY 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 80০৫ 


ওরা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল । তখন আমি তাদের দৃষ্টিশক্তি 
লোপ করে দিলাম এবং আমি বললাম £ এখন আমার শাস্তি ও সতর্ক বাণীর পরিণাম আস্বাদন 
কর । প্রত্যুষে বিরামহীন শাস্তি ও তাদের উপর, আঘাত হানল। (৫৪ £ ৩৭-৩৮) 


ফেরেশতাগণ হযরত লূত (আ)-এর কাছে দুটি প্রস্তাব পেশ করেন (১) পরিবার-পরিজন 
নিয়ে রাতের শেষে রওয়ানা হয়ে যাবেন (২) কেউ পেছনের দিকে ফিরে তাকাবেন না । অর্থাৎ 
সম্প্রদায়ের উপর যখন আযাব পতিত হবে এবং আযাবের শব্দ শোনা যাবে তখন কেউ যেন 
পশ্চাতে ফিরে না তাকায় । ফেরেশতাগণ আরও জানান যে, তিনি যেন সকলের পেছনে থেকে 
সবাইকে পরিচালনা করেন। ৩5,4! ১ | এই বাক্যাংশের দু'টি অর্থ হতে পারে (১) যাওয়ার 
সময় তোমার স্ত্রীকে সাথে নেবে না । এ অবস্থায় ১1,5! এর উপর যবর দিয়ে পড়তে হবে 
এবং ৬ ০১১ থেকে সে ব্যতিক্রম হবে। (২) যাওয়ার পথে দলের কেউ পেছনের 
দিকে তাকাবে না কিন্তু কেবল তোমার স্ত্রীই এ নির্দেশ অমান্য করে পেছনের দিকে তাকাবে; 
ফলে সম্পৃদায়ের উপর যে আযাব আসবে এ আযাবে সেও গ্রেফতার হবে। এ অবস্থায় ১! 
Grd 18d 
4৯ ৩,১75 3 ১থেকে মুস্ৃতাস্না (ব্যতিক্ৰম) হবে। পেশ যুক্ত পাঠ (4514!) এ অৰ্থকে 
সমর্থন করে। কিন্তু প্রথম অর্থই অধিকতর স্পষ্ট । 

সুহায়লী বলেন, লূত (আ)-এর স্ত্রীর নাম ওয়ালিহা এবং নুহ (আ)-এর স্ত্রীর নাম ওয়ালিগা ৷ 
আগন্তুক ফেরেশতাগণ এসব বিদ্রোহী পাপিষ্ঠ, সীমালংঘনকারী নির্বোধ অভিশপ্ত সম্পৃদায়কে 
ধ্বংস করা হবে এ সুসংবাদ লূত (আ)-কে শোনান, যারা পরবর্তী যুগের লোকদের জন্যে দৃষ্টান্ত 
Lia UG {OPA Il PAD IE al 

আল্লাহর বাণী ঃ 8 EA ou SI 0] 

তাদের প্রতিশ্রুত সময় প্রভাত কাল । আর প্রভাত কাল খুব নিকটে নয় কি? 

হযরত লূত (আ) নিজ পরিবারবর্গ নিয়ে বের হয়ে আসেন । পরিবারবর্গ বলতে তার দুটি 
কন্যাই মাত্র ছিল। সম্পৃদায়ের অন্য কোন একটি লোকও তার সাথে আসেনি । কেউ কেউ 
বলেছেন, তার স্ত্রীও একই সাথে বের হয়েছিল কিন্তু সঠিক খবর আল্লাহই ভাল জানেন তারা 
যখন সে এলাকা অতিক্রম করে চলে আসেন এবং সুর্য উদিত হয়, তখন আল্লাহর অলংঘনীয় 
নির্দেশ ও অপ্রতিরোধ্য আযাব তাদের উপর নেমে আসে। আহলি কিতাবদের মতে, 
ফেরেশতাগণ হযরত লূত (আ)-কে তথায় অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় উঠতে বলেন । কিন্তু 
হযরত লূত (আ)-এর নিকট তা অত্যন্ত দুঃসাধ্য ঠেকে তাই তিনি নিকটবর্তী কোন গ্রামে চলে 
যাওয়ার প্রস্তাব দেন। ফেরেশতাগণ বললেন, তাই করুন । গ্রামে পৌছে সেখানে স্থিত হওয়া 
পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং তারপরই আমরা আযাব অবতীর্ণ করব । আহলি কিতাবগণ 
বলেন, সে মতে হযরত লূত (আ) পওরযাগর নামক একটি ক্ষুদ্র গ্রামে চলে যান এবং 
সূর্যোদয়ের সাথে সাথে তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। 

আল্লাহ তা'আলা বলেন ঃ 
hp KA Laladlt ddl LAr AE A 


‘ REE EES PE {2A AAA 
0 00 EY et FA: OE 2 


{ 


NLA HES | Cs 
SES RET TE OR CFR FD FEO ERE Ee Fe A Et 


http://IslamiBoi.wordpress.com 


৪০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর যখন আমার আদেশ আসল তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং ওদের 
উপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর, কংকর যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল । এটি 
জালিমদের থেকে দূরে নয়। (১১৪ ৮২) 

মুফাসসিরগণ বলেন, হযরত জিবরাঈল (আ) আপন ডানার এক প্রান্ত দিয়ে লূত 
সম্পৃদায়ের আবাসভূমি গভীর নিচু থেকে উপড়িয়ে নেন। মোট সাতটি নগরে তারা বসবাস 
করত, কারও মতে তাদের সংখ্যা চারশ’, কারও মতে চার হাজার ! সে এলাকার সমস্ত মানুষ, 
জীব-জতু, ঘরবাড়ি ও ধন-সম্পদ যা কিছু ছিল সবকিছুসহ উঠিয়ে নেয়া হয়। উপরে আকাশের 
সীমানা পর্যন্ত উত্তোলন করা হয়। আসমানের এত কাছে নিয়ে যাওয়া হয় যে, সেখানকার 
ফেরেশতাগণ মোরগের ডাক ও কুকুরের ঘেউ ঘেউ_আওয়াজ পর্যন্ত শুনতে পান। তারপর 
সেখান থেকে উল্টিয়ে নিচে নিক্ষেপ করা হয । মুজাহিদ (র) বলেন, সর্বপ্রথম যা নিচে এসে 
পতিত হয় তা হল তাদের উঁচু অগ্টালিকাসমূহ। 3 lr Hee Cll 
(তাদের উপর পাথর কঙ্কর বর্ষণ করলাম) ফার্সী শব্দ, একে আরবীকরণ করা হয়েছে। 
অর্থঃ SRE EE SE UE 
যা তাদের উপর আসতে থাকে৷ 14+ অর্থ চিহ্নিত । প্রতিটি পাথরের গায়ে সেই ব্যক্তির 
নযা জগা তর গার চারা গ ত গা ভন নিহত কা জেল অযাহ বাল 

bil {০ {5% (তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত যা 
বল নিল দিত) 


আল্লাহর বাণী ৪ COA Gh Ul Ve igale GIRS 
তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম ৷ যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল 
জের জড় বট ক্তয ৭ গত (২৬ ৪ ১৭৩) 


Dt pal (LL rag 


আল্লাহর বাণীঃ . £৬ BL sal SY 

উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। তারপর তা আচ্ছন্ন করে ফেলল কী 
সর্ব্বাসী শান্তি! (৫৩ ৪ ৫৩) 

অর্থাৎ আল্লাহ সেই জনপদের ভূখণ্ডকে উপরে তুলে নিচের অংশকে উপরে ও উপরের 

শকে নিচে করে উল্টিয়ে দেন। তারপর শক্ত পাথর-কংকর বর্ষণ করেন অবিরামভাবে-- যা 
তাদের সবাইকে ছেয়ে ফেলে ৷ প্রতিটি পাথরের উপর সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। এ 
পাথরগুলো এ জনপদে উপস্থিত সকলের উপর পতিত হয়। অনুরূপ যারা তখন সেখানে 
অনুপস্থিত ছিল অর্থাৎ মুসাফির, পথিক ও দূরে অবস্থানকারী সকলের উপরই তা পতিত হয় । 
কথিত আছে যে, হযরত লূত (আ)-এর স্ত্রী তার সম্পৃদায়ের লোকদের সাথে থেকে যায়। অপর 
মতে বলা হয়েছে যে, সে তার স্বামী ও দুই কন্যার সাথে বেরিয়ে যায় কিন্তু যখন সে আযাব ও 
শহর ধ্বংস হওয়ার শব্দ শুনতে পায়, তখন সে পেছনে সম্পৃদায়ের দিকে ফিরে তাকায় এবং 
আগের পরের আল্লাহ্র সকল নির্দেশ অমান্য করে। ‘হায় আমার সম্পৃদায়’! বলে সে বিলাপ 
করতে থাকে। তখন উপর থেকে একটি পাথর এসে তার মাথায় পড়ে এবং তাকে চূর্ণ-বিচূর্ণ 
করে ফেলে । এভাবে সে নিজ সম্পুদায়ের ভাগ্যের সাথে একীভূত হয়ে যায়। কারণ, সে ছিল 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৭ 


তার সম্পৃদায়ের ধর্মে বিশ্বাসী । তাদের সংবাদ সরবরাহকারিণী; হযরত লূত (আ)-এর বাড়িতে 
LE OE BLE AL to 


C 
ANA Ad XA HEA NUE J 
aad A284 782 al 


Ll his CAL CY CALS tL Us ox pase 
oa ES sf 
আল্লাহ কাফিরদের জন্যে নূহ ও লুতের স্ত্রীকে দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার 
বান্দাগণের মধ্যে দু'জন সৎকর্মপরায়ণ বান্দার অধীন ৷ কিন্তু ওরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা 
করেছিল। ফলে, নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে কিছুমাত্র রক্ষা করতে পারল 
না। তাই ওদেরকে বলা হল, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও ওতে প্রবেশ কর । 
(৬৬ 8 ১০) 
অর্থাৎ তারা নবীদের সাথে দীনের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেছিল, নবীর দীন গ্রহণ 
করেনি । এখানে এ অর্থ কিছুতেই নেয়া যাবে না যে, তারা প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনভাবে 
অশ্লীল কাজে জড়িত ছিল। কেননা, আল্লাহ কোন ব্যভিচারিণীকে কোন নবীর স্ত্রী হিসেবে 
নির্ধারণ করেননি । হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ অন্যান্য প্রাচীন ও পরবর্তকালের ইমাম ও 
মুফাস্সিরগণ এ কথাই বলেছেন। তারা বলেছেন, কোন নবীর কোন স্ত্রী কখনও ব্যভিচার 
করেননি ৷ যারা এর বিপরীত মত ব্যক্ত করেছেন, তারা বিরাট ভুল করেছেন। ‘ইফ্‌কের' ঘটনায় 
কতিপয় ব্যক্তি হযরত আয়েশা (রা)-এর প্রতি অপবাদ দিলে আল্লাহ্‌ তা'আলা আয়েশা (রা)-এর 
পবিত্রতা ঘোষণা করে যে আয়াত নাযিল করেন, তাতে এসব মু'মিন লোকদেরকে কঠোরভাবে 
তকে! আনত বাঃ 


9: NA ALY 2 OE 4 MAA 

Hs tl Ll eC SHG ELA Cp) 
Lil 292 / {an wed 

El ee: ৰব 515 [ Cut dn EAE ET ‘ LEE ’ 


Ga al COAL MLE 


Lit fa RO EAR SS SE LIS 
ETE "2000 HR SUE HM NIMES UE ONE THECD 
কোন জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা একে তুচ্ছজ্ঞান করছিলে যদিও আল্লাহর কাছে 
এটা ছিল গুরুতর এবং তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না--- এ বিষয়ে বলাবলি 
করা আমাদের উচিত নয়। আল্লাহ পবিত্র মহান । এতো এক গুরুতর অপবাদ । (২৪ ৪ ১৫-১৬) 
অর্থাৎ হে আল্লাহ! আপনার নবীর স্ত্রী এ দোষে জড়িত হবে এ থেকে আপনি পবিত্র । 
আল্লাহ বাণী ৪. ১১২! ০/০ 541U| (০ (০8 "49 (আর এটা জালিমদের থেকে বেশি 
দুরে মর) অর্থ এই শাত্তি বেশি দূরে নয় সেইসব লোকদের, থেকে মারা ঘৃত (আর 
সম্পুদায়ের ন্যায় কুকর্মে লিপ্ত হবে। এই কারণে কোন কোন আলিম বলেছেন, পুরুষের সাথে 
সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে 'রজম’ বা পাথর নিক্ষেপে হত্যা করা হবে, চাই সে বিবাহিত হোক 
কিংবা অবিবাহিত ৷ ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইব্‌ন হাম্বল (র) প্রমুখ ইমাম এই মত পোষণ 


http://IslamiBoi.wordpress.com 


8০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেন। তারা বর্ণিত সেই.হাদীস থেকেও দলীল গ্রহণ করেছেন যা ইৰ্ন আব্বাস (রা) কর্তৃক 
মুসনাদে আহমদে ও সুনান গ্ৰন্থসমূহে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা) বলেছেন, এমন কোন 
লোক যদি তোমরা পাও, যে লূত (আ)-এর সম্পৃদায়ের অনুরূপ পাপ কাজে লিপ্ত, তখন সংশ্লিষ্ট 
উভয় ব্যক্তিকেই হত্যা কর। ইমাম আবু হানীফা (র) বলেন, পুরুষের সাথে সমকামীকে 
পাহাড়ের উপর থেকে নীচে ফেলে দিয়ে তার উপর পাথর নিক্ষেপ করতে হবে; যেভাবে লূতের 
সকত তা করাকে যা তোদের লজ থিরোড যত গং করছ 


i POPE CLOT) {2 4 (এটা জালিমদের থেকে বেশি দূরে নয়) আল্লাহ 
তা'আলা লূত (আ)-এর সম্প্রদায়ের গোটা এলাকাকে একটি দুর্গন্ধময় সমুদ্রে পরিণত করেন। ওঁ 
সমুদ্রের পানি ও সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী । এভাবে স্মরণীয় 
বিধ্বস্ত এলাকাটি পরবর্তীকালের সেইসব মানুষের জন্যে শিক্ষণীয় ও উপদেশ গ্রহণের বস্তুতে 
পরিণত হয়েছে, যারা আল্লাহর অবাধ্য হয়, রাসূলের বিকরুদ্ধাচরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে 
ও আপন মনিবের নাফরমানী করে। এ ঘটনা সে বিষয়েও প্রমাণ বহন করে যে, আল্লাহ তার 
মুমিন বান্দাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং তাদেরকে অন্ধকার থেকে বের করে 
আলোর দিকে নিয়ে আসেন । আল্লাহর বাণী ঃ 
By HU UIE Stns SEE BE Cl AN nd 
5) 
নিশ্চয় তাতে আছে নিদৰ্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক 
তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । (২৬ $ ৮-৯) 
আল্লাহর বাণী ৪ 
AOD Ladd Ee (byt EAA 2 SLLAS 
Lot 1 AE EES UE DEE 
HE a 1 A plik Uy ELA 


/ v 
ad (lS: ahd 72 J A se ) Jr 5 


ll 
A 


ER i OR pe 

তারপর সূর্যোদয়ের সময়ে এক মহানাদ তাদেরকে আঘাত করল এবং আমি জনপদকে 
উল্টিয়ে উপর-নীচ করে দিলাম এবং তাদের উপর পাথর-কংকর বর্ষণ করলাম । অবশ্যই এতে 
নির্দশন রয়েছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিবর্গের জন্যে । লোক চলাচলের পথের পাশে তা 


এখনও বিদ্যমান । এতে অবশ্যই রয়েছে মু‘মিনদের জন্যে নির্দশন ৷ (১৫ ঃ ৭৩-৭৭) 
RG বলা হয় সেসব লোকদেরকে যারা দূরদৃষ্টিসম্পন্ন হয়ে থাকে৷ এখানে 


UN Ta PSIG, এ জনপদটি ও তার বাসিন্দারা আৱাদ হওয়া সত্ত্বেও 
কিভাবে আল্লাহ্‌ তা ধ্বংস ও বিধ্বস্ত করে দিলেন। তিরমিযী ইত্যাদি কিতাবে মারফু* হাদীস 


বৰ্ণিত হয়েছে যে, রাসূল (সা) বলেছেন ৪ 


http://IslamiBoi.wordpress.com 
LY 


আল-বিদায়া ওয়ান নিহায়া | 80০৯ 


(Ul os Es Gl idl Ll 3 15351) মুমিনের দৃূরদৃষ্টিকে তোমরা 
সমীহ করবে, কেননা সে আল্লাহ্রদত্ত নূরের সাহায্যে দেখতে পায়। একথা বলে রাসুল (সা) 


{#4 


নিমোক্ত আয়াত তিলাওয়াত করেন ঃ *,* hall 09 4115 4৯%, (দূরদৃষ্টিসম্পন 
মুমিনদের জন্যে এতে নিদর্শন রয়েছে)। আক্মাহর বানী ৪ +154 )4/.,1 (£3 (পথের 
পাশে তা' এখনও বিদ্যমান) অর্থাৎ যাতায়াতের চালু পথে এ জনপদের ধ্বুংসাবশেষ এখনও 
বিদ্যমান রয়েছে। যেমন অপর আয়াতে বলা হয়েছে ৪ 


Ct Sf fn BS andy a ele 5532 244d i (তোমরা তো 


তাদের ধ্বংসাবশেষগুলো সকাল-সন্ধ্যায় “অতিক্ৰম করে থাক । তবুও তি তোৰা অনু 


bi Ce ১৩৭-৩৮) । অপর আয়াতে আল্লাহ বলেন $ 
Lat ap alo ALIY ESERAN 


SSS pal 4০4 ৯55,541 7 বোধশক্তিসম্পন্ন সম্প্ৰদায়ের জন্যে আমি 
এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। (২৯ ৪ ৩৫) 


IE ক 
tl nyt AEA 


tng pd A rd AE 


PONTE Ul LS + lal 

GT HERA es PeUeT HEN EE 
ব্যতীত আর কোন মুসলিম গৃহ আমি পাইনি । যারা ম্মস্তুদ শাস্তিকে ভয় করে আমি তাদের 
জন্যে এর মধ্যে একটি নির্দশন রেখেছি । (৫১ £৪ ৩৫-৩৭) 

অর্থাৎ লূত (আ)-এর সম্প্রদায়ের জনপদটিকে আমি শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্যে রেখে 
দিয়েছি সেইসব লোকের জন্যে যারা আখিরাতের আযাবকে ভয় করে। না দেখেই আল্লাহকে 
ভয় করে, মহান প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীত-সন্ত্স্ত থাকে, প্রবৃত্তি 
পরায়ণতা থেকে বিরত থাকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে তার নাফরমানী 
থেকে বেঁচে থাকে এবং লূত (আ)-এর সম্পদায়ের মত হওয়ার ব্যাপারে অন্তরে ভয় রাখে 
(4০ +44 2.552১5 ১০৩) যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের 
দলভুক্ত । সকল ব্যাপারে পূর্ণ সাদৃশ্য হতে হবে এমন কোন: কথা নেই; বরং কোন কোন 
ব্যাপারে সাদৃশ্য থাকলেই হয়। যেমন কেউ কেউ বলেছেন, তোমরা যদি সম্পূর্ণরূপে কওমে লূত 
না হয়ে থাক, তবে কওমে লূত তোমাদের থেকে খুব বেশি পৃথক নয়। অতএব, যে লোক 
জ্ঞানী, বুদ্ধিমান ও আল্লাহ্‌-ভীরু, সে আল্লাহর যাবতীয় নির্দেশ মেনে চলবে এবং রাসূলের 
আদর্শকে অনুসরণ করবে, সে অবশ্যই হালাল স্ত্রী ও যুদ্ধবন্দী দাসী ভোগ করবে শয়তানের 
MEAL LE sR LDN Ae ni 
আওতায় এসে যাবে ১১৯ 08] {০ (U১, (জালিমদের থেকে তা বেশি দূরে 
নয়।) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫২-- 


http://IslamiBoi.wordpress.com . 


কওমে শু‘আয়ব বা মাদ্য়ানবাসীর ঘটনা 


আল্লাহ্‌ তাআলা সুরা আ'রাফে কওমে লূৃতের কাহিনী শেষ করার পর বলেন ঃ 


Coal YA 2 CA UAL? LOO 
SE 05 i ero 0 

& {af {AA A fall / 
A 2 A / v 2 wl Try A ‘ AL 
ALAS? ET Ad / RRA a3 LAS 


A 
NOTA US I pt PE 


| 
\ ~~ A a0 np Lt nd ad fo SILL Las Ee? 
SH yn 58 SLSY OILFSS bide Dy DS YS br 
APA 1/7 VARA 4 


fs Ee AA Als 
IS UGE «SAC HALLS i LENG. Css US) ol 


tds she Si ts Ly SEA RCAC 

f 
LIAS 83 Meee EL Il Ld Uo g 
CLT IE Let sLLG 
+ Stns EE Lf Ios Cl tp ELLY tf Sy Ue 

RA fal Pat ad IAI A NUL pt Lalla 
Ls J ET BE HAE 4 4 
Cs 780 Cy Ls CEI Hts By Ut SLE AT IE 
ALIA AAA yA LOA Late lala dd 5 EY 


Pa / 


2 / 
i EEE PE rt Jug sas 


A 


* 


ATA LA al a HLASRAL jE 0 
[4 at 
tA J 22 ap wart ros al tA adsl tw Fd 


মাদ্য়ানবাসীদের কাছে তাদের স্বগোত্রীয় শু‘আয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘হে 
আমার সম্প্দায়! তোমরা আল্লাহ্র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্‌ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া Hl 8১১ 


নেই । তোমাদের প্রতিপালক হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে সুতরাং তোমরা মাপ 
ও ওজন ঠিকভাবে দেবে; লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং দুনিয়ায় শাস্তি 
স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না; তোমরা মু'মিন হলে তোমাদের জন্যে এটা কল্যাণকর । তার 
প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভয় প্রদর্শনের জন্যে কোন পথে বসে থাকবে না, আল্লাহ্র 
পথে তাদেরকে বাধা দেবে না এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে না । স্মরণ কর, ‘তোমরা 
যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন এবং বিপর্যয় 
সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল, তা লক্ষ্য কর । আমি যাসহ প্রেরিত হয়েছি তাতে যদি 
তোমাদের কোন দল বিশ্বাস করে এবং কোন দল বিশ্বাস না করে তবে ধৈর্যধারণ কর, যতক্ষণ 
না আল্লাহ্‌ আমাদের মধ্যে মীমাংসা করে .দেন। আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী । তার 
সম্প্রদায়ের দান্তিক প্রধানগণ বলল, ‘হে শু'আয়ব! তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস 
করেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করবই অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে 
ফিরে আসতে হবে।' 'সে বলল, ‘কী! আমরা তা ঘৃণা করলেও ?' তোমাদের ধর্মাদর্শ হতে 
আল্লাহ্‌ আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা তাতে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহ্‌র 
প্রতি মিথ্যা আরোপ করব, আমাদের প্রতিপালক আল্লাহ্‌ ইচ্ছা না করলে আর তাতে ফিরে 
যাওয়া আমাদের কাজ নয়; সবকিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত। আমরা আল্লাহ্র প্রতি 
নির্ভর করি; ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্পুদায়ের মধ্যে ন্যায্যাভাবে 
মীমাংসা করে দাও; এবং তুমিই মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠ ৷' তার সম্প্রদায়ের অবিশ্বাসী 
প্রধানগণ বলল, ‘তোমরা যদি শু'আয়বকে অনুসরণ কর তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে। 
অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল, ফলে তাদের প্রভাত হল নিজ ঘরে উপুড় হয়ে 
পতিত অবস্থায় । মনে হল, শু‘আয়বকে যারা প্রত্যাখ্যান করেছিল তারা যেন কখনও সেখানে 
বসবাস করেই নি। শু'আয়বকে যারা প্রত্যাখ্যান করেছিল, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে 
তাদের থেকে মুখ ফিরাল এবং বলল, ‘হে আমার সনম্পৃদায়! আমার প্রতিপালকের বাণী আমি 
তো তোমাদেরকে পৌছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি; সুতরাং আমি কাফির 
সম্পুদায়ের জন্যে কি করে আক্ষেপ করি!’ (৭ ৪ ৮৫-৯৩) 
PAUSE এর সম্প্রদায়ের ঘটনা বলার পর আল্লাহ বলেন $ 


‘ A al NAN) 22 Ul Lh add 
Hie lL 37 AL Aid LLL p52 JU. LABEL sl 
Re 2d 72.0 


ALL Su ys ppt bl olbtsliy JES SY 
AEE aC ots JUL ESL EFEES bie 3 


E 
EE 
| 


7 
AANA A NAAN 7 ali2 
SEARO 
J HSA Ui. > Mle Cl or 
EA LANA PA LEE LRTI HL fe BELG 
(iad) lls lll os sols lds 
24,0 24, 


http://IslamiBoi.wordpress.com 


8১২ . আল-বিদায়া ওয়ান নিহায়া 

Hoa pA LI it A FEA EEA / 

rtrd nd Id Td SNe A 2H a VA 
LAL br FRAREL sss 
LAL IAL a LPC, Ad , [el < / PS 
ESE 2k het igesy ds < ER Re 
ey AD ald ad (AS A ALY 5 cA 

~ Jae CC CEE + ty ss RL 
DAL MPL YL Ll A 8/34 

GLE) i252 ASSES eI: AS Ha El pl Ld LS pre 
Ld ULB ALS FA 12 add Pl GALL tim 
Jy) fe Ces ET CEE SOS UE “333 842০ > 
MINE AL HATA LOE ELE 

€ 2d. lle cul BV AE Slog Ete Gis 


/ UV 2 L- (7dr 4// 
nv! ee yh Ad HAVA Ad 
Le 50 ul rls, A re yr 1 soa 


Fn. a: 


[8S 
FUL SELES SL Dot GEL Gt SS 
ls Geren? EEO TE 
NB B LOO aC COL 
HUAI LIL 4 alaltul ARRAN 


Ee 2 03 lS LL El 


2A al LAC LLAMAS 
Srai bi LS Si 


মাদ্য়ানবাসীদের নিকট তাদের স্ব-গোত্রীয় শু‘আয়বকে পাঠিয়েছিলাম; সে বলেছিল, ‘হে 
আমার সমশ্পৃদায়! তোমরা আল্লাহ্র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ্‌ 
নেই । মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখছি, কিন্তু আমি 
তোমাদের জন্যে আশংকা করছি এক সর্বগ্রাসী দিনের শাস্তি । হে আমার সম্পৃদায়! 
ন্যায়-সংগতভাবে মাপবে ও ওজন করবে। লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দেবে না এবং 
পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না, ‘যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ্‌ অনুমোদিত যা বাকি থাকবে 
তোমাদের জন্যে তা উত্তম; আমি তোমাদের তত্বাবধায়ক নই ৷’ ওরা বলল, ‘হে শু‘আয়ব! 
তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের পিতৃ-পুরুষেরা যার ইবাদত করত, 
আমাদেরকে তা বর্জন করতে হবে এবং আমরা ধন-সম্পদ সম্পর্কে যা করি তাও না? তুমি তো 
অবশ্যই সহিষ্ণু, সদাচারী ।' 

সে বলল, ‘হে আমার সম্পুদায়! তোমরা ভেবে দেখেছ কি, আমি যদি আমার 
প্রতিপালক-প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি তীর কাছ থেকে আমাকে 
উৎকৃষ্ট জীবনোপকরণ দান করে থাকেন, তবে কি করে আমি আমার কর্তব্য হতে বিরত থাকব? 
আমি তোমাদেরকে যা নিষেধ করি, আমি নিজে তা করতে ইচ্ছা করি না। আমি আমার 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১৩ 


সাধ্যমত সংস্কার করতে চাই । আমার কার্য-সাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তারই উপর 
"নির্ভর করি এবং আমি তারই অভিমুখী ৷ ‘হে আমার সম্পুদায়! আমার সাথে বিরোধ যেন 
কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাতে তোমাদের উপর তার অনুরূপ বিপদ 
আপতিত হবে যা আপতিত হয়েছিল নূহের সম্প্রদায়ের উপর, হুদের সম্পৃদায়ের উপর কিংবা 
'সালিহ্‌্র সম্প্রদায়ের উপর, আর লূতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয় । তোমরা 
তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর ও তার দিকে প্রত্যাবর্তন কর; আমার 
প্রতিপালক পরম দয়ালু, প্রেমময় ৷’ তারা বলল, ‘হে শু'আয়ব! তুমি যা বল তার অনেক কথা ' 
আমরা বুঝি না এবং আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বলই দেখছি । তোমার স্বজনবর্গ না 
থাকলে আমরা তোমাকে পাথর ছুড়ে মেরে ফেলতাম, আমাদের উপর তুমি শক্তিশালী নও ৷’ সে 
বলল, ‘হে আমার সম্পৃদায়! তোমাদের কাছে কি আমার স্বজনবর্গ আল্লাহ্র চাইতে অধিক 
শক্তিশালী? তোমরা তাকে সম্পূর্ণ পেছনে ফেলে রেখেছ । তোমরা যা কর আমার প্রতিপালক তা 
পরিবেষ্টন করে আছেন। 

‘হে আমার সম্প্রদায়! তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করতে থাক, আমিও আমার কাজ 
করছি; তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে 
মিথ্যাবাদী? সূতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি ।' যখন আমার 
নির্দেশ আসল তখন আমি শু‘আয়ব ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার 
অনুগ্রহে রক্ষা করেছিলাম, তারপর যারা সীমালংঘন করেছিল মহানাদ তাদেরকে আঘাত করল, 
ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল; যেন তারা সেখানে কখনও বসবাস 
করেনি । জেনে রেখ, ধ্বংসই ছিল মাদয়ানবাসীদের পরিণাম; যেভাবে ধ্বংস হয়েছিল ছামূদ 
সম্পৃদায় । (১১ ৪ ৮৪-৯৫) 

সুরা আল-হিজরে লূত (আ)-এর সম্প্রদায়ের ঘটনা বর্ণনার পর বলা হয়েছে $ 


A 
EAN ESS AE LEE) GONE SE 
/ / 
2 


. ্‌ 
. আর 'আয়কাবাসীরাও১ তো ছিল সীমালংঘনকারী । সুতরাং আমি ওদেরকে শাস্তি দিয়েছি, 
এরা উভয়ই২ তো প্রকাশ্য পথের পাশে অবস্থিত। (১৫ ৪ ৭৮-৭৯) 
SE TLL 
w A A / 
তব Te OTS AE LANE ESE 
oe EL ALLL dd 1rd 120 Gu 127 
ly 3 Fe SL Ll LU LLL SN 
A 
ate LE TOG ET AONE 
১. আয়কা অর্থ গভীর অরণ্য ৷ শু'আয়ব (আ)-এর সম্পৃদায় অরণ্যের অধিবাসী ছিল। আয়কা মাদায়নের পার্শ্বের অঞ্চল । 
উভয় অঞ্চলের জন্য তিনি নবী ছিলেন । 
২. উভয় শব্দ দ্বারা লৃত (আ) ও শু'আয়ব (আ)-এর সম্প্রদায়ের বসতির ধ্বংসস্তূপ বুঝানো হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


8১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(4 / BAM Ladle / A A 2 
i Ss 9 SALLE UNL ES I SLL) lL DG 13359 
34 


ASL UA LA AS npldtt a al 
Isla. CCE ip 
/ Tp LB GAG fal 24 1A 


Sol LES Jokes Pu Se! TATE 


A 
(°F AAAS Uo add 


JG Lal Sada SFE US te bil ld 


Af 1 400 WIAA add WEAR 


ole LEE FE) les clic AIL bs. EEN POL HAP 
‘ FUE TELS, YAS CT 
tie all 
TE TEI ‘তোমরা 
কি সাবধান হবে না ? আমি তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল ৷ সুতরাং আল্লাহ্‌কে ভয় কর ও 
আমার আনুগত্য কর। এর জন্যে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না । আমার 
পুরস্কার তো জগতসমূহের প্রতিপালকের কাছেই আছে। মাপে পূর্ণমাত্রায় দেবে; যারা মাপে 
ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না এবং ওজন করবে সঠিক দীড়ি-পাল্লায়। লোকদেরকে 
তাদের প্রাপ্ত বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। এবং ভয় কর তাঁকে, যিনি 
তোমাদেরকে ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন৷’ তারা বলল, তুমি 
তো জাদুগ্স্তদের অন্তর্ভুক্ত; আমাদের মত একজন মানুষ । আমরা মনে করি, তুমি মিথ্যাবাদীদের 
অন্যতম । তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও । সে 
বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর ৷’ তারপর ওরা তাকে প্রত্যাখ্যান করল, 
পরে ওদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল । এতো ছিল এক ভীষণ দিনের শাস্তি । এতে 
অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু ওদের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক, তিনি 
তো পরাক্রমশালী, পরম দয়ালু । (২৬ £ ১৭৬-১৯১) 
'_ মাদ্য়ানবাসীরা ছিল আরব জাতির অন্তর্ভুক্ত । মাদ্য়ান শহরে তারা বসবাস করত । মাদ্্‌য়ান 
সিরিয়ার নিকটবর্তী মা‘আন এলাকার একটি গ্রামের নাম । এর অবস্থান হিজাযের পার্শ্বে ও লূত 
সম্প্রদায়ের হ্দের সন্নিকটে । লূতের সম্প্রদায়ের পরেই এই সম্পুদায়ের উদ্ভব হয় । 
মীকীল ইব্ন য়াশৃজান তাদের নবী ৷ ইৰূন ইসহাক উপরোক্ত মত বর্ণনা করেছেন । তার মতে,' 
শু'আয়ব (আ)-কে সুরিয়ানী ভাষায় বলা হয় বিনযূন ৷ কিন্তু এ মত গ্রহণযোগ্য নয়৷ শু'আয়ব 
(আ)-এর নসবনামায় বিভিন্ন মত দেখতে পাওয়া যায়। কেউ বলেন, শু'আয়ব ইব্‌ন য়াশ্খার 
ইব্ন লাবায় ইব্‌ন ইয়া'কৃব। কেউ বলেছেন, শু‘আয়ব ইব্ন নুওয়ায়ব ইব্‌ন আয়ফা ইব্‌ন 
মাদ্য়ান ইবৃন ইবরাহীম । কারও মতে, শু‘আয়ব ইব্ন দায়ফূর ইব্‌ন আয়ফা ইব্‌ন ছাবিত ইব্ন 
মাদ্য়ান ইব্‌ন ইবরাহীম । এ ছাড়া আরও বিভিন্ন মত রয়েছে। 
ইব্‌ন আসাকির (র) বলেন, হযরত লূত (আ)-এর কন্যা ছিলেন হযরত শু'আয়বের মা; 
মতান্তরে, তিনি ছিলেন তার নানী ৷ যে কয়জন লোক ইবরাহীম (আ)-এর প্রতি ঈমান এনেছিল 


EE 

; PE 

C+ 

Ca 
মচ K* 

i ks 

| 

bY 

Lat 
NN 
~» 
Land 
El 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১৫ 


শু'আয়ব (আ) ছিলেন তাদের অন্যতম । তিনি হযরত ইবরাহীম (আ)-এর সাথে হিজরত করেন 
ও তার সাথে দামেশ্্‌কে যান। ওহব ইব্ন মুনাব্বিহ্‌ বলেন, শু'আয়ব ও মালগাম দু'জনে হযরত 
ইব্রাহীম (আ)-কে অগনুকুণ্ডে নিক্ষেপের দিন তার প্রতি ঈমান এনেছিলেন। উভয়ে তীর সাথে 
সিরিয়ায় হিজরতও করেন। সেখানে তিনি লূত (আ)-এর দুই কন্যাকে তাদের দু'জনের সাথে 
বিবাহ দেন। ইব্‌ন কুতায়বা এভাবেই বর্ণনা করেছেন। কিন্তু উপরোক্ত কোন মতই সন্দেহমুক্ত 
নয়। 

আবূ উমর ইব্‌ন আবদুর বার (র) ‘ইস্তি‘আব’ গ্রন্থে সালামা ইব্‌ন সা'দ আল আনাষী 
প্রসঙ্গে লিখেন যে, তিনি রসুলুল্লাহ্‌ (সা)-এর কাছে আগমন করেন এবং ইসলাম গ্রহণ করেন। 
অতঃপর আনাযা পর্যন্ত তিনি তার বংশ পঞ্জিকাও উল্লেখ করেন। রাসূল (সা) বললেন, কতই না 
উত্তম এ আনাযা গোত্র, তারা ছিল নির্যাতিত এবং এরাই সেই সাহায্যপ্রাপ্ত শু'আয়বের অনুসারী 
এবং মূসা (আ)-এর শ্বশুর গোষ্ঠী । এ বর্ণনা সঠিক হলে প্রমাণিত হয় যে, হযরত শু'আয়ব মূসা 
(আ)-এর সমগোত্রীয় এবং তিনি আদি আরবদের অন্তর্ভুক্ত এবং তার কবীলার নাম আনাযা ৷ 
তবে এরা আনাযা ইব্‌ন আসাদ ইব্ন রাবীআ ইব্ন নাযার ইব্ন মা‘দ ইব্‌ন আদনান গোত্র নয় । 
কেননা, এই আনাযা উপরোক্ত আনাযার দীর্ঘকাল পরে এসেছে। আল্লাহই সর্বজ্ঞ । 

সহীহ ইব্‌ন হিব্বান গ্ৰন্থে আম্বিয়া ও রসূলগণের বিবরণ অধ্যায়ে হযরত আবূ যর (রা)-এর 
বর্ণিত একটি হাদীস উল্লেখ করা হয়েছে। নবী করীম (সা) বলেছেন ঃ নবীদের মধ্যে চারজন 
নবী আরবের যথা--হুদ, সালিহ্‌, শু‘আয়ব ও তোমাদের নবী, হে আবূ যর! কোন কোন প্রাচীন 
বিজ্ঞ আলিম হযরত শু‘আয়ব (আ)-কে ‘খতীবুল আম্বিয়া’ বলে আখ্যায়িত করেছেন। কেননা, 
তিনি তার সম্পৃদায়কে ঈমান গ্রহণের জন্যে যে দাওয়াত পেশ করেন তার শব্দ ও ভাষা ছিল 
অতি উচ্চাঙ্গের এবং বক্তব্য ও উপস্থাপনা ছিল অতি প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী । ইব্‌ন ইসহাক (র) 
ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, রসূল (সা) যখনই হযরত শু‘আয়ব (আ)-এর উল্লেখ 
করতেন তখনই তিনি বলতেন ঃ তিনি ছিলেন খতীবুল আম্বিয়া (নবীগণের খতীব) । 
মাদ্য়ানবাসীরা ছিল কাফির, ডাকাতি ও রাহাজানি করত, পথচারীদেরকে ভয়-ভীতি দেখাত 
এবং আয়কার উপাসনা করত । আয়কা ছিল পার্শ্ববর্তী অরণ্যের একটি ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট 
গাছের নাম ৷ তাদের লেন-দেনের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত জঘন্য । ওজনে এবং মাপে তারা 
খুবই কম দিত । পক্ষান্তরে কারও থেকে নেওয়ার সময় বেশি বেশি নিত । আল্লাহ্‌ তাদেরই মধ্য 
থেকে শু‘'আয়ব (আ)-কে তাদের রসূলরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে এক আল্লাহ্র 
ইবাদতের দিকে আহ্বান জানান মাপে ও ওজনে কম দেয়া এবং পথিকদের ভয়-ভীতি প্রদর্শন 
প্রভৃতি দুষ্কর্ম থেকে নিষেধ করেন। কিছু লোক তার প্রতি ঈমান আনল, কিন্তু অধিকাংশই 
কুফরীর উপর অটল থাকল । ফলে আল্লাহ তাদের উপর কঠিন আযাব নাযিল করেন । 


আল্লাহ্‌র বাণী £ . 
AA 23a PL MLL FLL put 
ats ATL Ul sel ess MEE Leia ls 


http://IslamiBoi.wordpress.com 


৪১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মাদ্য়ানবাসীদের কাছে তাদের স্ব-গোত্রীয় শু'আয়বকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার 
সম্পৃদায়! তোমরা আল্লাহ্র দাসত্ব কবুল কর । তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ্‌ নেই৷. 
তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলীল এসে গেছে। (৭ ৪ ৮৫) 

অর্থাৎ আমি তোমাদের নিকট যা কিছু বিধি-বিধান নিয়ে এসেছি তার সত্যতার উপর সুস্পষ্ট 
দলীল ও অকাট্য প্রমাণ এসে গেছে। আর তিনি যে আমাকে রসূল করে পাঠিয়েছেন তার 
প্রমাণও এসে গেছে। এই দলীল ও প্রমাণ হল সেই সব মু'’জিযা যা হযরত শু'আয়ব (আ)-এর 
হাতে আল্লাহ্‌ প্রকাশ করেন। সেই মু’জিযাসমূহের বিস্তারিত বিবরণ আমাদেল্ন কাছে না 
ৌছলেও আয়াতে ব্যবহৃত শা্দ (5:2) থেকে মোটামুটি এর প্রমাণ পাওয়া যায়। 


fa} LANTERN trad 2nd 


SELES TEAL Les 83 bins 5 ei 
মাপে ও ওজনে পুরোপুরি দাও ৷ মানুষের প্রাপ্য বস্তু কম দিও না এবং সমাজকে সং 
পর ফিৎনা ফাসাদ সৃষ্টি করো না। (৭ ৪ ৮৫) 


এ আয়াতে আল্লাহ্‌ তাদেরকে জুলুমের পথ পরিহার করে ইনসাফের পথে চলার নির্দেশ 
দেন। অন্যথায় তাদেরকে কঠোর শাস্তির ভয় প্রদর্শন করেন। অতঃপর বলেন ঃ 


LE LEO ONE SEE TCO, 
‘তোমরা মু'মিন হলে এটাই তোমাদের ভান্যে কল্যাণকর এবং ভয় দেখাবার উদ্দেশ্যে 
প্রতিটি রাস্তায় বসে থেকো না ।' অর্থাৎ পথের উপর বসে পথিকদেরকে ভয় দেখিয়ে তাদের 
সম্পদ ও শুন্ক আদায় করো না। উপরোক্ত আয়াত (654234 2 324৯) 
ETE GLU Na 
পণ্য দ্রব্যের এক-দশমাংশ টোল আদায় করত ৷ ইসহাক ইব্ন বিশর.... ইব্‌ন আব্বাস (রা) 
সূত্রে বৰ্ণনা করেছেন, শু'আয়ব (আ)-এর সম্প্রদায় ছিল সীমালংঘনকারী, বিদ্রোহী তারা 
০ হই থা 
দশমাংশ উসূল করত । এ প্রথা তারাই সর্বপ্রথম চালু করে । 
Es UL eT EAL 
'জাল্লাহ্র প্রতি মারা ঈমান পোষণ করে তাদেরকে আল্লাহ্র পথে চলতে বাধা দিও না আর 
আল্লাহ্র পথের মধ্যে বক্রতা তালাশ করো না৷’ আল্লাহ্‌ তাদেরকে দুনিয়ার ডাকাতি ও দীনের 
ডাকাতি উভয়টা থেকে নিষেধ করে দেন। . 
ECA TC COE A CE TE EEC LCE 


স্মরণ কর, a Ue EE 
তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দেন, আর তোমরা লক্ষ্য করে দেখ, ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি 
কেমন হয়!’ (৭ 8 ৮৫-৮৬) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪১৭ 


প্রথমে তারা সংখ্যায় কম ছিল, পরে আল্লাহ্‌ তা বহুগুণ বৃদ্ধি করে দেন-_ এই নিয়ামতের 
কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়। এরপর যদি তারা আল্লাহ্র প্রদর্শিত পথের বিরুদ্ধে যায় 
RT NNT 


h / AL 
SE: ECE) SA IE ARS; 

RTE © EEE TRE TNE ET COE EY 
আমি তোমাদের উপর এক সামগ্রিক আযাব আসার আশংকা করছি ।' অর্থাৎ তোমরা যে 
অপরাধে অভ্যস্ত হয়ে গেছ তার উপর অবিচল থেকো না, অন্যথায় তোমাদের ধন;সম্পদের 
বরকত আল্লাহ্‌ তা'আলা উঠিয়ে নেবেন, তোমাদেরকে অভাবগ্রস্ত করে দেবেন। উপরস্তু থাকবে 
পরকালের আযাব । আর যে ব্যক্তির ক্ষেত্রে এই রকম উভয় শাস্তি একত্রিত হবে, সে ব্যক্তি মহা 
ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে আল্লাহ্‌ তাদেরকে প্রথমে হালকাভাবে এসব কাজ থেকে 
নিষেধ করেছেন এবং দুনিয়ায় আল্লাহ্র নিয়ামত উঠিয়ে নেয়ার ভয় দেখিয়েছেন ও আখিরাতের 
শাস্তি থেকে হুঁশিয়ার করেছেন এবং কঠোরভাবে সাবধান করে দিয়েছেন। 

এতা সলাছি এত সুর বলেনঃ 
SUILS tS IG bile El eae) TET 


a RARE A PATA TALE 


ul NEE. Sst ANUS, Ee ES 


EEE ACU AOE Ed 
Mr ne En 55 

হে আমার সম্প্রদায়! ন্যায়সঙ্গতভাবে মাপবে ও ওজন করবে। লোকদেরকে তাদের প্রাপ্য 
বস্তু কম দেবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। যদি তোমরা মুমিন হও, তবে আল্লাহ্‌ 
অনুমোদিত যা বাকি থাকবে তোমাদের জন্যে তাই উত্তম । আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই । 
(১১ ৪ ৮৪-৮৬) 


ইবন আক্ধাল (রা) ও হাসান বলরী রে) 534 9 26 ‘ এর ব্যাখ্যায় বলেছেনঃ 

UE EN ‘আল্লাহ্‌ যা কিছু রিযিক 
তোমাদেরকে দান করেন তা এসব সম্পদের তুলনায় অনেক ভাল যা তোমরা মানুষের থেকে 
জোরপূর্বক আদায় কর ৷' 


ইব্‌ন জারীর (র) এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন; ওজনে কম দিয়ে মানুষের সম্পদ নেয়ার 
চাইতে মাপ ও ওজন সঠিকভাবে পুরোপুরি দেওয়ার পর যা কিছু মুনাফা অবশিষ্ট থাকে, তা-ই 
তোমাদের জন্যে বহুগুণে উত্তম । ইব্‌ন আব্বাস (রা) থেকে এরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। হাসান 
SN TUT ECT TNT 


ll ES NG LEG Lal ctl 3 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৩_' 


[) 


NN 


http://IslamiBoi.wordpress.com 


8১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘ৰল, পবিত্ৰ বস্তু ও অপবিত্র বস্তু সমান হয় না, যদিও অপবিত্র বস্তুর আধিক্য তোমার কাছে 
আকর্ষণীয় হোক না কেন ৷’ অর্থাৎ হালাল জিনিস যদি কমও হয় তবুও তা তোমাদের জন্যে ভাল 
হারাম জিনিস থেকে, যদিও তা বেশি হয়। কেননা, হালাল জিনিস কম হলেও তা বরকতময়; 
দলা ফর তারায় জল: হাতা বন 1 


adtte 


2% 
আল্লাহ্‌ বলেছেন ৪ ১০ ০৯১ COE 
অর্থাৎ __'আল্লাহ্‌ সূদকে বিলুপ্ত করেন এবং দান-সাদকাকে বৃদ্ধি করেন '' 


রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ সূদের মাল যতই বেশি হোক না কেন, ক্রমান্বয়ে তা ফুরিয়ে 
যায়। ইমাম আহমদ (র) তার মুসনাদে এ হাদীস বর্ণনা করেছেন । রসূল (সা) আরও বলেছেন, 
ক্রয়-বিক্ৰয়ে ক্রেতা ও বিক্রেতার জন্যে গ্রহণ ও বর্জনের ইখতিয়ার থাকে যতক্ষণ তারা আলাদা 
হয়ে না যায় । যদি তারা সততার সাথে বেচা-কেনা করে এবং পণ্যের দোষ-গুণ প্রকাশ করে 
দেয় তাহলে এ ব্যবসায়ে উভয়কে বরকত দান করা হয়। আর যদি তারা পণ্যের দোষ-গুণ 
গোপন রাখে এবং মিথ্যার আশ্রয় নেয়, তাহলে উভয়ের থেকে এ বেচা-কেনায় বরকত উঠিয়ে 
নেয়া হয় । মোটকথা, হালাল মুনাফা কম হলেও তাতে বরকত হয়, কিন্তু হারাম মুনাফা বেশি 
হলেও তাতে বরকত থাকে না৷ এ কারণেই নবী শু'আয়ব (আ) বলেছিলেন ৪ 


[) EA 1974 20 
Ee eS al 
RO HE SA GAGE REE 
হও। আল্লাহ্‌র বাণী ৪ |, 40,4 (51 45 “আমি তোমাদের তত্বাবধায়ক নই! অর্থাৎ 
তোমাদেরকে আমি যা করার নির্দেশ দিয়েছি তোমরা তা আল্লাহ্র সন্তুষ্টি ও সওয়াব লাভের 


উদ্দেশ্যে কর, আমাকে বা অন্যকে দেখাবার জন্যে নয় । 


t/t Ad 
fa SCG La es AS SIAL LLL LLL EG 


Leo LN Lie Mal Ss 
তারা বলল, হে শু‘আয়ব! তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের 
পিতৃ-পুরল্ষরা যার ইবাদত করতো আমাদেরকে তা বর্জন করতে হবে এবং আমরা ধন-সম্পদ 
সম্পর্কে যা করি তাও না? তুমি তো অবশ্যই সহিষ্ণু, সদাচারী । (১১৪ ৮৭) 
শু'আয়ব (আ)-এর সম্পৃদায় এ কথাটি ঠাট্টা-বিদ্রপ ও উপহাসস্বরূপ বলেছে । তারা বলেছে, 
এই যে সালাত তুমি পড়ছ তা কি তোমাকে আমাদের বিরোধিতা করতে বলে যে, আমরা কেবল 
তোমার আল্লাহরই ইবাদত করব এবং আমাদের পূর্ব-পুরু্ষগণ যাদের ইবাদত করত তাদেরকে 
ত্যাগ করে দেব? ংবা তুমি যেভাবে চাও সেভাবে আমরা আমাদের লেনদেন করব আর 
যেভাবে চাও না সেভাবে আমাদের পছন্দনীয় লেনদেন করা ছেড়ে দেব ? [1১৭ এশ 02) 
Ea (নিশ্চয় তুমি একজন ধৈর্যশীল, সত্যপন্থী) এ প্রসঙ্গে হযরত ইব্‌ন আব্বাস (রা), 
মায়মূন ইব্‌ন মিহরান, ইব্ন জুরায়জ, যায়দ ইব্‌ন আসলাম (রা) এবং ইব্ন জারীর (র) বলেন, 
এ উক্তি তারা ঠাট্টা ও বিদ্বপাত্মকভাবে করেছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১৯ 
PA. Ne EL SCLL tnd Loses Oe AL A ankt AAA: 
TP AGTH b lL LI ls EES LUI: 
ANF AD ZA A ALL A ANA HA 
VE obaie a BB. Nr TEE ET rs 5) 
3A Ad 7 PAG Ad ALAA LF ASL 


LOE aliG WE enn LS 

শু'আয়ব বলল, হে আমার সম্পুদায়! এ ব্যাপারে তোমরা ভেবে দেখেছ কি, আমি যদি 
আমার পালনকর্তার সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, আর তিনি যদি আমাকে তার কাছ 
থেকে উত্তম রিযিক দান করেন, তবে কি করে আমি আমার কর্তব্য থেকে বিরত থাকবো? আমি 
তোমাদেরকে যা নিষেধ করি, আমি নিজে তা করতে ইচ্ছা করি না। আমি আমার সাধ্যমত 
সংস্কার করতে চাই । আমার কার্য-সাধন তো আল্লাহ্রই সাহায্যে । আমি তীরই উপর নির্ভর করি 
এবং আমি তীরই অভিমুখী । (১১ ৪ ৮৮) 

এখানে হযরত শু‘আয়ব (আ) কোমল ভাষায় কিন্তু সুস্পষ্ট ইংগিতে তার সম্পৃদায়কে সত্যের 
দিকে দাওয়াত দিচ্ছেন। তিনি বলছেন-_--তোমরা কি একটু চিন্তা করে দেখেছ, হে মিথ্যাবাদীর 
দল! 0,45 ৬% 30৭0 714 218 ১ ‘আমি যদি আমার রবের প্রমাণের উপর প্রতিষ্ঠিত 
থাকি ৷’ অর্থাৎ আল্লাহ্র সুস্পষ্ট নির্দেশের উপর যে, তিনি আমাকে তোমাদের নিকট রসূলরূপে 
প্রেরণ করেছেন £ (5 1)", (25453353 ‘এবং তাঁর কাছ থেকে আমাকে উত্তম রিযিক 
দান করেছেন’ উত্তম রিযিক অর্থ নবুওত ও রিসালাত । অর্থাৎ তোমরা যদি তা বুঝতে না পার, 
তরে: ডোমার ব্যালে আরম্রে যার ককরার আছে এ কথাচি তিক তর্গ যা নুহ (আ):ডার 
জাতিকে বলেছিলেন ৪ . ১ 4৫১ BLEDEL, 6 

‘যে কাজ করতে আমি তোমাদেরকে নিষেধ করি আমি সে কাজ নিজে করতে ইচ্ছা করি 
না৷’ অর্থাৎ তোমাদেরকে যে কাজ করতে আদেশ করি সে কাজ সর্বপ্রথম আমিই করি; আর যা 
থেকে তোমাদেরকে নিষেধ করি তা থেকে সর্বপ্রথম আমি-ই বিরত থাকি । বস্তুত পক্ষে এটা 
একটা উৎকৃষ্ট ও মহান গুণ । এর বিপরীত আচরণ অত্যন্ত জঘন্য ও নিকৃষ্ট । বনী ইসরাঈলের 
শেষ দিকের আলিম ও ধর্মোপদেশদাতাগণ এই দোষে দুষ্ট ছিলেন। আল্লাহ্‌ বলেন ঃ 


AA UNECE ECORI fpr antidtt 
Jl LUSH GIES SSL ELST LSS Flt LO LI 
“ (ALAC 
‘us 


‘তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও এবং নিজেদেরকে বিস্মৃত হও? অথচ তোমরাই 
তো কিতাব অধ্যয়ন কর তবে কি তোমরা বুঝ না ?' (২৪ ৪৪) 

এই আয়াতের ব্যাখ্যায় সহীহ হাদীসে বর্ণিত হয়েছে__ রাসুলুল্লাহ (সা) বলেছেন ৪ 
কিয়ামতের দিন এক ব্যক্তিকে দোযখে নিক্ষেপ করা হবে। তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে 
যাবে এবং তা নিয়ে সে ঘুরপাক খেতে থাকবে, যেমনটি গাধা আটা পেষার চাক্কি নিয়ে 
চক্রাকারে ঘুরতে থাকে । দোযখবাসীরা তার কাছে এসে জড়ো হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক! 
তোমার একি দশা, তুমি না সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজে নিষেধ করতে? সে বলবে, 
হ্যা, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে তা করতাম না এবং অসৎ কাজ থেকে 


http://IslamiBoi.wordpress.com 


8২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিষেধ করতাম কিন্তু আমি নিজেই তা করতাম । এ আচরণ নবীদের নীতির স্পূর্ণ 
পরিপন্থী--_পাপিষ্ঠ ও দুর্বৃত্তদের নীতি । পক্ষান্তরে জ্ঞানী-গুণী উলামা যীরা না দেখেই আল্লাহকে 
ডূমাকরে চরে তর আবহ কত কমত যয যাহ (আথে 

/ [) LA PAL YH ad, RPL Vo AEA EE 
CNL SL ES SEA ALO SS 


/ FS 
PAL LA 


অৰ্থাৎ_আমার যাবতীয় কর্মুতৎপরতার উদ্দেশ্য হল, সাধ্য কথা ও কাজের 
সংশোধন ও সংস্কার করা । EE ESTE 5 AHL ba os 


SMEATON ERE ela al EEE 
উপরই আমি ভরসা রাখি এবং সকল ব্যাপারে তার দিকেই আমি প্রত্যাবর্তন করি ।' এ হল 
তারগীব বা উৎসাহ প্রদান। এরপর হযরত শু‘আয়ব (আ) কিছুটা তারহীব বা ধমকের সুরে 
বলেন $ 

AT / A / fy Ad 
AMA LEIP | BEA F349 

A al By AAT 7 tad Nf AP IAL and 

DSS Pl Psa LS. Es 054: 25208 9! 

ean LEE EEE TEE (0S TOTNES CEE 

করায় যাতে তোমাদের উপর তার অনুরূপ বিপদ আসবে, যেরূপ বিপদ আপতিত হয়েছিল 

কওযমে নূহ, হা তাকাতে রাগ তায সতত যেতে জে মাক গজে 
দূরে নয়। (১১ ৪ ৮৯) 

অর্থাৎ আমার সাথে তোমাদের শত্রুতা এবং আমি যে দীন নিয়ে এসেছি তার সাথে বিদ্বেষ 
ভাব যেন তোমাদেরকে গুমরাহী, মূর্খতা ও শত্রুতার উপর অবিচল থাকতে বাধ্য না করে। এরূপ 
হলে তোমাদের উপর সেই. ধরনের আযাব ও শাস্তি আসবে, যে ধরনের আযাব ও শাস্তি 
জেকা কলম ক কওযমে হুদ ও কওমে সালিহ-এর মিথ্যাচারী বিরুদ্ধাচারীদের উপর ৷ 


AL 74d 


Sx SACS LY (4, (কওমে লূত তো তোমাদের থেকে দুরে নয়) “দূরে নয়' 
এই কর্থাটির বিভিন্ন ব্যাখ্যা আছে; (১) সময়ের দিক থেকে, অর্থাৎ কুফর ও জুলুমের কারণে 
কওমে লূতের উপর যে শাস্তি এসেছিল সে ঘটনা বেশি দিনের নয়। তাদের সব বর্ণনাই 
তোমাদের কাছে পৌছেছে। (২) স্থান ও অবস্থানের দিক দিয়ে । অর্থাৎ কওমে লূতের বিধ্বস্ত 
এলাকা তোমাদের বাসস্থান থেকে দূরে নয়। (৩) নীতি ও কর্মের দিক থেকে ৷ অর্থাৎ কওমে 
লূত যেমন ডাকাতি-রাহাজানি করত, মানুষের ধন-সম্পদ জোরপূর্বক কেড়ে নিত এবং বিভিন্ন 
রকম গোপন ফাদ আঁটত, তোমরাও তাই করছ। অবশ্য উপরোক্ত তিনটি মতকে এখানে 
একত্রেও বলা যেতে পারে, যেমন কওযমে লূত সময়ের দিক থেকে, অবস্থানের দিক থেকে এবং 
কর্মীতির দিক থেকে দুরে নয়। অতঃপর ভয় ও আহ সৃষ্টি সমরিত আহবানস্বরূপ বলেনঃ 


Gufs gt / Ap ey AF adgph fhe ADAL A 
‘499 (222.3০ ০! SEES PE lsdl 


‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর, তার কাছে তওবা কর। আমার 
প্রতিপালক নিশ্চয় দয়ালু প্রেমময় ।৷' (১১ ৪ ৯০) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২১ 


অর্থাৎ তোমরা যেসব অপরাধে জড়িত আছ, তা বর্জন কর এবং দয়াময় প্রেমময় প্রতিপালকের 
নিকট তওবা কর । কেননা, যে ব্যক্তি তার কাছে তওবা করে, তিনি তার তওবা কবূল করেন। 
STE 


In A 21 Pp Mn, fB AY LAL 


CLs EE EO CT EAL 


ভুৱা বা, Kt ER 2 HOR HME HG আমরা তো 
তোমাকে আমাদের মধ্যে দুর্বল-_শক্তিহীন দেখতে পাচ্ছি। (১১৪ ৯১) 


ইব্‌ন আব্বাস, সাঈদ ইব্ন জুবায়র ও ছাওরী (রা) বলেছেন, হযরত শু'আয়ব (আ)-এর 
চোখে দৃষ্টিশক্তি ছিল না । মারফু হাদীসে বর্ণিত, আল্লাহ্র মহব্বতে নবী শু'আয়ব (আ) এতো 
অধিক পরিমাণ কান্নাকাটি করেন যে, তিনি অন্ধ হয়ে যান। আল্লাহ্‌ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। 
আল্লাহ্‌ জিজ্ঞেস করলেন, হে শু‘আয়ব! তোমার কার্নাকাটি কি জাহান্নামের ভয়ে, নাকি জান্নাতের 
লোভে ? শু‘আয়ব (আ) বলেন, বরং আপনার মহব্বতেই কাদি । আমি যখন আপনাকে দেখব, 
তখন আমার প্রতি কি করা হবে তার পরোয়া আমি করি না৷ আল্লাহ তখন ওহীর মাধ্যমে 
জানালেন, হে শু‘আয়ব! আমার সাথে তোমার সাক্ষাৎ খুবই আনন্দময় .হবে। এ জন্যে আমি 
ইমরানের পুত্র মূসা কালীমুল্লাহকে তোমার খিদমতে নিয়োগ করেছি । এ হাদীস ওয়াহিদী ... 
শাদ্দাদ ইব্‌ন আমীন (রা) সূত্রে রসূল (সা) থেকে বর্ণনা করেন। কিন্তু এটা অত্যন্ত ‘গরীব’ 
হাদীস । খাতীব বাগদাদী (র) একে যয়ীফ বলে আখ্যায়িত করেছেন। 


HAAN I 


“Hs le | FO ORE UE 

EEE HE TO AES CU EEE CREE 2 OES 
উপর শক্তিশালী নও ৷ (১১৪৯১) 

এটি ছিল তাদের কট্টর কুফরী ও জঘন্য শত্রুতার বহিঃপ্রকাশ । এ কারণেই তারা বলেছেঃ 
Jdsi5 Le | 2:< 4580, 5 (তুমি যা বল তার অধিকাংশই আমরা বুঝি না ।) অর্থাৎ আমরা 
তা উপলব্ধি করি না । কেননা ওসব আমরা পছন্দ করি না, চাইও না৷ ওর প্রতি আমাদের কোন 
আগ্রহ নেই, আকর্ষণও নেই । ওদের এ কথাটি ঠিক কুরায়শ কাফিরদের সেই কথার সাথে মিলে 
WL Ud BM 


HE LEE 


tS SET GN 
আবরণ-আচ্ছাদিত । আমাদের কানে আছে বধিরতা এবং আমাদের ও তোমার মাঝে রয়েছে 
ডর । সহা HL আমরা আমাদের কাজ করি। (৪১ $৫) 

FE SEE ELE (| 5 (আমরা আমাদের মধ্যে তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি) 
অর্থাৎ নিঃসঙ্গ ও পরিত্যাজ্য £8 9,13 অর্থাৎ আমাদের মধ্যে যদি তোমার গোত্র ও 
আত্মীয়বর্গ না থাকত। ০ LL Ls ULL (তবে আমরা অবশ্যই 
তোমাকে পাথর মেরে হত্যা করতাম ৷ তুমি আমাদের উপর শক্তিশালী নও ৷) 


http://IslamiBoi.wordpress.com 


৪২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


/ RAE 


Sl { 23% (হে আমার সম্প্রদায়! আমার আত্মীয়-স্বজন 
কি আল্লাহ্র চাইতেও তোমাদের উপর অধিক শক্তিশালী ?)। অর্থাৎ তোমরা আমার গোত্র ও 
স্বজনদেরকে ভয় কর এবং তাদের কারণে আমাকে খাতির করছ, অথচ আল্লাহ্র পাকড়াওকে 
ভয় করছ না এবং আল্লাহ্র রসূল হওয়ার কারণে আমাকে খাতির করছ না । ফলে প্রমাণিত 
হচ্ছে যে, আমার গোত্র ও আত্মীয়-স্বজনই তোমাদের উপর আল্লাহ্‌র চাইতে অধিক শক্তিশালী । 
CE (আর আল্লাহকে তোমরা পশ্চাতে ফেলে রেখেছ) অর্থাৎ 
আল্লাহ্র দিকে তোমরা পিঠ দিয়ে রেখেছে। £52 :5%445 10, 4351 (তোমরা যা-ই 
কর, আমার প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন।) অর্থাৎ তোমরা যা কিছু কাজ-কর্ম কর না 
কেন সে সব বিষয়ে আল্লাহ্‌ পূর্ণভাবে অবগত আছেন । যখন তার কাছে ফিরে যাবে, তখন তিনি 


এর প্রতিফল দান করবেন । 

EAA SAE: LAL GT 

= Le gala Spud. le J HEHE sl pS 
26 CE f A CATAAAL TA AAD Gr 
PE CELE DIS A L239 EIS lie 


হে আমার সম্পৃদায়! তোমরা তোমাদের অবস্থানের উপর থেকে কাজ কর, আমি আমার 
কাজ করতে থাকি । অচিরেই জানতে পারবে যে, আযাব কার উপর আসে, যা তাকে লাঞ্চিত 
করে ছাড়বে? এবং আরও জানতে পারবে যে, মিথ্যাবাদী কে? তোমরা অপেক্ষা কর, আমিও 
তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম । (সুরা হুদ $ ৯৩) 


. এটা স্বাভাবিক আদেশ নয় যে, তাদে রকে তাদের রীতি-নীতি ও অভ্যাস পদ্ধতির 
' উপরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে বরং এটা ধমকের সুরে কঠোর হুঁশিয়ারি বাণী 
হিসাবে উল্লেখ করা হয়েছে। শীঘই জানতে পারবে যে, পরকালের শুভ পরিণতি কার ভাগ্যে 


Veg 
জুটে এবং ংস ও বিনাশ কাকে গ্রাস করে। $05482,154 457 ০ কোর উপর 
লা র আযাব আসে) এ আযাব দুনিয়ায় তাদের উপর পতিত আযাবকে বুঝান হয়েছে। 


EAN SALAS 


> AL Us (এবং তাদের উপর স্থায়ী আযাব চেপে বসবে)-এ আযাব হল 
আখিরাতের আযাব । 81442 4০9 (আর কে মিথ্যাবাদী) অর্থাৎ যে বিষয়ে সংবাদ দেয়া 
হচ্ছে। সুসংবাদ ও সতর্কবাণী শুনান হচ্ছে সে বিষয়ে তোমাদের ও আমার মধ্যে কে মিথ্যাবাদী 
তা অতি শীস্বই তোমরা জানতে পারবে। $439 05% El ‘তোমরাও অপেক্ষা 
কর, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকি !” নির্ের আয়াতে এ আয়াতের সাদৃশ্য 


আছে, যাতে বলা হয়েছে $ 
2 br) / 
TT Ch THT I 
@L2/74 xe Sia 2 et FLAS 
A ad? 7% NP \ A 

na enh Lhe Sh dss: [300848 

(add A SIAN AEA A WAAAY 
E53 slit Le CIS tals ES {IE UL E03 

x 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৩ 


7A NOTA (OAL Anne (LALald ALL 


GE ES HE FSS TT SAE 

আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কোন দল বিশ্বাস করে এবং কোন দল 
বিশ্বাস না করে, তবে ধৈর্যধারণ কর, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন। 
আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী ৷ তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, ‘হে শু‘আয়ব! 
তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে 
দেবই । অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে।' সে বলল, কী আমরা তা 
ঘৃণা করলেও? তোমাদের ধর্মাদর্শ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা 
তাতে ফিরে যাই তবে তো আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করব । আমাদের প্রতিপালক 
আল্লাহ ইচ্ছা না করলে আর ওতে ফিরে যাওয়া আমাদের কাজ নয়। সব কিছুই আমাদের 
প্রতিপালকের জ্ঞান্তয়ত্ত। আমরা আল্লাহর প্রতি নির্ভর করি; হে আমাদের প্রতিপালক! আমাদের 
ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করে দিন এবং আপনিই মীমাংসাকারীদের 
মধ্যে শ্ৰেষ্ঠ । (৭ ৪ ৮৭-৮৯) 

শু‘আয়ব (আ)-এর সম্পুদায় তাদের ধারণা মতে ঈমান গ্রহণকারীদেরকে পূর্ব-ধর্মে 
ফিরিয়ে নেয়ার কামনা করেছিল। নবী শু'আয়ব (আ) তাদের এ আশা প্রত্যাখ্যান করে বলেনঃ 
(৮22 5 3191 (আমরা যদি অপছন্দ করি তবুও কি?) অর্থাৎ এরা স্বেচ্ছায় তোমাদের 
ধর্মে ফিরে আসবে না । যদি ফিরে আসে তবে বুঝতে হবে শক্তি প্রয়োগের ফলে অসন্তুষ্টি ও 
অনিচ্ছায় ফিরে এসেছে কেননা, আন্তরিক আগ্রহ নিয়ে যে ব্যক্তি ঈমান আনে তার সে ঈমান 
কেউ কেড়ে নিতে পারে না, কেউ তাকে তা থেকে ফিরাতে পারে না, কারও পক্ষে তা সম্ভবও 
bi aE 


S/ A Zalt Al AEA TAAL 
MALES S| EL Ds CDE I LS 
Lr (2d ANE: A A 
GLUE ET Ed ELT UE COE OEE 
Cr (EL 
OE Ad. AP 


Sl SE MAE SHEL Sa HC 
যাই । অথচ তিনি আমাদেরকে এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এঁ ধর্মে ফিরে 
যাওয়া কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান । আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে জ্ঞান 
দ্বারা বেষ্টন করে আছেন । আল্লাহর প্রতিই আমরা ভরসা করছি ।'’ অর্থাৎ আমাদের জন্যে 
আল্লাহই যথেষ্ট । তিনিই আমাদের রক্ষাকারী । সকল বিষয়ে তিনিই আমাদের আশ্রয় স্থল । 
অতপর হযরত শু‘আয়ব (আ) সম্পৃদায়ের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করেন এবং তারা যে 
শাস্তির যোগ্য তার সত্বর আগমন কামনা করেন । তিনি বলেন ৪ 


http://IslamiBoi.wordpress.com 


8২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


SSE Un 38 LG UA dL US 
i Sa dG ST NE CS SRE TEA nl 
দিন যথার্থ ফয়সালা । আপনিই শ্ৰেষ্ঠ ফয়সালা দানকারী ৷’ (৭ ৪ ৮৯) 
এভাবে হযরত শু‘আয়ব (আ) তার সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর নিকট প্রার্থনা করেন । আর 
আল্লাহর রাসূলদের যারা অস্বীকার করে, অবাধ্য হয় ও বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে 
রসূলদের প্রার্থনা তিনি প্রত্যাখ্যান করেন না। কিন্তু এতদসত্তববেও সম্পদায়ের লোক যে নীতির 
Ch TLL SL i 


/ APA SEO {ALLA (ald s 


A HE Wadd, EE af {ra 
[Az ee 
৩০" 


en CES ald BLDG LG UAL 

‘অনন্তর MED CES SEE CARPENTER EEE UE ET 
উপুড় হয়ে পড়ে রইল !’ (৭ ৪ ৯০-৯১) 

সূরা আ'রাফে বলা হয়েছে, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল । অর্থাৎ এক মহা কম্পন 
তাদের গোটা আবাসভূমিকে সজোরে আঘাত করে। ফলে তাদের দেহ থেকে তাদের রূহ্‌ উধাও 
হয়ে যায়। গোটা এলাকার জীব-জন্তু জড়-বস্তুর ন্যায় নিশ্চল হয়ে পড়ে । তাদের শবদেহগুলো 
নিথর হয়ে যত্রতত্র পড়ে থাকে। উক্ত জনগোষ্ঠীর উপর আল্লাহ বিভিন্ন প্রকার আযাব ও শাস্তি 
নাযিল করেন । যখন তারা বিভিন্ন প্রকার অন্যায় ও জঘন্য পাপাচারে লিপ্ত হলো, তখন আল্লাহ 
তাদের উপর মহাকম্পন পাঠালেন ৷ যার ফলে সকল চলাচল মুহূর্তে বন্ধ হয়ে যায় । বিকট 
আওয়াজ পাঠান যার ফলে অপর সকল আওয়াজ নীরব হয়ে যায়। আগুনের মেঘ পাঠান, যার 
লেলিহান শিখা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে ফেলে কিন্তু বিভিন্ন সূরায় আলোচনার * 
পূর্বাপরের সাথে সামঞ্জস্য রেখে যেখানে যেমন প্রয়োজন আল্লাহ্‌ সেখানে ততটুকুই উল্লেখ 
করেছেন । সূরা আ‘রাফের বক্তব্যে কাফির সর্দাররা আল্লাহর নবী ও তার সাথীদেরকে ভয়-ভীতি 
প্রদর্শন করে। এলাকা থেকে বহিষ্কারের হুমকি দেয় অথবা তাদেরকে তাদের পূর্বের কুফরী ধর্ম 
গ্রহণ করতে হবে । এই পটভূমিতে আল্লাহ বলেন ৪ 

nPrnl!l Lag s00dddt 
GEE NS SSL sl ~4-2=> 
সণ চকা ভাজছে যাতি কর। ফলে তারাদের রহ সজ জদ 

পড়ে রইল’ ৷' 

এখানে তাদের বহিষ্কারের হুমকি ও ধমকের মোকাবিলায় ভূমিকম্পের কথা এবং ভীতি 
প্রদর্শনের মোকাবিলায় ভয়ের কথা বলা হয়েছে। সুতরাং পূর্বাপর আলোচনার সাথে সামঞ্জস্য 
রক্ষিত হয়েছে। অপর দিকে সুরা হুদে বলা হয়েছে এক বিকট শব্দ তাদেরকে আঘাত করে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া - 8২৫ 


ফলে তারা নিজেদের ঘর-বাড়িতে উপুড় হয়ে পড়ে থাকে। এর কারণ এঁ সূরায় বর্ণিত হয়েছে 
মি ডগ বাকা ক বা | 


ALAS BANA ECA APL LL 


EEE ES EA EE EO AV 


PALO GAAS Ls 


FETE TE 

ERE TT FE EH PERE AG 
করত আমরা তা বর্জন করি? কিংবা আমাদের ধনসম্পদ আমাদের ইচ্ছামত ব্যবহার না করি? 
তুমি তো অবশ্যই সহিষ্ণু, সদাচারী ৷’ (১১ ৪ ৮৭) 

সুতরাং আল্লাহর রসূলকে এই গুদ্ধত্যপূর্ণ কথা বলার কারণে এখানে এই ভয়ানক বিকট 
শব্দের উল্লেখ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। সূরা শু‘আরায় বলা হয়েছে যে, এক মেঘাচ্ছন্ন দিবসের 
আযাব তাদেরকে গ্রাস করেছিল। এর কারণ হল, তারা এ জাতীয় আযাব নিয়ে আসার 
জন্য তীকে চ্যালেঞ্জ করেছিল। সুতরাং তাদের আগ্রহ অনুযায়ী সেই আযাবের কথা বলাই 
ECL GO OS 


EES Bi lt 4S {41 A HEL 0 “ 
a l Sl 1 ey RE AL RY Et EA 

/ bey Fe. 

laa Hs Af ne 


ERE EEE ET OE CEE MEIN i 
আমাদের ধারণা, তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত । অতএব যদি সত্যবাদী হও, তবে আকাশের 
এক খণ্ড আমাদের উপর ফেলে দাও । সে বলল, তোমরা যা কর, আমার পালনকর্তা সে সম্পর্কে 
ভাল জানেন !' (২৬ £ ১৮৫-১৮৯) 


VA 
Aid At pile LLU Lo LL ASLCALS ber 


SEL EH LUE SEE og LE AIL IG 
অতঃপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলো । ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের 
আযাব পাকড়াও করল । নিশ্চয়ই সেটা ছিল এক ভীষণ দিবসের আযাব ৷ (২৬ ৪$ ১৯০) 
কাতাদা (র) সহ কতিপয় মুফাসসিরের মতে, আয়কাবাসী ও মাদ্য়ানবাসী অভিন্ন সম্পৃদায় 
নয়, বরং ভিন্ন ভিন্ন দুইটি সম্পৃদায় । কিন্তু তাদের এ মত দুর্বল । এ মতের পক্ষে দুইটি যুক্তি 
পেশ করা হয়; 

(১) আল্লাহর বাণী £ £44,041 963 DE EAE EE 
(আয়কাবাসীরা রসূলগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। যখন শু'আয়ব তাদেরকে বলল... ) 
এখানে ‘তাদের স্বগোত্রীর শু‘আয়ব’ বলা হয়নি কিন্তু মাদয়ানের ক্ষেত্রে বলা হয়েছে ৪ lS 
(2, {841 64 জৰ মাদৱালবাসীনের কাছে ভাের ্গোরীয শুজামবকে রসূল 
পাঠালাম; (২) আয়কাবাসীদের ক্ষেত্রে বলা হয়েছে ৪ ‘মেঘাচ্ছন্ন দিবসের' (£140 11 2y)- 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৪ 


http://IslamiBoi.wordpress.com 


৪২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আযাব তাদেরকে গ্রাস করে। আর মাদয়ানবাসীদের শাস্তির কথা বলা হয়েছে যে, ভূমিকম্প ও 
মহানাদ (4,41 $442%41) তাদেরকে আঘাত হানে। প্রথম প্রশ্নের উত্তর এই যে, 
০১২ 34591 2UL4 এর পরে না বলে বলা হয়েছে 4521244 9%) 
$144, কেননা, এখানে কথা বলা হয়েছে আয়কার অধিবাসীদের সম্বোধন করে, সুতরাং এ 
ক্ষেত্রে তাদের স্বগোত্রীয় বলা সংগতিপূর্ণ নয়। কিন্তু যেখানে গোত্রকে সম্বোধন (,/9',)- করা 
হয়েছে, সেখানে ‘তাদের স্বগোত্রীয়' বলাই যুক্তিসংগত ৷ প্রকৃত পক্ষে এ একটি সুক্ষ্ম ও গুরুত্বপূর্ণ 
পাৰ্থক্য দ্বিতীয় প্রশ্নের উত্তর এই ৪ 1 57 বা ‘মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি' এই একটি স্বতন্ 
শাস্তির উল্লেখ দেখেই যদি বলা হয় যে, এরা ভিন্ন সম্প্রদায়, তা হলে 4447 বা ভূমিকম্প এবং 
{45 বা নাদ এ দু'টি স্বতন্ত্ৰ শাস্তির থেকেও দলীল নেয়া যেতে পারে যে, এরাও দুটি ভিন্ন 
সম্পৃদায়_--যাদের এক দলের উপর ভূমিকম্প ও অপর দলের উপর নাদ-র্ূপে আযাব এসেছিল 
কিন্তু এমন কথা কেউই বলেননি ৷ তবে হাফিজ ইব্‌ন আসাকির (র) হযরত শু‘আয়ব নবীর 
আলোচনা প্রসঙ্গে মুহাম্মদ ইব্‌ন উছমান (র) আবদুল্লাহ ইবন আমর (রা) বর্ণিত একটি মারফৃ’ 
হাদীসের উল্লেখ করেছেন $ 
Lal ales ae Als lel iSy oats ml 

অর্থাৎ মাদয়ানবাসী ও আয়কাবাসী দু'টি সম্পৃদায়। উভয়ের কাছে আল্লাহ হযরত শু'আয়ব 
(আ)-কে নবীরূপে প্রেরণ করেন। কিন্তু এ হাদীসটি ‘গরীব’ পর্যায়ের । এর সনদে বিতর্কিত 
ব্যক্তিও রয়েছেন। সম্ভবত এটা হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা)-এর নিজস্ব উক্তি যা তিনি 
ইয়ারমুকের যুদ্ধের সময় বনী ইসরাঈলের কাহিনী সম্পর্কে প্রাপ্ত দুই উট বোঝাই পাণ্ডুলিপি 
থেকে নিয়ে থাকবেন। 

এছাড়া লক্ষণীয় যে, আল্লাহ তা'আলা আয়কাবাসীদের সেই সব দোষ-ক্রটির উল্লেখ 
করেছেন, যেগুলো মাদয়ানবাসীদের মধ্যেও ছিল। যেমন £ ওজনে ও মাপে কম দেওয়া 
ইত্যাদি । এ থেকে প্রতীয়মান হয় যে, উভয়ে একই সম্পৃদায়ভুক্ত ৷ বিভিন্ন প্রকার শাস্তি তাদের 
উপর পতিত হয়। অবশ্য বিভিন্ন সূরায় আলোচনার পরিবেশ অনুযায়ী বিভিন্ন রকম সম্বোধন 
li Le HE nd al ST CELE UM AL GF ALCALLLLS 

আল্লাহ্‌র বাণী ৪ . $০ ০32 olds US ley Sliema 

‘মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদেরকে গ্রাস করে নিল। এটা ছিল ভয়াবহ দিবসের শাস্তি । 
(সূরা শু'আরা ৪ ১৮৯) 

মুফাসসিরগণ বলেছেন £$ শু‘আয়বের সম্পৃদায় প্রচণ্ড গরমে আক্রান্ত হয়। আল্লাহ সাত দিন 
পর্যন্ত তাদের উপর বায়ু প্রবাহ বন্ধ রাখেন ফলে পানি, ছায়া ও ঝর্ণাধারা তাদের কোন কাজেই 
আসেনি তখন তারা. ঘর-বাড়ি ছেড়ে উন্ুক্ত প্রান্তরে চলে যায়। এক টুকরা মেঘ এসে 
তাদেরকে ছায়াদান করে। সম্পৃদায়ের সবাই এ মেঘের ছায়ায় আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে সমবেত 
হয়। সকলে যখন সমবেত হল তখন আল্লাহ তাদের উপর অগ্নিস্ষুলিঙ্গ ও জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৭ 


করেন। গোটা এলাকাব্যাপী প্রচণ্ড ভূমিকম্প হয় এবং আকাশ থেকে এক ভয়াবহ নাদ আসে । 
ফলে সকলের প্রাণ বায়ু উড়ে যায়, ঘরবাড়ি উজাড় হয় এবং নিজ নিজ ঘরের মধ্যে তারা উপুড় 
হয়ে পড়ে থাকে যারা শু‘আয়ব (আ)-কে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল, তারা এরূপ নিশ্চিহ্ন 
হলো যে, এখানে যেন তারা কোন দিনই বসবাস করেনি । যারাই শু'আয়ব (আ)-কে মিথ্যাবাদী 
প্রতিপন্ন করেছে, তারাই ক্ষতিগ্রস্ত হল । পক্ষান্তরে, আল্লাহ শু‘আয়ব (আ)-কে ও তার সাথের 
মুমিনদেরকে আযাব থেকে রক্ষা করেন । 


আল্লাহ বলেন ৪ 

1/0 Geta 2 a L 
ECS BOGS LA NG CAE CAS COA LES 

ad al 1 / 2 A K 
led lS ESL aly SS AGL EN Ll on 


TT ET 

যখন আমার নির্দেশ এল, তখন আমি শু‘আয়ব ও তার সঙ্গী ঈমানদারগণকে আমার 
অনুগ্রহে রক্ষা করেছিলাম, তারপর যারা সীমালংঘন করেছিল, মহানাদ তাদেরকে আঘাত 
হানলো। ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল । যেন তারা সেখানে কখনও 
বসবাসই করেনি। জেনে রেখো, ধ্বংস ছিল মাদ্য়ানবাসীদের পরিণাম যেভাবে ধ্বংস হয়েছিল 


ছামুদ সম্পৃদায়। (১১ ৪ ৯৪-৯৬) 


আল্লাহ আরও বলেন $ 
ad Dt AA a2 all AL aA atid / 
PCS MEE SOLE Sl sd 38 5 eS EC OE 


NASA AL tA EEL Fas te T {43 Lo 
Eo us yf. i242 374 5 13a a dl 4-2. EY 


ALL onrd adOL Gne 10 Ward? 


a NA IE EEE EA CE NET TUE CT 

তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলল, তোমরা যদি শু‘আয়বের অনুসরণ কর তাহলে 
ক্ষতিগ্রস্ত হবে। তারপর এক ভূমিকম্প তাদেরকে আঘাত করল । ফলে তারা ঘরের মধ্যে 
উপুড় হয়ে পড়ে রইল, যারা শু‘আয়বকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। মনে হবে যেন 
এখানে তারা কখনও বসবাস করেনি । শু‘আয়বকে যারা মিথ্যাবাদী প্রতিপন্ন করছিল, তারাই 
ক্ষতিগ্রস্ত হয়েছিল!’ (৭ ৪ ৯০-৯২) 

এ কথাটি তাদেরই কথার পাল্টা হিসাবে বলা হয়েছে। কারণ তারা বলেছিল ঃ 

IESE CELL il - (যদি তোমরা শুআয়বের অনুগামী 
হও তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে! (৭ ৪ ৯০) 

সম্পৃদায়ের ধ্বংসের পরে নবী শু‘আয়ব (আ) দুঃখ করে যে কথা বলেছিলেন সে প্রসংগে 
আল্লাহর বাণী ৪ 
PET EC 


/ 


LA ৰ “ 
TE 2 


http://IslamiBoi.wordpress.com 


৪২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘হে আমার সম্পৃদায়! আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌছিয়ে দিয়েছি 
চল াাততকয হাতা কারা ছালে কবর খাজ জা 
(৭ 8£ ৯৩)। 

অর্থাৎ তাদের ধ্বংসের পরে তিনি তাদের এলাকা থেকে এই কথা বলে চলে আসেন যে, 


NL PALL nel LAA AE 


DLS SET DILL LLL 15 53 U2 (হে আমার সম্পদায়! আমি 
আমার প্রতিপালকের পয়গাম পৌছিয়ে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দান করেছি) অর্থাৎ 
পৌছিয়ে দেয়ার ও উপদেশ দেয়ার যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছিল তা আমি 
পূর্ণরূপে আদায় করেছি এবং তোমাদের হিদায়াতের জন্যে আমি সাধ্যমত চেষ্টা করেছি । কিন্তু 
আমার এসব প্রচেষ্টা তোমাদের কোন উপকারে আসেনি । কেননা যে ব্যক্তি ভ্রান্ত পথে চলে 
আল্লাহ তাকে হিদায়াত করেন না, আর তার কোন সাহায্যকারীও থাকে না । অতএব, এরপর 
আমি তোমাদের ব্যাপারে আক্ষেপ করব না। কেননা তোমরা উপদেশ গ্রহণ করনি, লাঞ্চিত 
হবার দিনকে ভয় করনি । এ জন্যেই তিনি বলেছেন, ‘কিভাবে আমি কাফির সম্পৃদায়ের জন্যে 
আক্ষেপ ও দুঃখ প্রকাশ করব! অর্থাৎ যা সত্য তা তোমরা মানছ না, সেদিকে প্রত্যাবর্তন করছ 
না এবং সেদিকে দৃষ্টিপাতও করতে প্রস্তুত নও । ফলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এমন 
আঘাত আসল, যা না যায় ফিরান আর না যায় প্রতিরোধ করা, আর না স্থগিত করা সম্ভব । 
কারও উপর পতিত হলে না সে এর থেকে রক্ষা পেতে পারে, না পলায়ন করে বাচতে পারে । 

হাফিজ ইব্‌ন আসাকির (র) তার ইতিহাস গ্রন্থে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর উক্তি 
উল্লেখ করেছেন যে, হযরত শু‘আয়ব (আ) হযরত ইউসুফ (আ)-এর পরবর্তী কালের লোক । 
ওহাব ইব্ন মুনাব্বিহ (র) থেকে বর্ণিত, হযরত শু'আয়ব (আ) ও তার সঙ্গী মুমিনগণ সকলেই 
মন্ধা শরীফে ইনতিকাল করেন এবং তাদের কবর কা'বা গৃহের পশ্চিম পাশে দারুন-নাদওয়া ও 
দারে বনী-সাহ্‌মের মধ্যবর্তী স্থানে অবস্থিত । 


ইবরাহীম (আ)-এর সন্তান-সন্ততি 

ইতিপূর্বে আমরা হযরত ইবরাহীম (আ) ও তার সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি ও 
ঘটনাপঞ্জি বর্ণনা করেছি। এরপর তার সময়কালে সংঘটিত লৃত (আ)-এর সম্পৃদায়ের ঘটনা 
উল্লেখ করেছি । অতঃপর কওযমে শু‘আয়ব অর্থাৎ মাদয়ানবাসীদের ঘটনা বর্ণনা করেছি । কারণ 
কুরআন মজীদের বন্ধ স্থানে এ উভয় ঘটনাগুলো পাশাপাশি বর্ণিত হয়েছে আল্লাহ তা'আলা 
লূত (আ)-এর সম্প্রদায়ের ঘটনা বর্ণনার পরেই মাদয়ান বা আয়কাবাসীদের ঘটনা বর্ণনা 
করেছেন৷ কুরআনের অনুকরণে আমরা লূত (আ)-এর পরে শু'আয়ব (আ)-এর ঘটনা বর্ণনা 
করেছি। এখন আমরা হযরত ইবরাহীম (আ)-এর সন্তান-সন্ততি ও বংশধরদের সম্পর্কে 
বিস্তারিত আলোচনা করব । কেননা তার বংশধরদের মধ্যেই আল্লাহ্‌ নবী ও কিতাব প্রেরণ 
সীমাবদ্ধ রাখেন। সুতরাং ইবরাহীম (আ)-এর পরে আগত প্রত্যেক নবীই তার অধস্তন 
ংশধর । 


http://IslamiBoi.wordpress.com 


হযরত ইসমাঈল (আ) 


হযরত ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর বেশ কয়েকজন পুত্র সন্তান ছিলেন যার উল্লেখ 
পূর্বেই আমরা করেছি । তবে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন সে দু'জন যীরা ছিলেন 
মহান নবী । আবার এ দু'জনের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন ইসমাঈল (আ)। বিশুদ্ধ মতে যিনি 
ছিলেন যাবীহুল্লাহ । তিনিই ছিলেন হযরত ইবরাহীম (আ)-এর প্রথম সন্তান । মাতা মিসরের 
কিবতী বংশের কন্যা হযরত হাজেরা ৷ যারা হযরত ইসহাককে যাবীহুল্লাহ বলেছেন, তারা বনী 
ইসরাঈল থেকে এ মত প্রাপ্ত হয়েছেন। অথচ বনী ইসরাঈলগণ তাওরাত ও ইনজীলের মধ্যে 
পরিবর্তন-পরিবর্ধন করেছে এবং এ ক্ষেত্রে আল্লাহর কিতাবের অপব্যাখ্যা দিয়েছে। তারা তাদের 
কাছে রক্ষিত আসমানী কিতাবের বক্তব্যের বিরুদ্ধাচরণ করেছে। হযরত ইবরাহীম (আ)-কে 
তার প্রথম পুত্র কুরবানী করার নির্দেশ দেয়া হয়। অন্য বর্ণনা মতে, তার একমাত্র পুত্রকে যবেহ 
করার আদেশ দেয়া হয়। যেটাই ধরা হোক না কেন, এর দ্বারা হযরত ইসমাঈল (আ)-কেই 
বোঝানো হয়েছে । তাদের কিতাবে সুস্পষ্টভাবে রয়েছে যে, হযরত ইসমাঈল (আ) যখন ভূমিষ্ঠ 
হন, তখন হযরত ইবরাহীম (আ)-এর বয়স ছিল ছিয়াশি বছর আর যখন হযরত ইসহাক 
(আ)-এর জন্য হয় তখন, হযরত ইবরাহীম (আ)-এর বয়স একশ’ বছরের উপরে ৷ সুতরাং 
সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, ইসমাঈল (আ)-ই খলীলুল্লাহর প্রথম সন্তান । সুতরাং সর্বাবস্থায় 
তিনিই ছিলেন একক সন্তান । বাহ্যত তের বছরের অধিক কাল পর্যন্ত ইসমাঈল (আ) ছিলেন 
তার একমাত্র সন্তান। এ সময়ের মধ্যে অন্য কোন সন্তানের জন্ম হয়নি । আর তাৎপর্যগত দিক 
থেকে একক এ হিসেবে যে, পিতা ইবরাহীম (আ) শিশু পুত্র ইসমাঈল (আ) ও তার মা 
হাজেরাকে নিয়ে হিজরত করেন এবং মন্ধার ফারান পর্বতের উপত্যকায় উভয়কে নির্বাসিত 
করেন। তাদেরকে যখন তিনি রেখে আসেন তখন তাদের সাথে যৎসামান্য পানি ও রসদ 
ব্যতীত কিছুই ছিল না । এটা তিনি করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে। 
আল্লাহ তা'আলা আপন অনুগ্রহ ও করুণার দ্বারা তাদেরকে বেষ্টন করে নেন। বস্তুত তিনিই 
প্রকৃত অনুগ্রহকারী, সাহায্যকারী ও অভিভাবক । অতএব, প্রমাণিত হল যে, হযরত ইসমাঈল 
(আ)-ই বাহ্যিক ও তাৎপৰ্যগত উভয় দিক থেকে একক সন্তান ৷ কিন্তু কে বুঝবে এই সুক্ষ্ম তত্ব 
এবং কে খুলবে এই শক্ত গিঁট ৷ আল্লাহ যাকে গভীর তত্ববজ্ঞান দান করেছেন, তিনিই কেবল এটা 
উপলব্ধি করতে সক্ষম । আল্লাহ তা'আলা হযরত ইসমাঈল (আ)-এর বিভিন্ন গুণাগুণের প্রশংসা 
করেছেন। যেমন ৪ তিনি ছিলেন ধৈর্যশীল, সহনশীল, ওয়াদা পালনকারী, সালাতের 
হেফাজতকারী । পরিবারবর্গকে সালাত আদায়ের নির্দেশ দানকারী-_-যাতে তারা আযাব থেকে 
রক্ষা পায় এবং মহান প্রভুর ইবাদতের দিকে মানুষকে আহ্বানকারী । আল্লাহর বাণী ৪ ' 


http://IslamiBoi.wordpress.com 


8৪৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
AN AY / 
tls Bd AK: LS SELLA i 


/ 
A Lt 2 SAL (Af A 
EEE AE Wl diy JU ahs He SE Hl 
Ty 


ae 
NG ‘ He 
EOE IEE Os EF EME 
সাথে কাজ করবার মত বয়সে উপনীত হল, তখন ইবরাহীম বলল, বৎস! আমি স্বপ্নে দেখি যে, 
তোমাকে আমি যবেহ করছি, এখন তোমার অভিমত কি বল? সে বলল, হে আমার পিতা! 
আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা-ই করুন! আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল 
পাবেন। (৩৭ $ ১০১) 


তিনি পিতার আহ্বানে সাড়া দেন এবং ওয়াদা করেন যে, তিনি ধৈর্যশীল হবেন । এ ওয়াদা 


bee এবং ধৈর্যধারণ করেন। আল্লাহ বলেন ৪ 


4 2a a 
ig. JE B EEL BEL Ba 


a LIAL AIU //A An / APLaddd 


‘bal ail bal Cie els. Alec SLL TEAS 


স্মরণ কর, আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়াকুবের কথা । ওরা ছিল শক্তিশালী ও 
সুক্মদৰ্শী । আমি তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের তা ছিল পরলোকের স্মরণ ৷ 
জিবন ৱা হিল আমাত গনেদিতি = দতম সানা দর অর (6% 8৪৫-৪৭) 


IalfA (pl HANAN 


JES 52 ISS. RY) Lill EL) 4 
স্মরণ কর, i আল-য়াসা-আ ও যুল-কিফ্‌লের কথা, ওরা প্রত্যেকেই ছিল সজ্জন । 
(৩৮ 8 ৪৮) । 
আল্লাহর বাণী ৪ 
i SALLE ST EEE Jas EY sl SEE 


EERO TRS Ete 


এবং স্মরণ কর ইসমাঈল, ইদরীস ও যুল কিফ্‌ল এর কথা তাদের প্রত্যেকেই ছিল 
ধৈর্যশীল ৷ তাদেরকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম । তারা ছিল সৎকর্মপরায়ণ । 
(২১ $৪ ৮৫-৮৬) 


|] / 2A 
2h bse S51 


eos AS by NESE AREA 
>! - 0 Se BLN LR sl sl bl 
CE / aladt 1 


+ BUN Lis SEL Melly Ma MAL 


আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ 
করেছিলাম__-ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে। (8 8 ১৬৩) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৩১ 


আল্লাহর বাণী $ 
SLR jas fA ol Cand Lal Ori A242 
Hela Hp EUS aie GE 


/ 
ALLL PALA Ld 


BENT Ed 


: তোমরা বল, আমরা আন্লাহতে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইবরাহীম, 
ইসমাঈল, ইসহাক ও ইয়াকৃব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে। (২ ৪ ১৩৬) 
অন্য অনেক সূরায় এ জাতীয় বহু আয়াত বিদ্যমান আছে। আল্লাহ বলেন ঃ 


AACEAL IAEA AY 0 PALL 


ELL NEI Sts Ltd ost 5 SET 
(Pitan ARAL st EA 1/2 
TEC EY lus 
তোমরা কি বল যে, ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইহুদী 
কিংবা খৃষ্টান ছিল? বল তোমরা কি বেশি জান, না আল্লাহ? (২ ১৪০) 


এসব আয়াতে আল্লাহ হযরত ইসমাঈল (আ)-এর উত্তম গুণাবলীর কথা উল্লেখ করেছেন, 
তাকে নবী ও রাসূল বানিয়েছেন এবং অজ্ঞ লোকেরা তার প্রতি যেসব মিথ্যা ও অলীক 
কথা-বার্তা আরোপ করেছে তা থেকে তার মুক্ত থাকার কথা ঘোষণা করেছেন । মুমিনদের প্রতি 
নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন সেই সব বিধানের উপর বিশ্বাস রাখে যা ইসমাঈল 
(আ)-এর উপর নাযিল হয়েছিল । নসব-নামা ও বংশ পঞ্জিকার পণ্ডিতগণ এবং মানব জাতির 
এতিহাসিক ঘটনা ও সভ্যতা বর্ণনাকারিগণ লিখেছেন যে, তিনিই ছিলেন সর্বপ্রথম ঘোড়ায় 
আরোহণকারী ব্যক্তি । এর পূর্বে ঘোড়া ছিল নেহায়েতই একটি বন্য প্রাণী । তিনি তা পোষ 
মানান ও তাতে আরোহণ করেন৷ সাঈদ ইব্ন ইয়াহয়া উমাবী (র) তার “মাগাধী’ গ্রন্থে ইব্‌ন 
উমর (রা) সূত্রে বর্ণনা করেন, রসুলুল্লাহ (সা) বলেছেন, তোমরা ঘোড়া পুষবে এবং তার 
আদর-যত্ম করবে । কেননা এটা তোমাদের পিতা ইসমাঈল (আ)-এর মীরাছ বা উত্তরাধিকার ! 
তদানীন্তন আরবরা ছিল বেদুঈন ৷ হযরত ইসমাঈল (আ) আল্লাহর নির্দেশে তাদেরকে দাওয়াত 
দেন। তারা তার ডাকে সাড়া দেয়। তিনিই সর্বপ্রথম প্রাঞ্জল আরবী ভাষায় কথা বলেন। 
আদি আরবদের কাছ থেকে তিনি এ ভাষা শিখেছিলেন। তারা হল হযরত ইবরাহীম (আ)-এর 
পূর্বেকার জুরহুম, আমালিক ও ইয়ামানবাসী আরব যারা মক্কায় এসে বসবাস শুরু করেছিল । 


এতিহাসিক উমাবী (র) মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়নের পূর্ব-পুরুষগণের বরাতে বর্ণনা 
করেন, নবী করীম (সা) বলেছেন ঃ “স্পষ্ট আরবী ভাষায় যিনি সর্বপ্রথম কথা বলেন, তিনি 
ছিলেন ইসমাঈল (আ)। তখন তার বয়স মাত্র চৌদ্দ বছর আলী ইব্ন মুগীরা (র) এ কথা 
বর্ণনা করার সময় উপস্থিত জনৈক ইউনুস বললেন ঃ হে আবূ সাইয়ার! আপনি সত্য বলেছেন, 
আবু জারীও আমার কাছে ঠিক এরূপই বর্ণনা করেছেন। ইতিপূর্বে আমরা বলে এসেছি যে, 
হযরত ইসমাঈল (আ) যৌবনে পদার্পণ করে আমালিকা সম্পৃ্দায়ের জনৈকা মহিলাকে বিবাহ 
করেন এবং পরে পিতার নির্দেশক্রমে তাকে তালাক দেন। উমাবী এ মহিলার নাম বলেছেন 
আস্মারা বিনত সা'দ ইব্‌ন উসামা ইব্‌ন আকীল আল-আমালিকা ৷ তারপর তিনি অপর এক 


http://IslamiBoi.wordpress.com 


৪৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মহিলাকে বিবাহ করেন । পিতার আদেশ অনুযায়ী এই স্ত্রীকে তিনি বহাল রাখেন এই স্ত্রীর নাম 
সায়্যিদা বিন্ত মাদাদ ইব্‌ন আমর আল-জুরহুমী। কেউ কেউ বলেছেন, হযরত ইসমাঈল 
(আ)-এর ইনি ছিলেন তৃতীয় স্ত্রী । এই স্ত্রীর গর্ভে বারজন পুত্র সন্তান জন্মলাভ করেন । মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক (র) তাদের নাম বর্ণনা করেছেন। 

যথা $ নাবিত (৩:১), কায়যার (১১:3), আযবাল (2১1), মীশী (৮5), মাসমা 
(৮2-০), মাশ (5১১১), দাওসা (25-5), আযর (১১1), য়াতৃর (১5৮), নাবাশ 
(0১), তায়মা (2০) ও কায়যামা (০১৪) ৷ 

আহলি কিতাবগণ তাদের গ্রন্থাদিতেও এরূপই উল্লেখ করেছেন। তবে তাদের মতে, এই 
বারজন ছিলেন সমাজপতি যাদের সম্পর্কে পূর্বেই সুসংবাদ দেয়া হয়েছিল । কিন্তু তাদের এ 
ব্যাখ্যা প্রত্যাখ্যান করা হয়েছে। হযরত ইসমাঈল (আ) মঙ্কা ও তার পার্শ্ববর্তী জুরহুম, 
আমালিক ও ইয়ামানবাসীদের প্রতি রসূলরূপে প্রেরিত হন। মৃত্যাকালে তিনি আপন ভাই 
ইসহাকের প্রতি ওসীয়ত করে যান। ইসমাঈল (আ) তীর কন্যা নাসমাকে তার ভাতিজা ঈস 
ইন্ন ইসহাকের সাথে বিবাহ দেন। এই দম্পতির পুত্র সন্তানের নাম রূম ৷ রূম-এর 
আওলাদদেরকে বানুল আসফার বলা হয়। কারণ, তাদের পিতা ঈস-এর গায়ের রং ছিল 
গেরুয়া । যাতে আরবীতে সুফর (,৯.০) বলা হয়ে থাকে। অপর বর্ণনা মতে, ঈস্‌-এর আরও 
দুই পুত্ৰ ছিল__ ইউনান ও আশবান । ইব্‌ন জারীর (র) এ ব্যাপারে কিছুই বলেননি । 

হযরত ইসমাঈল (আ)-কে হিজর নামক স্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় । 
মৃত্যুকালে তার বয়স ছিল ১৩৭ বছর ৷ উমর ইবন আবদুল আযীয থেকে বর্ণিত ৪ ইসমাঈল 
(আ) মক্কার প্রচণ্ড গরম সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করেন৷ আল্লাহ ওহীর মাধ্যমে তাকে 
জানান যে, যেখানে তোমাকে দাফন করা হবে সে স্থানের দিকে আমি জান্নাতের একটি দরজা 
খুলে দেব। কিয়ামত পৰ্যন্ত সেখানে জার্নাতের সুশীতল হাওয়া প্রবাহিত থাকবে । 

হেজাষী আরবদের সকলেই নাবিত ও কায়জারের বংশ বলে নিজেদেরকে দাবি করে। 
পরবর্তীতে আমরা আরব জাতি, তাদের বংশ, গোত্র, সমাজ ও কবীলা ও তাদের কৃষ্টি, সভ্যতা 
সম্পর্কে আলোচনা করব । হযরত ইসমাঈল (আ) থেকে রাসূলুল্লাহ (সা) পর্যন্ত সম্পূর্ণ সময়ের 
যাবতীয় বর্ণনা এতে থাকবে। হযরত ঈসা ইব্ন মারয়াম (আ) পর্যন্ত বনী ইসরাঈলের 
উত্থান-পতন, তাদের নবীদের আলোচনা শেষে উক্ত বিষয়ে আলোচনা করা হবে। অতঃপর বনী 
ইসরাইঈলের যুগ এবং পরে আইয়ামে জাহিলিয়ার ঘটনাবলী এবং সবশেষে বিশ্বনবী (সা)-এর 
সীরাত মুবারক সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে ইন্শাআল্লাহ্‌ । 


http://IslamiBoi.wordpress.com 


ইসহাক ইব্ন ইবরাহীম (আ) 
পূর্বেই বলা হয়েছে যে, হযরত ইব্রাহীম (আ)-এর একশ’ বছর বয়সকালে এবং ইসমাঈল 
(আ)-এর জন্মের চৌদ্দ বছর পর ইসহাক (আ)-এর জন্ম হয়। তার মাতা সারাহ্‌কে যখন পুত্র 
PVE AE HOR 


UE 
SHAY tS ss L 


2LuaG@rr 


snl Ss ELS SELLS 
7 


G7? lS (Tus tela 
oi + Al LUE S mae iS 73 


পরায়ণদের অন্তর্ভুক্ত । আমি ইত্রাহীমের প্রতি ও ইসহাকের প্রতি বয়কত দান করেছিলাম। 
তাদের বংশধরদের মধ্যে কতক সৎক্র্মশীল এবং কতফ্ক নিঞ্জেদের প্রতি স্পষ্ট অত্যাচারী । 
(৬৭ ৪ ১১২-১১৩) 

আল্লাহ্‌ কুরআনের অনেক আয়াতে ইসহাক (আ)-এর প্রশংসা করেছেন। আবু হুরায়রা (রা) 
বর্ণিত এ মর্মের হাদীসে পূর্বে উল্লেখ করা হয়েছে যে, রসূলুল্লাহ (সা) বলেছেন ৪ একজন 
সম্মানিত ব্যক্তি, যার পিভাও ছিলেন সম্মানিত, তার পিতাও ছিলেন সন্মানিত এবং তার পিতাও 
ছিলেন সম্মানিত ৷ তিনি হলেন ইউসুফ ইব্‌ন ইমাকৃব ইব্‌ন ইসহাক ইব্‌ন ইব্য়াহীম । আহলি 
কিতাবগণ বলেন, ইসহাক (আ) তাঁর চল্লিশ বছর ষঘয়সে পিতার জীবদ্দশায় ফুফাকা বিনত 
বাৎওয়াইলকে বিবাহ করেন । রুফাকা ছিলেন বন্ধ্যা । তাই ইসহাক' (আ) সন্তানের জন্যে 
আল্লাহ্‌র কাছে দু'আ করেন। এরপর স্ত্রী সম্ভান-সম্ভবা হন এবং তিনি জময দুই পুত্র সন্তান প্রসব 
করেন। তাদের প্রথমজন্রের নাম রাখা হয় *ঈসূ’ যাকে আরবরা ‘ঈস’ বলে তাকে। এই ঈস 
হচ্ছেন রূমের পিতা দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবার সময় থাকে তার ভাইয়ের পায়ের গোড়ালি 
আঁকড়ে থাকতে দেখা যায়। এই কারণে তার নাম রাখা হয় ইয়া'কুব। কেননা এ শব্দটির মূল 
ধাতু ( -&০) অৰ্থ গোড়ালি বা পশ্চাতে আগমনকারী ৷ তীর অপর নাম ইসরাঈল, যার নামে 
বনী-ইসরাঈল বংশের নামকরণ করা হয়েছে। 

কিতাবীগণ ৰলেন, হযরত ইসহাক (আ) ইয়াকৃবের তুলনায় ঈসূকে অধিকতর 
ভালবাসতেন; কারণ তিনি ছিলেন প্রথম সম্ভান। পক্ষাস্তরে তাদের মা রুফাকা ইয়াকুবকে বেশি 
ভালবাসতেন; কেনমা, তিনি ছিলেন কনিষ্ঠ । ইসহাক (আ) যখন বয়োবৃদ্ধ হন এবং তার 
দৃষ্টি-শক্তি তাস পায়, তখন তিমি পুত্র ঈসেয মিষ্ট একটি উত্তম আহার্য চান। তিনি একটি পশু 
শিকার করে রান্না করে আনার জন্যে ঈসফে নির্দেশ দেন। যা আহার করে তিমি তার জন্যে 
বরকত ও কল্যাণের দু'আ করবেন। ঈস শিক্ষায় কাজে পারদর্শী ছিলেন। তাই তিনি শিকারে 
"বেরিয়ে পড়লেন । এদিকে রুফাকা তার প্রিয় পুত্র ইয়াকৃবকে পিতার দু'আ লাভের জন্যে পিতার 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৫ 


http://IslamiBoi.wordpress.com 


8৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


চাহিদা অনুযায়ী দু*টি উৎকৃষ্ট ছাগল ছানা যবেহ করে খাদ্য প্রস্তুত করে ভাইয়ের পূর্বেই পিতার 
সন্মুখে পেশ করার আদেশ দেন । খাদ্য তৈরি হবার পর মা রুফাকা ইয়াকূবকে ঈসের পোশাক 
পরিয়ে দেন এবং উভয় হাতে ও কাধের উপরে ছাগলের চামড়া জড়িয়ে দেন। কারণ ঈসের 
শরীরে বেশি পরিমাণ লোম ছিল, ইয়াকুবের শরীরে সেরূপ লোম ছিল না । তারপর যখন খাদ্য 
নিয়ে ইয়াকুব পিতার কাছে হাযির হলেন তখন তিনি জিজ্ঞেস করলেন $ তুমি কে? উত্তরে তিনি 
বললেন £ আপনার ছেলে। তখন পিতা তাকে কাছে টেনে নেন ও আলিঙ্গন করেন। তবে তিনি 
মুখে ব্যক্ত করলেন যে, কণ্ঠস্বর তো ইয়াকূবের মত কিন্তু শরীর ও পোশাক ঈসের বলে মনে 
হয়। আহার শেষে তিনি দু'আ করলেন যে, ভাইদের মধ্যে তিনি যেন অধিকতর ভাগ্যবান হন, 
ভাইদের উপরে ও পরবর্তী বংশধরদের উপরে যেন তাঁর নির্দেশ ও প্রভাব কার্যকরী হয় এবং 
তিনি অধিক পরিমাণ জীবিকা ও সম্ভানের অধিকারী হন। 


পিতার নিকট থেকে ইয়াকুব চলে আসার পর তার ভাই ঈস সেই খাদ্য নিয়ে পিতার কাছে 
হাযির হন যা খাওয়ানোর জন্যে তিনি তাকে আদেশ করেছিলেন। পিতা জিজ্ঞেস করলেন, 
বৎস! এ আবার তুমি কি নিয়ে এসেছ? ঈস বললেন £ এতো সেই খাদ্য যা আপনি খেতে 
চেয়েছিলেন। পিতা বললেন, এই কিছুক্ষণ পূর্বে কি তুমি খাদ্য নিয়ে আসনি এবং তা আহার 
করে কি তোমার জন্যে আমি দুআ করিনি? ঈস বললেন $ আল্লাহ্র কসম, আমি আসিনি । 
তিনি তখন বুঝতে পারলেন যে, ইয়াকৃবই আমার আগে এসে এ কাজ করে গেছে। তিনি 
ইয়াকূবের উপর ভীষণ ক্ষুন্ধ হলেন কিতাবীদের বর্ণনা মতে, এমনকি পিতার মৃত্যুর পর তাকে 
হত্যা করার হুমকিও দেন। তারপর পিতার নিকট দু'আ চাইলে পিতা তাঁর জন্যে ভিন্ন দুআ 
করেন। তিনি দু'আ করলেন যেন ঈসের সন্তানরা শক্ত যমীনের অধিকারী হয়, তাদের জীবিকা 
ও ফল-ফলাদি যেন বৃদ্ধিপ্ৰাপ্ত হয়। ইয়াকুব (আ)-এর প্রতি ঈসের হুমকির কথা তাদের মার 
শ্রুতিগোচর হলে তিনি ইয়াকুব (আ)-কে তার ভাই অর্থাৎ ইয়াকূবের মামা লাবানের কাছে চলে 
যেতে নির্দেশ দেন। লাবান হারানে বসবাস করতেন । ঈসের ক্রোধ প্রশমিত না হওয়া পর্যন্ত 
সেখানে অবস্থান করার জন্যে তিনি তাকে পরামর্শ দেন। এ ছাড়া তিনি লাবানের কন্যাকে বিয়ে 
করতেও তাকে বলে দেন। এরপর তিনি তার স্বামী ইসহাক (আ)-কে এ ব্যাপারে অনুমতি ও 
প্রয়োজনীয় উপদেশ দান এবং তার জন্য দু'আ করতে বলেন হযরত ইসহাক তাই করলেন। 
ইয়াকৃৰ (আ) এঁ দিন বিকেলেই তাদের কাছ থেকে বিদায় নেন। তারপর যেখানে পৌছলে 
সন্ধ্যা হয় সেখানে একটি পাথর মাথার নিচে রেখে তিনি ঘুমিয়ে পড়েন । ঘুমের মধ্যে স্বপ্নে 
দেখেন, যমীন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপিত রয়েছে। ফেরেশতাগণ সেই সিঁড়ি 
বেয়ে ওঠানামা করছেন। আর আল্লাহ তাকে ডেকে বলছেন £ আমি তোমাকে বরকতে পরিপূর্ণ 
করব, তোমার সন্তান-সস্ততি বৃদ্ধি করব, তোমাকে ও তোমার বংশধরদেরকে এই যমীনের 
অধিকারী বানাব ঘুম থেকে জেগে এরূপ একটি স্বপ্নের জন্যে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং 
মানত করেন যে, আন্যাহ যদি আমাকে নিরাপদে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার 
সুযোগ দেন তাহলে এই স্থানে আল্লাহ্র উদ্দেশে একটি ইবাদতখানা নির্মাণ করব; যা কিছু 
রিযিক পাব তার এক-দশমাংশ আল্লাহ্র রাহে দান করব । তারপর সেই পাথরটি চেনার 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৩৫ 


সুবিধার্থে তার উপর কিছু তেল ঢেলে দেন। তিনি এই স্থানের নাম রাখেন বায়তুঈল অর্থাৎ 
বায়তুল্লাহ । এটাই বর্তমান কালের বায়তুল মুকাদ্দাস যা হযরত ইয়াকূব (আ) পরবর্তীকালে 
নিৰ্মাণ করেছিলেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে আসবে । 

আহলি কিতাবগণ আরো বলেন যে, হযরত ইয়াকুব (আ) হারানে পৌছে মামার কাছে 
উপস্থিত হন । মামা লাবানের ছিল দুই কন্যা । বড়জনের নাম লায়্যা এবং ছোটজনের নাম 
রাহীল। রূপ-লাবণ্যে ছোটজনই শ্রেষ্ঠ । তাই ইয়াকুব মামার কাছে ছোটজনকে বিবাহ করার 
প্রস্তাব দেন। মামা এই শর্তে বিবাহ দিতে রাযী হন যে, সাত বছর পর্যন্ত তার মেষ পালের 
দেখাশোনা করতে হবে ।.সাত বছর অতীত হবার পর লাবান বিবাহের আয়োজন করেন । 
লোকজনকে দাওয়াত দেন এবং আপ্যায়িত করেন এবং রাতে জ্যযেষ্ঠ কন্যা লায়্যাকে ইয়াকূবের 
নিকট বাসরঘরে প্রেরণ করেন। লায়্যা দেখতে কুৎসিত ও ক্ষীণ দৃষ্টিশক্তি-সম্পন্না ছিলেন। 
সকাল বেলা ইয়াকৃব তার কাছে লায়্যাকে দেখতে পেয়ে মামার নিকট অভিযোগ করলেন যে, 
আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? আমি তো আপনার কাছে রাহীলের প্রস্তাব 
দিয়েছিলাম । উত্তরে মামা বললেন, এটা আমাদের সামাজিক রীতি নয় যে, জ্যেষ্ঠা কন্যাকে 
রেখে কনিষ্ঠা কন্যাকে বিয়ে দেব । এখন যদি তুমি এর বোনকে বিয়ে করতে চাও তবে আরও 
সাত বছর কাজ কর, তাহলে তাকেও তোমার সাথে বিয়ে দেব। সুতরাং ইয়াকূব (আ) আরও 
সাত বছর কাজ করলেন । তারপর তিনি তীর জ্যেষ্ঠ কন্যার সাথে কনিষ্ঠ কন্যাকেও ইয়াকুব 
(আ)-এর কাছে বিয়ে দেন। এরূপ দুই কন্যাকে একই ব্যক্তির সাথে বিবাহ দেওয়া তাদের 
শরীআতে বৈধ ছিল। পরবর্তীকালে তাওরাতের মাধ্যমে এ বিধান রহিত হয়ে যায়। এই একটি 
দলীলই রহিত হবার জন্যে যথেষ্ট । কেননা, হযরত ইয়াকূব (আ)-এর কর্মই এটা বৈধ ও মুবাহ 
হওয়ার প্রমাণবহ । কারণ, তিনি ছিলেন মাসূম বা নিষ্পাপ । লাবান তার উভয় কন্যার সাথে 
একটি করে দাসী দিয়েছিলেন । লায়্যার দাসীর নাম ছিল যুলফা এবং রাহীলের দাসীর নাম ছিল 
বালহা ৷ লায়্যার যে ঘাটতি ছিল আল্লাহ তাকে কয়েকটি সন্তান দান করে সে ঘাটতি পূরণ 
করেন। সুতরাং লায়্যার গর্ভে ইয়াকৃব (আঁ)-এর প্রথম সন্তান রূবীল দ্বিতীয় সম্ভান শাম্উন, 
তৃতীয় সন্তান লাবী এবং চতুর্থ সন্তান য়াহুযা । রাহীলের কোন সন্তান হত না, তাই তিনি 
ঈর্ষাব্িত হয়ে পড়লেন এবং নিজের দাসী বালহাকে ইয়াকৃব (আ)-এর কাছে সমর্পণ করলেন । 
ইয়াকুব (আ) দাসীর সাথে মিলিত হলে এক পুত্র সন্তান জন্ম হয়। নাম রাখা হয় দান । বালহা 
দ্বিতীয়বার গর্ভ ধারণ করে এবং দ্বিতীয়বারও পুত্র সন্তান জন্য হয়। এর নাম রাখা হয় 
নায়ফ্তালী ৷ এবার লায়্যাও তার দাসী যুলফাকে ইয়াকৃব (আ)-এর কাছে সমর্পণ করেন। 
যুলফার গর্ভেও দুই পুত্র সন্তানের জন্ম হয়; একজনের নাম হাদ এবং অপরজনের নাম আশীর । 
তারপর লায়্যা নিজেও সন্তান-সম্ভবা হন এবং পঞ্চম পুত্রের মা হন । এ পুত্রের নাম রাখা হয় 
আয়সাখার ৷ পুনরায় লায়্যা গর্ভবতী হলে ষষ্ঠ পুত্রের জন্ম হয় যার নাম রাখা হয় যাবিলূন ৷ 
এরপর তিনি সপ্তম সন্তানর্ূপে এক কন্যা সন্তান প্রসব করেন যার নাম রাখা হয় দিনা । এভাবে 
লায়্যার গর্ভে ইয়াকুব (আ)-এর সাত সন্তানের জন্ম হয়৷ তারপর স্ত্রী রাহীল একটি পুত্র সন্তানের 
জন্যে আল্লাহ্‌র কাছে দু'আ করেন আল্লাহ্‌ তাঁর প্রার্থনা কবূল করেন । ফলে আল্লাহ্র নবী 
ইয়াকৃব (আ)-এর গুঁরসে তার গর্ভে এক সুন্দর সুশ্রী মহান পুত্র সন্তান জন্মলাভ করেন যার নাম 
রাখা হয় ইউসুফ । 


http://IslamiBoi.wordpress.com 


৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ পরিবারের সকলেই হারানে বসবাস করতে থাকেন। ইয়াকুব (আ) মামার উভয় কন্যাকে 
বিবাহ করার পর আরও ছয় বছর পর্যন্ত তার মেষ চরান ৷ অর্থাৎ সর্বমোট বিশ বছর তিনি 
মামার কাছে অবস্থান করেন। তখন হযরত ইয়াকুব (আ) নিজ পরিবারবর্গের কাছে ফিরে 
যাওয়ার জন্যে মামার কাছে অনুমতি চান। মামা তাকে বললেন, তোমার কারণে আমার 
ধন-সম্পদে অনেক বরকত হয়েছে। অতএব, আমার সম্পদের যে পরিমাণ ইচ্ছে, তুমি আমার 
কাছে চেয়ে নাও । ইয়াকুব (আ) বললেন, তাহলে এই বছরে আপনার বকরীর যতগুলো বাচ্চা 
হবে তা থেকে যেগুলোর রং হবে সাদা-কালো ফোটা বিশিষ্ট, সাদা-কালো মিশ্রিত, কালো অংশ 
বেশি ও সাদা অংশ কম কিংবা মাথার দু'দিকে টাকপড়া সাদা এ জাতীয় বাচ্চাগুলো আমাকে 
দিন। মামা তার দাবি মেনে নেন। সে মতে মামার ছেলেরা পিতার মেষ-পাল থেকে এ জাতীয় 
বকরীগুলো বেছে বেছে আলাদা করে নিলেন এবং সেগুলোকে পিতার মেষ-পাল থেকে তিন 
দিনের দূরত্বে নিয়ে যান। যাতে করে এ জাতীয় বাচ্চা জন্ম হতে না পারে। এ দেখে ইয়াকুব 
(আ) সাদা রং-এর তাজা বাদাম ও দালাব নামক খাস সংগ্রহ করলেন এবং সেগুলো ছিড়ে এসব 
বকরীর খাওয়ার পানিতে ফেললেন ৷ উদ্দেশ্য এই যে, বকরী এ দিকে তাকালে ভীত হবে এবং 
পেটের মধ্যের বাচ্চা নড়াচড়া করবে ফলে সে সব বাচ্চা উপরোক্ত রং-বিশিষ্ট হয়ে জন্মাবে । 
বস্তুত এটা ছিল একটি অলৌকিক ব্যাপার এবং ইয়াকুব নবীর অন্যতম মু‘জিযা । এভাবে নবী 
ইয়াকুব (আ) প্রচুর সংখ্যক বকরী, পশু ও দাস-দাসীর মালিক হন এবং এ কারণে তার মামার 
ও মামার ছেলেদের চেহারা বিবর্ণ হয়ে যায়, যেন ইয়াকুব (আ)-এর কারণে তারা কোণঠাসা 
হয়ে পড়েছেন। 

আল্লাহ্‌ ওহীযোগে ইয়াকৃব (আ)-কে নির্দেশ দেন যে, তুমি তোমার জন্মভূমিতে নিজ জাতির 
কাছে চলে যাও । এ সময় আল্লাহ্‌ তাকে সাহায্যের আশ্বাস প্রদান করেন । অতঃপর ইয়াকূর্ব 
(আঁ) নিজ ন্ত্রী-পুত্র--পরিজনের কাছে বিষয়টি পেশ করেন। তারা স্বতঃস্কর্তভাবে তার 
আনুগত্যের পক্ষে সাড়া দেন। সুতরাং ইয়াকুব (আ) ভার পরয়িবারবর্গ ও ধন-সম্পদ সাথে নিয়ে 
রওয়ানা হয়ে পড়েন । আসার সময় স্ত্রী রাহীল তার পিতার মূৰ্তিসমূহ লুকিয়ে নিয়ে আসেন। 
তাঁরা যখন এ এলাকা অতিক্রম করেন তখন লাবান (রাহীলের পিতা) ও তাঁর সম্প্রদায় তাদের 
কাছে এসে উপস্থিত হন। লাবানকে না জানিয়ে আসার জন্যে তিনি ইয়াকূব (আ)-কে মৃদু 
ভর্ৎসনা করে বললেন, আমাকে জানিয়ে আসলে ধুমধামের সাথে কন্যাদের ও তাদের সন্তানদের 
বিদায় সম্বর্ধনা জানাতে পারতাম । ঢোল-তবলা ও বাদ্য-যন্ত্র বাজিয়ে আমোদ-ফুর্তি করে বিদায় 
দিতাম ৷ এরপর তিনি জিজ্ঞেস করলেন, আমার মূর্তি কেন নিয়ে এসেছ? মূর্তির ব্যাপারে ইয়াকুব 
(আ) কিছুই জানতেন না। তাই তিনি অস্বীকার করে বললেন, আমরা তো মূর্তি আনিনি। লাবান 
তার কন্যা ও দাসীদের অবস্থান স্থল ও জিনিসপত্র তল্লাশি করলেন কিন্তু কিছুই পেলেন না। 
রাহীল এ মূর্তিটি নিজ বাহনের পৃষ্ঠদেশে বসার স্থানে গদির নীচে রেখে দিয়েছিলেন। তিনি সে 
স্থান থেকে উঠলেন না এবং ওযর পেশ করে জানালেন যে, তিনি খতুবর্তী । সুতরাং তিনি তা 
উদ্ধার করতে ব্যর্থ হলেন। 

অবশেষে শ্বশুর-জামাতা উভয়ে তথায় অবস্থিত জালআদ নামক একটি টিলার কাছে 
পরস্পরে এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন যে, ইয়াকুব (আ) লাবানের কন্যাদেরকে ত্যাগ করবেন না 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৭ 


এবং তীদের বর্তমানে অন্য কাউকে বিয়ে করবেন না এবং এই টিলা অতিক্রম করে লাবান ও 
ইয়াকুব কেউই অন্যের দেশে যাবেন না । অতঃপর খাবার পাক হল । উভয় পক্ষ একত্রে আহার 
করলেন এবং একে অপরকে বিদায় জানিয়ে প্রত্যেকে স্ব-স্ব দেশের পানে যাত্রা করলেন । 
ইয়াকূব (আ) সাঈর এলাকা পর্যন্ত পৌছলে ফেরেশতাগণ এসে তাকে অভ্যর্থনা জানান । 
ইয়াকৃব (আ) সেখান থেকে একজন দূতকে তার ভাই ঈসের নিকট প্রেরণ করেন, যাতে ভাই 
তার প্রতি সদয় হন এবং কোমল আচরণ করেন। দূত ফিরে এসে ইয়াকৃব (আ)-কে এই সংবাদ 
দিল যে, ঈস চারশ’ পদাতিক সৈন্যসহ আপনার দিকে অগ্রসর হচ্ছে। এ সংবাদ পেয়ে ইয়াকৃব 
(আ) ভীত-সন্তস্ত হয়ে পড়েন। আল্পাহ্র কাছে দু'আ করেন, সালাত আদায় করেন, 
কাকুতি-মিনতি জানান এবং ইতিপূর্বে প্রদত্ত সাহায্যের প্রতিশ্রুতির উল্লেখ করেন এবং ঈসের 
অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করেন। এছাড়া তিনি তার ভাইকে দেয়ার জন্যে বিপুল 
পরিমাণ উপঢৌকন তৈরি রাখলেন । উপঢৌকনের মধ্যে ছিল দু'শ’ ছাগী, বিশটা ছাগল, দু'শ’ 
ভেড়ী, বিশটা ভেড়া, ত্রিশটা দুধেল উটনী, চন্লপিশটা গাই, দশটি ষাঁড়, বিশটি গাধী ও দশটা 
গাধা। তারপর তিনি এ পশুগুলোর প্রত্যেক শ্রেণীকে আলাদা আলাদাভাবে হাকিয়ে নেওয়ার 
জন্যে রাখালদেরকে নির্দেশ দেন এবং এর এক-একটি শ্রেণী থেকে আর একটি শ্রেণীর মাঝে 
দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। এরপর তাদেরকে বলে দেন যে, ঈসের সাথে প্রথমে যার 
সাক্ষাৎ হবে এবং ঈস বলবেন, তুমি কার লোক এবং এ পশুগুলো কার? তখন উত্তর দিবে, 
আপনার দাস ইয়াকুবের ৷ মনিব-ঈসের জন্যে তিনি এগুলো হাদিয়াস্বরূপ পাঠিয়েছেন। এরপর 
যার সাথে দেখা হবে এবং তার পরে যার সাথে সাক্ষাৎ হবে সবাই এ একই উত্তর দিবে । আর 
তোমরা প্রত্যেকেই এ কথা বলবে যে, তিনি আমাদের পেছনে আসছেন। 

সবাইকে বিদায় করার দুইদিন পর ইয়াকৃব (আ)-সহ তার দুই স্ত্রী, দুই দাসী এবং এগার 
পুত্র যাত্রা শুরু করেন। তিনি রাত্রিকালে পথ চলতেন এবং দিনের বেলা বিশ্রাম নিতেন ৷ যাত্রার 
দ্বিতীয় দিন প্রভাতকালে ইয়াকুব (আ)-এর সম্মুখে জনৈক ফেরেশতা মানুষের আকৃতিতে দেখা 
দেন। ইয়াকুব (আ) তাকে একজন পুরুষ মানুষ বলে ধারণা করেন। ইয়াকূব (আ) তাকে 
পরাস্ত করার জন্যে অগ্রসর হন এবং ধন্তাধস্তির মাধ্যমে বাহ্যিক দৃষ্টিতে ইয়াকৃব (আ) জয়ী হন। 
তবে ফেরেশতার দ্বারা ইয়াকুব (আ) তাঁর উরুতে আঘাত প্রাপ্ত হন। তখন তিনি খোড়াতে 
থাকেন। প্রভাতের আলো ফুটে উঠলে ফেরেশতা ইয়াকৃব (আ)-কে জিজ্ঞেস করলেন, আপনার 
নাম কি? উত্তরে তিনি বললেন, আমার নাম ইয়াকুব (আ) ৷ ফেরেশতা বললেন, এখন থেকে 
আপনার নাম হবে ইসরাঈল ৷ ইয়াকৃব (আ) জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি এবং 
আপনার নাম কি? প্রশ্ন করার সাথেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন । তখন ইয়াকুব (আ) 
‘বুঝতে পারলেন যে, ইনি ফেরেশতা ৷ পায়ে আঘাত পেয়ে ইয়াকুব (আ) খোৌড়া হয়ে আছেন। 
বনী-ইসরাঈলগণ এ কারণে উরু-হীটুর মাংসপেশী খান না। 

তারপর ইয়াকূব (আ) দেখতে পান যে, তীর ভাই ঈস চারশ’ লোকের এক বাহিনী নিয়ে 
তার দিকে অগ্রসর হচ্ছেন । তিনি পরিবারবর্গকে পেছনে রেখে সম্মুখে যান। ঈস সম্মুখে উপস্থিত 
হলে তাকে দেখেই ইয়াকুব (আ) সাতবার তাকে সিজদা করেন। এই সিজদা ছিল সে যুগে 
সাক্ষাৎকালের সালাম বা অভিবাদন (সম্মান সূচক) এবং তাদের শরীআতে এ সিজদা বৈধ ছিল। 


http://IslamiBoi.wordpress.com 


৪৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যেমন ফেরেশতারা হযরত আদম (আ)-কে সম্মানসূচক সিজদা করেছিলেন এবং হযরত ইউসুফ 
(আ)-কে তীর পিতা-মাতা ও ভাইয়েরা সিজদা করেছিলেন । এ সম্পর্কে আলোচনা সামনে 
আসবে। ইয়াকুব (আ)-এর এ আচরণ দেখে ঈস তার কাছে গেলেন এবং তাকে আলিঙ্গন করে 
চুমো খেলেন এবং কান্নায় ভেঙ্গে পড়লেন । তারপর চোখ তুলে তাকাতেই নারী ও বালকদেরকে 
দেখে ঈস ইয়াকুব (আ)-কে লক্ষ্য করে বললেন, এদেরকে তুমি কোথায় পেলে? ইয়াকূব (আ) 
বললেন, আল্লাহই আপনার দাসকে এসব দান করেছেন। এ সময় দাসীদ্বয় ও তাদের সন্তানরা 
ঈসকে সিজদা করল । এরপর লায়্যা ও তার সন্তানরা সিজদা করে এবং শেষে রাহীল ও তার 
পুত্র ইউসুফ এসে ঈসকে সিজদা করেন। এরপর ইয়াকুব (আ) তীর ভাইকে দেয়া হাদিয়াগুলো 
গ্রহণ করার জন্য বারবার অনুরোধ জানালে ঈস তা গ্রহণ করেন। এরপর ঈস সেখান থেকে 
বাড়ির দিকে রওয়ানা হলেন, তখন তিনি আগে-আগে ছিলেন এবং ইয়াকৃব ও তার 
পরিবার-পরিজন, দাস-দাসী ও পশু সম্পদসহ তার পিছে পিছে সাঈর পর্বতের উদ্দেশে যাত্রা 
করলেন। 

সাহুর নামক স্থান অতিক্রমকালে তিনি সেখানে একটি ঘর নির্মাণ করেন এবং পশুগুলোর 
জন্যে ছাউনি তৈরি করেন । এরপর শাখীম এলাকার উর-শালীম (:21%)91) নামক গ্রামের 
সন্নিকটে অবতরণ করেন এবং শাখীম ইব্‌ন জামূর-এর এক খণ্ড জমি একশ’ ভেড়ার বিনিময়ে 
ক্রয় করেন । সেই জমিতে তিনি তাবু স্থাপন করেন এবং একটি কুরবানীগাহ্‌ তৈরি করেন । তিনি 
এর নাম রাখেন ‘ঈল-ইলাহে ইসরাঈল’ ৷ এই কুরবানীগাহটি আল্লাহ্‌ তার মাহাত্ম্য প্রকাশের 
উদ্দেশ্যে নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। এটাই বর্তমান কালের বায়তুল মুকাদ্দাস ৷ 
পরবর্তীকালে সুলায়মান ইব্‌ন দাউদ (আ) এ ঘরের সংস্কার করেন। এটাই সেই চিহ্নিত 
পাথরের জায়গা যার উপর তিনি ইতিপূর্বে তেল রেখেছিলেন--যার আলোচনা পূর্বে করা 
হয়েছে। 

আহ্‌লি কিতাবগণ এখানে একটি ঘটনা বর্ণনা করেন, যা ইয়াকুব (আ)-এর স্ত্রী লায়্যার 
পক্ষের কন্যা দীনা সম্পর্কিত । ঘটনা এই যে, শাখীম ইব্ন জামূর দীনাকে*জোরপূর্বক তার 
বাড়িতে ধরে নিয়ে যায়। তারপর দীনার পিতা ও ভাইদের কাছে তাকে বিবাহের প্রস্তাব দেয় । 
দীনার ভাইয়েরা জানাল যে, তোমরা যদি সকলে খাতনা করাও তাহলে আমাদের সাথে 
তোমাদের বৈবাহিক সম্পর্ক হতে পারে। কেননা, খাত্নাবিহীন লোকদের সাথে আমরা বৈবাহিক 
সম্পর্ক স্থাপন করি না । শাখীমের সম্পৃদায়ের সবাই সে আহ্বানে সাড়া দিয়ে খাতনা করাল । 
খাত্‌না করাবার পর তৃতীয় দিবসে তাদের ভীষণ যন্ত্রণা শুরু হয়। এই সুযোগে ইয়াকৃব 
(আ)-এর সন্তানগণ তাদের উপর হামলা করে। শাখীম ও তার পিতা জামূরসহ সকলকে হত্যা: 
করে ফেলে ৷ হত্যার কারণ ছিল তাদের অসদাচরণ, তদুপরি তারা ছিল মূর্তিপূজারী, কাফির । এ 
কারণে ইয়াকুব (এ)-এর সন্তানরা তাদেরকে হত্যা করে এবং তাদের ধন-সম্পদ গনীমত 
হিসেবে নিয়ে নেয়। 

এরপর ইয়াকৃব (আ)-এর কনিষ্ঠ স্ত্রী রাহীল পুনরায় সন্তান-সম্ভবা হন এবং পুত্র বিন-য়ামীন 
জন্ুগ্রহণ করেন রাহীল বিন-য়ামীন প্রসব করতে গিয়ে খুবই কষ্ট পান। ফলে সন্তান ভূমিষ্ঠ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৯ 


হওয়ার অব্যবহিত পরে রাহীলের ইনতিকাল হয়। ইয়াকূব (আ) আফরাছ অর্থাৎ বায়তু-লাহ্‌মে 
(বেথেলহামে) তাকে দাফন করেন ৷ তিনিই তার কবরের উপর একটি পাথর রেখে দিয়েছিলেন 
যা আজও বিদ্যমান আছে। হযরত ইয়াকৃব (আ)-এর সন্তানের মধ্যে বারজন পুত্র । এদের মধ্যে 
লায়্যার গর্ভে খাদের জন্ম হয় তারা হচ্ছেন (১) রবীল, (২) শাম'উন, (৩) লাবী, (8) য়াহুযা, 
(৫) আয়াখার ও (৬) যায়িলুন। রাহীলের গর্ভে জন্ম হয় (৭) ইউসুফ ও (৮) বিন-য়ামীনের । 
রাহীলের দাসীর গর্ভে জন্ম হয় (৯) দান ও (১০) নায়ফতালী-এর ৷ লায়্যা দাসীর গর্ভে জন্ম হয় 
(১১) হাদ ও (১২) আশীর-এর । অতঃপর হযরত ইয়াকৃব (আ) কানআনের হিবরূন গ্রামে চলে 
আসেন এবং তথায় পিতার সান্নিধ্যে থাকেন । হযরত ইব্রাহীম (আ)-ও এখানেই বসবাস 
করতেন রোগাক্রান্ত হয়ে হযরত ইসহাক (আ) একশ’ আশি বছর বয়সে ইন্তিকাল করেন। 
তার পুত্রদ্য় ঈস ও ইয়াকুব (আ) তাকে তার পিতার পূর্বোল্লেখিত তাদের কেনা জমিতে হযরত 
ইব্রাহীম (আ)-এর কবরের পাশে সমাহিত করেন! 


ইসরাঈলের জীবনে সংঘটিত আশ্চর্য ঘটনাবলী 


ইসরাঈলের জীবনে যে সব আশ্চর্য ঘটনা সংঘটিত হয় তন্মধ্যে ইউসুফ ইব্‌ন রাহীলের 
এর থেকে গবেষণা করে উপদেশ, TH 


adel (hp At ad FOUALAL 2- tl 


ye EEE lig 2 lds. fi 
‘ 


ANA KAA Adal 


fA A A A A .d 
HEAL Ge ELH ls oa ih < ‘ LLL Ue RAS rr 


{42 AL 


LT Sit 

SEI et SALLE 
ভাষায় কুরআন যাতে তোমরা বুঝতে পার। আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, 
ওহীর মাধ্যমে তোমার নিকট কুরআন প্রেরণ করে; যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতদের 
অন্তর্ভুক্ত । (১২ সূরা ইউসুফ ৪ ১-৩) 

হরফে মুকাত্তাআত সম্পর্কে আমরা সূরা বাকারার তাফসীরের শুরুতে বিস্তারিত আলোচনা 
করেছি! এ বিষয়ে কেউ জানতে চাইলে সেখানে দেখে নিতে পারেন। তারপর এ সূরা সম্পর্কে 
তাফসীরের মধ্যে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তার কিছুটা আমরা এখানে অতি 

ক্ষেপে আলোচনা করব । 

তার সংক্ষিপ্ত-সার হচ্ছে এই যে, আল্লাহ তার বান্দা ও রাসূলের উপর উচ্চাংগ আরবী ভাষায় 
যে মহান কিতাব নাযিল করেছেন তার প্রশংসা করছেন। এর পাঠ ও বক্তব্য এতই সুস্পষ্ট, যে 
কোন বুদ্ধিমান ধী-শক্তিসম্পন্ন লোক সহজেই তা অনুধাবন করতে পারে। সুতরাং আসমানী 
কিতাবসমূহের মধ্যে এ কিতাবই শ্রেষ্ঠ । ফেরেশতাকুলের শ্রেষ্ঠ ফেরেশতা ৷ এটি সৃষ্টির শ্রেষ্ঠ 
মানবের উপর সর্বোত্তম সময়ে ও সর্বোৎকৃষ্ট স্থানে নাযিল করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


880 আল-বিদায়া ওয়ান নিহায়া 


5 sles ub) Ssmil ASI 

যে ভাষায় তা নাযিল হয়েছে তা অতি প্রাঞ্জল এবং তার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট । আহ্‌সানুল 
কাসাস বা উত্তম বর্ণনার সম্পর্ক যদি অতীত কিংবা ভবিষ্যতের ঘটনার সাথে হয়, তবে তার অর্থ 
হবে মানুষ সে বিষয়ে যে মতভেদ করছে তন্মধ্যে সঠিক পন্থা কি স্পষ্টভাবে বলে দেয়া এবং ভুল 
$২ লসর খলক! মা [1 হর তেও যেধের তে তা যতে জার 


সার্যাতে এর দুটাত নিদ্রা 149 4০ 07404 4459 সত্য ও ন্যায়ের দিক 
. থেকে তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ । (৬৪ ১১৫) 

অর্থাৎ সংবাদ ও তথ্য দানের ক্ষেত্রে এটা সত্য আর আদেশ ও নিষেধের ক্ষেত্রে এটা 
ন্যায়নিষ্ঠ । এ কারণেই আল্লাহ্‌ বলেছেন ঃ 


HISAR LAE Ue opi So Le POLE 

Sl rf A2 

SALA Sd fei bp LAS 

| আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি । ওহীর মাধ্যমে তোমার কাছে এ কুরআন 
প্রেরণ করেছি । যদিও এর আগে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত । (১২ ৪ ৩) 


অর্থাৎ যে বিষয়ে তোমার কাছে ওহী প্রেরিত হচ্ছে সে বিষয়ে অনবহিত ছিলে । 


le La ars Dl» 
LANA AAT LAD NEES ACL LOO AL A LAL 
Js LUI 4935 ASU . Clon G3 dE WSS 
add 6 / hand 2 Al NAN 


/ 


SH ely. LUG 52 Ut st PELE LLL 
HET TRE IEE 2 
BYLN 72 Thal shir ALS. El 

এ ভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি রূহ তথা আমার নির্দেশ। তুমি তো জানতে 
না কিতাব কি এবং ঈমান কি? বরং আমি একে করেছি আলো__যা দিয়ে আমি আমার 
বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথনির্দেশ করি। তুমি তো প্রদর্শন কর্ম কেবল সরল পথ । সে 


আল্লাহ্র পথ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিক । জেনে রেখ, সকল 
বিষয়ের পরিণাম আল্লাহ্রই দিকে প্রত্যাবর্তন করে। (৪২ ৪ ৫২-৫৩) 


bs NEG 
e EA Laltale LL al Lal Aalto pdt 
AP yl "Ys [A ‘A tr dal? AL EQ (PAL Jal dr 
[-) 


4 + + - af খে « ( El 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 88১ 


এ ভাবেই আমি তোমার কাছে সেই সব ঘটনার সংবাদ দেই যা পূর্বে সংঘটিত হয়েছিল । 
আর আমি তোমাকে আমার কাছ থেকে উপদেশ দান করেছি । যে এর থেকে বিমুখ হবে সে 
কিয়ামতের দিন মহাভার বহন করবে । সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে। কিয়ামতের দিন এই 
বোঝা তাদের জন্যে কতই না মন্দ! (২০ £ ৯৯-১০১) 

অর্থাৎ এই কুরআন বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কিতাবের অনুসরণ করবে, সে ব্যক্তিই এ 
সতর্কবাণীর যোগ্য হবে। মুসনাদে আহমদ ও তিরমিযী শরীফে হযরত আলী (রা) থেকে মারফ্‌* 
ও মওকুফ উভয়ভাবে বর্ণিত হাদীসে এ কথাই বলা হয়েছে যে, যে ব্যক্তি কুরআন বাদে অন্য 
কিছুতে হিদায়ত অম্নেষণ করবে তাকে আল্লাহ্‌ পথভ্রষ্ট করবেন ৷ ইমাম আহমদ (র) জাবির (রা) 
সূত্রে বর্ণনা করেন, একদা হযরত উমর (রা) আহলি কিতাবদের থেকে প্রাপ্ত একখানি কিতাব 
নিয়ে রাসূল (সা)-এর কাছে আসেন এবং তা তাকে পড়ে শোনান । রাসূলুল্লাহ (সা) ক্রুদ্ধ হয়ে 
তাকে বললেন, ‘ওহে ইবনুল-খাত্তাব! কোনরূপ চিন্তা-ভাবনা না করেই কি তোমরা এতে নিমগু 
হয়ে পড়েছ? সেই সত্তার কসম করে বলছি, যার হাতের মুঠোয় আমার জীবন । আমি তোমাদের 
কাছে এক উজ্জ্বল আলোকদীপ্ত পরিচ্ছন্ন দীন নিয়ে এসেছি । আহলি কিতাবদের কাছে যদি কোন 
বিষয়ে জিজ্ঞেস কর এবং তারা কোন কিছুকে হক বলে তবে তোমরা তা মিথ্যা জানবে কিংবা 
তারা যদি কোন কিছুকে বাতিল বলে, তবে তোমরা তা সত্য বলে জানবে । সেই সত্তার কসম 
যার হাতে আমার জীবন, ষদি মুসা (আ) জীবিত থাকতেন, তাহলে আমার আনুগত্য না করে 
তারও উপায় থাকতো না ৷” 

এ হাদীছ বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। ইয়াম আহমদ (র) ভিন্ন এক সূত্রে এ হাদীসটি 
হযরত উমর (রা) থেকে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা) বললেন £ 


EIAs snl SS PFA Sis Si sly 


col Ska Ll mY i ss Ol - mllal 

যে সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, তোমাদের মাঝে যদি নবী মূসা বর্তমানে 
থাকতেন আর আমাকে বাদ দিয়ে তোমরা তার অনুসরণ করতে, তবে অবশ্যই পথপ্রষ্ট হতে 
তোমরা আমারই উন্মত আর আমিই তোমাদের নবী । 

এই হাদীসের সনদ ও মতন সূরা ইউসুফের তাফসীরে বর্ণনা করা হয়েছে৷ হাদীসটির কোন 
কোন বর্ণনায় এরূপ এসেছে যে, রসূলুল্লাহ (সা) একদা জনসমক্ষে ভাষণ দিতে গিয়ে বললেন, 
হে জনমণ্ডলী! আমাকে সংক্ষিপ্ত বাক্যে ব্যাপক কথা বলার শক্তি দান করা হয়েছে, চূড়ান্ত কথা 
বলার শক্তি দেওয়া হয়েছে, অতি সংক্ষেপ করার ক্ষমতা আমাকে প্রদান করা হয়েছে। একটি 
সুস্পষ্ট উজ্জ্বল জীবন ব্যবস্থা আমাকে দেওয়া হয়েছে। অতএব, না বুঝে-শুনে নির্বোধের ন্যায় 
অন্য কিছুতে প্রবিষ্ট হয়ো না । নির্বোধ লোকদের কর্মকাণ্ড যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। 
EE EC RE OR UE এর প্রতিটি অক্ষর মুছে 
ফেলা হয়। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৬ 


http://IslamiBoi.wordpress.com 


LAD LULL LL tut 2a, vw AAPA! LAAT TL AEAAY 
5 ই ~ AD « a. 
LR AAD A PRL LPO LA (AARON LA 
Ey) ste JUG ALY ib JE st 1 FD ly 
Fd ‘ CC 2 i A 1/ nS Ct af “ 
dia iS, cu Ii yl ull Sf. 12S si 
চ = P ¢ ্ ডি, 
AA AL Lops tals Ere 


# fA A ESA 
i , HARE TR AEA A FEL 
2 Jl ss de 2s 237 3b 5 Ls) 


Lg El I SULIT HAL UG Sop USA nk Sf Ui 

স্মরণ কর, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা! আমি এগারটি নক্ষত্র, সূর্য ও 
চন্দ্রকে দেখেছি_-দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায় । সে বলল, আমার পুত্র! 
তোমার স্বপ-বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করো না; করলে তারা তোমার বিরুদ্ধে 
ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু । এভাবে তোমার প্রতিপালক তোমাকে 
মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তোমার প্রতি, ইয়াকুবের 
পরিবার-পরিজনের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে তিনি এর পূর্বে পূর্ণ করেছিলেন 
তোমার পিতৃ-পুরুষ ইবরাহীম ও ইসহাকের প্রতি ৷ তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ৷ 
(১২ 8৪-৬) 

ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে, হযরত ইয়াকুব (আ)-এর বারজন পুত্র সন্তান ছিলেন। 
তাদের নামও আমরা উল্লেখ করেছি । বনী ইসরাঈলের সকলেই তার সাথে সম্পৃক্ত । এই বার 
ভাইয়ের মধ্যে গুণ-গরিমায় ইউসুফ (আ) ছিলেন সর্বশ্রেষ্ঠ । উলামাদের এক দলের মতে, বার 
ভাইয়ের মধ্যে একমাত্র ইউসুফ (আ) ছিলেন নবী । অবশিষ্টদের মধ্যে কেউই নবী ছিলেন না৷ 
ইউসুফ (আ)-এর ঘটনায় তার ভাইদের যে সব কর্মকাণ্ড ও উক্তি উদ্ধৃত হয়েছে তা থেকে এই 
মতের সমর্থন পাওয়া যায়। পক্ষান্তরে কতিপয় আলিমের মতে, অন্য ভাইরাও নবী ছিলেন। 
নিম্নোক্ত আয়াত থেকে তারা দলীল গ্রহণ করেন। যথা $ 
(ERE ER HE CALE UR 
7 / AT 4 7 2 7 / 7 

BUG LAST SUG 

বল, আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং ইবরাহীম, ইসমাঈল, 
ইসহাক, ইয়াকৃব ও তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ হয়েছিল তাতে ঈমান এনেছি। 


(৩ ৪ ৮৪) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৪৩ 


এই আলিমগণ মনে করেন যে, ১4! বা বংশধর বলতে ইয়াকুব (আ)-এর বাকি এগার 
পুত্রকে বুঝান হয়েছে। কিন্তু তাদের এই দলীল মোটেই শক্তিশালী নয়। কেননা | শব্দ 
দ্বারা বনী ইসরাঈলের বংশকে বুঝানো হয়েছে এবং তাদের মধ্যে যারা নবী ছিলেন যাদের প্রতি 
আসমান থেকে ওহী এসেছে, তাদেরকেই বুঝানো হয়েছে। 

ভ্রাতাদের মধ্যে হযরত ইউসুফ (আ)-ই যে কেবল নবী ছিলেন ইমাম আহমদ (র) বর্ণিত 
ইবন উমর (রা)-এর রেওয়ায়ত থেকেও এর সমর্থন পাওয়া যায় । যেমন রাসূল (সা) বলেছেন ৪ 


Sa AS Sardis oi Sal AS Sal ta bea 3 


ln sl 
‘তিনি ছিলেন এক সম্মানিত পুরুষ যিনি আর এক সম্মানিত পুরুষের পুত্র । তিনিও আর এক 
সম্মানিত পুরুষের পুত্র, আবার তিনি আর এক সম্মানিত পুরুষের পুত্র---ইনি হলেন ইউসুফ 
(আ); যিনি ইয়াকুব নবীর পুত্র । আর তিনি ইসহাকের পুত্র এবং তিনি হযরত ইবরাহীমের 
পুত্ৰ ৷' 
ইমাম বুখারী (র) আবদুল ওয়ারিছের সূত্রে এককভাবে এ হাদীসটি বর্ণনা করেছেন। 
ইবরাহীম (আ)-এর কাহিনী আলোচনায় আমরা এ হাদীসের বিভিন্ন সূত্র উল্লেখ করেছি । এখানে 
তার পুনরুল্লেখ প্রয়োজন নেই । সমস্ত প্রশংসা আল্লাহরই । মুফাস্সিরিনে কিরাম ও আলিমগণ 
বলেন, ইউসুফ (আ) যখন অপ্রাপ্ত বয়স্ক বালক মাত্র, তখন একদা স্বপ্নে দেখেন যেন এগারটি 
নক্ষত্র ((4 5 54%) যার দ্বারা ইংগিত করা হয়েছে তার এগার ভাইয়ের প্রতি এবং 
সূর্য ও চন্দ্র (44115 44015) অৰ্থাৎ তার পিতা-মাতা তাঁকে সিজদা করছেন। স্বপ্ন দেখে 
তিনি শংকিত হন। ঘুম থেকে জেগে ওঠে পিতার কাছে স্বপ্নীটি বর্ণনা করেন। পিতা বুঝতে 
পারলেন যে, অচিরেই তিনি উচ্চমর্যাদায় আসীন হবেন, দুনিয়া ও আখিরাতের উচ্চ মর্যাদায় 
ভূষিত হবেন; আর তার পিতা-মাতা এবং ভাইগণ তার অনুগত হবেন । পিতা তাকে এ স্বপ্নের 
কথা গোপন রাখতে বলেন এবং তা ভাইদের কাছে বর্ণনা করতে নিষেধ করেন ৷ যাতে তারা 
হিংসা না করে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে। ইয়াকুব (আ)-এর এই আশংকা 
আমাদের উপরের বক্তব্যকে সমর্থন করে। এ জন্যে কোন কোন বর্ণনায় আছে ৪ 
অর্থাৎ--“তোমরা তোমাদের প্রয়োজন পূরণে গোপনীয়তার সাহায্য গ্রহণ কর, কেননা 
প্রত্যেক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিই হিংসার শিকার হয়ে থাকে।' আহলি কিতাবদের মতে, হযরত 
ইউসুফ (আ) স্বপ্নের বৃত্তান্ত পিতা ও ভাইদের সাক্ষাতে একত্রে ব্যক্ত করেছিলেন। কিন্তু তাদের 
এ মত ভুল । UPS LI MNES (এভাবেই তোমার প্রতিপালক তোমাকে 
মনোনীত করবেন।) অর্থাৎ যেভাবে তোমাকে এই তাৎপর্যবহ স্বপ্ন দেখান হয়েছে যখন তুমি 
একে গোপন করে রাখবে তথন তোমার প্রতিপালক তোমাকে এর জন্যে মনোনীত কররেন। 


(4, 125532) অৰ্থাৎ বিভিন্ন রকম অনুগ্রহ ও রহমত তোমাকে বিশেষভাবে দান করবেন। 


isl CE + 517 (আর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন) অর্থাৎ কথার 


গৃঢ়তত্্ব ও স্বপ্নের ব্যাখ্যা বোঝবার শক্তি দান করবেন-_যা অন্য লোকের পক্ষে বোঝা সম্ভব হবে 


http://IslamiBoi.wordpress.com 


888 আল-বিদায়া ওয়ান নিহায়া 


LALLCE SA 


না। le io £20 (ৰং দার মিয়াযাহ তোমার ধর ত কিযে চিনন) অর্থাৎ ওহীর 
he ACR 4354 )| ০145 (আর ইয়াকুবের পরিবারবর্গের উপর) 
অর্থাৎ তোমার ওসীলায় ইয়াকুবের পরিবারবর্গ দুনিয়া ও আখিরাতে কল্যাণপ্রাপ্ত হবে। 
SLES se AE ETE 

(RT Le SELL TET 
করেছিলেন) অর্থাৎ আল্লাহ তোমাকে নিয়ামতে পূর্ণ করবেন ও নবুওত দান করবেন । যেভাবে 
তা দান করেছেন তোমার পিতা ইয়াকুবকে, পিতামহ ইসহাককে ও প্র-পিতামহ ইবরাহীম 
খলীলুল্লাহকে £454 04 41? <, (নিশ্চয়ই, তমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়) । অন্যত্র 
আল্লাহ বলেছেন, 414, 042420621421 211 (আল্লাহই ভাল জানেন যে, রিসালাতের 
দারিত্ব তিনি কাকে অর্পণ রবেন ৷) 


এ কারণে রসূলুল্লাহ (সা)-কে যখন জিজ্ঞেস করা হয় কোন্‌ ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত? 
উত্তরে তিনি বলেছিলেন, ইউসুফ_যিনি নিজে আল্লাহর নবী, আর এক আল্লাহর নবীর পুত্র । 
তিনিও আল্লাহর নবীর পুত্র এবং তিনি আল্লাহ্র খলীলের পুত্র । ইবন জারীর ও ইবন আবী 
হাতিম (র) তীদের তাফসীরে এবং আবু ইয়ালা ও বাষ্যার তাদের মুসনাদে জাবির (রা) সূত্রে 
বর্ণনা করেন যে, রসূলুল্লাহ (সা)-এর নিকট একবার এক ইহুদী আগমন করে-_তাকে 
বুসতানাতুল ইহুদী বলে অভিহিত করা হতো । সে বলল, হে মুহাম্মদ! সেই নক্ষত্রগুলোর নাম 
কি, যেগুলোকে ইউসুফ (আ) সিজদাবনত দেখেছিলেন? রসূলুল্লাহ (সা) কোন প্রকার উত্তর না 
দিয়ে নীরব থাকলেন। কিছুক্ষণ পর জিবরাঈল (আ) এ নামগুলোসহ অবতরণ করেন। 
রসূলুল্লাহ (সা) তখন লোকটিকে ডেকে আনেন ও জিজ্ঞেস করেন। আমি যদি এঁ নামগুলো 
তোমাকে বলতে পারি তাহলে কি তুমি ঈমান আনবে? সে বলল, হ্যা । রসূলুল্লাহ (সা) বললেন, 
এগুলোর নাম হল জিরয়ান, তারিক, দিয়াল, যুল কাতিফান, কাবিস, ডছাব, উমরদান, 
ফায়লাক, মুসবিহ, দারূহ, যুল-ফারা’, দিয়া ও নূর ইহুদী লোকটি বলল, আল্লাহর কসম, 
এগুলোই সেই নক্ষত্ৰসমূহের নাম৷ এ বর্ণনায় একজন রাবী হাকাম ইব্ন যুহায়রকে মুহাদ্দিসগণ 
যঙঈ্ফ বলে অভিহিত করেছেন। 

আনু ইয়ালার বর্ণনায় আছে যে, ইউসুফ (আ) যখন তার স্বপ্নের কথা পিতাকে শোনান 
তখন পিতা বলেছিলেন, ‘এ বিষয়টি বিক্ষিপ্ত, আল্লাহ একে সমন্বিত করে বাস্তবে রূপ দান 
করবেন ৷' রাবী বলেন, সূর্য বলতে এখানে তার পিতাকে এবং চন্দ্র বলতে তার মাতাকে বুঝানো 


হয়েছে। 
BAIL AGS ALLL BU oS ALS DL Hf 
Ret ELE Sl ৰ LE CEE a 
a COG 
Ls ALE SENG LSS SLY eT TE 0 
ET Sie BE OT 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 88৫ 


ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্যে নিদর্শন রয়েছে। স্মরণ কর, তারা 
বলেছিল, ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের অপেক্ষা অধিক প্রিয় । অথচ 
আমরা একটি সুসংহত দল; আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতেই আছেন। ইউসুফকে হত্যা 
কর অথবা তাকে কোন স্থানে ফেলে আস । ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতিই 
নিবিষ্ট থাকবে ৷ এরপর তোমরা ভাল লোক হয়ে যাবে। তাদের মধ্যে একজন বলল, ইউসুফকে 
হত্যা করো না এবং তোমরা যদি কিছু করতেই চাও তাকে কোন গভীর কুপে নিক্ষেপ কর । 
যাত্রীদলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। (১২ ৪ ৭-১০) 

এ কাহিনীতে যেসব নির্দশন, হিকমত, ইশারা-ইংগিত, উপদেশ ও স্পষ্ট দলিল-প্রমাণ 
রয়েছে আল্লাহ তা অবহিত করেছেন। এরপর ইউসুফ ও তার সহোদর ভাই বিন-য়ামীনের প্রতি 
পিতার স্নেহ-মমতার ব্যাপারে অন্য ভাইদের হিংসার কথা উল্লেখ করেছেন । এ হিংসার কারণ 
ছিল তারা একটি সংহত দল হওয়া সত্বেও পিতা ইউসুফ ও বিন-য়ামীনকে অধিক ভালবাসেন । 
তাদের দাবি এই যে, আমরা একটি সংহত দল হিসাবে এ দু'জনের চেয়ে আমরাই অধিক 

% / 

ভালবাসা পাওয়ার হকদার ৷ £১2 54 9 €,1 (আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে 
রয়েছেন) তিনি আমাদের থেকে এঁ দু'জনকে বেশি ভালবাসেন । অতঃপর তারা পরামর্শ করল, 
ইউসুফকে হত্যা করবে নাকি দূরে কোথাও ফেলে দিয়ে আসবে, যেখান থেকে আর কোন দিন 
সে ফিরে আসতে পারবে না। এতে পিতার পূর্ণ স্মেহ-মমতা কেবল তাদের প্রতিই নিবদ্ধ 
থাকবে । অবশ্য পরবর্তীতে তারা তওবা করে নেয়ারও গোপন ইচ্ছা পোষণ করেছিল। এই 
সিদ্ধান্তের উপর যখন তারা এঁক্যবদ্ধ হল তখন (4% £ £]-5 43) তাদের মধ্যে একজন 
বলল, মুজাহিদের মতে সেই ব্যক্তির নাম শামউন; র মতে য়াহ্যা এবং কাতাদা ও ইব্ন 
ইনহাকের মতে রাবীল-_থে ছিল তাদের মধ্য বয়সে বড় 


EE te EY LL ALE bt LG LL SEES Y 

(ইউসুফকে হত্যা কর নয বরং কোন গভীর কূপে মিক্ষেপ কর। হয়ত কোন পথিক তাকে 
উঠিয়ে নিয়ে যাবে) $4০০ 4৫, ! (যদি তোমরা কিছু করতেই চাও) অর্থাৎ তোমরা যা 
বলছ তা যদি একান্তই করতে চাও তবে আমার দেয়া প্রস্তাব গহণ কর। তাকে হত্যা করা বা 
দূরে ফেলে আসার চাইতে এটা করাই উত্তম । ফলে তারা সবাই এ প্রস্তাবে একমত হয় । 
OLE IUEYAG 
LL 5 LAL LUG. EAE ASE 


100 344 1nd 28/0 ab 


ENTS PANTS Sf SDE ie 


aad 


PE SE) Et ESTE ALD 


EAL / // ls Gy, FL 


অতঃপর তারা বলল, তামা দের দিত হলের যযানারে তরি দাযাদেকে বিৰাদ 
করছ না কেন? যদিও আমরা তার শুভাকাজঙ্ক্ষী? আগামীকাল তুমি তাকে আমাদের সঙ্গে প্রেরণ 
কর, সে ফল-মূল খাবে ও খেলাধুলা করনে। আমরা তার রক্ষণাবেক্ষণ করব । সে বলল, এটা 
আমাকে কষ্ট দিবে যে, তোমনর্না তাকে নিয়ে যাবে এবং আমি আশংকা ফ্রি, তোমরা তার 


http://IslamiBoi.wordpress.com 


88৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতি অমনোযোগী হলে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে ৷ তারা বলল, আমরা একটি সংহত 
দল হওয়া সত্বেও যদি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে, তবে তো আমরা ক্ষতিগ্রস্তই হব। 
(১২ ৪ ১১-১৪) 

পুত্ররা পিতার কাছে আবদার করল যে, তিনি যেন তাদের সাথে ভাই ইউসুফকে যেতে 
দেন। তাদের উদ্দেশ্য জানাল যে, সে তাদের সাথে পশু.চরাবে, খেলাধুলা ও আনন্দ-ফুর্তি 
করবে । তারা অন্তরে এমন কথা গোপন করে রাখল, যে বিষয়ে আল্লাহ সম্যক অবগত ছিলেন। 
বৃদ্ধ পিতা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন, হে পুত্রগণ! আমার কাছ থেকে সামান্য 
সময়ের জন্যেও তার বিচ্ছিন্ন হওয়া আমাকে বড়ই পীড়া দেয়। এছাড়া আমার আরও আশংকা 
হয় যে, তোমরা খেলাধুলায় মত্ত হয়ে পড়লে সেই সুযোগে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে 
যাবে। আর তোমরা তা প্রতিহত করতে পারবে না অসতর্ক থাকার কারণে এবং সেও পারবেনা 
অল্প বয়হ্ক হওয়ার কারণে । 

{ny 5 EE GEE MALS 
৬3৯ kT ont Lac Lay TRAST 

(তারা বলল, যদি নেকড়ে বাঘে তাকে খেয়ে ফেলে, অথচ আমরা একটা সংহত দল, 
তাহলে তো আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হব ।) অর্থাৎ বাঘ যদি তার উপর আক্রমণ করে ও আমাদের 
মাঝ থেকে নিয়ে খেয়ে ফেলে কিংবা আমাদের অসতর্ক থাকার কারণে এরূপ ঘটনা ঘটে যায়, 
অথচ আমরা একটি সংহত দল তথায় বিদ্যমান, তা হলে তা আমরা অক্ষম ও দুর্ভাগা বলে 
পরিগণিত হব । 

আহলি কিতাবদের মতে, হযরত ইয়াকৃব (আ) পুত্র ইউসুফকে তার ভাইদের পেছনে- 
পেছনে প্রেরণ করেন। কিন্তু ইউসুফ পথ হারিয়ে ফেলেন । পরে অন্য এক ব্যক্তি তাকে তার 
ভাইদের কাছে পৌছিয়ে দেয়.। কিন্তু এটি তাদের একটি ভ্রান্তি বিশেষ । কেননা, ইয়াক্‌ব (আ) 


ইউসুফকে এতই বেশি ভালবাসতেন যে, তিনি তাকে তাদের সাথে পাঠাতেই চাচ্ছিলেন না, 
সুতরাং তিনি তাকে একা পাঠাবেন কি করে? 
alt toslt ul / 1/ / LARLY / tl 
AD SEA SIE RL 
KAA ANE RASA ME THT AD nd ASAT 
ete Alt 304. SIE AI etl J 
af 148 ALAA LAA ALLL Lad TE) 21 


r / A ys bs Ve 1d A pA / 
EEE Nt SU Sale CHAR EE ol EAL 
Ce / 

TEA LAT EPEAT EAT AH 

+ uS-> 

অতঃপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং তাকে গভীর কৃপে নিক্ষেপ করতে একমত হল, 
এমতাবস্থায় আমি তাকে জানিয়ে দিলাম, তুমি ওদেরকে ওদের এই কর্মের কথা অবশ্যই বলে 
দিবে যখন ওরা তোমাকে চিনবে না। ওরা রাতে কাদতে কাদতে পিতার নিকট আসল । তারা 
বলল, হে আমাদের পিতা! আমরা দৌড়ে প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 88৭ 


মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম, অতঃপর নেকড়ে রাঘ তাকে খেয়ে ফেলেছে; কিন্তু তুমি 
তো আমাদেরকে বিশ্বাস করবে না, যদিও আমরা সত্যবাদী ৷ ওরা তার জামায় মিথ্যা রক্ত 
লেপন করে এনেছিল । সে বলল, না, তোমাদের মন তোমাদের জন্যে একটি কাহিনী সাজিয়ে 
দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার 
সাহায্যস্থল । (সূরা ইউসুফ £ ১৫-১৮) 

ইউসুফের ভাইয়েরা পিতাকে পীড়াপীড়ি করতে থাকলে তিনি ইউসুফ (আ)-কে তাদের 
সাথে পাঠিয়ে দেন। পিতার দৃষ্টির আড়াল হয়ে গেলে তার৷ ইউসুফকে মুখে গালাগালি করতে 
থাকে এবং হাতের দ্বারা লাঞ্চনা-গঞ্জনা দিতে থাকে । অবশেষে এক গভীর কূপে নিক্ষেপ করার 
ব্যাপারে একমত হয় এবং কূপের মুখে যে পাথরের ওপর দাড়িয়ে পানি তোলা হয় সেই 
পাথরের ওপর দাড়িয়ে তারা ইউসুফ (আ)-কে কূপের মধ্যে নিক্ষেপ করে দেয়। তখন আল্লাহ্‌ 
ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেয় যে, তোমাকে এ দুরবস্থা থেকে অবশ্যই উদ্ধার করা হবে 
এবং তাদের এই দুষ্র্মের কথা এমন এক অবস্থায় তাদেরকে তুমি জানাবার সুযোগ পাবে, যখন 
তুমি হবে ক্ষমতাশালী আর তারা হবে তোমার মুখাপেক্ষী এবং ভীত-সন্তুন্ত । কিন্তু তারা টেরও 
পাবেনা। 

মুজাহিদ ও কাতাদা (র)-এর মতে, 32.9 (তারা জানবে না) অর্থাৎ আল্লাহ ইউসুফ 
(আ)-কে ওহীর মাধ্যমে এ বিষয়ে যা বলবেন তা তার ভাইয়েরা জানবে না। ইবন আব্বাস 
(রা)-এর মতে $52.09 অর্থ হল, তুমি তাদেরকে এমন এক সময়ে তাদের এ কর্মকাণ্ড 
সম্পর্কে জানাবে যখন তারা তোমাকে চিনবে না । ইবন জারীর (র) এটা বর্ণনা করেছেন । 
ইউসুফ (আ)-কে কূপে নিক্ষেপ করে তারা তার জামায় কিছু রক্ত মেখে রাত্রিকালে কাদতে 
কাদতে পিতার কাছে ফিরে এল । এ জন্যে কোন কোন প্রাচীন বিজ্ঞজন বলেছেন, অত্যাচারের 
অভিযোগকারীর কার্বাকাটিতে প্রতারিত হয়ো না। কেননা, বহু অত্যাচারীও এমন আছে যারা 
প্রতারণাপূর্ণ কান্নাকাটি করে থাকে। এ প্রসঙ্গে তারা ইউসুফ (আ)-এর ভাইদের কান্নাকাটির 
কথা উল্লেখ করেন৷ ইউসুফ (আ)-এর ভাইয়েরা রাত্রিকালে অন্ধকারের মধ্যে কাদতে কাদতে 
পিতার কাছে হাযির হয়। অন্ধকার রাত্রে আসার উদ্দেশ্য ছিল তাদের বিশ্বাস ঘাতকতাকে 
আড়ালে রেখে প্রতারণার চেষ্টা করা, ওজর প্রকাশ করা নয়। 


‘ ERA (A L Iad) ELL (ad ALald 


Se EEG AEH Ee iS a SOU TO 


আমাদের মালামাল অর্থাৎ কাপড়-চোপড়ের কাছে রেখে গিয়েছিলাম) 51 {14 (তখন 
তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে) অর্থাৎ দৌড় প্রতিযোগিতানু সময় যখুন আমরা তার থেকে 
দূরে চলে যাই তখন তাকে বাঘে খেয়ে ফেলে $4345 8&5 19 0 52, Ee SA 
(কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না! যদিও আমরা সত্য কথাই বলছি) অর্থাৎ 
ইউসুফ (আ)-কে বাঘে খেয়েছে আমাদের এ সংবাদ আপনি বিশ্বাস করবেন না। আপনার কাছে 
ইতিপূর্বে আমরা কোন বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত হইনি, তবে এ ব্যাপারে 
আমাদেরকে কিভাবে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করবেন । কারণ বাঘে খাওয়ার ব্যাপারে 


আপনি আশংকা প্রকাশ করেছিলেন। আর আমরা তাকে নিজেদের দায়িত্বে গ্রহণ করেছিলাম 


http://IslamiBoi.wordpress.com 


88৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যে, আমরা থাকতে তাকে বাঘে খেতে পারবে না । কেননা, আমরা সংখ্যায় অধিক ৷ সুতরাং 
আমরা সত্যবাদী হিসেবে আপনার কাছে প্রমাণিত হতে পারিনি। সে কারণে আমাদেরকে 
সত্যবাদী না ভাবাটাই স্বাভাবিক ৷ কিন্তু আসল ঘটনা তো এরূপই | 23 ০ 9:9 
35 8 (তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে আসল) তারা একটি বকরীর বাচ্চা 
যবেহ করে জামায় রক্ত মাখিয়ে আনে । যাতে এই ধারণা দিতে পারে যে, তাকে বাঘে খেয়ে 
ফেলেছে। তারা রক্ত মাখিয়েছিল বটে কিন্তু জামা ছিড়তে ভুলে গিয়েছিল । বস্তুত মিথ্যার 
সমস্যাই হল ভুলে যাওয়া (১১! ০4<1 531) তাদের উপর সন্দেহের লক্ষণাদি যখন 
স্পষ্ট হয়ে উঠল, তখন তাদের এ কাজ পিতাকে আর প্রতারিত করতে পারেনি। কেননা, 
ইউসুফের মধ্যে শিশুকালেই যেসব মহৎ গুণাবলী ও নধীসুলভ লক্ষণাদি ফুটে উঠেছিল এবং যার 
দরুন পিতা তাকে অন্যদের তুলনায় অধিক ভালবাসতেন, এ কারণে ইউসুফের প্রতি অন্য 
ভাইদের হিংসা ও শত্রুতার ব্যাপারে তিনি অবহিত ছিলেন। পিতার কাছ থেকে ফুঁসলিয়ে নিয়ে 
তার চোখের আড়ালে নিয়ে তারা ইউসুফকে গায়েব করে দেয় এবং আসল ঘটনা ঢাকা দেওয়ার 
জন্য তারা কান্নার ভান করে পিতার কাছে আসলে পিতা বললেন ঃ$ 


MASAI LN Gut Grd UNL INL all OA! 


CL ole SLs. 2 lal Pail Sl El 


AEA 
oe) 


বরং তোমরা নিজেরাই একটা বিষয় সাজিয়ে নিয়েছ সুতরাং আমি পূর্ণ ধৈর্য ধারণ করছি । 
তোমরা যা কিছু বলছ সে বিষয়ে আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি। | 

আহলি কিতাবদের মতে, রুবীল পরামর্শ দিয়েছিল যে, ইউসুফকে কূপের মধ্যে রাখা 
হোক । তার উদ্দেশ্য ছিল যে, অন্য ভাইদের অজান্তে তাকে পিতার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু 
ভাইয়েরা রুবীলকে ফাকি দিয়ে কাফেলার নিকট তাকে বিক্রি করে দেয়। দিনের শেষে যখন 
রুবীল ইউসুফ (আ)-কে উঠিয়ে আনতে যান, তখন তাকে কূপের মধ্যে পেলেন না । তখন 
তিনি চিৎকার করে উঠেন এবং নিজের জামা ছিঁড়ে ফেলেন। আর অন্য ভাইয়েরা একটা বকরী 
যবেহ্‌ করে ইউসুফ (আ)-এর জামায় রক্ত মাখিয়ে আনে হযরত ইয়াকুব (আ) ইউসুফের খবর 
শুনে নিজের কাপড় ছিড়ে ফেলেন ও কাল লুঙ্গি পরে নিলেন এবং দীর্ঘ দিন যাবত পুত্র-শোকে 
বিহবল থাকেন তাদের এ ব্যাখ্যা ক্রটিপূর্ণ এবং এ চিত্রায়ন ভ্রান্তি-প্রসূত । 

অতঃপর আল্লাহ বলেন $ 


Git LN ESA AANA IAA Wd GGL aditr 
212 HALAL US AN tt 
He TA Sl JG. ods Asi asl IG UE oly 
[] / Py Cre rtrd Padol et 
(td rd OE PAA LALA Ga tL | 2/ 
PE GSO TES OEE ESE COE SSI) 
A 


/ 


% { 
LA IAph nf t OLS LA bo AL ald asi 
BlY Hos of tril HIGGS 2A Sr 2,0 PITS 
LID LAN LLr DALAL Gland ALA LAL A 
RA TLE NE SE A EOE OEE 


Able hE AANA / al # 


NY NAA NE sft ক 
Sl Ss exalt AE UG SY PIE 3 3 PN 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায্বা ওয়ান নিহায়া 88৯ 


Le HA AA Alall epi CARE fafa 
GL DSS. MLS OSS OSL ES. Ce eR 


EAA 
এক যাত্রীদল আসল, তারা তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল; সে তার পানির ডোল 
নামিয়ে দিল। সে বলে উঠল, কী সুখবর! এ যে এক কিশোর! ওরা তাকে পণ্যরূপে লুকিয়ে : 
রাখল; ওরা যা করছিল সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত ছিলেন। ওরা তাকে বিক্রি করল 
স্বল্পমূল্যে মাত্র কয়েক দিরহামের বিনিময়ে । মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, সে তার 
স্ত্রীকে বলল, ‘সন্মাসনজনকভাধে এর থাক্কার ব্যবস্থা কর, সম্ভবত সে আমাদের উপকারে আসবে 
অথবা আমরা ওকে পুত্রর্ূপেও গ্রহণ করতে পারি।’ এবং এভাবে আমি ইসুফকে সে দেশে 
প্রতিষ্ঠিত করলাম তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেয়ার জন্যে । আল্লাহ তার কার্য সম্পাদনে 
অপ্রতিহত; কিন্তু অধিকাংশ মানুষ তা অধগত ময়। সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন 
আমি তাকে ‘হিকমত ও জ্ঞান দান করলাম ৷ এবং এন্ডাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত 
করি। (১২ ৪ ১৯-২২) 

এখানে আল্লাহ তা'আলা ইউসুফ (আ)-ফ্ষে যখন কূপে ফেলা হয় তখনকার ঘটনা বর্ণমা 
করছেন যে, তিনি আল্লাহূর তরফ থেকে বিপদমুক্তি ও তার করুণার প্রতীক্ষা করছিলেন। তখন 
একটি যাত্রীদল এসে উপস্থিত হলো । 

আহলি কিতাবগণ বলেন, গমনকারী এ কাফেলার সাথে মালামাল ছিল পেস্তা, খেজুর ও 
তারপিন। তারা সিরিয়া থেকে মিসরে যাচ্ছিল । এ স্থামে এসে তারা একজনকে উক্ত কুয়া থেকে 
পানি আনার জন্যে পাঠায় । সে কৃয়ার মধ্যে বালতি ফেললে ইউসুফ তা আঁকড়ে ধরেন। 
লোকটি তাঁকে দেখেই বলে উঠল $১১; ( ফী আনন্দের ব্যাপায়!) -£১£ 154 (এতো 
একটি কিশোর) ০, 8580 | (এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে লুকিয়ে রাখল) । 
অর্থাৎ তাদের অনান্য ব্যবসায়িক পণ্যের সাথে একেও একটি পণ্য বলে দেখালো । Ae 
5300] 4, %44 (তারা যা কিছু কয়ছিল আ্মাহ তা তালরূপেই জানেন) অর্থাৎ ইউসুফের 
সাথে তার ভাইদের আচরণ এবং কাফেলা কর্তৃক পণ্যের মাল হিসেবে লুকিয়ে রাখা সবই 
আল্লাহ দেখছিলেন। কিন্তু তা সত্বেও তিনি এর পরিবর্তন করছিলেন না। কেননা এর মধ্যেই 
নিহিত ছিল বিরাট তাৎপর্য এবং এটা ছিল পূর্ব নির্ধায়িত। আর মিসরীয়দের জন্যে এই কিশোর 
ছিলেন রহমতস্বরূপ, যে কিশোর আজ সেখানে প্রবেশ করছেন বন্দী কৃতদাস রূপে, পরবর্তীতে 
এ কিশোরই হবে সে দেশের সর্বময় কর্তৃত্বের অধিকারী ৷ এই কিশোরের সাহায্যেই তারা 
দুনিয়ায় ও আখিরাতে সীমা-সংখ্যাহীন কল্যাণ লাভ করবে । ইউসুফ (আ)-এর ভাইয়েরা যখন 
জানল যে, একটি কাফেলা ইউসুফ (আ)-কে কুয়া থেকে তুলে নিয়েছে, তখন তারা কাফেলার 
সাথে সাক্ষাৎ করল এবং বলল, এ ছেলেটি আমাদের গোলাম, পালিয়ে এসেছে। তখন তারা 
ইসুফ (আ)-কে ভাইদের কাছ থেকে কিনে নিল। ১১১৫ ৯% 7্বেল্প মূল্যে) স্বল্পমূল্যে মানে 
কম মূল্য, কেউ কেউ এর অর্থ মেকী মুদ্রা বলেছেন। 


(ENE OSE 1355 543442 (4/55 (মাত্ৰ কয়েকটি দিৱহামের বিনিময়ে 
এবং এ ব্যাপারে তারা ছিল নির্লোভ) ইবন মাসউদ, ইবন আব্বাস (রা) নাওফুল বাকালী, সুদ্দী, 
আল-বিদায়া ওয়াম নিহায়া (১ম খণ্ড) ৫৭ 


http://IslamiBoi.wordpress.com 


8৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কাতাদা ও আতিয়্যাতুল আওফী (র) বলেন, তারা বিশ দিরহামের বিনিময়ে বিক্রি করে। 
ইউসুফ (আ)-এর প্রত্যেক ভাই ভাগে দুই দুই দিরহাম করে পায়। মুজাহিদের মতে, তারা 
বাইশ দিরহামে এবং ইকরামা ও মুহাম্মদ ইবন ইসহাকের মতে চল্লিশ দিরহামে বিক্রি করে। 
আল্লাহই সর্বজ্ঞ । 
TES OER TE 

(মিসরের যে লোকটি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলেছিল, একে উত্তম ভাবে 
থাকার ব্যবস্থা কর।) অর্থাৎ যত্ন সহকারে রাখ । 41443809 401 2 
DE SFE SS ROT CS oR Gn Cees of 
আল্লাহর বিশেষ. রহমত, করুণা ও অনুগ্রহ__যে ব্যবস্থার মাধ্যমে তিনি তাঁকে উপযুক্ত করে 
গড়ে তুলতে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করতে চেয়েছিলেন। 

আহলি কিতাবরা বলে, মিসরের যে ব্যক্তি ইউসুফ (আ)-কে খরীদ করেছিলেন তিনি ছিলেন 
মিসরের ‘আযিষ’ অর্থাৎ অর্থমন্ত্রী । ইব্‌ন ইসহাকের মতে, তীর নাম আতফীর ইবন রূহায়ব। এ 
সময় মিসরের বাদশাহ ছিলেন রায়্যান ইবন ওলীদ, তিনি ছিলেন আমালিক বংশোদ্ভূত । ইবন 
ইসহাকের মতে, আধীযের স্ত্রীর নাম রাঈল বিনত রা'আঈল (J) ০১ ০!) 
অন্যদের মতে যুলায়খা ৷ বলাবাহুল্য, যুলায়খা তার উপাধি ছিল। ছা‘লাবী আবু হিশাম রিফাই 
(র) থেকে বর্ণনা করেছেন যে, আযীষের স্ত্রীর নাম ফাকা বিন্ত য়ানুস ৷ মুহাম্মদ ইবন ইসহাক 
(র) ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, যে ব্যক্তি ইউসুফ (আ)-কে মিসরে নিয়ে বিক্রি 
করেছিল তার নাম মালিক ইবন যা'আর ইবন নুওয়ায়ব ইবন আফাকা ইবন মাদয়ান ইবন 
ইবরাহীম ৷ আল্লাহই সর্বজ্ঞ । 

ইবন ইসহাক (র) ইবন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন ৪ মানব জাতির মধ্যে তিনজন 
লোক সব চাইতে দূরদর্শী : (১) মিসরের আযীয যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন একে সযতবে 
রাখ; (3), সেই বালিকা যে, তার পিতাকে মূসা (আ) সম্পর্কে বলেছিল; sat alsil Ld 
ee TL AECL ae -(হে পিতা! তাকে কাজে নিযুক্ত করুন। 
কারণ, আপনার মজুর হিসেবে সে ব্যক্তিই উত্তম হবে যে হবে শক্তিশালী ও বিশ্বস্ত ৷ (২৮ 
কাসাস ঃ ২৬) : (৩) হযরত আবূ বকর (রা), যখন তিনি হযরত উমর (রা)-কে খলীফা নিযুক্ত 
করেন। 

কথিত আছে, ‘আযীয’ ইউসুফ ('আ)-কে বিশ দীনারের বিনিময়ে ক্রয় করেছিলেন। কিন্তু 
কেউ কেউ বলেছেন, তার সম ওজনের মিশক, সম ওজনের রেশম ও সম ওজনের রৌপ্যের 
ST GUPTA SAT 

আল্লাহর বাণী : 254 os Lat EEL, UVES (তাবে আমি ইউসুফকে সে 
দেশে প্রতিষ্ঠিত করলাম) যেমন এই আযীয ও তার স্ত্রীকে ইউসুফ (আ)-এর সেবাযক্নে ও 

সাহায্য-সহযোগিতার জন্য নির্ধারণ করার মাধ্যমে মিসরের বুকে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম । 

ot Jbl sts I, (এবং তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম) অর্থাৎ স্বপ্নের 
ড্হজযও জরা ১০! < এ «|, (আল্লাহ তার কার্য-সম্পাদনে অপ্রতিহত) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫১ 


অর্থাৎ আল্লাহ যখন কোন সিদ্ধান্ত নেন, তখন তা বাস্তবায়িত হয়েই থাকে । কেননা, তিনি তা 
বাস্তবায়নের জন্যে এমন উপায় নির্ধারণ করে দেন, যা মানুষের কল্পনার বাইরে । এ কারণেই 


আল্লাহ বলেছেন ৪ £১9 ol 48080 (কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত 
নয়।) 
ELS EEE LE ELA LL LEE 


AFA EA 


all sy DSS 
সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং 
এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি । 

এ কথা থেকে প্রমাণিত হয় যে, ইতিপূর্বের সমস্ত ঘটনা হযরত ইউসুফ (আ)-এর পূর্ণ 
যৌবন প্রাপ্তির পূর্বে সংঘটিত হয়েছিল। অর্থাৎ ৪০ বছর বয়সের পূর্বে । কেননা, চল্লিশ বছর 
বয়সকালে নবীদের প্রতি ওহী প্রেরিত হয়৷ 

কত বছর বয়সে পূর্ণ যৌবন প্রাপ্তি ঘটে, সে ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ আছে । 
ইমাম মালিক, রাবীআ, যায়দ ইবন. আসলাম ও শা'বী বলেন, পূর্ণ যৌবন প্রাপ্তি বলতে বালেগ 
হওয়া বুঝায় । সাঈদ ইবন জুবায়রের মতে, তা আঠার বছর । দাহ্‌হাকের মতে বিশ বছর; 
ইকরিমার মতে পঁচিশ বছর; সুদ্দীর মতে ত্রিশ বছর; ইবন আব্বাস, মুজাহিদ ও কাতাদা 
(রা)-এর মতে তেত্রিশ বছর এবং হাসান বসরী (র)-এর মতে চল্লিশ বছর । কুরআনের নিম্নোক্ত 
আয়াত হাসান বসরী (র)-এর মতকে সমর্থন করে। 


AAMAS SRA 


যথা : AEE ULE CEE EET 
চল্লিশ বছর বয়সে উপনীত হল) । আল্লাহ্‌ বলেন ৪ 
Ed / aA 7 7 stalA LOL, ALB 24 
EE we UE 
A Ft) afd rad ants, df / 
A) Fu L ul / 4 ell! LAF LAL Lal Old At 
/ z 
AAMT TAL 1A TAA LAGAr/ wn {ald sr 
AIL CELL Ell 
ঢু হ্‌ 
{ 
Ww HAS, AAR 2// AEA ESAS / RAIA 22 A 
Ye UALS Sly bl. AUS CAS 232 
Ay 5 fp GE MORE ALIOG Hct CL Ale eloe dll 
of BS Ii) i Oe 91) (ir) sl sf El 
f 


ALLA asia RAARIALL 24 AA 
ls mI 72 23 iL J 072 5S Loi US |. 
A IE 


http://IslamiBoi.wordpress.com 


৪৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সে যে স্ত্রীলোকের ঘরে ছিল সে তার থেকে অসৎকর্ম কামনা করল এবং দরজাগুলো বন্ধ 
করে দিল ও বলল, ‘এসো’ ৷ সে বলল, ‘আমি আল্লাহর শরণ নিচ্ছি। তিনি আমার প্রভু; তিনি 
আমাকে সম্মানজনকভাবে থাকতে দিয়েছিল, সীমালংঘনকারীরা সফলকাম হয় না৷’ সে রমণী 
তো তার প্রতি আসক্ত হয়েছিল এবং সেও ওর প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার 
প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত । তাকে মন্দ কর্ম ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্যে 
এভাবে নিদর্শন দেখিয়েছিলাম । সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত । ওরা উভয়ে 
দৌড়ে দরজার দিকে গেল এবং স্ত্রীলোকটি পেছন থেকে তার জামা ছিড়ে ফেলল । তারা 
স্ত্রীলোকটির স্বামীকে দরজার কাছে পেল । স্ত্রীলোকটি বলল, ‘যে তোমার পরিবারের সাথে কুকর্ম 
কামনা করে তাকে কারাগারে প্রেরণ অথবা অন্য কোন মর্মন্তুদ শাস্তি ব্যতীত আর কি দণ্ড হতে 
পারে?’ ইউসুফ (আ) বলল, ‘সেই আমা থেকে অসৎকর্ম কামনা করেছিল ।' 'স্ত্রীলোকটির 
পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিল, যদি ওর জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে, তবে 
স্ত্রীলোকটি সত্য কথা বলেছে এবং পুরুষটি মিথ্যাবাদী । কিন্তু ওর জামা যদি পেছন দিক হতে 
ছিন্ন করা হয়ে থাকে, তবে স্ত্রী লোকটি মিথ্যা বলেছে এবং পুরুষটি সত্যবাদী ৷ গৃহস্বামী যখন 
দেখল যে, তার জামা পেছন দিক হতে ছিন্‌ করা হয়েছে, তখন সে বলল, এটি তোমাদের 
নারীদের ছলনা, ভীষণ তোমাদের ছলনা! হে ইউসুফ! তুমি এটি উপেক্ষা কর এবং হে নারী! 
তোমার অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা কর, তুমি অপরাধী ৷ (১২ ৪ ২৩-২৯) 

আধীযের্‌ স্ত্রী হযরত ইউসুফের প্রতি আসক্ত হয়ে নিজ কামনা চরিতার্থ করার জন্যে কিভাবে 
যে ছল-চাতুরীর আশ্রয় নিয়েছিল এখানে আল্লাহ তা উল্লেখ করেছেন। আধযীযের স্ত্রী ছিলেন 
অত্যন্ত রূপসী, এশ্বর্যশালী, উচ্চ সামাজিক মর্যাদার এবং ভরা যৌবনের অধিকারিণী ৷ তিনি 
মূল্যবান জলুসপূর্ণ পোশাক পরিধান ও অঙ্গ-সজ্জা করে ইউসুফ (আ)-কে আপন কক্ষে রেখে 
ভবনের সমস্ত দরজা বন্ধ করে তাকে আহ্বান জানান । সর্বোপরি তিনি ছিলেন মন্ত্রীর স্ত্রী । ইবন 
ইসহাকের মতে, এই মহিলাটি ছিলেন মিসরের বাদশাহ রায়্যান ইবনুল ওলীদের ভাগ্নী । 
অপরদিকে হযরত ইউসুফ (আ) ছিলেন অত্যধিক রূপ-সৌন্দর্যে দীপ্তিমান নওজোয়ান। কিন্তু 
তিনি ছিলেন নবী বংশোদ্ভূত একজন নবী তাই আল্লাহ তাঁকে এই অশ্নীল কাজ থেকে হেফাজত 
করেন এবং নারীদের ছলনা থেকে রক্ষা করেন। এর ফলে তিনি সহীহায়নের হাদীসে বর্ণিত 
সর্বাপেক্ষা মুত্তাকী সাত শ্রেণীর লোকের অন্যতম সর্দার বলে প্রতিপন্ন হন। 

রাসূলুল্লাহ (সা) বলেন, যে দিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে 
না, সে দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়া দান করবেন $ 

(১) ন্যায়পরায়ণ শাসক (২) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায় (৩) যে 
ব্যক্তি সালাত শেষে মসজিদ থেকে বের হয়ে আসার পর পুনরায় মসজিদে না যাওয়া পর্যন্ত তার 
অন্তর মসজিদের সাথে বাধা থাকে (8৪) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 
পরস্পরে মহব্বত করে। আল্লাহর উদ্দেশেই তারা একত্র হয় এবং আল্লাহর উদ্দেশেই তারা 
বিচ্ছিন্ন হয় (৫) যে ব্যক্তি এমন গোপনীয়তার সাথে সাদকা করে যে, তার ডান হাত কি দিল 
বাম হাত তার খবর রাখে না (৬) এঁ যুবক যে তার উঠতি বয়স আল্লাহ্র ইবাদতের মধ্যে 
কাটায় । (৭) এ পুরুষ যাকে কোন সুন্দরী ও সম্তরান্ত মহিলা কু-কর্মের প্রতি আহ্বান করে কিন্তু 
সে বলে আমি আল্লাহকে ভয় করি । (বুখারী ও মুসলিম) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৩ 
মোটকথা, আধীযের স্ত্রী ইউসুফ (আ)-এর প্রতি আসক্ত হয়ে ও অত্যধিক লোভাতুর হয়ে 


আপন কামনা চরিতার্থ করার জন্যে আহ্বান জানায় ৷ ইউসুফ (আ) বললেন : he 
(আল্লাহর পানাহ্‌ চাই) ** LE (তিনি তো আমার মনিব) অর্থাৎ মহিলার স্বামী-_এ বাড়ির 


মালিক আমার মনিব । ০ $441 অৰ্াৎ ভিনি আমার প্রতি সদয় ব্যবহার করেছেন ও 


AD 22200 
আমাকে মর্যাদার সাথে তার কাছে থাকার বন্দোবস্ত করেছেন। $328 09 
(জালিমরা কখনও সফলকাম হয় না) LI GUSN Ny hs ERTS 


(মহিলাটি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিণ এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়তো যদি না 
সে আপন প্রতিপালকের নিদর্শন প্রত্যক্ষ করত ৷) তাফসীরে আমরা এ আয়াত সম্পর্কে বিস্তারিত 
আলোকপাত করেছি। + 


মুফাসসিরগণ এ স্থলে যত কথা বলেছেন, তার অধিকাংশই আহলি কিতাবদের গ্রন্থাদি 
থেকে গৃহীত ৷ সুতরাং সেগুলো উপেক্ষা করাই শ্রেয় । এখানে যে কথাটি বিশ্বাস করা প্রয়োজন 
তা এই যে, আল্লাহ হযরত ইউসুফ (আ)-কে এ অন্যায় ও অশ্লীল কাজ থেকে হিফাজত করেন 
ও পবিত্র রাখেন এবং এঁ মহিলার কবল থেকে তাকে রক্ষা করুন৷ 

তাই তিনি বলেছেন ঃ 


NCEA ET LCL EET IEEE 
‘তাকে মন্দকর্ম ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম সে 
তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত" (১1/1 {4.0/5 (তারা উভয়ে দৌড়ে 
দরজার দিকে গেল) অর্থাৎ হযরত ইউসুফ (আ) মহিলার কবল থেকে বাচার জন্য ঘর থেকে 
. বেরিয়ে যাওয়ার জন্যে দরজার দিকে ছুটে গেলেন এবং মহিলা তার পেছনে পেছনে গেল 
৷ ৫40 50210, (4114 (তারা উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল) তখন চট 
করে মহিলাটি কথা বলতে আরম্ভ করল এবং ত্রাকে ইউসুফের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার চেষ্টা 
করল ঃ_ 
Lal SLAP AMD Was / 


LT ES NL Ged ALLL LE 
“মহিলাটি বলল, যে তোমার পরিবারের সাথে কুকর্ম কামনা করে তাকে কারাগারে নিক্ষেপ 
কিংবা কোন কঠিন শাস্তি ব্যতীত আর কি দণ্ড হতে পারে?’ 


মহিলা নিজেই অপরাধী অথচ সে অভিযুক্ত করছে ইউসুফ (আ)-কে এবং নিজের পূতচরিত্র 
ও কলুষযুক্ত হওয়ার কথা বলছে। এ কারণে ইউসুফ বললেন : ১ 42 254919 2 
(এ মহিলাই আমাকে ফুসলাতে চেষ্টা করেছে) প্রয়োজনের মুহূর্তে তিনি সত্য কর্থা বলতে বাধ 
হয়েছেন। (141 4% £4, 44% (মহিলার পরিবারের জনৈক সাক্ষী সাক্ষ্য দিল) । 

ইবন আব্বাস (রা) বলেন, যে সাক্ষ্য দিয়েছিল সে ছিল একান্তই দোলনার এক শিশু । আবূ 
হুরায়রা (রা), হিলাল ইবন আসাফ, হাসান বসরী, সাঈদ ইবন জুবায়র ও যাহ্‌হাক থেকে 
অনুরূপ বর্ণিত হয়েছে। ইবন জারীরও এ মতই গ্রহণ করেছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) 
থেকে এ ব্যাপারে মারফু হাদীস বর্ণিত হয়েছে এবং অন্যরা তা মওকুফরূপে বর্ণনা করেছেন । 


http://IslamiBoi.wordpress.com 


8৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেউ কেউ বলেছেন, সাক্ষ্যদাতা ছিল মহিলার স্বামীর নিকটআত্মীয় একজন পুরুষ । আবার 
কেউ বলেছেন, সে ছিল মহিলার নিকটাত্মীয় একজন পুরুষ সাক্ষ্যদাতা পুরুষ বলে অভিমত 
পোষণকারীদের মধ্যে রয়েছেন ইবন আব্বাস (রা), ইকরিমা, মুজাহিদ হাসান, কাতাদা, সুদ্দী, 
মুহাম্মদ ইবন ইসহাক ও যায়দ ইবন আসলাম (র)। 


যে সাক্ষ্য দিল ঃ LIE Ss SAI LALLG LG Sa LS Cah BES 
(যদি ওর জামার সম্মুখ দিকে ছেড়া হয়ে থাকে তবে মহিলাটি সত্য কথা বলেছে এবং 
পুরুষটি মিথ্যাবাদী) । কারণ, তখন বোঝা যাবে ইউসুফ (আ) মহিলাকে ধরতে গিয়েছেন; আর 
মহিলা প্রতিরোধ করেছে-_ যার ফলে জামার সন্মুখ দিকে ছিড়ে গেছে। <2 5 $) 
LAA a LLLL 7? A 
৷ ০০ 29 44% ১3 49% (আর যদি-তার জামা পিছন দিক থেকে ছেড়া 
EE Se Ne En PEE HACE তখন প্রমাণিত হবে 
যে, ইউসুফ (আ) মহিলার কবল থেকে পালাতে চেয়েছেন এবং মহিলা তাকে ধরার জন্যে 
পেছনে পেছনে ছুটেছে ও তার জামা টেনে ধরার কারণে পেছন দিকে ছিড়ে গেছে। আর 


বাস্তবেও তাই ঘটেছিল। তাই আলন্পাহ্‌ তা‘আলা বলেছেন ঃ 
Gay UC D2 LA CD UL GOA Lon dl pred 


~ ) SAK bs LIE 2S asi sl 

পহসাযী যা দেখলে, তার জামা পেছন দিক থেকে ছেঁড়া রয়েছে । তখন সে বলল, এ 
হল তোমাদের নারীদের ছলনা ৷ বস্তুত ভীষণ তোমাদের ছলনা !’ অর্থাৎ এ যা কিছু ঘটেছে তা 
তোমাদের নারীদের কূট-কৌশল-_ তুমিই তাকে ফুসলিয়েছ এবং অন্যায়ভাবে তার ওপর 
দোষারোপ করছ । , 


Cc 4 LONE 
এরপর মহিলার স্বামী এ ব্যাপারটির নিষ্পত্তিকল্পে বলেন $ lis oe oye Huy 


(ইউসুফ! এ বিষয়টিকে তুমি উপেক্ষা কর) অর্থাৎ কারও নিকট এ বিষয় নিয়ে আলোচনা 
করো না। কারণ, এ জাতীয় বিষয় গোপন করাই বাঞ্চনীয় ও উত্তম । অপর দিকে তিনি 
মহিলাকে তার অপরাধের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করার নির্দেশ দেন। 
কেননা, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ্‌ তার তওবা কবুল করেন। এ সময় 
মিসরবাসী যদিও মূর্তিপুজা করত, কিন্তু তারা বিশ্বাস করত যে, যে সত্তা পাপ মোচন করেন 
এবং পাপের শাস্তি দেন তিনি এক ও লা-শরীক আল্লাহ ছাড়া আর কেউ নন। এ জন্যে ্তরী 
লোকটিকে তার স্বামী ক্ষমা প্রার্থনা করতে বলেন; তবে কিছু কিছু কারণে তিনি মহিলার 
অসহায়ত্ব ও অক্ষমতা উপলব্ধি করেন। কেননা, মহিলা এমন কিছু প্রত্যক্ষ করেছিল যা দেখে 
মনকে দাবিয়ে রাখা খুবই কঠিন (অর্থাৎ ইউসুফ (আ)-এর রূপ) ৷ তবে ইউসুফ (আ) ছিলেন 
UES Te ETE 1 

EY BE REE 
তুমি তোমার অপরাধের জন্যে ক্ষমা প্র্থনা কর। কারণ নিশ্চিতভাবে তুমিই অপরাধী 


Fe LEAN AAA AME 24 
pi oe UES LYS St < SLT eS 


* {74 KA 7 0d ES 


cl SASL Spd Lf, ETE FEE il Eo FEES 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫৫ 
2A LMA OPA LDL Nl lLW PIP IL AIL ALS 
CAG EI SS IE SS A LL Sl) 


/42/ le ণ AGL Tut fade bhldt hp oad 
esl LAE: hoa sr FED SEF 
29 / AAAS 


isk Ue LEA SL NVASA 
¢ 2 


CECI. EE RAR LHe IE 
Se Et TC SEAT Ll Lad. 
OTRO PREETI CET 
ETS Ue LA cabal 53 Gy “ 

KALE 
নগরের কতিপয় নারী বলল, আধীযের স্ত্রী তার যুবক দাস থেকে অসৎকর্ম কামনা করছে; 
প্রেম তাকে উন্মত্ত করেছে, আমরা তো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে ৷ স্ত্রীলোকটি যখন ওদের 
ষড়যন্ত্রের কথা শুনল, তখন সে ওদেরকে ডেকে পাঠাল, ওদের জন্যে আসন প্রস্তুত করল, 
ওদের প্রত্যেককে একটি করে ছুরি দিল এবং ইউসুফ (আ)-কে বলল, ওদের সম্মুখে বের হও । 
তারপর ওরা যখন তাকে দেখল তখন তারা ওর গরিমায় অভিভূত হল এবং নিজেদের হাত 
কেটে ফেলল ৷ ওরা বলল, ‘অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! এতো মানুষ নয়, এতো এক মহিমান্বিত 
ফেরেশতা 
সে বলল, ‘এ-ই সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করেছ; আমি তো তা থেকে অসৎকর্ম 
কামনা করেছি; কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে, আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা 
না করে, তবে সে কারারু্দ্ধ হবেই এবং হীনদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ বলল, ‘হে আমার 
প্রতিপালক! এই নারীগণ আমাকে যার প্রতি আহ্বান করছে তা অপেক্ষা কারাগার আমার কাছে 
অধিক প্রিয় । আপনি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করেন তবে আমি ওদের প্রতি 
আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব’ তারপর তার প্রতিপালক তার আহ্বানে সাড়া 
দিলেন এবং তাকে ওদের ছলনা থেকে রক্ষা করলেন । তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ । (১২: 
৩০-৩৪) 
এখানে আল্লাহ উল্লেখ করছেন সে সব কথা, যা শহরের মহিলা সমাজ তথা আমীর, 
ওমরাহ ও অভিজাত লোকদের স্ত্রী-কন্যাগণ আযীযের স্ত্রী সম্পর্কে নিন্দাবাদ করছিল । নিজের 
ক্রীতদাসের প্রতি প্রেমে উন্মত্ত হয়ে প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে ছলনা করার জন্য তারা 
তাকে ভর্ংসনা করছিল দাসের প্রতি এরূপ আসজ্ত হওয়া তার মত অভিজাত স়িলার পক্ষে 
: মোটেই শোভনীয় ছিল না। তাই তারা বলছিল ১১% ১5 Jus 43 ৯১ টি) (আমরা 
চকে শশষ্ট বাতির মধ্যে দেখি) অর্থাৎ সে অরে থে নিবেদন করছে! $০7, 44 
5৯,4, (আধীযের স্ত্রী যখন তাদের চক্রান্তের কথা শুনল) অর্থাৎ তার প্রতি শহরের 
মহিলাদের ভর্ৎসনার কথা শুনল এবং দাসের প্রতি প্রেম নিবেদন করার কারণে তাকে নিন্দাবাদ 


http://IslamiBoi.wordpress.com 


৪৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করার কথা জানল । কিন্তু বাস্তবিক পক্ষে আধীযের স্ত্রী এ ব্যাপারে ছিল অক্ষম ৷ তাই সে ইচ্ছে 
করল তার ওযর এঁ মহিলাদের সামনে প্রকাশ করতে ৷ তখন তারা বুঝবে যে, এই যুবক দাস 
তেমন নয় যেমন তারা ধারণা করেছে এবং এ সেসব দাসের মত নয়, যেসব দাস তাদের কাছে 
আছে। সুত্তরাং সে শহরের মহিলাদের নিমন্ত্রণ করল এবং সকলকে বাড়িতে ডেকে আনল । সে 
একটি ভোজ সভার আয়োজন করল । ভোজ্ঞসভায় যে সব খাদ্য-দ্রব্য পরিবেশন করা হয় তার 
মধ্যে এমন কিছু দ্রব্য ছিল যা দ্ধুরি দিয়ে কেটে খেতে হয়, যেমন লেবু ইত্যাদি । উপস্থিত 
প্রত্যেককে একটি করে ছুরি দেয়া হল । আধীষের স্ত্রী পূর্বেই ইউসুফ (আ)-কে উৎকৃষ্ট পোশাক 
পরিয়ে প্রস্তৃত রেখেছিল । তখন তিনি ছিলেন পূর্ণ যৌবনে দীপ্তিমান । এ অবস্থায়. মহিলাটি 
ইউসুফ (আ)-কে তাদের সন্মুখে বেরিয়ে আসার নির্দেশ দিলে তিনি বের হয়ে আসেন ৷ ইউসুফ 
(আ)-কে তখন পূর্ণিমার চাদের চাইত্তেও অধিকতর সুন্দর দেখাচ্ছিল । EA fA A 
(যখন তারা তাকে দেখল তখন ওরা তার গরিমায় অভিভ্ৃত হলো) অর্থাৎ তারা ইউসুফ 
(আ)-এর সৌন্দর্য-দর্শনে বিস্মিত হয়ে ভাবল, কোন আদম সন্তান তো এ রকম রূপ-লাবন্যের 
অধিকারী হতে পারে না। ইউসুফ (আ)-এর সৌন্দর্যের দীপ্তিতে অভিভূত হয়ে তারা চেতনা 
হারিয়ে ফেলে । এমনকি আপন আপন হাতে রক্ষিত ছুরি দ্বারা নিজেদের হাত কেটে ফেলে। 
অথচ (লা কত ই তা | 


ACA IAL 


EK de YAO) ERE NOES OO 

মহিলারা বলল, অভুত আল্লাহর মাহাত্ম্য! এতো মানুষ নয়, এ তো মহিমান্বিত ফেরেশতা! 

মি‘রাজ সংক্রান্ত হাদীসে এসেছে, ‘আমি ইউসুফের কাছ দিয়ে গেলাম, দেখলাম সৌন্দর্যের 
অর্ধেকই তাকে দেওয়া হয়েছে। 

সুহায়লী (র) ও অন্যান্য ইমাম বলেছেন, হযরত ইউসুফ (আ)-কে অর্ধেক সৌন্দর্য দেয়া 
হয়েছিল-এ কথার অর্থ হল আদম (আ)-এর যে সৌন্দর্য ছিল তার অর্ধেক ইউসুফ (আ)-কে 
দেয়া হয়েছিল। কারণ আল্লাহ নিজ হাতে আদম (আ)-কে সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে 
দিয়েছেন। সুতরাং তিনিই ছিলেন সবার চাইতে বেশি সুন্দর । এ জন্যে জান্নাতবাসী আদম 
(আ)-এর দৈহিক মাপ ও সৌন্দর্য নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ইউসুফ (আ)-এর সৌন্দর্য 
ছিল আদম (আ)-এর সৌন্দর্যের অর্ধেক । এ দু'জনের মাঝখানে আর কোন সৌন্দর্যবান ব্যক্তি 
হবে না । যেমন হযরত হাওয়া (আ)-এর পরে হযরত ইবরাহীম খলীল (আ)-এর স্ত্রী সারাহ্‌ ভিন্ন 
আর কেট হাওয়ার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ নয়। ইবন মাসউদ (রা) বলেন, হযরত ইউসুফ 
(আ)-এর চেহারায় বিদ্যুতের ন্যায় উজ্জ্বল দ্যুতি ছিল। যখন কোন মহিলা কোন কাজে তাঁর 
কাছে আসত তখন তিনি নিজের চেহারা ঢেকে রাখতেন ৷ অন্যরা বলেছেন, লোকজন যাতে 
চেহারা দেখতে না পায়, সে জন্যে হযরত ইউসুফ (আ) বোরকা পরিহিত থাকতেন। এ 
কারণেই যখন আধীযের স্ত্রী ইউসুফ (আ)-এর প্রেমে আসক্ত হয় এবং অন্যান্য মহিলা তার 
রগ দে সাংধল হট লা না ঘটায় ও হতভম্ব হয়ে যায়, তখন আধীষের স্ত্রী 
বলেছিল ৪ < ১ ৫ RE (এই হচ্ছে সেই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে 
তিরক্কার কাহ ) =তঃপর মহিলাটি হযরত ইউসুফ জো)-র পৃতচরির হওয়ার কথা স্বীকার 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৫৭ 
/ A 
করে বলে £ 4 Ae | PEE 224449154419 (আমি তা থেকে অানর্ম কামনা 


করেছি কিনু নে নিভেকে শিৱ কাবেছে অথ রা করেছে)। 2 EN 

ELS) LRT A Uh te hte oe 
করা হবে এবং লাঞ্ছিত করা হবে) এ সময় অন্যান্য মহিলা ইউসুফ (আ)- কে তার মনিব-পড়ীর 
প্রস্তাব মেনে নিতে উৎসাহ যোগায়; কিন্তু তিনি তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন । কারণ, তাঁর 


ত বক যত হয ত রান গানা তের কাছে দখা করে £ 
SALE OE SEL bly Se 5 0 


EEE sud 


Salad 54 VAS He sl 
EOE EEE tl ig nO LEE 
বরং আমার কাছে অধিক প্রিয় । আপনি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করেন, তবে 
আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং তখন তো আমি অনজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব ৷' 
(১২ 8 ৩৩) 


অর্থাৎ আপনি যদি আমার উপর দায়িত্‌ ছেড়ে দেন, তাহলে আমি অক্ষম দুর্বল ৷ নিজের 
কল্যাণ-অকল্যাণ কোনটির উপরই আমার কোন হাত নেই__ আল্লাহ যা চান তাই হয়। আমি 
দুর্বল, তবে আপনি যতটুকু শক্তি-সামর্থ্য দেন এবং আপনার পক্ষ থেকে যতটুকু হিফাজত দান 
LO Rt 


41% he AR BLOC OLN TAAL 


আনাহ ত শে কৰল করনেন। তর উপর থেকে শহিদের চকা নিহত করলেন: 
নিশ্চয়ই তিনি সৰ্বশ্নোতা, সর্বজ্ঞ । (১২ ৪ ৩৪) 


Le AL i Lolo ntl allo? 
) LE = sil Ia 2 
ue IS. লই ত B) eA ~ 
HAS FAP 


NO AE Lath ESL LAL IGG. A bil 
ANIA NAAT {8,28 at ap ৰি 
UL adsl int LE 2 2k USE ES A GLE 


CA 


ANA / DSA a2 G,/ 

alll CU fe LE USEC EAS 
784}, - 7 BE 

~~ Lal 37 Al 20 AY Awd AE Al EE 
AG 352349 0534 UA b = ৮১ LS ol 


~ 2 f A 
OO EON : Sh doth bite 
ELE: EA El 


Ip 

t.ponld ys uch 1410 Lil / 
/ LLG Neil fA sl APL lal ald LAJIIASS 
PHA EE LEA CEL Assis slat Y ©3 usin 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৮ 


http://IslamiBoi.wordpress.com 


8৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 

296d HAS LOGICAL YI Lf al Lis, sll 

5? (op 758 AB ss — + Lr 2, ‘he 7 
Ghz ns NOL ALON dl OA ANA ERL ALA AAA APL 
4) sa LS Cl ml st usalY wld lS 


ETE 

নিদর্শনাবলী দেখার পর তাদের মনে হল যে, তাকে কিছুকালের জন্যে কারারুনদ্ধ করতে 
হবে। তার সাথে দু'জন যুবক কারাগারে প্রবেশ করল । ওদের একজন বলল, আমি স্বপ্নে 
দেখলাম, আমি আংগুর নিংড়িয়ে রস বের করছি এবং অপরজন বলল, ‘আমি স্বপ্নে দেখলাম, 
আমি আমার মাথার উপর রুটি বহন করছি এবং পাখি তা থেকে খাচ্ছে। আমাদেরকে তুমি এর 
তাৎপর্য জানিয়ে দাও, আমরা তোমাকে সৎকর্মপরায়ণ দেখেছি ৷' - 

ইউসুফ বলল, ‘তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা আসার পূর্বে আমি তোমাদেরকে স্বগ্নোর 
তাৎপর্য জানিয়ে দেব। আমি যা তোমাদেরকে বলব তা আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা 
দিয়েছেন, তা হতে বলব । যে সম্প্রদায় আল্লাহে বিশ্বাস করে না ও পরলোকে অবিশ্বাসী আমি 
তাদের মতবাদ বর্জন করেছি; আমি আমার পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক এবং ইয়াক্্‌বের 
মতবাদ অনুসরণ করি । আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক করা আমাদের কাজ নয়। এটা 
আমাদের ও সমস্ত মানুষের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ; কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ 
করেনা। 

‘হে কারাসঙ্গীরা! ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয়, না পরাক্রমশালী এক আল্লাহ্‌? তাকে 
ছেড়ে তোমরা কেবল কতকগুলো নামের ইবাদত করছ, যে নাম তোমাদের পিতৃপুরুষ ও 
তোমরা রেখেছ; এগুলোর কোন প্রমাণ আল্লাহ্‌ পাঠাননি। বিধান দেবার অধিকার কেবল 
আল্লাহ্র । তিনি আদেশ দিয়েছেন অন্য কারও ইবাদত না করতে, কেবল তার ব্যতীত; এটাই 
সরল দীন কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয় । 

‘হে কারাসঙ্গী দ্বয়! তোমাদের একজন সম্বন্ধে কথা এই যে, সে তার মনিবকে মদ্য পান 
করাবে এবং অপরজন সম্বন্ধে কথা এই ‘যে, সে শুলবিদ্ধ হবে; তারপর তার মাথা 
থেকে পাখি আহার করবে। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে! (সূরা 
ইউসুফ £ ৩৫-৪১) 

আযীয ও তার স্ত্রী সম্পর্কে আল্লাহ্‌ বলেছেন, ইউসুফের পবিত্রতা প্রকাশ পাওয়ার পর 
কিছুদিনের জন্যে তাকে জেলে রাখা তাদের কাছে সংগত বলে মনে হল। কারণ, এতে এ 
ব্যাপারে লোকজনের চর্চা কমে যাবে এবং এটাও বোঝা যাবে যে, ইউসুফ (আ)-ই অপরাধী 
যার কারণে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এভাবৈ অন্যায়ভাবে তাকে জেলখানায় 
পাঠান হল । অবশ্য ইউসুফ (আ)-এর জন্যে আল্লাহ্‌ এটাই নির্ধারণ করে রেখেছিলেন । এর দ্বারা 
আল্লাহ্‌ তাকে রক্ষা করলেন । কেননা, জেলে থাকায় তিনি তাদের সংসর্গ ও সংস্পর্শ থেকে দূরে 
থাকার সুয্যেগ পান । 

ইমাম শাফিঈর বর্ণনা মতে, সূফী সম্প্রদায়ের কেউ কেউ এ ঘটনা থেকে দলীল গ্রহণ করে 
বলেছেন ঃ না পাওয়াটাই এক প্রকার হিফাজত । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫৯ 


if a 


আল্লাহ্‌র বাণী ৪ . 554 642.11 4% 599 (তার সাথে আরও দুই যুবক 
জেলখানায় প্রবেশ করল ।) এদের মধ্যে একজন ছিল বাদশার দরবারের সাকী, তার নাম বানু 
বলে কথিত আছে। অপরজন বাদশার কুটি প্রস্তুতকারী অর্থাৎ খাদ্যের দায়িত্বশীল __-তু্কী 
ভাষায় যাকে বলে আলজাশেনকীর । কথিত আছে তার নাম ছিল মাজলাছ ৷ বাদশাহ এ 
দু'জনকে কোন এক ব্যাপারে অভিযুক্ত করে কারাগারে আবদ্ধ করেন। জেলখানায় ইউসুফ 
(আ)-এর আচার-আচরণ, স্বভাবচরিত্র, সাধুতা, নীতি-আদর্শ, ইবাদত- বন্দেগী ও সৃষ্টির প্রতি 
করুণা দেখে তারা দু'জনেই বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এ দুই কারাবন্দী যুবক তাদের নিজ 
নিজ অবস্থান অনুযায়ী স্বপ্নী দেখে মুফাস্সিরগণ বলেছেন, তারা একই রাত্রে এ স্বয্নী দেখেছিল। 
সাকী দেখে, পাকা আংগুরে ভর্তি তিনটি গোছা, সেখান থেকে সে আংগুর ছিড়ে রস নিংড়িয়ে 
পেয়ালা ভরে বাদশাহ্‌কে পরিবেশন করছে। অপর দিকে কুটি প্রস্তুতকারী দেখে, তার মাথার 
উপর রুটি ভরা তিনটি ঝুড়ি রয়েছে। আর পাখিরা এসে উপরের ঝুড়ি থেকে রুটি ধুকরিয়ে 
খাচ্ছে। স্ব্ন দেখার পর দু'জনেই নিজ নিজ স্বপ্নের বৃত্তান্ত ইউসুফ (আ)-এর কাছে ব্যক্ত করে 
তারা এর ব্যাখ্যা জানতে চাইল এবং বলল ৪ (১4 %1। ০ 4148 (আমরা আপনাকে 
সৎকর্মপরায়ণ দেখছি।) ইউসুফ তাদেরকে জানালেন যে, স্বর্পের ব্যাখ্যা সম্পর্কে তিনি সম্যক 
অবহিত ও অভিজ্ঞ । 


bf fat 0 / / iy 


০৯ EEN EEE IG 

(ইউসুফ বলল, তোমরা প্রত্যহ নিয়মিত যে খাদ্য খাও তা আসার পূর্বেই আমি 
তোমাদেরকে এর তাৎপর্য জানিয়ে দেব।) এ আয়াতের অর্থ কেউ এভাবে করেছেন যে, তোমরা 
দু'জনে যখনই কোন স্বপ্ন দেখবে, তা বাস্তবে পরিণত হবার পূর্বেই আমি তার ব্যাখ্যা বলে 
দেব। এবং যেভাবে আমি ব্যাখ্যা দেব সেভাবেই তা বাস্তবায়িত হবে। আবার কেউ এর অর্থ 
বলেছেন যে, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা পরিবেশন হওয়ার আগেই আমি বলে দেব 
কি খাদ্য আসছে, তা মিষ্টি না টক ৷ 

মিমনন'হ্য়রত ঈসা (আআ) বলেছিলেন 


AS AAI LL EE TALIA 


CLEA LEU Lys use sly 
(আমি তোমাদেরকে বলে দেব কি খাদ্য তোমরা খেয়েছ এবং বাড়িতে কি রেখে এসেছ) 
হযরত ইউসুফ (আ) তাদেরকে জানালেন যে, এ জ্ঞান আল্লাহ্‌ আমাকে দান করেছেন। কেননা, 
জা যক অতল হাহ বত জাম ইসহাক ও ইয়াকুবের 
ধর্মাদর্শ অনুসরণ করি :॥' Ee ed LE (আল্লাহর সাথে অন্য 
RE rE Ul A ১; ডি 416 (এটা আমাদের 
উপর আল্লাহ্র অনুগ্রহ) কেননা তিনিই আমাদেরকে এ পথ প্রদর্শন করেছেন। 1 /14- 
(এবং মানুষের উপরও) কেননা, আল্লাহ্‌ আমাদেরকে আদেশ করেছেন, মানুষকে এদিকে 
আহ্বান করার । তাদেরকে সত্য পথে আনার চেষ্টা করার ও সত্য পথ প্রদর্শন করার । আর এ 
সত্য সৃষ্টিগন্ভভাবে তাদের মধ্যে বিদ্যমান এবং তাদের স্বভাবজাত । 


http://IslamiBoi.wordpress.com 


৪৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
9 ০ 58% 6৩! 5- (কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা প্ৰকাশ করে না) । 
এরপর হযরত ইউসুফ (আ) তাদেরকে আল্লাহ্‌র একত্বের প্রতি ঈমান আনার জন্যে তাদেরকে 
দাওয়াত দেন, আল্লাহ্‌ ব্যতীত অন্য কারও ইবাদতের নিন্দা করেন। মূর্তির অসারতা, অক্ষমতা 
ও দেয় হওয়ায় কথা হযখ করেন। 


UU 1A Li Pad thd 4 
2k Lath Lh Es SLE Gu iol > ale UL 


Ad a tt 4 ALE 

ee POAT fi 95 APC ee ES ALE lly Se 
PA 

- 3 Hye sy. Jee 

হে আমার কারাসঙ্গী দ্বয়! ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয়, নাকি পরাক্রমশালী এক আল্লাহ্‌? 

তাকে ছেড়ে তোমরা কেবল কতকগুলো নামের ইবাদত করছ-_যে নামগুলো তোমরা ও 

তোমাদের পিতৃ-পুরুষ রেখেছ । এ সম্পর্কে আল্লাহ্‌ কোন প্রমাণ নাজিল করেননি । বিধান 


দেবার অধিকার কেবল আল্লাহ্রই । 


অর্থাৎ তিনি তাঁর সৃষ্টিকুলের মধ্যে যেরূপ ইচ্ছা করেন সেরূপই বাস্তবায়িত করেন । যাকে 
ইচ্ছা হিদায়াত দান করেন যাকে ইচ্ছা পথত্রষ্ট করেন। ১৫ 9 | ৪42449 ১,141 (তিনি 
হুকুম করেছেন তাঁকে ব্যতীত কারও ইবাদত কর না) তিনি এক, ভার কোন শরীক নেই। 
754 ৩35 45 (এটাই সরল দীন অর্থাৎ সরল ও সঠিক পথ ।) 5841 55159 § lin 

4, (4 (কিন্তু অধিকাংশ লোকই তা অবগত নয় ৷) 

অর্থাৎ সঠিক পথ তাদের সন্মুখে প্রকাশিত ও স্পষ্ট হওয়ার পরও তারা সে পথে চলতে পারে 
না। কারাগারের এ দুই যুবককে এমন একটি পরিবেশে দাওয়াত দান হযরত ইউসুফ (আ)-এর 
পূর্ণ কৃতিত্বেরই পরিচায়ক । কেননা, তাদের অস্তরে ইউসুফ (আ)-এর প্রভাব ও মহত্ব আসন 
গেড়ে বসেছিল । যা তিনি বলবেন, তা গ্রহণ করার জন্যে তারা ছিল উদগ্রীব । সুতরাং তারা যে 
বিষয়ে জানতে চেয়েছে তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ও অধিক কল্যাণকর বিষয়ের প্রতি আহ্বান 
জানানোই তিনি সঙ্গত মনে করেছেন। তার প্রতি আরোপিত সে গুরুদায়িত্্‌ব পালনের পর তিনি 
স্বগ্নৌর ব্যাখ্যা দান করে বলেন £$ 

120d oe 


EO Fe LS Clot As 
ED Ce 
hah Mk MLA Md bs ED ES 


A In ly Is al( Flt 


ECS Vet Ns i 

ভার বিত দল কডাণ হা EEE SO meg RoE 2 
ব্যক্তিটি ছিল রুটি প্রস্তুতকারী । lst 43 531 73 4494 (যে বিষয়ে তোমরা 
জানতে ঢেয়েছিলে তার সিরাত হয়ে গিয়োছে। অর্থাৎ ঘা লাল দেৱা হল'তা'জরণানাবীরাদ 
কার্যকর হবে এবং যেভাবে বলা হল সেভাবেই হবে। এ জন্যে হাদীসে এসেছে, স্বপ্নের ব্যাখ্যা 
যতক্ষণ করা না হবে ততক্ষণ তা ঝুলন্ত থাকে ৷ যখন ব্যাখ্যা করা হয় তখন তা বাস্তবায়িত হয় । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬১ 


ইবন মাসউদ, মুজাহিদ ও আবদুর রহমান ইবন যায়দ ইবন আসলাম (রা) থেকে 
বর্ণিত £ কয়েদী দু'জন স্বপ্নের কথা বলার পরেও ইউসুফ (আ)-এর ব্যাখ্যা দানের পরে 
বলেছিল, আসলে আমনরা কোন স্বপ্নই, দেখি নাই। তখন হযরত ইউসুফ (আ) বলেছিলেন 
TELE SIE (যে বিষয়ে তোমরা জিজ্ঞাসা করেছ সে বিষয়ের 


Ila, OF AMAL (atid ALL I AAA ATA 
Ae els Me EHIME pO SlIE SM UG 
/ / A + 
LPs LE Af 1{ 44 
FAP paul sls 5 
TA aT  — 02>} 


(যে ব্যক্তি সম্পর্কে ইউসুফের ধারণা ছিল যে, সে মুক্তি পাবে। তাকে সে বলে দিল : 
তোমার প্রভুর কাছে আমার কথা বলবে । কিন্তু শয়তান তাকে প্রভুর কাছে তার বিষয় বলার 
কথা ভুলিয়ে দিল । ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে রইল ৷ (১২ ৪ ৪২) 

আল্লাহ জানান যে, যে ব্যক্তির প্রতি ইউসুফ (আ)- এর ধারণা হয়েছিল যে, সে মুক্তিলাভ 
করবে-_ সে ব্যক্তি ছিল সাকী EES 54 PE (তোমার মনিবের নিকট আমার কথা 
বলবে ৷) f 

অর্থাৎ আমি যে বিনা অপরাধে জেলখানায় আছি এ বিষয়ে বাদশাহর কাছে আলোচনা 
করিও । এ থেকে প্রমাণ পাওয়া যায় যে, উপায় অবলম্বনের চেষ্টা করা বৈধ এবং তা আল্লাহর 
উপর তাওয়াক্‌কুলের পরিপন্থী নয় । 

আল্লাহ বাণী : IES OUST 

(শয়তান তাকে তার প্রভুর নিকট তার কথা বলার বিষয় ভুলিয়ে দিল) অর্থাৎ যে মুক্তি 
লাভ করল তাকে ইউসুফ যে অনুরোধ করেছিলেন তা বাদশাহর কাছে আলোচনা করতে 
শয়তান তাকে ভুলিয়ে দিল । মুজাহিদ, মুহাম্মদ ইবন ইসহাক প্রমুখ আলিম এ কথাই বলেছেন। 
এটাই সঠিক এবং এটাই আহলি কিতাবগণের বক্তব্য 

(ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে রইল) ০ শব্দটি তিন থেকে নয় পর্যন্ত সংখ্যার 
জন্যে ব্যবহৃত হয়; কারও মতে সাত পর্যন্ত, কারও মতে পাচ পর্যন্ত । কারও মতে দশের নিচে 
যে কোন সংখ্যার জন্যে এর ব্যবহার হয়। ছা‘লাবী এসব মতামত বর্ণনা করেছেন। বলা হয়ে 
থাকে 5৬১ ॥4৯০এবং J(2) 2-2 ব্যাকরণবিদ ফাররার মতে, দশের নিচের সংখ্যার 
lid SHEER MO i এ শব্দ ব্যবহার করা হয়। 


আল্লাহ বলেন : sr LE ১ <1 3- সে কারাগারে কয়েক বছর রইল 
আল্লাহর বাণী ৪ %'এ CE SC 


http://IslamiBoi.wordpress.com 


৪৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উক্ত দু'খানা আয়াত দ্বারা ফাররার মতামত রদ হয়ে যায় । ফাররার মতে ॥.:-এর 
ব্যবহার হবে এভাবে যথা ৪ ০৪০ ২2,০৯, ১০ {2.১১ থেকে এ পর্যন্ত । কিন্তু 
{5০9 (5 এবং -_&| 9 445 বলা যাবে না । জওহারী বলেন, ০ (দশ)-এর 
উর্ধ্বের ক্ষেত্রে ॥.০,-এর ব্যবহার হবে না। সুতরাং ০ 44 বলা যাবে কিন্তু 42.4, 
৬৪১১০০ +১১ ১৪০১১9 বলা যাবে না। জওহারীর এ মতও সঠিক নয়। কেননা 
হাদীসে এসেছে ঃ 


UY Jel Lai Um Ul) As UTES ES Ul 
dsb Se ALLEL Wbal lig 


ঈমানের ষাটের উপরে, ভিন্ন রেওয়ায়তে সত্তরের উপরে শাখা আছে; তন্যধ্যে সর্ব উপরের 
শাখা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্নের শাখা পথের উপর থেকে কষ্টদায়ক জিনিস 
সরিয়ে দেওয়া । (সহীহ্‌ বুখারী) কেউ কেউ বলেছেন <3 RE SCAU 
5০ (সর্বনাম) ইউসুফ নির্দেশ করেছে। কিন্তু তাদের “এ মত অত্যন্ত দুর্বল । যদিও এ মত 
হন তাকায় (র)'৫ হৰিয়া দরে বানা্রা হর না জেন হৰ জর. এন 
হাদীসের উল্লেখ করেছেন তা সম্পূর্ণরূপে দুর্বল ও অগ্রহণযোগ্য । ইবরাহীম ইব্ন ইয়াযীদ 
আল-খাওযী আল-মাক্‌কী (র) এ হাদীসের’ সনদে একক বর্ণনাকারী । অথচ তার বর্ণনা 
অগ্রহণযোগ্য । অপর দিকে হাসান*ও কাতাদা (র)-এর মুরসাল বর্ণনা গ্রহণযোগ্য নয়। আর এ 
স্থলে তো তা আরও বেশি অগ্রহণযোগ্য । আল্লাহই সর্বজ্ঞ । 


সহীহ ইব্ন হিব্বানে হ্যরত ইউসুফ (আ)-এর কারাগারে অধিককাল পর্যন্ত আবদ্ধ থাকার 
কারণ সম্পর্কে এক হাদীস বর্ণিত হয়েছে। হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেছেন ঃ আল্লাহ্‌ ইউসুফের প্রতি রহম করুন, তিনি যদি 45 ১46 Sl 
“তোমার প্রভুর কাছে আমার কথা বলবে” কথাটি না বলতেন, তবে তাকে অতদিন কারাগারে 
থাকতে হত না । আল্লাহ তা'আলা হযরত লূত (আ)-এর প্রতিও রহম করুন; কারণ তিনি তার 


কওমকে বলেছিলেন--তোমাদের মুকাবিলায় আমার যদি আজ শক্তি থাকত কিংবা কোন শক্ত 


অবলম্বনের আশ্রয় পেতাম । ( (et SS EILEEN 1341) এরপর 


আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে বিপুল সংখ্যক লোক বিশিষ্ট গোত্রেই প্রেরণ 
করেছেন। 


কিন্তু এ হাদীস এই সনদে মুনকার ৷ তাছাড়া মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন আলকামা সমালোচিত 
রাবী । তার বেশ কিছু একক বর্ণনায় বিভিন্ন রকম দুর্বলতা রয়েছে। বিশেষত এ শব্দগুলো 
[ADE DE IAAL SA OE 


tall? 7 Gur L721 IL tat 


”. 
EES SN + i FA TE LA Ald UGS 
ADAYA ঠি 0d f Fat AD L282 
Sul Lt 3 HEU 2 ITE - 
2a 4 / sl in 
bie LOY YE I RET UG EX s LeU 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৩ 

HINA 2 added? dL A PN 
A A $ 4 Cd "1 / L/A 
VEG EEE EECCA Oo Ee SUL Eo GH IGS 

22 A AS LUM PAY ALAA 
Lolli cat nite te Sl 
APY / ( 1% AY L247 2 / 
“ ff 
PAD ET // pl 0 fat Lagett rapt ns 


WEA MOTH on 


রাজা বলল, EEE «Eo 
ভক্ষণ করছে এবং দেখলাম সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক । হে প্রধানগণ! যদি তোমরা 
স্বপ্নের ব্যাখ্যা করতে পার তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও’ ওরা বলল, ‘এটা অর্থহীন 
স্বপ্ন এবং আমরা এরূপ স্বপু-ব্যাখ্যায় অভিজ্ঞ নই ৷' দু'জন কারাবন্দীর মধ্যে যে মুক্তি পেয়েছিল 
এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হল, সে বলল, আমি এর তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দেব। 
সুতরাং তোমরা আমাকে পাঠাও । সে বলল, হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি স্থূলকায় গাভী, 
তাদেরকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ 
সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও । যাতে আমি তাদের কাছে ফিরে যেতে পারি ও যাতে 
তারা অবগত হতে পারে। ইউসুফ বলল, ‘তোমরা সাত বছর একাদিক্ৰমে চাষ করবে তারপর 
তোমরা যে শস্য সংগ্রহ করবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করবে, তা ব্যতীত 
সমস্ত শীষ সমেত রেখে দিবে, এবং এরপর আসবে সাতটি কঠিন বছর, এ সাত বছর যা পূর্বে 
সঞ্চয় করে রাখবে লোকে তা খাবে, কেবল সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা 
ব্যতীত । এবং এরপর আসবে এক বছর, সে বছর মানুষের জন্যে প্রচুর বৃষ্টিপাত হবে এবং সে 
বছর মানুষ প্রচুর ফলের রস নিঃংড়াবে। (১২ ৪ ৪৩-৪৯) 

এখানে হযরত ইউসুফ (আ)-এর কারাগার থেকে সসম্মানে বের হওয়ার কারণ বর্ণনা করা 
হয়েছে। তা এভাবে যে, মিসরের বাদশাহ রায়্যান ইব্‌ন নূহ উপরোক্ত স্বপ্ুটি দেখেন ৷ তার বংশ 
লতিকা হচ্ছে £ রায়্যান ইবনুল ওলীদ ইব্ন ছারওয়ান ইব্‌ন আরাশাহ ইব্‌ন ফারান ইব্‌ন আমর 
ইব্‌ন আমলাক ইব্‌ন লাউয ইব্ন সাম । আহলি কিতাবগণ বলেন £ বাদশাহ স্বপ্নে দেখেন যে, 
তিনি এক নদীর তীরে দাড়িয়ে আছেন। হঠাৎ সেখান থেকে সাতটি মোটাতাজা! গাভী উঠে এসে 
নদী তীরের সবুজ বাগিচায় চরতে শুরু করে। অতঃপর এ নদী থেকে আরও সাতটি দুর্বল ও 
শীর্ণকায় গাভী উঠে এসে পূর্বের গাভীদের সাথে চরতে থাকে । এরপর এ দুর্বল গাভীগুলো 
মোটাতাজা গাভীদের কাছে গিয়ে সেগুলোকে খেয়ে ফেলে । এ সময় ভয়ে বাদশাহর ঘুম ভেঙে 
যায়। কিছুক্ষণ পর বাদশাহ পুনরায় ঘুমিয়ে পড়েন। এবার আবার স্বপ্নে দেখেন, একটি ধান 
গাছে সাতটি সবুজ শীষ । আর অপর দিকে আছে সাতটি শুকনো ও শীর্ণ শীষ ৷ শুকনো 
শীষগুলো সবুজ সতেজ শীষগুলোকে খেয়ে ফেলছে। বাদশাহ এবারও ভয়ে ভীত হয়ে ঘুম 


http://IslamiBoi.wordpress.com 


8৪৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


থেকে জেগে উঠেন। পরে বাদশাহ পারিঘদ ও সভাসদবর্গের কাছে স্বপ্নের বর্ণনা দিয়ে এর 
HOD LEE i LPL EDDA URLS 1G 
১21 4,41 (তারা বলল, এটা তো অর্থহীন স্বপ্ন) অর্থাৎ এটা হয়ত রাত্রিকালের স্বপ্ন 
Ae Pes» READE SSD A MANE DUR Lr LE 
বলল ৪ 4৫, ৫ $&১। |4 9/4, 2445, (আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দানে অভিজ্ঞ 
বই )।এ কন ই কয়েদিটির বর জ)-এর কথ বরণ গড়ল নে রাবার হুকি 
লাভ করেছিল এবং যাকে হযরত ইউসুফ (আ) অনুরোধ করেছিলেন তার মনিবের নিকট 
ইউসুফ (আ)-এর কথা আলোচনা করতে ৷ কিন্তু এতদিন পর্যন্তসে এ কথা ভুলে রয়েছিল। 
মূলত এটা ছিল আল্লাহ নির্ধারিত তকদীর এবং এর মধ্যে আল্লাহর নিগূঢ় রহস্য নিহিত ছিল । এ 
মুক্ত কয়েদী যখন বাদশাহর স্বপ্নের কথা শুনল ও এর ব্যাখ্যা প্রদানে সকলের অক্ষমতা দেখল, 
তখন ইউসুফ (আ)-এর কথা ও তার অনুরোধের কথা স্মরণ পড়ল । আল্লাহ তাই বলেছেন 8 
il 1 583 U8 4; ন 8 (দু'জন কারাবন্দীর মধ্য থেকে ঘে ব্যক্তি মুক 
লাভ করেছিল এবং দীর্ঘকাল পরে যার স্বরণ হয়েছিল, সে বলল,) 4 43, অৰ্থ প্রচুর সময়ের 
পর অর্থাৎ কয়েক বছর পর । ইব্ন আব্বাস (রা) ইকরিমা (রা) ও দাহ্‌হাক (র)-এর কিরাআত 
ছনুঘী (4% [4440 14%|9)-এর অর্থ ১ | ১৯, ভুলে যাওয়ার পর স্মরণ হল, 
4! ৯ মীমের উপর সাকিন; এর অর্থও ভুলে যাওয়া (42 4!) 

sl -— EY (০! {1 অৰ্থ লোকটি ভুলে গেছে। কবি বলেছেন £$ 


‘Js six Ad dK-lss il Y Sc 
অর্থাৎ ‘আমি ইদানীং অনেক কথা ভুলে যাই । অথচ ভুলে যাওয়ার দোষ আমার মধ্যে 
ছিল না। এভাবেই যুগের বিবর্তন জ্ঞানকে কলংকিত করে দেয় ॥ পারিষদবর্গ ও বাদশাহকে 
উদ্দেশ করে সে বলল, SSL 30 at অয (41 (আমি আপনাদেরকে এ স্বপ্নের 
তাৎপর্য জানাতে পারব । সুতরাং আমাকে াতিরে দিন) অর্থাৎ ইউসুফ (আ)-এর কাছে । 
EME AEA 


ME! EY AS 


YG 


PREECE KES TTA ga 


ML ASAIN 


A Le 


/ ood 


- | 
‘হে ইউসুফ ! হে সত্যবাদী! সাতটি মোটাতাজা গাভী, তাদেরকে সাতটি শীর্ণকায় গাভী 
ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষকে অপর সাতটি শুষ্ক শীষ খেয়ে ফেলছে-_এ স্বপ্নের 
আপনি ব্যাখ্যা বলে দিন। যাতে আমি লোকদের কাছে ফিরে গিয়ে বলতে পারি এবং তারাও 
জানতে পারে।' (১২ £ ৪৬) 
আহলি কিতাবদের মতে, বাদশাহর কাছে সাকী ইউসুফ (আ)-এর আলোচনা করে। 
বাদশাহ ইউসুফ (আ)-কে দরবারে ডেকে এনে স্বপ্নের বৃত্তান্ত তাকে জানান এবং ইউসুফ (আ) 
তার তাৎপর্য ব্যাখ্যা করে শুনান ৷ এটা ভুল । আহলি কিতাবদের পণ্ডিত ও রাব্বানীদের মনগড়া 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৫ 


কথা৷ সঠিক সেটাই যা আল্লাহ কুরআনে বলেছেন। যা হোক, সাকীর কথার উত্তরে ইউসুফ 
(আ) কোন শর্ত ছাড়াই এবং আশু মুক্তি দাবি না করেই তাৎক্ষণিকভাবে বাদশাহর স্বপ্নের 
তাৎপর্য ব্যাখ্যা করে শুনালেন এবং বলে দিলেন, প্রথম সাত বছর স্বচ্ছন্দময় হবে এবং 
তারপরের সাত বছর দুর্ভিক্ষ থাকবে। 


7 4 Lf AG A PEE 


ET EET ARETE: ED FT 
ফসল ফলবে ও মানুষ সুখে -স্বাচ্ছন্দ্যে থাকবে। ৩54%! 4 (সে বছরে তারা প্রচুর রস 
নিংড়াবে) অর্থাৎ আখ, আঙ্গুর, যয়তুন, তিল ইত্যাদির রস বেঁর করবে-_ তাদের অভ্যাস 
অনুযায়ী ৷ স্বপ্নের ব্যাখ্যার সাথে হযরত ইউসুফ (আ) সচ্ছলতার সময় ও দুর্ভিক্ষকালে তাদের 
করণীয় সম্পর্কে পথনির্দেশ দিলেন তিনি বললেন, প্রথম সাত বছরের ফসলের প্রয়োজনের 
অতিরিক্ত অংশ শীষসহ সঞ্চয় করে রাখবে পরের সাত বছরে সঞ্চিত ফসল অল্প অল্প করে 
খরচ করবে। কেননা এরপরে ফসলের জন্যে বীজ পাওয়া দুষ্কর হতে পারে। এ থেকে হযরত 
হৰ ত LAUD ALE 


AL ALA 


Tal EN Gents CT sts PESTO LES 

1s Gad LD (AOD LAN tnpi 

4 Le SRE Ho tS fT BULL 
es A Lal fn Nt ny MATA ESE ATA 

Sei e ALL. Lit Oe Bass ssl Abs Ls 


A Gr td Al AAR, ANAL A 
LED de BL oul cannes Vlas als eA 
AA / d Dl ANA tt “ CARA 
NE OE NU EE Eel fg Ol brn A 

4 / 

TG LL ) 
ANA ab 2rd (fe AA Poll Af dA (atad 
3 Le 3 SY wil OL ori 22 3 mis 


GAG ILL Hur Bee 


‘= HE 3 ul. ‘5 
রাজা বলল, তোমরা ইউসুফকে আমার নিকট নিয়ে এস ৷ দূত যখন তাঁর নিকট উপস্থিত 
হল তখন সে বলল, তুমি তোমার প্রভুর নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস কর, এবং যে 
নারীগণ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কী? আমার প্রতিপালক তাদের ছলনা সম্পর্কে 
সম্যক অবগত ৷ রাজা নারীগণকে বলল, ‘যখন তোমরা ইউসুফ থেকে অসৎ কর্ম কামনা 
করেছিলে, তখন তোমাদের কী হয়েছিল! তারা বলল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা ওর 
মধ্যে কোন দোষ দেখিনি । আধীযের স্ত্রী বলল, এক্ষণে সত্য প্রকাশ হল । আমিই তার থেকে 
অসৎ কর্ম কামনা করেছিলাম__ সে তো সত্যবাদী । সে বলল আমি এটা বলেছিলাম, যাতে সে 
জানতে পারে যে, তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ 
বিশ্বাসখাতকদের ষড়যন্ত্র সফল করেন না। সে বলল, আমি আমাকে নির্দোষ মনে করি না। 
মানুষের মন অবশ্যই মন্দকর্মপ্রবণ ৷ কিন্তু সে নয়, যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। 
আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু । (১২ ৪ ৫০-৫৩) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৫৯ 


http://IslamiBoi.wordpress.com 


৪৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বাদশাহ যখন হযরত ইউসুফ (আ)-এর প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, সঠিক সিদ্ধান্ত ও অনুধাবন 
ক্ষমতার সম্যক পরিচয় পেলেন, তখন তাকে তার দরবারে উপস্থিত করার আদেশ দেন । যাতে 
করে তিনি তাকে কোন দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত করতে পারেন । দূত যখন ইউসুফ (আ)-এর 
কাছে আসে তখন হযরত ইউসুফ (আ) সিদ্ধান্ত নিলেন যে, তিনি জেলখানা থেকে ততক্ষণ 
পর্যন্ত বের হবেন না, যতক্ষণ না প্রত্যেক ব্যক্তি জানতে পারে যে, তাকে অন্যায়ভাবে ও 
শত্ৰুতাবশত কারাগারে আবদ্ধ করা হয়েছিল এবং মহিলারা তার প্রতি যে দোষ আরোপ করেছে 
তা সম্পূর্ণ অমূলক অপবাদ, তিনি তা থেকে সম্পূর্ণ মুক্ত । তাই তিনি বললেন ৪ tl esl 
(০ (তুমি তোমার প্রভুর কাছে চলে বাও) অর্থাৎ বাদশাহর কাছে। 


Et. Ih ad nual OEE HAAR 

EL HAS SD SLE! hs Shinde 

(এবং তাকে জিজ্ঞেস কর, যেসব মহিলা নিজেদের হাত ঝেঁটে ফেলেছিল তাদের অবস্থা 
কী? আমার প্রতিপালক তো তাদের ছলনা সম্পর্কে সম্যক অবগত ৷) কেউ কেউ এখানে 
১49 51এর অর্থ মনিব ও প্রভু বলেছেন। অর্থাৎ আমার মনিব আযীয আমার পবিত্রতা এবং 
আমার প্রতি আরোপিত অপবাদ সম্পর্কে ভাল করেই জানেন। সুতরাং বাদশাহকে গিয়ে বল, 
তিনি এ মহিলাদেরকে জিজ্ঞেস করে দেখুন যে, তারা যখন আমাকে অন্যায় ও অশ্লীল কাজে 
প্ররোচিত করার চেষ্টা করেছিল, তখন আমি কত দৃঢ়ভাবে আত্মরক্ষা করেছিলাম ৷ মহিলাদের 
কাছে জিজ্ঞেস করা হলে তারা বুঝবে যে, প্রকৃত ঘটনা কি ছিল এবং আমিই-বা কী ভাল কাজ 
করেছিলাম? + +2 ৬০ $44 ৮444 9 (56 133 (তারা বলল, অদ্ভুত আল্লাহর 
মহিমা! আমৰ্মী ইউসুফের মধ্যে কোন দোধু দৈখিনি) খর সময় ১1১01 8/20 
(আধীযের স্ত্রী বলল) তিনি ছিলেন যুলায়খা ৷ $411 44.55 1:51 (এক্ষণে সত্য প্রকাশিত 
হ্‌) জৰ্থাৎ মেটা বায়ন ও সত্য তা ধকাণিত ও মুস্ট হয়ে গেল আৱ অত অনুস্রণ্য়োগা । 
tastll 141<414 442 5261519 1 (আমিই তার থেকে অসৎকর্ম কামনা 

৷ বস্তুত সে-ই সত্যবাদী ৷) অৰ্থাৎ সে দোষমুক্ত। সে আমার কাছে অসৎকর্ম কামনা 

করেনি এবং তাকে মিথ্যা, জুলুম, অন্যায়, ও অপবাদ দিয়ে কারাবন্দী করা হয়েছে। 


AAA Hl ALE 


Gesell SEO EE TEAS A LL 
আমি এটি বলছিলাম যাতে সে জানতে পারে যে, ত অাডল আমি তিব্বত 
করিনি । আর আল্লাহ্‌ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। 


কারো কারো মতে, এটা হযরত ইউসুফ (আ)-এর কথা । তখন অর্থ হবে £ আমি এ বিষয়টি 
যাচাই করতে চাই এ উদ্দেশ্যে, যাতে আযীয জানতে পারে যে, তার অনুপস্থিতিতে আমি তার 
সাথে কোন বিশ্বাসঘাতকতা করিনি । আবার কারো কারো মতে, এটা যুলায়খার উক্তি । তখন 
অর্থ হবে এই যে, আমি একথা স্থকার করছি এ উদ্দেশ্যে, যাতে আমার স্বামী জানতে পারে যে, 
আমি মূলত তার সাথে বিশ্বাসঘাতকতার কোন কাজ করিনি । এটা অবশ্য তার উদ্দেশ্য ছিল। 
কিন্তু আমার সাথে কোন অশ্লীল কাজ সংঘটিত হয়নি । পরবর্তীকালের অনেক ইমামই এই 
মতকে সমর্থন করেন। ইব্ন জারির ও ইব্‌ন আবী হাতিম (র) প্রথম মত ব্যতীত অন্য কিছু 
বৰ্ণনাই করেননি । 


http://IslamiBoi.wordpress.com 


আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দকর্মপ্রবণ । কিন্তু সে নয় যার 
প্রতি আমার প্রতিপালক দয়া করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু । 

কেউ বলেছেন, এটা ইউসুফ (আ)-এর উক্তি, আবার কেউ বলেছেন যুলায়খার উক্তি । 
পূর্বের আয়াতের দুই ধরনের মতামত থাকায় এ আয়াতেও দুই প্রকার মতের সৃষ্টি হয়েছে। তবে 
এটা যুলায়খার বক্তব্য হওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত ও সঙ্গত । 


বা 
if A A nl A 
Lh or JELLY nl) EE PEERS RTE TES 


Cr / n/a / 
7A CALETA TA ae 2g ht pA AY ANE {i 
[) LL ALL nlt as Lol lA 

> ENCE HEAD PGE HE BANE Ft 4234) ECS UE 
fnbocanf AAREL AAA ALA Gul 2A PL CIR / 

y ১ ১ ২১ br ‘us all | by Liye Lin 

Eo 72 2 পট EE Boo > Ad (Ee +5 


রাজা বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো । আমি তাকে আমার একান্ত সহচর নিযুক্ত 
করব । তারপর রাজা যখন তার সাথে কথা বলল, তখন রাজা বলল, আজ তুমি আমাদের কাছে 
মর্যাদাশালী ও বিশ্বাসভাজন হলে ইউসুফ বলল, ‘আমাকে দেশের ধন-সম্পদের উপর কর্তৃত্ব 
প্রদান করুন! আমি বিশ্বস্ত রক্ষক ও সুবিজ্ঞ ৷' এভাবে ইউসুফ (আ)-কে আমি সে দেশে 
প্রতিষ্ঠিত করলাম ৷ সে সেদেশে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত । আমি যাকে ইচ্ছা তার, 
প্রতি দয়া করি; আমি সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না৷ যারা মুমিন এবং মুত্তাকী তাদের 
পরলোকের পুরস্কারই উত্তম । (১২ £৪ ৫৪-৫৭) 
ইউসুফ (আ)-এর উপর যে অপবাদ দেয়া হয়েছিল তা থেকে যখন তার মুক্ত ও পবিত্র 
থাকার কৃথা বাদশাহর কাছে সুস্পষ্ট হল তখন তিনি বললেন ঃ EE Ee) 
le (ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একাস্ত সহচর করে 
রাখব) অর্থাৎ আমি তাকে আমার বিশেষ পারিষদ ও রাষ্ট্রীয় উচ্চমর্যাদা দিয়ে আমার পারিষদভুক্ত 
করে রাখব । তারপর বাদশাহ যখন ইউসুফ (আ)- এর সাথে কথা বললেন, এবং তার কথাবার্তা 
শুনে তার অবস্থাদি সম্যক জানলেন, তখন বললেন ঃ Tl ed AE 
Hl dh ll ea AA j | 
sett lL o3 58 SIL OL SS YG 
(ইউসুফ বলল £ আমাকে রাজ্যের ধন-সম্পদের উপর কর্তৃত্ব প্রদান করুন; আমি বিশ্ন্ত 
রক্ষক ও সুবিজ্ঞ ।) হযরত ইউসুফ (আ) বাদশাহর কাছে ধন-ভাণ্ডারের উপর তদারকির 
দায়িতৃভার চাইলেন ৷ কারণ, প্রথম সাত বছর পর দুর্ভিক্ষের কালে সংকট সৃষ্টি হওয়ার আশংকা 


http://IslamiBoi.wordpress.com 


৬৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছিল । সুতরাং সে সময় আল্লাহর পছন্দ অনুযায়ী মানুষের কল্যাণ সাধন ও তাদের প্রতি সদয় 
আচরণ করার ব্যাপারে যাতে ক্রটি না হয়, সে লক্ষ্যে তিনি এই পদ কামনা করেন । বাদশাহকে 
তিনি আশ্বস্ত করেন যে, তার দায়িত্বে যা দেয়া হবে তা তিনি বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করবেন 
এবং রাজস্ব বিষয়ে উন্নতি ও উৎকর্ষ বিধানে তিনি বিশেষ অভিজ্ঞতার পরিচয় দেবেন। এতেই 
প্রমাণিত হয় যে, যে ব্যক্তি নিজের আমানতদারী ও দায়িত্ব পালনের প্রতি দৃঢ় আস্থাশীল, সে 
তার যোগ্য পদের জন্য আবেদন করতে পারে। 


আহলি কিতাবদের মতে, ফিরআউন (মিসরের বাদশাহ) ইউসুফ (আ)-কে পরম মর্যাদা 
দান করেন এবং সমগ্র মিসর দেশের কর্তৃত্ব তার হাতে তুলে দেন ' নিজের বিশেষ আংটি ও 
রেশমী পোশাক তিনি তাকে পরিয়ে দেন, তাকে স্বর্ণের হারে ভূষিত করে এবং মসনদের দ্বিতীয় 
আসনে তাকে আসীন করেন । তারপর বাদশাহর সম্মুখেই ঘোষণা করা হলো ঃ ‘আজ থেকে 
আপনিই দেশের প্রকৃত শাসক । কেবল নিয়মতান্ত্রিক প্রধানরূপে রাজ সিংহাসনের অধিকারী 
হওয়া ছাড়া অন্য কোন দিক দিয়েই আমি আপনার চেয়ে অধিক ক্ষমতাশালী নই ৷ তারা বলেন, 
ইউসুফ (আ)-এর বয়স তখন ত্রিশ বছর এবং এক অভিজাত বংশীয়া মহিলা ছিলেন তার স্ত্রী । 
বিখ্যাত তাফসীরবিদ ছালাবী বলেছেন, মিসরের বাদশাহ আযীযে মিসর কিতফীরকে 
পদচ্যুত করে ইউসুফ (আ)-কে সেই পদে বসান । কথিত আছে, কিতফীরের মৃত্যুর পর তার স্ত্রী 
যুলায়খাকে বাদশাহ ইউসুফের সাথে বিবাহ দেন। ইউসুফ (আ) যুলায়খাকে কুমারী অবস্থায় 
পান৷ কেননা, যুলায়খার স্বামী স্ত্রী সংসর্গে যেতেন না । যুলায়খার গর্ভে ইউসুফ (আ)-এর দুই 
পুত্র সন্তানের জন্ম হয়। তাদের নাম আফরাইম ও মানশা । এভাবে ইউসুফ (আ) মিসরের 
কর্তৃত্ব লাভ করে সে দেশে ন্যায়বিচার কায়েম করেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলের 
কাছেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন । 
5 কথিত আছে, ইউসুফ (আ) যখন কারাগার থেকে বের হয়ে বাদশাহর সম্মুখে আসেন, তখন 
i RC BA Pl SRL bs SEEN LAA 
ভাষায় তিনি কথা বলেন, ইউসুফ (আ) তখন সেই ভাষায়ই তার উত্তর দিতে থাকেন । অন্প 


বয়স হওয়া সত্তেও তার এ অসাধারণ যোগ্যতা দেখে বাদশাহ বিস্মিত হন। আল্লাহই সর্বজ। 


A 
আল্লাহর বাণী £ EMEA) CES 4K 


(এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করি৷) অর্থাৎ কারাগারের সংকীর্ণ বন্দী জীবন 


শেষে তাকে মুক্ত করে মিসরের সর্বত্র স্বাধীনভাবে চলাচলের ব্যবস্থা করে দিই । EA 


ALATA 


sis (সে তথায় যেখানে ইচ্ছা নিজের জন্যে স্থান করে নিতে পারত) অর্থাং মিসরের 


যে কোন জায়গায় স্থায়িভাবে থাকার ইচ্ছা করলে সন্মান ও মর্যাদার সাথে তা করার সুযোগ 
FLSA AL Lat pn 


‘0 tnd A 
ছিল। wl SEES EAE ES 
(আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমত দান করি এবং সৎ কর্মশীলদের বিনিময় আমি বিনষ্ট 
করি না।) অর্থাৎ এই যা কিছু করা হল তা একজন মু’মিনের প্রতি আল্লাহর দান ও অনুগ্রহ 


বিশেষ । এ ছাড়াও মু*মিনের জন্যে রয়েছে পরকালীন প্রভূত কল্যাণ ও উত্তম প্রতিদান । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬৯ 


CU RE 
) Ll { 1d VG ৰ ATA 


(যারা মু'মিন এবং মুত্তাকী তাদের:আখিরাতের পুরক্ষারই উত্তম } কহিত আছে, যুলায়াখারি 
স্বামী ইতফীরের মৃত্যুর পর বাদশাহ ইউসুফ (আ)-কে তার পদে নিযুক্ত করেন এবং তার স্ত্রী 
যুলায়খাকে ইউসুফ (আ)-এর সাথে বিয়ে দেন। ইউসুফ (আ) নিজেকে একজন সত্যবাদী ও 
ন্যায়নিষ্ঠ উষীর হিসেবে প্রমাণিত করেন। 

' মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, মিসরের বাদশাহ ওলীদ ইবৃন রায়্যান ইউসুফ (আ)-এর 
হাতে ইসলাম গ্রহণ করেন আল্লাহই সর্বজ্ঞ 

জনৈক কবি বলেছেন ঃ 

uA LCI dss Nes Sl Gnas ely 
Lull illinois -lbun dl Gow 
অর্থ ৪ ভয়-ভীতির সংকীর্ণতার পরে থাকে নিরাপত্তার প্রশস্ততা আর আনন্দ স্কুর্তির পূর্বে 
থাকে চূড়ান্ত পেরেশানী ও চিন্তা । অতএব, তুমি নিরাশ হয়ো না। কেননা আল্লাহ হযরত ইউসুফ 
(আ)-কে অন্ধ কারাগার থেকে মুক্ত করে তার ধন-ভাণ্ডারের মালিক করে দিয়েছিলেন । 

Aah AF Nel A / 2 7A 

ও, UE PITA 4 < 


nod Ladld. Ce ne ( Hl APL 
LET AAASTAAA G7 POE 


HL ost IG. Le we 


G,/ Ir (unt 
AL opal iL iby ETE LE 
LAP As 
+ ৩৯৩৯ 9০৯ 


ইউসুফের ভাইয়েরা আসল এবং তার কাছে উপস্থিত হল। সে ওদেরকে চিনল; কিন্তু ওরা 
তাকে চিনতে পারল না এবং সে যখন ওদের সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে বলল, 
‘তোমরা আমার কাছে তোমাদের বৈমাত্রেয় ভাইকে নিয়ে এসো । তোমরা কি দেখছ না যে, 
আমি মাপে পূর্ণ মাত্রায় দেই? আমি উত্তম মেযবান? কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে 
নিয়ে না আস তবে আমার কাছে তোমাদের জন্যে কোন বরাদ্দ থাকবে না এবং তোমরা আমার 
নিকটবর্তী হবে না৷’ তারা বলল, ‘তার বিষয়ে আমরা তার পিতাকে সম্মত করার চেষ্টা করব 
এবং আমরা নিশ্চয়ই এটা করব ।' ইউসুফ তার ভূত্যদেরকে বলল, ‘ওরা যে পণ্যমূল্য দিয়েছে 
তা তাদের মালপত্রের মধ্যে রেখে দাও--যাতে স্বজনদের কাছে প্রত্যাবর্তনের পর তারা বুঝতে 
পারে যে, এটা প্রত্যপর্ণ করা হয়েছে; তাহলে তারা পুনরায় আসতে পারে৷’ (সূরা ইউসুফ £ 
৫৮-৬২) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 


এখানে আল্লাহ হযরত ইউসুফ (আ)-এর ভাইদের মিসরে আগমনের বিষয়ে জানাচ্ছেন যে, 
দুর্ভিক্ষের বছরগুলোতে যখন সমগ্র দেশ ও জাতি তার করাল গ্রাসে পতিত হয়, তখন খাদ্য 
সংগ্রহের জন্যে তারা মিসরে আগমন করে। ইউসুফ (আ) এঁ সময় মিসরের দীনী ও দুনিয়াবী 
সার্বিক ক্ষমতার অধিকারী ছিলেন। ভাইয়েরা ইউসুফ (আ)-এর কাছে উপস্থিত হলে তিনি 
তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারল না৷ কারণ ইউসুফ (আ) এত বড় উচ্চ 
পদ-মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন এটা তাদের কল্পনারও অতীত ছিল । তাই তিনি তাদেরকে 
' চিনলেও তারা তাকে চিনতে পারেনি । 

আহলি কিতাবদের মতে, ইউসুফ (আ)-এর ভাইয়েরা তার দরবারে উপস্থিত হয়ে তাকে 
সিজদা করে এ সময় ইউসুফ (আ) তাদেরকে চিনে ফেলেন । তবে তিনি চাচ্ছিলেন, তারা যেন 
তাকে চিনতে না পারে। সুতরাং তিনি তাদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করেন এবং বলেন, 
তোমরা গোয়েন্দা বাহিনীর লোক__ আমার দেশের গোপন তথ্য নেয়ার জন্যে তোমরা এখানে 
এসেছ! তারা বলল, আল্লাহর কাছে পানাহ চাই! আমরা তে ক্ষুধা ও অভাবের তাড়নায় 
পরিবারবর্গের জন্যে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যেই এখানে এসেছি । আমরা একই পিতার সন্তান । 
বাড়ি কিনআন। আমরা মোট বার ভাই । একজন আমাদের ছেড়ে চলে গেছে, সর্ব কনিষ্ঠজন 
পিতার কাছেই আছে এ কথা শুনে ইউসুফ (আ) বললেন, আমি তোমাদের বিষয়টি অবশ্যই 
তদন্ত করে দেখব । আহলি কিতাবরা আরও বলে যে, ইউসুফ (আ) ভাইদেরকে তিনদিন পর্যন্ত 
বন্দী করে রাখেন । তিনদিন পর তাদেরকে মুক্তি দেন, তবে শামউন নামক এক ভাইকে আটক 
করে রাখেন যাতে তারা অপর ভাইটিকে পরবর্তীতে নিয়ে আসে । আহলি কিতাবদের এ 
বর্ণনার কোন কোন দিক আপত্তিকর ৷ আল্লাহ্র বাণী ৪ ৯, 454 (ইউসুফ 
যখন তাদের রসদের ব্যবস্থা করে দিলেন) অর্থাৎ তিনি কাউকে এক উট বোঝাইর বেশি খাদ্য 
UE ETC 
করলেন। £41 521 10,2334 9 (তোমরা তোমাদের বৈমাত্রেয় ভাইটিকে 
আমার কাছে নিয়ে এসো) ইউসুফ (আ) তাদেরকে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। 
তারা বলেছিল, আমরা বার ভাই ছিলাম । আমাদের মধ্যকার একজন চলে গেছে। তার 
সহোদরটি পিতার কাছে রয়েছে। 


ইউসুফ (আ) বললেন, আগামী বছর যখন তোমরা আসবে তখন তাকে সাথে নিয়ে এসো । 
APA Pal (7 LALA ALY 


Al IE LG I 3312750 5494 91 (তোমরা কি দেখছ না, আমি মাপে 
পূর্ণ মাত্রায় দেই এবং মেহমানদেরকে সমাদর করি?) অর্থাৎ আমি তোমাদেরকে উত্তমভাবে 
মেহমানদারী করেছি, তোমাদের থাকার ভাল ব্যবস্থা করেছি । এ কথা দ্বারা তিনি অপর ভাইকে 
আনার জন্যে তাদেরকে উৎসাহিত করেন। যদি তারা তাকে না আনে তবে তাদেরকে তার 
পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন ৪ Y 
IES IG Bhs ALK Ho BRL SL- 
যদি তাকে আমার কাছে নিয়ে না আস, তাহলে আমার কাছে তোমাদের কোন বরাদ্দ 
থাকবে না এবং তোমরা আমার নিকটবর্তী হবেনা । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭১ 


অর্থাৎ আমি তোমাদেরকে রসদও দেব না। আমার কাছে ঘেঁষতেও দেব না। তাদেরকে 
প্রথমে যেভাবে বলেছিলেন এটা তার সম্পূর্ণ বিপরীত সুতরাং উৎসাহ ও ভীতি প্রদর্শনের 
মাধ্যমে তাকে হাযির করার জন্যে তিনি এ ব্যবস্থা গ্রহণ করেন। $01 46 $1320 1451 
(তারা বলল ৪ আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব ।) অর্থাৎ আমাদের 
' সাথে তাকে আনার জন্যে এবং আপনার কাছে হাযির 'করার জন্যে সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা 
চালাব $e ৷ / (এবং আমরা তা অবশ্যই করব) অর্থাৎ তাকে আনতে আমরা অবশ্যই 
EA Sp me SR UA Lb OSES IGE Et 


মধ্যে রেখে দেয়ার জন্যে ভৃত্যদেরকে নির্দেশ দেন যাতে তারা তা টের না পায় । 
o, Ra Al MGIC A AYA ad WIAA 


LR Let DEAF) RA BEI 

ETOH ES BG পর তারা বুঝতে পারে যে তা প্রত্যর্পণ করা হয়েছে। 
তাহলে তারা পুনরায় আসতে .পারে। মূল্য ফেরত দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে কেউ বলেছেন, 
হযরত ইউসুফ (আ)-এর ইচ্ছা ছিল, যখন তারা দেশে গিয়ে তা লক্ষ্য করবে তখন তা ফিরিয়ে 
নিয়ে আসবে অন্য কেউ বলেছেন, হযরত ইউসুফ (আ) আশংকা করছিলেন যে, দ্বিতীয়বার 
আসার মত অর্থ হয়তো থাকবে না। কারও মতে, ভাইদের নিকট থেকে খাদ্য দ্রব্যের বিনিময় 
গ্রহণ করা তীর কাছে নিন্দনীয় বলে মনে হচ্ছিল । | 

তাদের পণ্যমূল্য কি জিনিস ছিল সে ব্যাপারে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। পড়ে 
সে সম্পর্কে আলোচনা আসছে । আহলি কিতাবদের মতে তা ছিল রৌপ্য ভর্তি থলে । এ মতই 
যথার্থ মনে হয়। 


PTE Te 
EO UE) ts NE ENS 

KAA AES Er TOL EU (ES! 

EIT ULLLS ona oat - SEU 2 AEE 


e 
VA 
ATA ABP LIC, AAAMA APACS AS A Me 


FG D, N MAEU) FC ANE AY a 


http://IslamiBoi.wordpress.com 


৪৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর তারা যখন তাদের পিতার কাছে ফিরে আসল তখন তারা বলল, ‘হে আমাদের 
পিতা! আমাদের জন্যে বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে; সুতরাং আমাদের ভাইকে আমাদের সাথে 
পাঠিয়ে দিন; যাতে আমরা রসদ পেতে পারি । আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব ।' সে 
বলল, ‘আমি কি তোমাদেরকে তার সম্বন্ধে সেরূপ বিশ্বাস করব, যেরূপ বিশ্বাস পূর্বে 
তোমাদেরকে করেছিলাম তার ভাই সম্বন্ধে? আল্লাহ্‌ই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি দয়ালুদের 
মধ্যে শ্েষ্ঠ দয়ালু ৷’ যখন ওরা ওদের মালপত্র খুলল তখন ওরা দেখতে পেল ওদের পণ্যমূল্য 
ওদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। 

ওরা বলল, PREG CETTE EEE EEE ESTEE 2 
প্রদত্ত পণ্যমূল্য, আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে; পুনরায় আমরা আমাদের পরিবারবর্গকে 
খাদ্য-সামগ্রী এনে দেব এবং আমরা আমাদের ভ্রাতার রক্ষণাবেক্ষণ করব এবং আমরা অতিরিক্ত 
আর এক উট বোঝাই পণ্য আনব; যা এনেছি তা পরিমাণে অল্প! পিতা বলল, ‘আমি ওকে 
কখনই তোমাদের সাথে পাঠাব না, যতক্ষণ না তোমরা আল্লাহ্র নামে অঙ্গীকার কর যে, 
তোমরা ওকে আমার কাছে নিয়ে আসবেই, অবশ্য যদি তোমরা একান্ত অসহায় হয়ে না পড় ৷' 
তারপর ষখন ওরা তার কাছে প্রতিজ্ঞা করল, তখন সে বলল, ‘আমরা যে বিষয়ে কথা বলছি, 
আল্লাহ্‌ তার বিধায়ক !' 

সে বলল, ‘হে আমার পুত্রগণ! তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না । ভিন্ন ভিন্ন দরজা 
দিয়ে প্রবেশ করবে । আল্লাহ্র বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না। 
বিধান আল্লাহরই । আমি তীরই উপর নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায় তারা আল্লাহরই 
উপর নির্ভর করুক এবং যখন তারা তাদের পিতা তাদেরকে যেভাবে আদেশ করেছিল 
সে-ভাবেই প্রবেশ করল, তখন আল্লাহ্র বিধানের বিরুদ্ধে তা তাদের কোন কাজে আসল না; 
ইয়াকুব কেবল তার মনের একটি অভিপ্রায় পূর্ণ করেছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল। কারণ 
আমি তাকে শিক্ষা দিয়েছিলাম ৷ কিন্তু অধিকাংশ মানুষ এটি অবগত নয়। (১২ ৪ ৬৩-৬৮) । 

মিসর থেকে তাদের পিতার কাছে ফিরে আসার পরের ঘটনা আল্লাহ্‌ তা'আলা এখানে বর্ণনা 
করছেন ৪ পিতাকে তারা বলে ৪ ₹)"1। (£5 (5, (আমাদের জন্যে বরাদ্দ নিষিদ্ধ-করা 
হয়েছে৷) অর্থাৎ এ বছরের পরে আপনি যদি আমাদের ভাইকে আমাদের সাথে না পাঠান তবে 
আমাদের বরাদ্দ দেওয়া হবে না। আর যদি আমাদের সাথে পাঠান তাহলে বরাদ্দ বন্ধ করা 
AOA APL APLC ATTLT OALLNL OS 


Al [0 
CCUG AG re) L3) ELL 29 MEETS 


fe 
FE 
Sy * 
(যখন তারা তাদের মালপত্র খুলল, তখন দেখতে পেল তাদের পণ্যমূল্য ফেরত দেয়া 
হয়েছে। তারা বলল, পিতা! আমরা আর কি চাইতে পারি?) অর্থাৎ আমাদের পণ্যমূল্যটাও 
ফেরত দেওয়া হয়েছে। এরপর আমরা আর কি আশা করতে পারি? 14 73,0 $ (পুনরায় 


আমরা আমাদের পরিবারবর্গের জন্যে খাদ্য-সামগ্রী এনে দেবো যাতে তাদের বছরের ও বাড়ি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭৩ 

সংস্থান হতে পারে।) {14557 5.504554, (আমরা আমাদের ভাইকে 

র্ষণাবদ্ষণ করব এবং অতিরিভ আনে পার) তার কারণে; 4৯% (আর এক উট 
বোঝাই পণ্য ৷) 


আল্লাহ্‌ বলেন ৪ %' 16 314 4415 (যা এনেছি তা পরিমাণে অল্প) অর্থাৎ অন্য সন্তানটি 
HT OG J ESHER SRE 
পুত্র বিনয়ামীনের ব্যাপারে অত্যন্ত কুষ্ঠিত ছিলেন । কারণ তার মাঝে তিনি তার ভাই ইউসুফ 
(আ)-এর ঘাাণ পেতেন, সান্তনা লাভ করতেন এবং তিনি থাকায় ইউসুফকে কিছুটা ভুলে 
1) ss EE hr gt bye GEE EL ce Ut 
(পিতা বলল £ আমি তাকে কখনই তোমাদের সাথে পাঠাব না । যতক্ষণ না তোমরা 
আল্লাহ্র নামে অঙ্গীকার কর যে, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই ৷ অবশ্য যদি 
তোমরা বিপদে পরিবেষ্টিত হয়ে একান্ত অসহায় হয়ে না পড় ৷) অর্থাৎ তোমরা সকলেই যদি 
তাকে আনতে অক্ষম হয়ে পড়, ত তৱে চিনন কণা 
OES OE td 0G Es LED 

(অতঃপর যখন তারা তার কাছে প্রতিজ্ঞা করল তখন তিনি বললেন £ আমরা যে বিষয়ে 
কথা বলছি আল্লাহ্‌ তার বিধায়ক) । পিতা ইয়াকূব (আ) পুত্রদের থেকে অঙ্গীকারনামা 
পাকাপোক্ত করে নেন। তাদের থেকে দৃঢ় প্রতিজ্ঞা আদায় করেন এবং পুত্রের ব্যাপারে সম্ভাব্য 
সাবধানতা অবলম্বন করেন । কিন্তু কোন সতর্কতাই তাদেরকে ঠেকাতে পারল না (5 
১43 ৩! ১১=) | হযরত ইয়াকুব (আ) তার নিজের ও তার পরিবার-পরিজনের খাদ্য-সামগ্রীর 
প্রয়োজন না হলে কখনও তার প্রিয় পুত্রকে পাঠাতেন না। কিন্তু তক্দীরেরও কিছু বিধান 
রয়েছে। আল্লাহ্‌ যা চান তাই নির্ধারণ করেন, যা ইচ্ছা তাই গ্রহণ করেন। যে রকম ইচ্ছা সে 
রকম আদেশ দেন। তিনি প্রজ্ঞাময়, সুবিজ্ঞ। অতঃপর পিতা আপন পুত্রদেরকে শহরে প্রবেশের 
সময় এক দরজা দিয়ে প্রবেশ করতে নিষেধ করেন বরং বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে যেতে বলেন । 
এর কারণ হিসেবে ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ইব্‌ন কা’ব, কাতাদা ও সুদ্দী (র) বলেন, যাতে 
তাদের উপর কারও কুদৃষ্টি না পড়ে, সে জন্যে তিনি এরূপ নির্দেশ দিয়েছিলেন, কেননা তাদের 
অবয়ব ও চেহারা ছিল অত্যধিক আকর্ষণীয় ও সুশ্রী । ইব্রাহীম নাখ্‌ঈ (র) বলেছেন, এরূপ 
নির্দেশ দেওয়ার কারণ হল, তিনি তাদেরকে বিক্ষিপ্ত করে দিতে চেয়েছিলেন এ উদ্দেশ্যে যে, 
হয়ত তারা কোথাও ইউসুফ (আ)-এর সংবাদ পেয়ে যেতে পারে কিংবা এভাবে তারা বেশি 
BU MAN FAA A LL oe 


প্রসিদ্ধ । এ কারণেই তিনি বললেন, ESTE ESC CET ES (আল্লাহ্র 


/ 


বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্যে কিছুই করতে পারি না৷) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬০ 


http://IslamiBoi.wordpress.com 


8৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া 
বাণী £ , I eS 
A ALY AALS adantd ad//S PAL A alt ds 


CELA LL A AAS AAS ead o : 
S13 Le ls sl) LS oi GE SEY 


যখন তারা তাদের পিতা যেভাবে আদেশ দিয়েছিলেন সেভাবেই প্রবেশ করল, তখন 
আল্লাহ্র বিধানের বিরুদ্ধে তা তাদের কোনই কাজে আসল না। ইয়াকৃব কেবল তার মনের 
একটি অভিপ্রায় পূর্ণ করেছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল। কারণ, আমি তাকে শিক্ষা 
দিয়েছিলাম । কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়ে অবগত নয় । (সূরা ইউসুফ $ ৬৮) 

আহলি কিতাবদের মতে, হযরত ইয়াকুব (আ) পুত্রদের কাছে আধীযের উদ্দেশে 
হাদিয়াস্বরূপ পেস্তা, বাদাম, আখরোট, তারপিন তেল, মধু ইত্যাদি প্রেরণ করেন । এছাড়া প্রথম 
বারের ফেরত পাওয়া দিরহাম ও আরও অর্থ সংগ্রহ করে তারা মিসরের উদ্দেশে যাত্রা করে। 


ALLL SADT ALLOA OA GH LEAD Wd MLL dS 
S3235 55 Ua City IE LEN sist ALIS nf SS ; 
N. ALA HLS ONAL A AL HOS BLL GALTIAL AFL 
El d> Lisl MBI AES AE EH LO 2 IAS Fe 


Hes Lee SLAG 15. C33 Ny tt UL EGTA 
EE ESET SAS CEE EER 
TRUE REE nS 

RT 
; 
A 


1 / U 
LA aA Ld A HAAR £ ELIAATE AE: 
lees sb 2. St Sy +851 > 
2 || 


ওরা যখন ইউসুফের সন্মুখে উপস্থিত হল, তখন ইউসুফ তার সহোদরকে নিজের কাছে 
রাখল এবং বলল, ‘আমিই তোমার সহোদর, সুতরাং তারা যা করত তার জন্যে দুঃখ করোনা ৷” 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৭৫ 


তারপর সে যখন ওদের সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে তার সহোদরের মালপত্রের 
মধ্যে পানপাত্র রেখে দিল । তারপর এক আহ্বায়ক চিৎকার করে বলল, ‘হে যাত্রীদল! তোমরা 
নিশ্চয়ই চোর ৷’ তারা ওদের দিকে তাকিয়ে বলল, ‘তোমরা কী হারিয়েছ?’ তারা বলল, ‘আমরা 
রাজার পানপাত্র হারিয়েছি; যে ওটা এনে দেবে সে এক উট বোঝাই মাল পাবে এবং আমি এর 
জামিন ৷’ তারা বলল, ‘আল্লাহ্‌র শপথ! তোমরা তো জান, আমরা এ দেশে দুষ্কৃতি করতে 
আসিনি এবং আমরা চোরও নই ৷’ তারা বলল, ‘যদি তোমরা মিথ্যাবাদী হও তবে তার শাস্তি 
কী?’ তারা বলল, ‘এর শাস্তি যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়' যাবে, সে-ই তার বিনিময় ৷' 
এভাবে আমরা সীমালংঘনকারীদেরকে শাস্তি দিয়ে থাকি । 

তারপর সে তার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে তাদের মালপত্র তল্লাশি করতে লাগল, 
পরে তার সহোদরের মালপত্রের মধ্য হতে পাত্রটি বের করল । এভাবে আমি ইউসুফের জন্যে 
কৌশল করেছিলাম । রাজার আইনে তার সহোদরকে সে আটক করতে পারত না, আল্লাহ্‌ ইচ্ছা 
না করলে । আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি । প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে 
সর্বজ্ঞানী। তারা বলল, ‘সে যদি চুরি করে থাকে তার সহোদরও তো পূর্বে চুরি করেছিল ।' কিন্তু 
ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখল এবং তাদের কাছে প্রকাশ করল না; সে মনে 
মনে বলল, ‘তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যা বলছ সে সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ 
অবহিত ৷’ ওরা বলল, ‘হে আযীয! এর পিতা আছেন-_ অতিশয় বৃদ্ধ; সুতরাং এর স্থলে আপনি 
আমাদের একজনকে রাখুন । আমরা তো আপনাকে দেখছি মহানুভব ব্যক্তিদের একজন । সে 
বলল, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে 
আমরা আল্লাহ্র শরণ নিচ্ছি। এরূপ করলে আমরা অবশ্যই সীমালংঘনকারী হব ।’ (১২ ৪ 
৬৯-৭৯) 

এখানে আল্লাহ্‌ উল্লেখ করছেন সে সব অবস্থার কথা যখন ইউসুফ (আ)-এর ভাইয়েরা তার 
সহোদর বিনয়ামীনকে নিয়ে মিসরে তার কাছে উপস্থিত হয়েছিল । ইউসুফ (আ) তাকে একাস্তে 
কাছে নিয়ে জানান যে, তিনি তার আপন সহোদর ভাই ৷ তাকে তিনি এ কথা গোপন রাখতে 
বলেন এবং ভাইদের দুর্ব্যবহারের ব্যাপারে সান্তনা দেন এবং অন্য ভাইদের বাদ দিয়ে কেবল 
বিনয়ামীনকে কাছে রাখার জন্যে ইউসুফ (আ) বাহানা অবলম্বন করেন। সুতরাং তিনি নিজের 
পানপাত্র বিনয়ামীনের মালপত্রের মধ্যে গোপনে রেখে দেয়ার জন্যে ভৃত্যদেরকে আদেশ দেন। 
উক্ত পানপাত্রটি পানি পান এবং লোকজনকে তাদের খাদ্যদ্রব্য মেপে দেয়ার কাজে ব্যবহৃত 
হত। এরপর তাদের মধ্যে ঘোষণা দেয়া হয় যে, তারা বাদশাহর পানপাত্র চুরি করেছে, যে 
যিন্মাদার হল । কিন্তু তারা ঘোষণাকারীর দিকে তাকিয়ে এ কথা বলে তাদের প্রতি আরোপিত 
AN 


te OE ME EE ECG 

(আল্লাহর কসম, তোমরা তো জানো, আমরা এদেশে দুষ্কৃতি করতে আসিনি এবং আমরা 
চোরও নই ৷) অর্থাৎ আপনারা যে আমাদেরকে চুরির দোষে অভিযুক্ত করেছেন, আমরা যে 
সেরূপ নই তা আপনারা খুব ভাল করেই জানেন। 


AALS F/ / FAL 27 
DEES SCENTS SG - 53336 PS ECE 


LOA 


ESL U0 


http://IslamiBoi.wordpress.com 


8৪৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারা বলল, তোমরা যদি মিথ্যাবাদী হও তা হলে এর কি শাস্তি হবে? তারা বলল, ‘এর 
শাস্তি-_ যার মালপত্রের মধ্যে পাত্রটি পাওয়া যাবে সে-ই তার বিনিময় । আমরা এভাবেই 
সীমালংঘনকারীদের শাস্তি দিয়ে থাকি । 


এটা ছিল তাদের শরীয়তের বিধান যে, যার মাল চুরি করবে, তার কাছেই চোরকে অর্পণ 

করা হবে। ETT EE Ug (এভাবেই আমরা সীমালংঘনকারীদের শাস্তি দিয়ে 

থাকি ৷) আল্লাহ বলেন : J 
Po es bs EE lo ey Lats 

(অতঃপর সে তার সহোদরের মালপত্র তল্লাশির পূর্বে ওদের মালপত্র তল্লাশি করতে 

লাগল । পরে তার সহোদরের মালপত্রের মধ্য হতে পাত্রটি বের করল) এরূপ করার কারণ হল, 


অপবাদ থেকে বাচা এবং সন্দেহমুক্ত কৌশল অবলম্বন করা আল্লাহ বলেন £ 
AA APAL LDA LLL LPR LAL DL 
ll Hosa 3°08 BS SL Ly bs HIS 
(এ ভাবে আমি ইউসুফের জন্যে কৌশল করিয়ে দিয়েছিলাম ৷ অন্যথায় বাদশাহর আইনে 
তার সহোদরকে সে আটক করতে পারত না ।) অর্থাৎ তারা যদি নিজেরা এ কথা স্বীকার না 
করত যে, যার মালপত্রের মধ্যে পাওয়া যাবে, সে-ই তার বিনিময় হবে; তবে মিসরের 


বাদশাহর প্রচলিত আইনে তাকে ইউসুফ (আ) আটকে রাখতে পারতেন না। gs 
f / A 
Ss es 0 PA UE YY) 


(তবে যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে ভিন্ন কথা । আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি) 
অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে । ॥১}£ ০1/53 9)€ $349 (প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরে রয়েছেন 
সর্বজ্ঞানী।) কেননা ইউুর্ফ (আ) ছিলেন তাদের চেয়ে অধিক জ্ঞানী । মতামত দান, সিদ্ধান্ত 
গ্রহণ, দৃঢ়তা ও বিচক্ষণতায় তিনি ছিলেন অধিক পারঙ্গম। আর এ ব্যাপারে তিনি যা কিছু 
করেছেন তা আল্লাহর নির্দেশত্রমেই করেছেন। কারণ, এর উপর ভিত্তি করেই সৃষ্ট পরিবেশে 
পরবর্তীতে তার পিতা ও পরিবারবর্গ এবং প্রতিনিধি দলের সেদেশে আগমনের সুযোগ হয়। যা 
তখন তারা বলল : 05 UTE $444 1,1 (সে যদি চুরি করে থাকে তবে 
তার সহোদরও তো ইতিপূর্বে চুরি করেছিল) সহোদয় বলতে তারা ইউসুফ (আ)-কেই 
বুঝাচ্ছিল। কথিত আছে যে, হযরত ইউসুফ (আ) একবার তার নানার একটি মূর্তি চুরি করে 
এনে ভেঙ্গে ফেলেছিলেন। কেউ কেউ বলেছেন, ইউসুফ (আ)-এর প্রতি অধিক স্গেহ- 
ভালবাসার টানে তার ফুফু তার ছোটবেলায় নিজের কাছে রেখে লালন-পালন করার জন্যে 
কৌশল হিসেবে ইসহাকের একটি কোমরবন্দ গোপনে ইউসুফ (আ)-এর কাপড়ের মধ্যে বেঁধে 
রাখেন ইউসুফ (আ) তা টের পাননি । পরে কোমরবন্দটির সন্ধান করা হলে ইউসুফের 
কাপড়ের মধ্যে তা পাওয়া যায়। তাদের কথায় এ দিকেই ইংগিত ছিল। কেউ কেউ বলেছেন ৪ 
ইউসুফ ঘর থেকে খাদ্য নিয়ে গোপনে ভিক্ষুকদেরকে আহার করাতেন। এছাড়া এ প্রসঙ্গে আরও 
বিভিন্ন ঘটনা বিভিন্নজনে বলেছেন। এজন্যেই $ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৭৭ 
AL LIAS AO LP an PA AOG ALS all 


(তারা বলল, সে যদি ছুরি করে থাকে, ত le ea 

কিন্তু প্রকৃত ব্যাপার ইউসুফ নিজের মনের ধ্য গোপন করে রাখল ৷) সেই গোপন কথাটি এই 
4 nS eT Os EELS “/",1 (তোমাদের অবস্থা তো হীনতর এবং 
আল্লাহ! নিৱ বহ অবনত যা তোমৰ ব্যজ করছ।) হত তো) একালের 
বললেন, প্রকাশ করলেন না ৷ তিনি সহনশীলতার, সাথে তাদেরকে ক্ষমা ও উপেক্ষা করেন এবং 


HAL Te 


7b (Gr NAA tn (A Ee PIMA 1A AEE 
“/h TRI OLA DE 
iy 5 de EAA LE Se BLL, Pat 4G- EE 
(A 


তারা বলল, হে আযীয! এর পিতা আছেন অতিশয় বৃদ্ধ । সুতরাং এর স্থলে আপনি 
আমাদের একজনকে রাখুন। আমরা আপনাকে একজন মহানুত্তব ব্যক্তি হিসেবে দেখছি। সে 
বলল : যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে আমরা 
আল্লাহর কাছে পানাহ চাই ৷ এরূপ করলে আমরা অবশ্যই জালিমে পরিণত হব। (১২ ৪ 
৭৮-৭৯) 

অর্থাৎ আমরা যদি অপরাধীকে ছেড়ে দেই এবং নিরপরাধকে আটক রাখি তাহলে সেটা 
হবে সীমালংঘন। এটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। বরং মাল যার কাছে পাওয়া গেছে 
তাকেই আমরা আটকে রাখব । আহলি কিতাবদের মতে, এই সময়ই ইউসুফ (আ) তাদের 
কাছে নিজের পরিচয় ব্যক্ত করেন। কিন্তু এটা তাদের মারাত্মক ভুল, প্রকৃত ব্যাপার তারা 
শো: রত নাহ বলালঃ 
AS Aladin all FLALA dS 
ol ee fle Eg EE eect AE 


iA tis donk tale 3 


4“ * (0s ২ be) 


A 6 ALA 

Ll re 40 PARACY EE 
RAEN TA AEA 

G 

EAA DTN EA 


SA ad FLAS add EASA ALIA fC , 
(EL TEL Sel RSLS UE, sna CS s Ue 
AL L545 22 Path 2s Landa Ss rdbadty 

AAS 2 AEA Ve HEL SEAL one 
AS i রড se IL Ata Bat sd LFA it ( 
I EE Fe lor El cle iw ME 
/ aLad LAE 2 LAL JIU AL Pd 
jG. NEC i MAIHEE CA < { ANAL re a al 


http://IslamiBoi.wordpress.com 


৪৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 

bh.ri arta rr / Piadr / ECG Ee 

Ire bapa aP Ld, LG tpl) Er Re 

YC) gl C33 02 al 5 LL 3 LOSS 1g A 
LAE Palo LYALL 240 # 


LIB esl YL sl sr ml 
তারপর যখন তারা তার নিকট হতে সম্পূর্ণ নিরাশ হল, A FE CT BoE 
করতে লাগল । ওদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ ছিল, সে বলল, তোমরা কি জান না যে, তোমাদের 
‘পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের 
ব্যাপারে ক্রটি করেছিলে । সুতরাং আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না, যতক্ষণ না আমার 
পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্যে কোন ব্যবস্থা করেন এবং তিনিই 
বিচারকের মধ্যে শ্রেষ্ঠ । ‘তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলবে, হে আমাদের 
পিতা! আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম । অদৃশ্যের 
ব্যাপারে আমরা অবহিত ছিলাম না। যে জনপদে আমরা ছিলাম তার অধিবাসীদের জিজ্ঞাসা 
করুন এবং যে যাত্রীদলের সাথে আমরা এসেছি তাদেরকেও আমরা অবশ্যই সত্য বলছি। 


ইয়াকুব বলল, না, তোমাদের মন তোমাদের জন্যে একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। 
সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়; হয়তো আল্লাহ তাদেরকে এক সঙ্গে আমার কাছে এনে দিবেন। তিনি 
সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ৷’ সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ‘আফসোস ইউসুফ এর 
জন্যে!’ শোকে তার চচক্ষুদ্যয় সাদা হয়ে গেল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট । তারা 
বলল, ‘আল্লাহর শপথ! আপনি তো ইউসুফ এর কথা ভুলবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষু 
হবেন, অথবা মৃত্যুবরণ করবেন ।' সে বলল, ‘আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু 
আল্লাহর কাছে নিবেদন করছি এবং আমি আল্লাহর কাছ থেকে জানি যা তোমরা জান না। ‘হে 
আমার পুত্রগণ! তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরের অনুসন্ধান কর এবং আল্লাহর আশিস 
থেকে তোমরা নিরাশ হয়ো না। কারণ আল্লাহর আশিস হতে কেউই নিরাশ হয় না, কাফিরগণ 
ব্যতীত । (১২ ৪ ৮০-৮৭) 

আল্লাহ ইউসুফ (আ)-এর ভাইদের সম্পর্কে জানাচ্ছেন যে, যখন তারা বিনয়ামীনকে 
ইউসুফ (আ)-এর হাত থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে নিরাশ হয়ে গেল, তখন পারস্পরিক 
পরামর্শের জন্যে একটু দূরে সরে গিয়ে মিলিত হল । তখন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ রবীল 


Be Pal A 7d 7 tr tHE CE Prt Gr Pal alt 
ELL eS Sal x 53 SAT SLs 


ANAL LS 


(তোমরা কি জান না যে, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার 
নিয়েছেন ৯,5১ 355% 5১5 ১০ এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে 
ক্রুটি করেছিলে) অর্থাৎ অবশ্য কিন্তু তোমরা সে অঙ্গীকার রক্ষা কর নাই । বরং তাতে ক্রুটি 
করেছ । যেমন তোমরা ইতিপূর্বে তার ভাই ইউসুফের ব্যাপারেও ক্রটি করেছিলে । এখন আমার 


http://IslamiBoi.wordpress.com 


ওয়ান নিহায়া ৪৭৯ 


daa 


সামনে এমন কোন উপায় নেই যা নিয়ে পিতার সামনে দীড়াব। ৯১% 56 
(সুত্রাং আমি, কিছুতেই এ দেশ ত্যাগ করব না) অর্থাৎ আমি এ দেশেই স্থায়ভাবে থেকে যাব 

ll (যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন।) অর্থাৎ তার কাছে 
যাওয়ার ৷ A ২,5 (অথবা আল্লাহ আমার জন্যে কোন ব্যবস্থা করেন) যেমন 
পিতার কাছে ভাইকে ফিরিয়ে নেয়ার কোন উপায় যদি বের করে দেন। $5144 
< | (তিনিই শ্ৰেষ্ঠ ফয়সালাদানকারী)। 4151941 Ee ad 13455) 


ed A 
AAA MANES 


55 ৬51 51 (তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বল, হে পিতা! আপনার 
RE RL ATRL EB SEES 
a Ele en Ne sss ee lin EPEAT FA (আমরা _ যা জানি তারই 
পারে অ্ুমরা অবহিত ছিলাম না৷) * Sle 
VW fA (2A 
i CL os Stal L253 ££ {4 (যে জনপদে আমরা ছিলাম, তার 
অধিবাসীদের আপর্নি জিজ্ঞেস করুন এবং যে যাতীদলের সাথে আমরা এসেছি তাদেরকেও) 
অর্থাৎ আমরা আপনাকে এই সংবাদ দিলাম যে, আমাদের ভাই চুরি করে ধরা পড়েছে এটা 
মিসরে সর্বত্র রটে গেছে এবং যে কাফেলার সাথে আমরা এসেছি তাদের এ ঘটনাটি জানা 
আছে। কেননা, তখন তারা সেখ্যানে আমদের সাথেই ছিল ৬১45024 6; (আমরা 
অবশ্যই সত্য বলছি।) 94 70% [SELLS LIL 0 (UE (ইয়াকুব 
বলল, না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। সুতরাং পূর্ণ ধৈর্যই 
শ্ৰেয় ।) অৰ্থাৎ তোমরা যা বলছ আসল ঘটনা তা নয়। সে চুরি করেনি । কেননা, তার 
স্বভাব-চরিত্র এ রকম নয়। বরং এটা তোমাদেরই একটা সাজান গল্প । অতএব, ধৈর্য অবলম্বনই 
শ্ৰেয় । 


ইবন ইসহাক (র) প্রমুখ বলেছেন, ইউসুফ (আ)-এর ব্যাপারে সীমালংঘনের পরে তার 
ভাইয়েরা যখন বিনয়ামীনের সাথেও অসদ-ব্যবহার করতে শুরু করে তখন পিতা ইয়াকুব (আ) 
উপরোক্ত কথা বলেন । প্রাচীনকালের কোন কোন পণ্ডিতের উক্তি (a১ le 1১৯ 
মন্দের শরবত শ্রতিকল মকা: থাকে৷’ অতঃপর হযরত ইয়াকৃব (আ) বলেন : ae 

+ 44-2 ৬2 51 0 রত আনু তদেৱক়ে লু সঙ্গে আমার কাহে এনে 
দেবেন ৷) অর্থাৎ ইউসুফ, বিনয়ামীন ও রূবীলকে। (৫15 $& ৭ (নিশ্চয়ই তিনি সৰ্বজ্ঞ।) 
অর্থাৎ খি়জনদের বিরহে আমি যে অবস্থায় পতিত হরেছি তা তিনি পমাক অবগত £4 
(প্রজ্ঞাময়) অর্থাৎ তিনি যা ফয়সালা ও বাস্তবায়ন করবেন তা অত্যন্ত প্রজ্ঞার সাথে করবেন। 
চূড়ান্ত কৌশল ও অলংঘনীয় দলীলের অধিকারী একমাত্র তিনিই । (444% 493 (এবং সে 
ভাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল।) অর্থাৎ ইয়াকুব (আ) পুতদের দিক বকে মুখ ফিরিয়ে 
নিয়ে বললেন : (১3 4 4 5 (হায়! আফসোস ইউসুফের জন্যে ৷) পূর্বের 
দুঃখের সাথে নতুন দুঃখের উল্লেখ করছেন এবং যে ব্যথাটি সুপ্ত ছিল তা পুনরায় উজ্জীবিত হয়ে 
ওঠে জনৈক কবি বলেছেন ৪ 


JsNloaedll YL oa lllscigpglt Ss Side dali JES 


http://IslamiBoi.wordpress.com 


8৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘তুমি কামনার বশে তোমার হৃদয়কে যেথায় ইচ্ছা ফিরাতে পারো। কিন্তু প্রেমের বেলায় 
প্রথম প্রেমিকই আসল ৷’ 


অন্য এক কবি বলেছেন ৪ 
Silat sal AE hl = AL te Gail Sie pial All 
JIU SH sn A - Ol SIS SS Js 


AE Sli ced - Nea tld ols 
গোরস্তানের কবরসমূহের কাছে গিয়ে আমার ক্রন্দন ও অশ্রুপাত দেখে আমার বন্ধু 
আমাকে তিরস্কার করল । সে বলল ঃ লিওয়া (বালির ঢিবি) ও দাকাদিকের (শক্তভূমির) মধ্যবর্তী 
যত কবর আছে তার মধ্যে যে কবরই নজরে পড়বে, সে কবরের পাশেই কি তুমি এভাবে 
কাদতে থাকবে? আমি তাকে বললাম, দুঃখই দুঃখীজনকে পরিচালিত করে। আমাকে আমার 
কাজের উপর ছেড়ে দাও । এখানে যত কবর আছে সবই আমার প্রেমাস্পদ মালিকের কবর । 


VAAL ALC, 


আল্লাহর বাণী : ১৯০ ৬০ ১০ 4,410 9 (শোকে তার চোখ দু'টি সাদা হয়ে 
যায়) অর্থাৎ অতিরিক্ত কানাকাটির ফলে। {4৮ 944% (এবং সে ছিল অসহনীয় মনন্তাপে 
কাতর ৷) অর্থাৎ ইউসুফ (আ)-এর জন্য অতিশয় শোক, তাপ ও অধীর আগ্রহে তিনি 
হয়ে পড়েন । পুত্রগণ যখন পিতাকে সন্তান হারাবার শোকে কাতর অবস্থায় দেখল তখন HE 


(তারা বলল) অর্থাৎ পিতার প্রতি করুণাবশে ও মমতাবোধে বলল ৪ 


/ db iC IAL Ba! Ed 
ars ENCE OS Me EES EES PE PTE 


‘আপনি তো ইউসুফকে ভুলবেন না, যতক্ষণ না মুমূর্ষু হবেন কিংবা মৃত্যুবরণ করবেন ৷) 
অর্থাৎ তারা বলছে, আপনি সর্বক্ষণ ইউসুফ (আ)-কে স্মরণ করছেন ও শোক প্রকাশ করছেন । 
ফলে দিন দিন আপনার শরীর শিথিল হয়ে যাচ্ছে ও শক্তি ক্ষয়ে যাচ্ছে। এর চাইতে বরং নিজের 


El be UL OI Ue 
TAL NAAR NTALYA 


PE TA Ea s SHAT Ed 

rr EEE GRC TR LSE TEE 
করছি এবং আমি আল্লাহর নিকট থেকে এমন কিছু জানি যা তোমরা জান ন!’ অর্থাৎ পিতা 
তার পুত্রদেরকে বলছেন £ আমি যে দুঃখ-যাতনার মধ্যে আছি তার অনুযোগ না তোমাদের 
কাছে করছি, না অন্য কারও কাছে বরং আমার অনুযোগ আল্লাহর কাছেই ব্যক্ত করছি আর 
আমি জানি যে, আল্লাহ আমাকে এ অবস্থা থেকে মুক্তি দেবেন ও উদ্ধার করবেন । আমি আরও 
জানি যে, BL CLL BLS UG 0 Hee 
তোমরা তার উদ্দেশে সিজদাবনত হবো। তাই তিনি বলেন : $ 4 2 2; 
(১/44 (আনি অনাত কাছথেকে জারি: যা তোমরা জান না৷) তারণর তিনি পুত্ৰগণকে 
ইউসুফ (আ) ও তার ভাইকে সন্ধান করার জন্যেও জনসমাজে তাদের ব্যাপারে আলোচনা 
করার জন্যে উৎসাহিত করেন ৪ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৮১ 
AGA PA EE L7ade APG ALL aP/A 
C29 EP HEE FA 
CHIEN IS, LLUSIE 3 
হে পুত্ৰগণ! তোমরা যাও, ইউসুফ ও তার সহোদরের অনুসন্ধান কর এবং আল্লাহর রহমত 
থেকে নিরাশ হয়ো না। কেননা আল্লাহর রহমত থেকে কাফির ব্যতীত কেউ নিরাশ হয় না। 
অর্থাৎ কঠিন অবস্থার পর মুক্তি পাওয়ার আশা থেকে নিরাশ হয়ো না৷ কেননা, বিপদ ও 
সংকটের পর তা থেকে আল্লাহর রহমতে উদ্ধার পাওয়ার ব্যাপারে কেবলমাত্র কাফিররাই নিরাশ 


হতে পারে। 
TUE rE 5 PO LE TR FRG 


1d ৫ Pad AAAI LL NA UE A 
ee PACA EE 
Sdn ss LG Eos IG. S335 

Last 2 15 Ll, A fs 2 a ja 
Te 2 A CL 
ia ME lsd CL sd 2S 
A 22 a {st 4 Ee ‘ r/o AA 
Hs | - 
bP 124s ZA 
{ | EAS Sl 
3 423 ste Ne Ly hpi St MA ESIC 


(A 2A [A 
EAN OES a Sb 

যখন তারা তার কাছে ত ত, ‘হে আধীয! আমরা ও আমাদের 
পরিবার-পরিজন বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পণ্য নিয়ে এসেছি। আপনি আমাদের 
রসদ পূর্ণমাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন; আল্লাহ দাতাগণকে পুরস্কৃত করে থাকেন। 
সে বলল, তোমরা কি জান, তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ 
করেছিলে? যখন তোমরা ছিলে অজ্ঞ? ওরা ধঁলল, তবে কি তুমিই ইউসুফ? সে বলল, আমিই 
ইউসুফ এবং এ আমার সহোদর: আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। যে ব্যক্তি মুত্তাকী 
এবং ধৈর্যশীল, আল্লাহ সেরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করেন না৷’ ওরা বলল, আল্লাহর 
শপথ! আল্লাহ নিশ্চয় তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই অপরাধী 
ছিলাম ৷ সে বলল, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই । আল্লাহ তোমাদেরকে ক্ষমা 
করুন এবং তিনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু । তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং এটি 
আমার পিতার মুখমণ্ডলের উপর রাখবে । তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমাদের 
পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এস ৷’ (১২ ৪ ৮৮-৯৩) 

এখানে আল্লাহ ইউসুফ (আ)-এর ভাইদের পুনরায় ইউসুফ (আ)-এর কাছে গমন এবং 
খাদ্যের বরাদ্দ ও অনুদান পাওয়ার আবেদন ও সেই সাথে বিনয়ামীনকে তাদের কাছে প্রত্যর্পণর 
অনুরোধ সম্পর্কে আলোচনা করছেন। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬১ 


http://IslamiBoi.wordpress.com 


৪৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 
SE Bl abcd oh lL LES AE 
(যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন বলল, হে আযীয! আমরা ও আমাদের 
‘রিবার-পরিজন বধ্য হয়ে থড়েছ।) নিধন হওয়রি-কারণ দুর্ভিক্ষ, দুররস্থা ও:মভানাদির 
ংখ্যাধিক্য। 512% $০০১ ০,০১ (এবং আমরা সামানা কিছু পণ্য নিয়ে এসেছি) 
অর্থাৎ অতি নগণ্য পণ্যমূল্য_ যা ক্ষমা সুন্দর দৃষ্টি ছাড়া আমাদের থেকে গ্রহণ করার মত নয় 
নগণ্যের ব্যাখ্যায় কেউ বলেছেন, রদ্দী মুদ্রা; কেউ বলেছেন, কম পরিমাণ মুদ্রা আবার কেউ 
বলেছেন, বাদাম, কফি বীজ ইত্যাদি । ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তা ছিল কয়েকটি 
খড়ের বস্তা ও রশি এবং এ রকম আরও কিছু । 
Ialdl Abr rnd et Al # 


SRL sol Cale SL Ll 330 


(আপনি আমাদের বরাদ্দ পূর্ণমাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ 
দাতাদেরকে পুরস্কৃত করে থাকেন৷) 


সুদ্দী বলেছেন, এখানে দান বলতে তাদের নগণ্য পণ্যমূল্য গ্রহণ করা বুঝানো হয়েছে । 
ইবন জুরায়জ বলেন, এখানে দান করুন বলতে বুঝানো হয়েছে, আমাদের ভাইকে আমাদের 
কাছে ফিরিয়ে দিন । সুফয়ান ইবন উওয়ায়না বলেন, আমাদের নবীর জন্যে সাদকা গ্রহণ যে 
হারাম করা হয়েছে, তার দলীল নেয়া হয়েছে এই আয়াত থেকে । ইবন জারীর (রা) এটি বর্ণনা 
করেছেন । শেষে হযরত ইউসুফ (আ) যখন দেখলেন, তাদের অবস্থা এই; যা কিছু তারা নিয়ে 
এসেছে তা ছাড়া আর কিছুই তাদের কাছে নেই, তখন তিনি নিজের পরিচয় দিলেন, তাদের 
প্রতি দয়া প্রদর্শন করলেন এবং তাদের ও নিজের প্রতিপালকের অনুগ্রহের কথা উল্লেখ করেন। 
এ সময় হযরত ইউসুফ (আ)-এর কপালের একদিকে যে তিল ছিল তা আনাবৃত করে 
HL lS ELMAR A AL 

EE 


SUG. IE SSG LIL Al Uaste Ya 

(তোমরা কি জান, তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ করেছিলে? 
যখন তোমরা ছিলে অজ্ঞ । তারা বলল;) এ কথা শুনে তারা অতি আশ্চর্যান্িত হয়ে গেল এবং 
বারবার ইউসুফের প্রতি তাকাতে থাকে৷ কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না যে, এ ব্যক্তিই 
সে। 551 LEH TENT RE (তবে কি তুমিই ইউসুফ? সে 
বলল, আমিই ইউসুফ এবং এই আমার সহোদর ভাই৷) অর্থাৎ আমি সেই ইউসুফ যার সাথে 
তোমরা এ আচরণ করেছিলে এবং পূর্বে যার প্রতি অত্যাচার করেছিলে। 411% (এই 
আমার ভাই) কথাটি পূর্বের কথাকে জোরালো করার উদ্দেশ্যে বলা হয়েছে এবং এদের দুই 
En PLL SDR NL AMEE eA 
বিরুদ্ধে পাকিয়েছিল সে দিকে এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে। তাই তিনি বলেছেন : od 
Less STE UT LUSTRE TEE 
দান, অনুকম্পা বর্ষিত হয়েছে। আমাদেরকে তিনি সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন। আর 
এটা আমাদেরকে দিয়েছেন তার প্রতি আমাদের আনুগত্য, তোমাদের নিপীড়নে ধৈর্যধারণ, 

পিতার সাথে সদাচরণ ও আমাদের প্রতি পিতার মহব্বত ও স্মেহের বদৌলতে ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৮৩ 
\ 
a ME APA A Pl bt AIS bln s 
AG IU 4 dnl CLs y ne SH es Fa 


pf Fok ETT 


LLL BLO 


(যে ব্যক্তি মুত্তাকী ও ধৈর্যশীল ৷ আল্লাহ সেরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করেন 
না৷ তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন ।) 


TNE LR অনুগ্রহ করেছেন যা আমাদের প্রতি করেন 
নি। ALL ESS |5 (আমরা নিশ্চয়ই অপরাধী ছিলাম ৷) অর্থাৎ পূর্বে তোমার সাথে যা 
করেছি ভাঁতে আমরাই ছিলাম অপরাধী । আর এখন তো তোমার সস্মুখেই আমরা আসামীর 
কাঠগড়ায় হাযির। £3411 411£ 1,84 9 (5 (সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে 
কোন অভিযোগ দেই ঠ অর্থ তোমনা বা কিদ্ুকলেছ তার কোন ধৃতিটরেধ আমি নেব লা 
এরপর আরও বাড়িয়ে বললেন : 451121 ১৯324] | {£3 (আল্লাহ 
তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি 'দরয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু) ৷ কারও কারও মতে 

i RARE 24 9 এর উপর ওয়াকফ (অর্থাৎ তোমাদের উপর কোন অভিযোগ নেই) এবং 

{1 01] 2334 (51 আলাদা বাক্য (অৰ্থাৎ আল্মাহ আজ তোমাদেরকে ক্ষমা করবেন); 
কিন্তু এ মত দুৰ্বল । প্রথম মতই সঠিক । 

তখন হযরত ইউসুফ (আ) নিজের গায়ের জামা তাদের কাছে দিয়ে বললেন, এটা অন্ধ 
পিতার চোখের ওপর রেখে দিও । এতে আল্লাহর ইচ্ছায় তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এ ছিল 
প্রকৃতির সাধারণ নিয়মের ব্যতিক্রম, নবুওতের আলামত ও বিরাট এক মু'জিযা ৷ শেষে তিনি 
চাছিদেরকে তাদের গর্বাররজননহ রসযানে নিররে চহে আমার জল] বলে জেদ । 


rate Ladin Fi Fs CANN 700 


CIEE ID ALL ES BY SSL nal IG ali Lt 9 


A / J rE 
Tat lle HR UE ali 51 
| 
TEPER ~~ / INA add AEALAL TEA 
UG Ae sll ole 0 Yl SG. IL 450 
Fs A al A os 5 ASD A 
EI MIDBIL B Ld a cn ER EL EAN LE 


6 CE BOCAS 
তারপর যাত্রীদল যখন বের হয়ে পড়ল তখন তাদের পিতা বলল, ‘তোমরা যদি আমাকে 
অপ্রকৃতিস্থ মনে না কর তবে বলি, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তারা বলল, আল্লাহর শপথ! 
আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন। তারপর যখন সুসংবাদবাহক উপস্থিত হল 
এবং তার মুখমণগ্ুলের উপর জামাটি রাখল তখন সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পেল । সে বলল, আমি 
কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর কাছ থেকে জানি, যা তোমরা জান না? ওরা বলল, 
‘হে আমাদের পিতা! আমাদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করুন । আমরা তো অপরাধী ৷’ সে 
বলল, ‘আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করব । তিনি তো অতি 
ক্ষমাশীল, পরম দয়ালু । (১২ ৪ ৯৪-৯৮) 


http://IslamiBoi.wordpress.com 


8৪৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবদুর রাজ্জাক (র) ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি fet EAE AE 
-এর ব্যাখ্যায় বলেছেন, কাফেলা যখন মিসর থেকে যাত্রা করে তখন একটি প্রবল বায়ু-প্রবাহ 
ইউসুফ (আ)-এর জামার ত্রাণ ইয়াকুব (আ)-এর কাছে নিয়ে পৌছায় । 


AALRGE J (AA Alta # AZ 
USES Ll Yan to): GG 


(সে বলল, আগি অবশ্যই উটমুকের খ্াণ পাচ্ছি যদি তোমরা আমাকে ্কৃতিস্থ মনে 
না কর) 

ছাওরী, শু'বা (র) প্রমুখ বলেছেন, আট দিনের পথের দূরত্ব থেকেই তিনি এই ঘ্রাণ পান । 
হাসান বসরী (র) ও ইবন জুরায়জ মক্কী (র) বলেছেন, ইয়াকুব (আ) ও কাফেলার মধ্যকার 
দূরত্ব ছিল আশি ফারসাখের১ এবং ইউসুফ (আ)-এর নিখৌজকাল থেকে ঘাণ পাওয়া পর্যন্ত 
সময়ের ব্যবধান আশি বছর । ১4545519 $1 অর্থাৎ তোমরা যদি বল যে, অতি বৃদ্ধ 
হওয়ার ফলে আমি প্রলাপোক্তি করছি। ইবন আব্বাস (রা), আতা, মুজাহিদ, সাঈদ ইবন 
জুবায়র ও কাতাদা (র) বলেছেন ৪ ১5৪4১০ অর্থাৎ $৫১১ তোমরা আমাকে নির্বোধ 
সাব্যস্ত করো। মুজাহিদ ও হাসান (র) বলেছেনঃ ৩৩১১ অর্থ +৫5, তোমরা যদি 
আমাকে অতিশয় বৃদ্ধ সাব্যস্ত করো ৷ shall We of Ly HE 10 

তারা বলল, ‘আল্লাহর শপথ! আপনি তো আপনার পুরনো বিভ্রান্তির মধ্যেই রয়েছেন ৷” 
কাতাদা ও সুদ্দী (র) বলেন, তারাও রাখা মুদা একটি শত করছ বয়েছে। আল্লাহ বলেনঃ 


EB EVES EAE NEL 

( তারপর যখন সুসংবাদবাহক উপস্থিত হল এবং তার মুখমণুলের উপর জামাটি রাখল 
তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন ।) অর্থাৎ অতি স্বাভাবিকভাবেই কেবল মুখমণ্ডলের উপর 
ইউসুফ (আ)-এর জামাটি রাখার সাথেই দৃষ্টিশক্তি ফিরে বাসে । অথচ তিনি তখন ছিলেন অন্ধ 
ওঁ সময় তিনি তাদেরকে বললেনঃ 59 2 Go Ll oy 1 Gt al 
(আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি, যা তোমরা 
জান না ।) অর্থাৎ আমি জানি যে, আল্লাহ ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দেবেন, আমার চক্ষু 
lhe. La hl SL, oN 


{02 als fas EAA EAENTE 

EEE CRT me SANE SEND Be BN 
আমরা ছিলাম অপরাধী ৷) তারা অপরাধমূলক যেসব কাজ ইতিপূর্বে করেছে এবং পিতা ও তার 
পুত্র ইউসুফ (আ)-এর কাছ থেকে তার মুকাবিলায় যে ব্যবহার পেয়েছে এবং ইউসুফ (আ)-কে 
তারা যা করতে সিদ্ধান্ত নিয়েছিল সেসব ব্যাপারে আনল্তাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্যে 
তারা পিতার কাছে আবেদন জানায় । তাদের নিয়ত যখন তওবা করা অথচ তখনো তা কার্যকর 
eh BUDE ARUN LLL LEO 
ALN < ie LA Aland 4 4" আমি 

AEE RL Cen 


১. ফারসাখ বলতে প্রায় আট কিলোমিটার বোঝায় । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৮৫ 


ইবন মাসউদ (রা), ইবরাহীম আত্তায়মী, আমর ইবন কায়স, ইবন জুরায়জ (র) প্রমুখ 
বলেছেন-_-হযরত ইয়াকূব (আ) পুত্রদের পক্ষে ইসতিগফার করার জন্যে শেষ রাত পর্যন্ত 
অপেক্ষা করেন। ইবন জারীর মুহারিব ইবন দীছার (র) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন $ 
হযরত উমর (রা) মসজিদে নববীতে এসে জনৈক ব্যক্তিকে বলতে শুনেন ৪ 

Ll ll ay Sabi inl ssl 

‘হে আল্লাহ্‌! ‘আপনি আমাকে আহ্বান করেছেন, আমি সাড়া দিয়েছি; আপনি আমাকে 
হুকুম করেছেন, অমি তা মেনে নিয়েছি । এখন রাতের শেষ প্রহর; অতএব আপনি আমাকে 
ক্ষমা করুন ৷' হযরত. উমর (রা) গভীরভাবে উক্ত শব্দের প্রতি লক্ষ্য করে বুঝতে পারলেন যে, 
আওয়াজটি আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর ঘর থেকে আসছে । তিনি আব্দুল্লাহ ইবন মাসউদ 
(রা)-কে এ বিষয়ে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ বলেন $ হযরত ইয়াকৃব (আঁ) পুত্রদের পক্ষে 
প্রার্থনা করার জন্যে শেষ রাত পর্যন্ত অপেক্ষা করেন তিনি বলেছিলেন: TEL 
5.514 (আমি অচিরেই তোমাদের জন্যে আমার প্রতিপালকের, কাছে ক্ষমা প্রার্থনা করব ৷) 
অপর আয়াতে আল্লাহ বলেছেন : ৩১০ 5১১>৪5%| 5 (যারা শেষ রাতে ক্ষমা 
প্রার্থনা করে৷) 


সহীহ হাদীসে বর্ণিত, রসূলুল্লাহ (সা) বলেছেন : আমাদের প্রতিপালক প্রতিরাতে দুনিয়ার 
আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন-_ কে আছে তওরাকারী? আমি তার তওবা কবূল 
করব । কোন প্রার্থী আছে কি? আমি তাকে দান করব । আছে কোন প্রার্থনাকারী? আমি তার 
প্রার্থনা মঞ্জুর করব । 
এক হাদীসে বর্ণিত হয়েছে যে, হযরত ইয়াকুব (আ) তার পুত্রদের পক্ষে ক্ষমা প্রার্থনার 
জন্যে জুমআর রাত পর্যন্ত অপেক্ষা করেন। ইবন জারীর (রা) ইবন আব্বাস (রা) সুত্রে বর্ণনা 
করেন, রসূলুল্লাহ (সা) বলেন ঃ {যত সত তাং ইয়াক (সা)-এর ডর হেযোদের টচেদে 
বলেছিলেন। Ei EG 5 দ্বারা অর্থ - 2২211 41 50 = যতক্ষণ 
না জমনাকরাত এলত লে হন ডি বরই অন চিত। হাযানাটি অ হওয়ার 
বাত শত বাছবনংহ মাক দল নরকে জানা তলার ত 
হওয়ার সম্ভাবনাই অধিক । 
A n /. A A EA 
by Hoy HE JAS PY oh HL se LI LG 
4 Lr Mp? NAA Al AEE C A {A 
lia oil dy sew al Esl se 59 - KES 
LABL A dadad CAA IA AL FAL A 
oe BAILS LAAs 5 Ube 504 2 GUS LT 
fond / LAL at A AL A a 
SE SEI FH DLE ESS I 2s 2 3 5 EE MG 2 
afd on 
PE LC OT EE PE 
A A nb AFA 
IE FE SIP Se SAG 


Lb, Fuh AD 


iL Bill rf ARAB E REE 


http://IslamiBoi.wordpress.com 


৪৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হল, তখন সে তার পিতা-মাতাকে আলিঙ্গন করল 
এবং বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিসরে প্রবেশ করুন । এবং ইউসুফ তার 
পিতা-মাতাকে উচ্চাসনে বসাল এবং তারা সকলে তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ল । সে 
বলল, ‘হে আমার পিতা! এ হচ্ছে আমার পূর্বেকার স্বপ্নোর ব্যাখ্যা; আমার প্রতিপালক একে 
সত্যে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন এবং শয়তান আমার 
ও আমার ভাইদের সম্পর্ক নষ্ট করবার পরও আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে এনে 
দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করেন। 
তিনি তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে রাজ্য দান করেছ এবং 
স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ । হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই ইহলোক ও পরলোকে 
আমার অভিভাবক । তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্ম পরায়ণদের 
অন্তর্ভুক্ত কর । (১২ ৪ ৯৯-১০১) 

ULE Re ST ME MA SAME Sade Sai Si 
বিচ্ছেদের সময়সীমা সম্পর্কে বিভিন্ন মতামত আছে। কারও মতে, আশি বছর ৷ কারও মতে, 
তিরাশি বছর । এ দুটি মতের কথা হাসান (র) থেকে বর্ণিত হয়েছে কাতাদা (র)-এর মতে, 
পয়ত্ৰিশ বছর । কিন্তু মুহাম্মদ ইবন ইসহাকের মতে, বিচ্ছেদের কাল মাত্র আঠার বছর । আহলি 
কিতাবদের মতে, এই সময় ছিল চল্লিশ বছর । তবে ঘটনার উপর দৃষ্টিপাত করলে বিচ্ছেদকাল 
খুব বেশি বলে মনে হয় না। কেননা, মহিলাটি যখন ইউসুফকে ছলনা দিয়েছিল তখন 
অনেকের মতে তিনি মাত্র সতের বছরের যুবক ৷ তিনি আত্মরক্ষা করলেন.৷ ফলে কয়েক বছর , 
জেলখানায় থাকেন ইকরিমা প্রমুখের মতে, জেলখানায় থাকার সময়সীমা সাত বছর ৷ এরপর 
প্রাচূর্যের সাত বছর অতিক্রান্ত হয়। তারপর মানুষ দুর্ভিক্ষের সাত বছরে পতিত হয়। এর প্রথম 
বছরে ইউসুফ (আ)-এর ভাইয়েরা খাদ্যের জন্য মিসরে আসে দ্বিতীয় বছরে তারা 
বিনয়ামীনকে নিয়ে আসে । আর তৃতীয় বছরে ইউসুফ (আ) নিজের পরিচয় দেন এবং 
পরিবার-পরিজনকে নিয়ে আসতে বলেন। ফলে সে বছরেই ইউসুফ (আ)-এর গোটা পরিবার 
মিসরে তার কাছে চলে আছে। এ হিসেবে মিলনকালে তার বয়স হয়েছিল ১৭+৭+৭+৩=৩৪ 
বছর । alg 541115149514 (5 (তারপর যখন তারা ইউসুফের 
কাছে উপস্থিত হল তখন সে তার পিতা-মাতাকে আলিঙ্গন করল।) অর্থাৎ ভাইদের 
থেকে জ্বালাদা হয়ে ইউসুফ (আ) কেবল তাঁর পিতা-মাতার সাথে একান্তে মিলিত হন। 
boll Us bl fA 13141 U5 (এবং বললঃ আপনারা আল্লাহর ইচ্ছায় 
নিরাপদে মিসরে প্রবেশ করুন ।) কারো কারো মতে, এখানে বর্ণনা ঘটনানুক্ৰমিক নয় । ঘটনা 
ছিল, প্রথমে তিনি তাদেরকে মিসরে প্রবেশের জন্য স্বাগত সম্ভাষণ জানান, তারপর তাদেরকে 
আলিঙ্গন করেন। ইবন জারীর (রা) এ ব্যাখ্যাকে দুর্বল বলেছেন। তার এ মনস্তব্যকে উড়িয়ে 
দেয়া যায় না। ইমাম সুদ্দী (র) বলেছেন, যে, ইউসুফ (আ) নিজে অগ্রসর হয়ে পিতা-মাতার 
সাথে সাক্ষাৎ করেন এবং পথে যেখানে তারা অবতরণ করেছিলেন সেখানে তাদের তাবুতে 
গিয়ে তাদের আলিঙ্গন করেন। তারপর সেখান ওকে যাত্রা করে মিসরের প্রবেশ দ্বারের 
সন্নিকটে পৌছলে ইউসুফ (আ) বললেন ৪ Sl DLS St Lt LES (আহ 
ইচ্ছায় আপনারা নিরাপদে মিসরে প্রবেশ করু্ন।) তবে বলা যেতে পারে যে, এ আয়াতের 


ব্যাখ্যায় উক্তরূপ কথা সংযোজন না করেও পারা যায় এবং এর কোন প্রয়োজনও নেই । যেমন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৭ 


rs [95১ অৰ্থ [955-4] রা $4331 অত আলনারা খিল ৰম্রাস করুন 

কিংবা মিসরে অবস্থান করুন। ১1১+) 0 £4? ৩! (আল্লাহ চাহেন তো নিরাপদ অবস্থায় 
থাকবেন ৷) এ ব্যাখ্যা খুবই সঠিক ও সুন্দর । 

আহলি কিতাবদের মতে, হযরত ইয়াকৃব (আ) যখন বিলবীস এলাকায় জাশির নামক 
স্থানে পৌছেন, তখন হযরত ইউসুফ (আ) তার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বের হয়ে 
আসেন । ইয়াকুব (আ) নিজের আগমনবার্তা পৌছানোর জন্যে য়াহুযাকে আগেই পাঠিয়ে দেন। 
তারা আরও বলেছেন, মিসরের বাদশাহ ইয়াকুব (আ)-এর পরিবারকে অবস্থান গ্রহণ এবং 
তাদের গৃহপালিত সমস্ত পশু ও মালপত্র নিয়ে থাকার জন্যে সম্পূর্ণ জাশির এলাকা তাদেরকে 
ছেড়ে দেন। একদল মুফাস্সির উল্লেখ করেছেন যে, হযরত ইউসুফ (আ) যখন হযরত ইয়াকুব 
(আ) তথা ইসরাঈল-এর অন্যান্য সংবাদ শুনলেন, তখন তার সাথে সাক্ষাৎ করার জন্যে দ্রুত 
বের হয়ে আসেন । সেই সাথে ইউসুফ (আ)-এর সহযোগিতা ও আল্লাহর নবী ইসরাঈলের 
সন্মানাৰ্থে বাদশাহ ও তার সৈন্যরা এগিয়ে আসে । ইসরাঈল বাদশাহর জন্যে দ'আ করেন। নবী 
ইয়াকুব (আ)-এর আগমনের বরকতে আল্লাহ মিসরবাসীর উপর থেকে অবশিষ্ট বছরগুলোর 
দুর্ভিক্ষ তুলে নেন। আল্লাহই সর্বজ্ঞ । 

ইয়াকুব নবীর সাথে তার পুত্রগণ ও পুত্রদের সন্তান ও পরিজনসহ মোট কত লোক মিসরে 
এসেছিলেন সে ব্যাপারে বিভিন্ন মত পাওয়া যায় । আবূ ইসহাক সাবিঈ (র) ইবন মাসউদ 
(রা)-এর বরাতে বলেন, এদের সংখ্যা ছিল তেষণ্ি । মূসা ইবন উবায়দা (রা) আবদুল্লাহ ইবন 
শাদ্দার বরাতে বলেছেন, তিরাশিজন। আবূ ইসহাক মাসরুক (রা) সূত্রে উল্লেখ করেছেন যে, 
এরা যখন মিসরে প্রবেশ করেন তখন এদের সংখ্যা ছিল তিনশ’ নব্বই । কিন্তু এঁরা যখন মূসা 
(আ)-এর নেতৃত্বে মিসর থেকে বেরিয়ে আসেন, তখন তাদের যুদ্ধক্ষম যুবকের সংখ্যাই ছিল ছয় 
লক্ষের উপরে । আহলি কিতাবদের মতে, তারা সংখ্যায় ছিল সত্তরজন। তারা এদের নামও 
উল্লেখ করেছে। আল্লাহর বাণী : ue ৭১941459 (এবং ইউসুফ তার 
পিতা-মাতাকে উচ্চাসনে বসাল।) কেউ কেউ বলেছেন, ইউসুফের মা এ সময় জীবিত ছিলেন 
না। তাওরাতের পণ্ডিতগণের মতও তাই । কোন কোন মুফাস্সির বলেছেন, এঁ সময় আল্লাহ 
তাকে জীবিত করে দেন। অপর এক দলের মতে, ইউসুফ (আ)-এর খালার নাম ছিল লাইলী । 
খালাকে মায়ের স্থানে গণ্য করা হয়েছে। ইবন জারীর (র) ও অন্যরা বলেছেন, কুরআনের 
সুস্পষ্ট দাবি হল, এ সময় তীর মা জীবিত ছিলেন। সুতরাং এর বিরুদ্ধে আহলি কিতাবদের 
মতকে প্রতিষ্ঠিত করার জন্যে ভিন্ন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং এটাই শক্তিশালী মত ৷ আল্পাহ্‌ই 
সর্বজ্ঞ । পিতা-মাতাকে উচ্চাসনে উঠানোর অর্থ তাদেরকে নিজের কাছে সিংহাসনে বসান । 
127,401,241, (এবং তারা সকলে তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়ল)। অর্থাৎ তার 
পিতা-মাতা ও এগার ভাই ইউসুফ (আ)-এর সন্মানার্থে সিজদা করেন। এ রকম সিজদা করা 
তাদের শরীয়তে ও পরবর্তী নবীদের শরীয়তে বৈধ ছিল: কিন্তু আমাদের শরীয়তে এটা নিষিদ্ধ 
ঘোষিত হয়েছে। {)'5 ১০ 33 0434144 (সে বলল, হে আমার পিতা! এটাই আমার 
পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা ৷) অর্থাৎ এটা সেই স্বপ্নের ব্যাখ্যা যা পূর্বে আমি আপনাকে শুনিয়েছিলাম 
যে, এগারটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। আপনি আমাকে এ স্বপ্ন গোপন 
রাখার জন্যে বলেছিলেন এবং তখন আমাকে কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন। 


| EEC HENCE FS FLEA 
AA 2 EES SY. 1) > J 


http://IslamiBoi.wordpress.com 


8৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘আমার প্রতিপালক তা সত্যে পরিণত করেছেন এবং আমার প্রতি অনুগ্রহ করেছেন । 
কেননা, তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন৷’ 

00007 গল যয়া গহ বলছে ন তা কা 
সেখানেই আদেশ কার্যকরী করার ক্ষমতা দান করেছেন । 1 2S Me 
(আপনাদেরকে মরু অঞ্চল থেকে এখানে এনে দিয়েছেন ।) 

অর্থাৎ গ্রাম থেকে তারা ইবরাহীম খলীলুল্লাহর দেশের আরাবাত নামক এক নিভৃত মরু 
পল্লীতে বসবাস করতেন। $5১২ LEG oats Let b 5 3 224 $2 (েরতান 
আমার ও ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পর) অর্থাৎ তারা যেসব নির্যাতনমূলক আচরণ 
করেছিল--- যার বর্ণনা পূর্বে দেয়া হয়েছে তারপর । /9 10] 4৮1 145%), (নিশ্চয় 
আমার প্রতিপালক যা ইচ্ছা করেন, তা নিপুণতার সাথেই সম্পন্ন করেন ৷) অর্থাৎ তিনি যখন 
কোন কিছু করার ইচ্ছা করেন তখন তা বাস্তবায়নের উপায় বের করেন ও এমন সহজ-সরল 
পদ্ধতিতে সম্পন্ন করেন যা মানুষের ধরা-ছোয়ার বাইরে । বরং তিনি নিজেই তা নির্ধারণ করেন 
এবং তার নিজ কুদরতে সূক্মভাবে সম্পন্ন করেন। £441 {41 (তিনিই তো সর্বজ্ঞ ।) 
Te La. পদ্ধতি নির্ধারণে ও 
বাস্তবায়নে তিনি প্রজ্ঞাশীল। 

আহলি কিতাবদের মতে, হযরত ইউসুফ (আ)-এর কর্তৃত্বে যত খাদ্য রসদ ছিল তা তিনি 
মিসরবাসী ও অন্যদের কাছে সকল প্রকার জিনিসের বিনিময়ে বিক্রি করেন যেমন স্বর্ণ, রৌপ্য, 
যমীন, আসবাবপত্র ইত্যাদি; এমনকি তাদের জীবনের বিনিময়েও বিক্রি করেছেন। ফলে তারা 
সবাই ক্রীতদাসে পরিণত হয় । এরপর তিনি তাদের ব্যবহারের জন্যে তাদের জমি-জিরাত 
ছেড়ে দেন এবং তাদেরকে এই শর্তে মুক্তি দেন যে, তারা যে সব ফসল ও ফল উৎপন্ন করবে 
তার এক-পঞ্চমাংশ রাজস্ব দেবে। এটাই পরবর্তীকালে মিসরের স্থায়ী প্রথায় পরিণত হয় । 

সা‘লাবী (র) বলেছেন, দুর্ভিক্ষের সময়ে হযরত ইউসুফ (আ) ক্ষুধার্তদের কথা ভুলতে 
পারতেন না । দুর্ভিক্ষকালে তিনি কখনও পেট, ভরে খেতেন না প্রত্যহ দুপুরে তিনি মাত্র এক 
লুকমা খাবার খেতেন ৷ তার দেখাদেখি এ সময়ে অন্যান্য দেশের রাজরাজড়ারা-ও এই নীতি 
অনুসরণ করেন। আমি বলি, আমীরুল মুমিনীন হযরত উমর (রা)-ও তার আমলে দুর্ভিক্ষের 
বছরে পেট ভরে আহার করেন নি। দুর্ভিক্ষের পর সঙ্ছলতা ফিরে আসা পর্যন্ত তিনি এ নিয়ম 
পালন করেছেন। ইমাম শাফিঈ (র) বলেন, দুর্ভিক্ষ কেটে যাওয়ার পর জনৈক বেদুঈন হযরত 
উমর (রা)-কে জানায় যে, দুর্ভিক্ষ দূর হয়েছে। আপনি এখন মুক্ত স্বাধীন । 

এরপর হযরত ইউসুফ (আ) যখন দেখলেন যে, তার প্রতি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ 
হয়েছে, তার আশা-আকাঙক্ষা পূর্ণ হয়ে গেছে, তখন উপলব্ধি করলেন যে, এই পৃথিবীর কোনই 
স্থায়িত্ব নেই । এর উপরে যা কিছু আছে সবই ধ্বংস হবে। আর পূর্ণতার পরেই আসে শ্ষয়ের 
পালা (১৷০5:| 3 | ১.২২]| ১৭১ ১9) তখন তিনি আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন । 
আল্লাহর অনেক অনুগ্রহ ও করুণার কথা স্বীকার করলেন এবং মুসলিম অবস্থায় মৃত্যু দান এবং 
সৎলোকদের অন্তর্ভুক্ত রাখার জন্য দু'আ করেন। তার এ দু'আ ছিল এমন পর্যায়ের, যেমন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৮৯ 


অন্যান্য সময় দু'আর মধ্যে বলা হয় aus Lisi ls Las | (হে 
আল্লাহ! আমাদেরকে মুসলিমরূপে জীবিত রাখুন এবং মুসলিমরূপে মৃত্যু দান করুন) অর্থাৎ 
যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন, তখন যেন আমরা মুসলমান থাকি । এমনও বলা যায় 
যে, তিনি এ দুআ করেছিলেন মৃত্যু-শয্যায় থাকা অবস্থায় । যেমনিভাবে রসূলুল্লাহ (সা) তার 
মৃত্যু-শয্যায় থেকে প্রার্থনা করেছিলেন। তার রূহকে উর্ধ জগতে উঠিয়ে নিতে ও নবী-রাসূল ও 
সালিহীনদের অন্তর্ভুক্ত করতে ৷ রসূলুল্লাহ (সা) বলেছিলেন 8 ey 5 2 
এ দু‘আ তিনবার বলার পর তিনি ইনতিকাল করেন। 

এমনও হতে পারে, হযরত ইউসুফ (আ) শরীর ও দেহের সুস্থ থাকা অবস্থার উপর 
ইসলামের সাথে মৃত্যু কামনা করেছিলেন। আর এটা তাদের শরীয়তে বৈধ ছিল । হযরত ইবন 
আব্বাস (রা) থেকে বর্ণিত £ ৪2 ১3 ৩০, 3 ১ 5 ০ অর্থাৎ হযরত 
ইউসুফ (আ)-এর পূর্বে কোন নবী মৃত্যু কামনা করেননি । কিন্তু আমাদের শরীয়তে মৃত্যু কামনা 
করতে নিষেধ করা হয়েছে। তবে, ফিৎনা-ফাসাদের সময় তা জায়েয আছে। যেমন ইমাম 
আহমদ (র) হযরত মু‘আয (রা)-এর দুআ সম্বলিত হাদীস বর্ণনা করেছেন $ ‘হে আল্লাহ! 
আপনি যখন কোন সম্প্রদায়কে পরীক্ষায় ফেলতে চান তখন এ পরীক্ষায় আমাকে না ফেলেই 
আপনার কাছে উঠিয়ে নিন। ১১১১০ Ee LL Lies sol UG 
অন্য এক হাদীসে আছে £ হে আদম সন্তান! ফিৎনায় জড়িয়ে পড়ার চেয়ে মৃত্যুই তোমার জন্যে 
শ্ৰেয় ৷ 

হযরত মারয়াম (আ) বলেছিলেন ৪ ie LS lia iss iL 

(হায়, আমি যদি এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম । 
(সূরা মারয়াম £ ২৩) হযরত আলী (রা) ইবন আবি তালিবও মৃত্যু কামনা করেছিলেন তখন, 
যখন রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে, ফিৎনা-ফাসাদ মাথাচাড়া দিয়ে ওঠে, হত্যা-সন্ত্রাস বিস্তার 
লাভ করে এবং সর্বত্র সমালোচনার চর্চা হতে থাকে। সহীহ্‌ বুখারী সংকলক ইমাম আবু 
আবদুল্লাহ বুখারী (র)-ও মৃত্যু কামনা করেছিলেন, যখন তার বিরোধীরা সর্বত্র বিরোধিতার 
বিভীষিকা ছড়িয়ে দিয়েছিল এবং তিনি অত্যধিক মানসিক যাতনায় ভুগছিলেন । 

" স্বাভাবিক অবস্থায় মৃত্যু কামনা সম্পর্কে ইমাম বুখারী (র) ও ইমাম মুসলিম (র) তাদের 
সহীহ গ্রন্থদ্ধয়ে হযরত আনাস ইবন মালিক (রা)-এর হাদীস বর্ণনা করেছেন, যাতে আছে_ 
রসূলুল্লাহ (সা) বলেছেন $ 
Cs bls lus lla dr moss oY 
Adley iain als 

dl SU HSS Sl iyi 
বিপদে ও দুঃখে পড়ে তোমরা মৃত্যু কামনা করো না । কেননা বিপদগ্রস্ত ব্যক্তি যদি 


মেককার হয়, তাহলে তার নেকী বেড়ে যাবে। আর যদি সে পাপিষ্ঠ হয় তাহলে তার পাপ কমে 
যাবে। বরং এ রকম বলা উচিত যে, হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্যে কল্যাণকর 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬২ 


http://IslamiBoi.wordpress.com 


8৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হয় ততদিন আমাকে জীবিত রাখুন! আর মৃত্যু যখন আমার জন্যে মঙ্গলময় হয় তখন আমাকে 
মৃত্যু দান করুন । 


এখানে = বলতে মানুষের দেহের রোগ বা অনুরূপ অবস্থা বোঝান হয়েছে, দীন 
সম্পর্কীয় নয়। এটা স্পষ্ট যে, হযরত ইউসুফ (আ) মৃত্যু কামনা করেছিলেন তখন, যখন তিনি 
মৃত্যু-শয্যায় শায়িত কিংবা তার নিকটবর্তী হয়েছিলেন। ইবন ইসহাক (র) আহলি কিতাবদের 
উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, হযরত ইয়াকুব (আ) মিসরে পুত্র ইউসুফ (আ)-এর কাছে সতের 
বছর থাকার পর ইনতিকাল করেন । মৃত্যুকালে তিনি ইউসুফ (আ)-এর কাছে ওসীয়ত করে যান 
যে, তীকে যেন তার পিতৃ-পুরুষ ইবরাহীম (আ) ও ইসহাক (আ)-এর পাশে দাফন করা হয় । 
সুদ্দী (র) লিখেন যে, হযরত ইউসুফ (আ) ধৈর্যের সাথে এ ওসীয়ত পালন করেন। পিতার 
মৃতদেহ তিনি সিরিয়ায় পাঠিয়ে দেন এবং পিতা ইসহাক (আ) ও পিতামহ ইবরাহীম খলীলুল্লাহ 
(আ)-র কবরের পাশে একই গুহায় তাকে দাফন করা হয়। 

আহলি কিতাবদের মতে, হযরত ইয়াকুব (আ) যখন মিসরে যান তখন তাঁর বয়স ছিল 
একশ’ ত্রিশ বছর । তাদের মতে, তিনি মিসরে সতের বছর জীবিত থাকেন। (১৩০+১৭= ১৪৭ 
বছর)। কিন্তু এতদসত্বেও তারা হযরত ইয়াকুব (আ)-এর বয়স লিখেছে সর্বমোট একশ’ চল্লিশ 
বছর । এ কথা তাদের কিতাবে লিখিত আছে । নিঃসন্দেহে এটা তাদের ভুল । এটা হয় লিপিগত 
ভুল কিংবা তাদের হিসেবের ভুল অথবা তারা চল্লিশের উপরের খুচরা বছরগুলোকে ছেড়ে 
দিয়েছে। কিন্তু এ রকম করা তাদের নীতি নয়। কেননা, অনেক স্থানে তারা খুচরা সংখ্যাসহ 
উল্লেখ করেছে। এখানে কিভাবে এর ব্যতিক্রম করল তা বোধগম্য নয়। 

আল্লাহ কুরআনে বলেন $ 
AL APAL O/H At nln Badd PAs OLA rd ada nl 
2 us Lb Ld JE Loyd oH HAS YE ES pl 
ANAL ALS NLANAA AANA EAA 
CLS LS BSL ILO BL LUM SS 

SLL IG 1 

তবে কি তোমরা উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? যখন সে সন্তানদের 
বলল ৪ আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল £ আমরা আপনার পিতৃপুরুষ 
ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব । তিনি একক উপাস্য । আর আমরা 
সবাই তার কাছে আত্মসমর্পণকারী । (সূরা বাকারা ৪ ১৩৩) 

হযরত ইয়াকৃব (আ) আপন সন্তানদেরকে যে খালিস দীনের প্রতি ওসীয়ত করেন, তা হল 
দীন ইসলাম । যে দীনসহ সমস্ত নবীকে তিনি প্রেরণ করেছেন আহলি কিতাবরা উল্লেখ করে, 
হযরত ইয়াকুব (আ) তীর পুত্রদেরকে একজন একজন করে ওসীয়ত করেন এবং তাদের 
অবস্থা ভবিষ্যতে কেমন হবে সে সম্পর্কে অবহিত করেন। পুত্র ইয়াহুযাকে তিনি তার বং 
থেকে এক মহান নবীর আগমনের সু-সংবাদ দেন। বংশের সবাই তার আনুগত্য করবে । তিনি 
হলেন সায়্যিদিনা ঈসা ইবন মারয়াম (আ)। আল্লাহই সর্বজ্ঞ। 


আহলি কিতাবদের বর্ণনা মতে, হযরত ইয়াকৃব (আ)-এর মৃত্যুতে মিসরবাসী সত্তর দিন 
পর্যন্ত শোক পালন করে। হযরত ইউসুফ (আ) চিকিৎসাবিদদেরকে উৎকৃষ্ট সুগন্ধি দ্বারা পিতার 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৯১ 


মরদেহকে অক্ষুণ্ব রাখতে আদেশ দিলে তারা তাই করে। এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয় । 
অতঃপর হযরত ইউসুফ (আ) মিসরের বাদশাহর কাছে এই মর্মে মিসরের বাইরে যাওয়ার 
অনুমতি চান যে, তিনি পিতাকে পিতৃ-পুরুষদের পাশে দাফন করবেন। বাদশাহ অনুমতি 
দিলেন। ইউসুফ (আ)-এর সাথে মিসরের গণ্যমান্য ও প্রভাবশালী লোকদের এক বিরাট দল 
গমন করে। হিবরূন (হেব্ন) নামক স্থানে পৌছে পিতাকে সেই গুহায় দাফন করেন, যে গুহাটি 
হযরত ইবরাহীম (আ) ‘ইফরূন ইব্‌ন সাখার-এর কাছ থেকে খরীদ করে নিয়েছিলেন। সাতদিন 
তথায় অবস্থান করার পর সকলেই স্বদেশে প্রত্যাবর্তন করেন। পিতার মৃত্যুতে ইউসুফ 
(আ)-এর ভাইগণ ইউসুফ (আ)-কে অত্যধিক সান্তনা দেন ও সম্মান দেখান । ইউসুফ (আ)-ও 
তাদেরকে সম্মানিত করেন এবং প্রত্যাবর্তনের পর উত্তমভাবে তাদেরকে মিসরে থাকার ব্যবস্থা 
করেন। এরপর আসে হযরত ইউসুফ (আ)-এর অস্তিমকাল ৷ মৃত্যুকালে তিনি স্ব-বংশীয়দেরকে 
ওসীয়ত করে যান যে, তারা যখন মিসর থেকে বের হয়ে যাবেন তখন যেন তার লাশও মিসর 
থেকে সাথে করে নিয়ে যান এবং বাপ-দাদার কবরের পাশে তাকেও যেন দাফন করা হয়। 
ফলে মৃত্যুর পরে হযরত ইউসুফ (আ)-এর লাশ সুগন্ধি দ্বারা আবৃত করে একটি সিন্দুকে পুরে 
মিসরে রেখে দেওয়া হয়। হযরত মূসা (আ) যখন বনী ইসরাঈলকে নিয়ে মিসর থেকে বেরিয়ে 
আসেন, তখন এ সিন্দুকও নিয়ে আসেন এবং তার পিতৃ-পুরুষদের পাশে দাফন করেন। পরে এ 
সম্পর্কে আলোচনা করা হবে। আহলি কিতাবদের মতে, মৃত্যুকালে হযরত ইউসুফ (আ)-এর 
বয়স হয়েছিল একশ’ দশ বছর । আহলি কিতাবদের এই লেখাটি আমি দেখেছি এবং ইবন 
জারীর (র)ও তা নকল করেছেন। মুবারক ইবন ফুযালা হাসান সূত্রে বর্ণনা করেছেন £ ইউসুফ 
(আ)-কে যখন কুয়ায় নিক্ষেপ করা হয়, তখন তার বয়স ছিল সতের বছর । পিতার কাছ থেকে 
অনুপস্থিত ছিলেন আশি বছর এবং পিতার সাথে মিলনের পরে জীবিত ছিলেন তেইশ বছর । 
সুতরাং মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১৭+৮০+২৩) একশ’ বিশ বছর ৷ অন্যদের মতে, 
মৃত্যুকালে তিনি তার ভাই ইয়াহুযাকে ওসীয়ত করে যান । 


http://IslamiBoi.wordpress.com 


হযরত আইয়ূব (আ)-এর ঘটনা 

ইবন ইসহাক (র) বলেন, হযরত আইয়ুব (আ) ছিলেন রোমের বাসিন্দা । তার বংশপঞ্জি 
নিম্নরূপ £ আইয়ূব ইব্ন মূস, ইব্ন যারাহ ইবনুল ঈস ইবন ইসহাক ইবন ইবরাহীম আল-খলীল 
(আ)। কেউ কেউ বলেছেন, তার বংশ তালিকা এভাবে £ আইয়ূব ইবন মূস ইবন রাবীল 
ইবনুল ঈস ইবন ইসহাক ইবন ইয়াকুব (আ)। কোন কোন এঁতিহাসিক অন্যরূপ লিখেছেন । 
ইবন আসাকির (র) লিখেছেন, আইয়ূব নবীর মা ছিলেন হযরত লৃত (আ)-এর কন্যা । কেউ 
কেউ বলেছেন, হযরত আইয়ূব (আ)-এর পিতা সেই ঈমানদারদের একজন যারা হযরত 
ইবরাহীম (আ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপের দিন ঈমান এনেছিলেন কিন্তু প্রথম মতটাই অধিক 
প্রসিদ্ধ । কেননা, তিনি ছিলেন ইবরাহীম (আ)-এর অধস্তন বংশধর । এ বিষয়ে আমরা নিমোক্ত 
মত আত 


{ati L/ 7 ni / 
IID rds AGS Il ENE 431s Eee Ss 


আর তার (ইবরাহীমের) বংশধরদের মধ্যে রয়েছে দাউদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, 
মুসা ও হারূন ৷ (৬ £ ৮৪) 

সঠিক মত এই যে 4,১১ বলতে ইবরাহীম (আ)-এর বংশধরদের বোঝানো হয়েছে; নূহ 
(আ)-এর বংশধর নয়। হযরত আইয়ূব (আ) সেসব নবীর অন্যতম যাদের নিকট ওহী পাঠানো 
ET 


LNT ALA ADALLS 


ALESIS nts br ot CE ALU US Ll LH Es 


1I2n2t nb LUA (INL ntl LL on NLA LTA 
LAI OL bet LUA NE To) EEO ESO EE san 


ell bg 
‘তোমার কাছে ‘ওহী’ প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের কাছে প্রেরণ 
করেছিলাম । ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ‘ঈসা, আইয়ূব, হারুন 
এবং সুলায়মানের কাছে ওহী প্রেরণ করেছিলাম । (8৪ £ ১৬৩) 
অতএব, বিশুদ্ধ মত এই যে, হযরত আইয়ুব (আ) ছিলেন ‘ঈসা ইবন ইসহাক (আ)-এর 
বংশধর ৷ তীর স্ত্রীর নামের ব্যাপারেও বিভিন্ন মত পাওয়া যায়। কারও মতে, লায়্যা বিনত 
ইয়াকৃব। কারও মতে, রুহমাহ বা রাহিমাহ বিন্ত আফরাইম ৷ কারও মতে, মানশা বিনত 
ইউসুফ ইবন ইয়াকুব ৷ শেষোক্ত মতই বেশি প্রসিদ্ধ । এই কারণে আমরা এখানে এই মতেরই 
উল্লেখ করেছি । হযরত আইয়ূব (আ)-এর ঘটনা বলার পর আমরা বনী ইসরাঈলের অন্যান্য 


A 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৩ 


HLA SS SL 
A tA of Ly A / 
NE SES Os Ll FEN ke SLES lt BS 
2 


LUE ADL APL {414 Ee 


2 > M3 


এবং স্মরণ কর, আইযুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, 
আমি দুঃখ-কষ্টে পড়েছি । তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু । তখন আমি তার ডাকে 
সাড়া দিলাম ৷ তার দুঃখ-কষ্ট দূরীভূত করে দিলাম, তাকে তার পরিবার-পরিজন ফিরিয়ে দিলাম 
এবং তাদের সঙ্গে তাদের মত আরো দিয়েছিলাম আমার বিশেষ রহমতরূপে এবং 
ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ । (২১ ৪ ৮৩-৮৪) 


EHEC EE MALE EES 
ETERS HE FETS Ut Ef DLS 
a EA EST ELS ALL 
0 SEAT le 4 {GMI 

স্মরণ কর, আমার বান্দা আইয়বকে, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল' 
শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে। আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে 
ভূমিতে আঘাত কর, এই তো গোসলের সুশীতল পানি আর পানীয় । আমি তাকে দিলাম তার 
পরিজনবর্গ ও তাদের মত আরও আমার অনুগ্রহস্বরূপ ও বোধশক্তিসম্পন্ন লোকদের জন্যে 
উপদেশ স্বরূপ । আমি তাকে আদেশ করলাম, এক মুঠো তৃণ লও ও তা দিয়ে আঘাত কর এবং 
শপথ ভঙ্গ করো না । আমি তাকে পেলাম ধৈর্যশীল । কত উত্তম বান্দা সে! সে ছিল আমার 
অভিমুখী । (৩৮ 8 ৪১-৪৪) 

ইবন আসাকির (র) কালবী (র) সূত্রে বর্ণনা করেছেন যে, সর্বপ্রথম প্রেরিত নবী হযরত 
ইদরীস (আ)। তারপরে নূহ, তারপর ইবরাহীম (আ)। তারপর ইসমাঈল, তারপর ইসহাক, 
তারপর ইয়াকুব, তারপর ইউসুফ (আ) ৷ তারপর লূত, তারপর হুদ, তারপর সালিহ, তারপর 
শু'আয়ব, তারপর মূসা ও হারূন, তারপর ইলয়াস, তারপর আল-য়াসা, তারপর উরফী ইবন 
সুওয়ায়লিখ ইবন আফরাইম ইবন ইউসুফ ইবন ইয়াকুব (আ) ৷ তারপর ইউনুস (আ) ইবন 
মাত্তা-_ ইয়াকুবের বংশধর । তারপর আইয়ূব ইবন যারাহ ইবন আমূস ইবন লায়ফারাম ইবনুল 
‘ঈস ইবন ইসহাক ইবন ইবরাহীম (আ)। উক্ত ক্রমধারায় কোন কোন নামের ক্ষেত্রে আপত্তি 
আছে । কেননা হুদ ও সালিহ (আ) সম্পর্কে প্রসিদ্ধ মত এই যে, তাদের আগমন নূহ (আ)-এর 
পরে ও ইবরাহীম (আ)-এর পূর্বে হয়েছিল। 

এতিহাসিক ও তাফসীরকারগণ বলেছেন, হযরত আইয়ুব (আ) ছিলেন সে কালের একজন 
বড় ধনাঢ্য ব্যক্তি । সকল প্রকার সম্পদের অধিকারী ছিলেন তিনি। যথা চতুষ্পদ ও গৃহ-পালিত 


http://IslamiBoi.wordpress.com 


8৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পশু। দাস-দাসী এবং হাওরান অঞ্চলের বুছায়না এলাকার বিশাল জমির মালিকানা ছিল তার 
হস্তগত । 

ইবন আসাকির (র) বর্ণনা করেন, হযরত আইয়ূব (আ)-এর এঁ সব সম্পদ ছাড়াও আরও 
ছিল প্রচুর সন্তান ও পরিবার-পরিজন । পরে এ সব কিছু তাঁর থেকে ছিনিয়ে নিয়ে নানা প্রকার 
দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্ব অংগে রোগ ছিল এত ব্যাপক যে, 
জিহবা ও হৃৎপিণ্ড ব্যতীত কোন একটি স্থানও অক্ষত ছিল না ৷ এ দুই অংগ দ্বারা তিনি 
আল্লাহর যিকির করতেন ৷ এতসব মুসীবত সত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান । রাত-দিন 
সকাল-সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহর যিকিরে রত থাকেন। রোগ দীর্ঘ স্থায়ী হওয়ায় বন্ধু-বান্ধব, 
আপনজন তার কাছ থেকে সরে যেতে থাকে । অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনাময় 
স্থানে ফেলে রাখা হয়। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য 
কেউ তার খৌজ-খবর রাখত না। স্বামীর অধিকার, তার পূর্বের ভালবাসা ও অনুগ্রহের কথা 
মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন স্ত্রী তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন। 
পেশাব-পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য খিদমতে আঞ্জাম দিতেন । স্ত্রীও ক্রমশ দুর্বল 
হতে থাকেন অর্থের দৈন্য দেখা দেয়। ফলে মানুষের বাড়িতে কাজ করে সেই পারিশ্রমিক দ্বারা 
স্বামীর আহার্য ও ওুষধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন ৷ তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। 
সম্পদ ও সন্তানাদি হারান ৷ স্বাসীর করুণ অবস্থা, অর্থের অভাব ও মানুষের সাহায্য-সহানুভূতির 
অনুপস্থিতি এ সব প্রতিকূল অবস্থাকে স্বামী-স্ত্রী উভয়ে অত্যন্ত ধৈর্যের সাথে মুকাবিলা করেন। 
অথচ সম্পদ-এশ্বর্য, বন্ধু-বান্ধব ইতিপূর্বে সবই তাদের করায়ত্ত ছিল । সহীহ হাদীসে আছে_ 
রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ 
SE LY Ll salle SG wlll il 

‘LON 225 Lle LIU LL se bl 

সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের । তারপর সত্যপন্থী লোকদের, এরপর দীনদাদীর স্তর 
ভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে । যদি সে দৃঢ়তার সঙ্গে দীনের আনুগত্য করতে থাকে তবে 
তার পরীক্ষাও কঠোরতর হয়৷’ উল্লেখিত বিপদ-আপদ হযরত আইয়ূব (আ)-এর ক্ষেত্রে যতই 
বৃদ্ধি পেয়েছে ততই তার ধৈর্য, সহনশীলতা, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ বৃদ্ধি 
পেয়েছে। এমনকি তার ধৈর্য ও মুসীবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায়৷ ওহাব ইবন 
মুনাবিবিহ ও অন্য অনেকে ইসরাঈলী উলামাদের বরাতে হযরত আইয়ুব (আ)-এর সম্পদ ও 
সন্তানাদি নিঃশেষিত হওয়া ও দেহের রোগ সম্পর্কে দীর্ঘ বর্ণনা দান করেছেন। আল্লাহ এগুলোর 
বিশুদ্ধতা সম্পর্কে সম্যক জ্ঞাত । 

মুজাহিদ (র) বলেছেন, পৃথিবীতে হযরত আইয়ুব (আ)-এরই সর্বপ্রথম বসন্ত রোগ হয় । 
এতিহাসিকগণ হযরত আইয়ূব (আ)-এর পরীক্ষাকালের স্থায়িত্ব সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ 
করেন। ওহাবের মতে, তার পরীক্ষাকাল ছিল তিন বছর-_ এর কমও নয়, বেশিও নয়। 
আনাস (রা) বলেন, সাত বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে। এই সময়ে তাকে বনী 
ইসরাঈলের একটি আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। বিভিন্ন রকম কীট তার দেহের উপর 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৯৫ 


দিয়ে চলাচল করত । অতঃপর আল্লাহ তাকে এ মুসীবত থেকে উদ্ধার করেন। বিপুলভাবে তাকে 
পুরস্কৃত করেন এবং তার প্রশংসাও করেন। 


হুমায়দ (র) বলেছেন, হযরত আইয়ূব (আ) আঠার বছর যাবত মুসীবতে আবদ্ধ ছিলেন। 
সুদ্দী (র) বলেছেন, আইয়ুব (আ)-এর দেহ থেকে মাংস খসে পড়ে এমনকি তার হাড় ও শিরা 
ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না । তার স্ত্রী তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন । এ অবস্থা 
যখন দীর্ঘ দিন ধরে চলতে থাকে, তখন একদা স্ত্রী বললেন, হে আইয়ুব! আপনি যদি আপনার 
প্রতিপালকের কাছে দু'আ করতেন তাহলে তিনি এ বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন ৷ 
তদুত্তরে আইয়ূব (আ) বললেন, আমি সত্তর বছর সুস্থ দেহে জীবন যাপন করেছি, এখন তার 
জন্যে সত্তর বছর সবর করলেও তা নগণ্যই হবে। স্বামীর মুখে এ কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান । 
তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আইয়ুব (আ)-এর আহার্যের 
বন্দোবস্ত করতেন । 

কিছুদিন পর লোকজন যখন জানল যে, এই মহিলাটি আইয়ূব (আ)-এর শ্ত্রী। তখন আর 
তারা তাকে কাজে নিতো না। তাদের ভয় হল যে, এরূপ মেলামেশার দ্বারা আইয়ুবের রোগ 
হয়ত তাদের মধ্যে সংক্রামিত হতে পারে। একদা স্ত্রী কোথাও কাজ খুঁজে না পেয়ে অবশেষে 
বেনীর একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ূব (আ)-এর কাছে উপস্থিত হন । 
আইয়ূব (আ) এমন খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন । তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য কোথায় 
পেয়েছ? স্ত্রী জানালেন, অন্যের কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি । পরের দিনও স্ত্রী কোথাও 
কাজ না পেয়ে অবশিষ্ট বেনীটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ূব 
(আ)-এর কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করেন যে, কোথা থেকে 
কিভাবে এ খাদ্য তিনি পেলেন, না বলা পর্যন্ত তিনি তা খাবেন না । তখন স্ত্রী নিজ মাথা থেকে 
ওড়না তুলে:দেখায। আইস জে) জার গাথা মুত ন পরার তর আতন: 


ZA LEA AMAA Ae 


ose lens pall es 
হে আমার প্রতিপালক! আমি দুঃখে-কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সকল 
দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু । (সূরা আম্বিয়া ৪ ৮৩) 
ইবন আবী হাতিম (র) আবদুল্লাহ ইবন উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণনা করেন, 
হযরত আইয়ূব (আ)-এর দুই ভাই ছিল। একদা তারা তাদের ভাইকে দেখতে আসে । কিন্তু 
আইয়ূব (আ)-এর দেহের দুর্গন্ধের কারণে তারা তার কাছে যেতে সক্ষম হলো না । দুরে দাড়িয়ে 
থাকে । তখন একজন অপর জনকে বলল ঃ আইয়ুবের মধ্যে কোন কল্যাণ আছে বলে যদি 
আল্লাহ জানতেন, তাহলে তিনি এভাবে তাকে এরূপ কঠিন পরীক্ষায় ফেলতেন না । তাদের এ 
কথায় তিনি এতই মর্মাহত হন যে, এমনটি আর কখনও হননি । অতঃপর তিনি আল্লাহর কাছে 
দু‘আ করলেন, ‘হে আল্লাহ! আপনি যদি জানেন যে, এমন একটি রাতও যায়নি, যে রাত্রে আমি 
পেট ভরে খানা খেয়েছি অথচ আমার জানা মতে, কোন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থেকেছে, তা 
হলে আমার সত্যতা প্রকাশ করুন ৷’ তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয় 


http://IslamiBoi.wordpress.com 


৪৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এবং এঁ দুই ভাই তা শ্রবণও করে। অতঃপর তিনি পুনরায় বললেন, ‘হে আল্লাহ্‌! আপনি যদি 
জানেন যে, বস্তরহীন লোকের খবর পাওয়ায় আমি কখনও দুটি জামা গ্রহণ করিনি তাহলে আমার 
সত্যতা প্রকাশ করুন ।’ তখন আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয় যা এ দুই ভাই 
শ্রবণ করেছিল অতঃপর তিনি বলেন, ‘হে আল্লাহ্‌! আপনার ইয্যতের কসম, এরপর সিজদায় 
পড়ে যান এবং বলেন, হে আল্লাহ! আপনার ইযযতের কসম, আমার মুসীবত দূর না করা 
পর্যন্ত আমি মাথা উঠাব না৷’ সত্যই বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি। 

ইবন আবী হাতিম (র) ও ইবন জারীর (র) উভয়ে আনাস ইবন মালিক (রা) সূত্রে বর্ণনা 
করেন, “নবী করীম (সা) বলেছেন, আল্লাহর নবী আইয়ূব (আ)-এর রোগ আঠার বছর যাবত 
স্থায়ী ছিল। কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে যায় । কিন্তু দুই ব্যক্তি পরিত্যাগ 
করেনি। তারা ছিল তার দুই ভাই ৷ এ দুই ভাই ছিল তার খুবই আদরের পাত্র । সকালে ও 
বিকেলে তারা আইয়ূব (আ)-এর কাছে আসত ৷ একদিন এক ভাই অপরজনকে বলে, দেখ_ 
আল্লাহ জানেন যে, আইয়ূব এমন কোন পাপ করেছে যা অন্য কোন লোক কখনও করেনি । 
অপরজন বলল, কি সে পাপ? সে বলল, আজ আঠারটি বছর সে রোগে ভুগছে । আল্লাহ তাকে 
রহমত করেননি । রোগ থেকে মুক্তি দেননি । বিকেলে যখন তারা আসল, তখন দ্বিতীয় ভাইটি 
আর ধৈর্য ধরতে পারল না। আইয়ূব (আ)-এর কাছে তা বলে দিল । হযরত আইয়ূব (আ) 
বললেন, তুমি কি বলছ, তা আমি বুঝি না। তবে আল্লাহ জানেন, একদা আমি দুই ব্যক্তির পাশ 
দিয়ে যাচ্ছিলাম যারা পরস্পর ঝগড়া করছিল এবং আল্লাহর যিকির করছিল । আমি বাড়িতে 
প্রত্যাবর্তন করলাম এবং তারা যে অনুপযুক্ত পরিবেশে আল্লাহর যিকির করেছে সে জন্যে তাদের 
পক্ষ থেকে আমি কাফ্‌ফারা আদায় করি। 


হযরত আইয়ূব (আ) প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন । প্রয়োজন শেষ হলে স্ত্রী তার 
হাত ধরে আনতেন ও স্ব-স্থানে রাখতেন । একদা স্বামীর কাছে আসতে দ্ত্রীর দেরি হয়। এ 
সময়ে আল্লাহ আইয়ুব (আ)-এর কাছে ওহী পাঠালেন ৪ 


SELIM Gorgas {ns AL ad 


Hla lia 413 )3.০5)| (হে আইয়ূব! তোমার পা দ্বারা 
সার্ডিতে নাত রর ই তো লোহার ও গন কার তাও গান). বিতর মা দেরিকরে 
স্ত্রী আজ আইয়ূব (আ)-এর কাছে আসলেন ও তাকে দেখতে লাগলেন । হযরত আইয়ূব (আ) 
পূর্বের চেয়েও অধিক সুন্দর ও সুস্বাস্থ্যবান হয়েছেন । তিনি এ অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন । স্ত্রী 
তাকে চিনতে না পেরে বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন । এখানে আল্লাহর নবী 
রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করছিলেন তাঁকে কি তুমি দেখেছ? আল্লাহর কসম, এ নবী রোগে 
পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন, তখন তাঁর যে চেহারা ছিল সে চেহারার সাথে তোমার চেহারার 
ন্যায় অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি হযরত আইয়ূব (আ) 
বললেন, আমিই সেই লোক । হযরত আইয়ূব (আ)-এর বাড়িতে দু'টি উঠান ছিল। একটি গম 
মাড়ানোর এবং আরেকটি যবের। আল্লাহ দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন। একটি খণ্ড গমের উঠানের 
উপর এসে স্বর্ণ বর্ষণ করে। পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে । অপর 
খণ্ডটি যবের উঠানের উপর রোৌপ্য বর্ষণ করে-_যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে । 
উপরোক্ত সকল বর্ণনা ইবন জারীর (র)-এর ৷ ইবন হিব্বান (র) ও তার সহীহ গ্রন্থে উপরোক্ত 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৯৭ 


সমুদয় ঘটনা ইব্‌ন ওহাব সূত্রে বর্ণনা করেছেন। এ হাদীসের মারফু বর্ণনা একান্তই ‘গরীব' 
পর্যায়ের । এটা মওকূফ হওয়াই সঠিক । ইবন আবী হাতিম (র) ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা 
করেন, আল্লাহ হযরত আইয়ূব (আ)-কে জান্নাতের পোশাক পরিধান করান। আইয়ুব (আ) 
জান্নাতী পোশাক পরে একটু দূরে গিয়ে পথের পাশে বসে থাকেন । তারপর তার স্ত্রী যখন 
সেখানে আসেন, তখন তিনি তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা! 
এখানে রোগগ্রস্ত যে লোকটি ছিল তাকে সম্ভবত কুকুরে বা বাঘে নিয়ে গেছে। এভাবে লোকটির 
সাথে কিছু সময় ধরে স্ত্রী কথা বলতে থাকেন । লোকটি বলল, সম্ভবত আমিই সেই আইয়ূব ৷ স্ত্ৰী 
বললেন, হে আল্লাহর বান্দা! আপনি কি আমার সাথে উপহাস করছেন ? তখন তিনি বলে 
উঠলেন, আল্লাহ তোমাকে রহম করুন আমিই তো আইয়ূব ৷ আল্লাহ আমার সুস্বাস্থ্য ফিরিয়ে 
দিয়েছেন। | 

ইবন আব্বাস (রা) বলেন, আল্লাহ হযরত আইয়ূব (আ.'-কে পূর্বের সম্পদ ও সন্তান 
অবিকল ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত দান করেন। ওহাব ইবন মুনাব্বিহ 
(র) বলেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানান £৪ আমি তোমার সন্তানাদি ও ধন-সম্পদ 
ফিরিয়ে দিয়েছি এবং আরও সমপরিমাণ দান করেছি, এখন এই পানি দ্বারা তুমি গোসল কর । 
কারণ এর দ্বারা তুমি আরোগ্য লাভ করবে। তোমার আপনজন ও আত্বীয়-স্বজনদের পক্ষ 
থেকে কুরবানী দাও এবং তাদের জন্যে ক্ষমা চাও । কেননা, তোমার ব্যাপারে তারা আমার 
অবাধ্যতা করেছে। ইব্‌ন আবী হাতিম (র) এ হাদীস বর্ণনা করেছেন। ইবন আবী হাতিম (র) 
আবু হুরায়রা (রা) সূত্রে আরো বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেছেন £ আল্লাহ আইয়ূব 
(আ)-কে: রোগ থেকে মুক্তি দেয়ার পর তার প্রতি স্বর্ণ বর্ষণ করেন। আইয়ূব (আ) তা অঞ্জলি 
ভরে উঠিয়ে কাপড় ভর্তি করতে থাকেন। তখন অদৃশ্যলোক থেকে তাকে বলা হল, হে আইয়ূব! 
তুমি কি তৃপ্ত হওনি? আইয়ূব (আ) বললেন, হে আমার প্রতিপালক! কে এমন আছে, যে 
আপনার রহমতে তৃপ্ত হয়ে কে তা চাওয়া বন্ধ করতে পারে? অনুরূপ বর্ণনা করেছেন ইমাম 
আহমদ আবু দাউদ তায়ালিসী (র) সূত্রে, আবদুস সামাদ (র) কাতাদা (র) থেকে এবং ইবন 
হিব্বান (র) আবদুস সামাদ (র) থেকে৷ এ হাদীস সহীহ-এর শর্তে উত্তীর্ণ । অবশ্য, ‘সিহাহ 
সিত্তার কোন গ্রন্থে এটা বর্ণিত হয়নি৷ আল্লাহই সর্বজ্ঞ । ইমাম আহমদ (র) আবু হুরায়রা 
(রা)-এর সূত্রে বর্ণনা করেন, জনৈক লোকের মাধ্যমে আইয়ূব (আ)-এর কাছে কতগুলো 
স্বর্ণ-পাত্র পাঠান হয় তিনি সেগুলো নিজের কাপড়ে ভরে রাখতে থাকেন । তখন আওয়াজ হল, 
হে আইয়ূব! যা তোমাকে দেয়া হয়েছে তা কি তোমার জন্যে যথেষ্ট নয়? আইয়ুব বললেন, হে 
আমার পালনকর্তা! আপনার অনুগ্রহ থেকে কে হাত গুটাতে পারে? হাদীসটি উক্ত সূত্রে 
মওকুফ ৷ তবে অন্য সূত্রে আবু হুরায়রা (রা) থেকে এটা মারফু রূপেও বর্ণিত হয়েছে। 

ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রসুলুল্লাহ (সা) বলেছেন £ একদা 
আইয়ূব (আ) বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন। এমন সময় তার সামনে এক ঝাঁক স্বর্ণের 
পঙ্গপাল পতিত হল । তিনি সেগুলো হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন । তখন তার 
প্রতিপালক তাকে ডেকে বললেন, হে আইয়ুব! তুমি যা দেখতে পাচ্ছো তা থেকে আমি কি 
তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি? তিনি উত্তর দিলেন, অবশ্যই আমার প্রতিপালক কিন্তু আমি 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৩ 


http://IslamiBoi.wordpress.com 


8৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া, 


আপনার বরকতের অমুখাপেক্ষী নই। বুখারী (র) আবদুর রাষযাক (র) সূত্রে এ হাদীসটি বর্ণনা 
করেছেন। 

আল্লাহর বাণী : 412 ১ ০৯'|-(তুমি তোমার পা দ্বারা আঘাত কর ।) আইয়ূব (আ) 
নির্দেশ মোতাবেক আপন পঁ। দ্বারা মাটিতে আঘাত করলেন। আল্লাহ সেখান থেকে একটি. 
ঝর্ণাধারা প্রবাহিত করেন। যার পানি ছিল সুশীতল ৷ আন্লাহ তাকে এই পানি দ্বারা গোসল 
করতে ও তা পান করতে হুকুম দেন। আইয়ুব (আ) তাই করলেন। ফলে তীর সমস্ত ব্যথা 
বেদনা ও তার দেহের প্রকাশ্য অপ্রকাশ্য সকল রোগ-শোক ও ক্ষত দূর হয়ে গেল । আল্তাহ 
তাকে সু-স্বাস্থ্য দান করেন,'তার চেহারাকে সুদর্শন চেহারায় পরিবর্তন করে দেন। এ ছাড়া 
তাকে প্রচুয্ন ধন-সম্পদও দান করেন। এমনকি স্বর্ণের পঙ্গপালও বর্ষণ করেন। তাকে আল্লাহ 
সন্তান-সন্ততিও প্রদান করেন। আল্লাহ বলেন : 6 ৫% 4141 £44515 (তাকে তার 
পরিবারবর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সমপরিমাণও দিল্লা্ম)। কারও কারও মতে, আল্লাহ 
আইয়ুব (আ)-এর পূর্বের সন্তানদেরকে জীবিত করে দেন। আর কারও মতে, পূর্বের সন্তানদের 
বিনিময়ে আল্লাহ আইয়ূব (আ)-কে সওয়াব দান করেন এবং তাদের স্থলে সমসংখ্যক সন্তান 
দুগমার জন করেন! আর এ সকলকে আল্লাহ কিয়ামতের দত তার সারে একর 
করবেন। (১ ৬2445) (আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ৷) অর্থাৎ আমি তার যাবতীয় 


দুঃখ-কষ্ট দূর্র করে | ০ ১০ 5 045,45 (এবং তার উপর যে মুসীবত চেপে 
তা কত ক ছি বা কৃপা ও 
অনুগ্রহ । (4/১ 535 (এবং ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ) অর্থাৎ এটা এ 


ee ee সম্পদ কিংবা সন্তানের ব্যাপারে পরীক্ষায় পতিত 
হবে। তার জন্যে আল্লাহর নবী আইয়ুব (আ) আদর্শ হয়ে থাকবেন । কেননা, আল্লাহ আইয়ূব 
(আ)-কে তার চাইতেও অনেক বড় পরীক্ষায় ফেলেছিলেন। কিন্তু তিনি ধৈর্যধারণ করেন এবং 
বিনিময়ে পুরস্কার আশা করেন। ফলে আল্লাহ তাঁকে মুক্তি দেন। উপরোক্ত আয়াত £25) 
( থেকে যারা এ অর্থ নিয়েছেন যে, এটা তার স্ত্রীর নাম (44 )- তাদের এরূপ দলীল 
গ্রহণ সম্পূর্ণ বাতিল ও ভ্রান্তিপূর্ণ । যাহ্‌হাক (র) ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
আল্লাহ আইয়ূব (আ)-এর স্ত্রীকে যৌবন ফিরিয়ে দেন এবং স্ত্রীকে পূর্বাপেক্ষা অধিক সুশ্রী করে 
দেন; এমনকি আরও ছাব্বিশজন পুত্র সন্তানও তার গর্ভে জন্মখহণ করে। রোগ থেকে মুক্তি 
লাভের পর আইয়ূব (আ) সত্তর বছর জীবিত ছিলেন। তিনি রোম দেশে বসবাস করতেন এবং 
দীনে হানীফ তথা সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এরপর পরবর্তী লোকজন ইবরাহীম 
ee 


CS 2A 
R Le dl 


হে আইয়ূব! তুমি স্ব-হস্তে তৃণশলা ধারণ কর EE TS OE SN 
ভঙ্গ করো না। আমরা আইয়ূবকে ধৈর্যশীল পেয়েছি। কতই না উত্তম বান্দা সে! নিঃসন্দেহ সে 
ছিল আমার অভিমুখী । (সূরা সাদ £ ৪8) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া , 8৯৯ 


অর্থাৎ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আইয়ূব (আ)-এর প্রতি বিশেষ রেয়াত ৷ তিনি স্ত্রীকে 
একশ’ কোড়া মারার শপথ করেছিলেন। এর কারণ হিসেবে কেউ বলেছেন, স্ত্রী চুল বিক্রি করায় 
তিনি এই শপথটি করেছিলেন। কেউ বলেছেন যে, একদা শয়তান নবীর স্ত্রীর কাছে 
চিকিৎসকের বেশ ধরে গিয়ে আইয়ূব (আ)-এর ব্যাধির নির্দিষ্ট ওষধের বর্ণনা দিয়েছিল স্ত্রী 
তার কাছে এসে উক্ত ওুঁষধের কথা ব্যক্ত করেন। তিনি বুঝতে পারলেন যে, এটা শয়তানের 
কাজ । তখন তিনি কসম করেন যে, স্ত্রীকে একশ’ কোড়া মারবেন । রোগ মুক্তির পর আল্লাহ 
তাঁকে জানালেন যে, শস্যের গোছার মত এক গোছা তৃণ একত্রে বেঁধে একবার স্ত্রীকে মার । 
এতে একশ’ কোড়া মারা হয়েছে বলে গণ্য হবে। এতেই কসমের কাফফারা হয়ে যাবে। কসম 
ভাঙ্গার গুনাহ হবে না। এটা হল মুক্তির সহজ ব্যবস্থা এবং এমন ব্যক্তির কসম থেকে নিষ্কৃতি 
লাভের উপায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার আনুগত্য করে। বিশেষ করে একজন 
ধৈর্যশীল সতী-সাধ্ধী, ইগ তেজা ত লোকের (যয জনো অ ৭ তা 
দেয়ার কারণ হিসেবে সাথে সাথেই উল্লেখ করেছেন ৪ $1 (4 AAT 
4,614 (আমি তাকে সবরকারীরূপে পেয়েছি। কত ভাল বান্দা সে! নিশ্চয়ই সে আল্লাহর 
ইবাদতকারী)। বহু সংখ্যক ফিকাহবিদ এই রেয়াতকে আয়মান ও নুযুর (শপথ ও মানত) 
অধ্যায়ে দলীলরূপে প্রয়োগ করেছেন। কিছু সংখ্যক ফকীহ এর ব্যাপ্তি আরও বাড়িয়ে দিয়ে 
শপথ থেকে বাচার উপায় ও বাহানা অধ্যায় সংযোজন করেছেন ২ =| 25) 
(১০231 ১ ১০১১] তারা দলীল হিসেবে এ আয়াতকেই পেশ করেছেন এবং রকমারি 
মাসআলা বের করেছেন। আমরা তার কিছু অংশ ‘কিতাবুল আহকামে’ যখন পৌছব ইনশাল্লাহ 
তখন আলোচনা করব ৷ 

ইব্‌ন জারীর (র) প্রমুখ ইতিহাসবেত্তা লিখেছেন যে, হযরত আইয়ূব (আ) তিরানব্বই বছর 
বয়সে ইন্তিকাল করেন । কারও মতে, তিনি এর চেয়ে বেশিদিন জীবিত ছিলেন । মুজাহিদ (র) 
সূত্রে লায়ছ বর্ণনা করেন যে, কিয়ামতের দিন আল্লাহ দলীল হিসেবে ধনীদের বিরুদ্ধে সুলায়মান 
(আ)-কে, দাস-দাসীদের বিরুদ্ধে ইউসুফ (আ)-কে এবং মুসীবত ও বিপদগ্রস্তুদের মুকাবিলায় 
আইয়ুব (আ)-কে পেশ করবেন । ইব্‌ন আসাকির (র)ও সমঅর্থবোধক বর্ণনা উল্লেখ করেছেন। 
মৃত্যুকালে হযরত আইয়ূব (আ) তার পুত্র হাওমালকে ওসীয়ত করে যান । তার পরে বিশর ইবন 
আইয়ূব তার স্থলাভিষিক্ত হন অনেকের ধারণা মতে, এই বিশরই কুরআনে বর্ণিত যুল-কিফল । 
এদের ধারণা হিসেবে তিনি নবী এবং পঁচাত্তর বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। কিছু লোক 
যখন আইয়ূব (আ)-এর পুত্র বিশরকে যুল-কিফ্‌ল বলেছেন, তখন আমরা যুল-কিফ্‌ল-এর 
কাহিনীই এখন আলোচনা করব। 


http://IslamiBoi.wordpress.com 


যুল-কিফ্‌ল-এর ঘটনা 
একদল মনে করেন, যুল-কিফ্‌ল হযরত আইয়ূব (আ)-এর পুত্র । আল্লাহ তা'আলা সূরা 
আহিয়ায় আইয়ুব (আ)-এর ঘটনা বর্ণনাশেমে বলেনঃ | 
Ga nian os 2 pied eA 
lis a ss 
বং ইসমাঈল, ইদরীস ও যুল-কিফলের কথা স্মরণ কর, তারা প্রত্যেকেই ছিল 
i le ROE অন্তর্ভুক্ত করেছিলাম ৷ তারা ছিল 
সৎকর্মপরায়ণ । (২১ £৪ ৮৫-৮৬) 
| সূরা সাদেও আইয়ুব (আ)-এর, i LS ROE Be 
CG. as th 3 a re a2) bile KE 


A nl HF Lite 


sgl Ll NAS Diy LAL 
In 7A 


LEY 2s 0 Bhs S Lalg Utell ty 513 

স্মরণ কর, আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়াকৃবের কথা, তারা ছিল শক্তিশালী ও 
সুক্ষমদর্শী । আমি তাদেরকে এক বিশেষ গুণের অধিকারী করেছিলাম অর্থাৎ পরকালের স্মরণ । 
অবশ্যই তারা ছিল আমার মনোনীত ও উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত ৷ স্মরণ কর, ইসমাঈল, 
আল-ইয়াসা‘আ ও যুল-কিফ্‌লের কথা । এরা প্রত্যেকেই ছিল সজ্জন । (সূরা সাদ £ ৪৫-৪৮) 
॥_ কুরআনের এসব আয়াতে উল্লেখিত মহান নবীগণের সাথে যুল-কিফ্‌লের নামও প্রশংসা 
একত্রে উল্লেখ থাকায় স্পষ্টত বোঝা যায় যে, তিনিও নবী ছিলেন। তার সম্পর্কে এ মতই 
প্রসিদ্ধ । এটা অনেকেরই ধারণা, যুল-কিফ্ল নবী ছিলেন না বরং তিনি ছিলেন একজন পুণ্যবান 
ও ন্যায়পরায়ণ শাসক । ইব্ন জারীর (র) এ ব্যাপারে মতামত প্রকাশে বিরত রয়েছেন। আল্লাহ 
সর্বজ্ঞ ৷ 

ইব্‌ন জারীর (র) ও ইব্‌ন আবু নাজীহ্‌ (র) মুজাহিদ (র) সূত্রে বর্ণনা করেছেন যে, 
যুল-কিফ্‌ল নবী ছিলেন না । বরং তিনি ছিলেন একজন পুণ্যবান ব্যক্তি--তার সম্পৃদায়ের প্রতি 
প্রেরিত নবীর পক্ষ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন যে, তিনি সম্পৃদায়ের লোকজনের 
দেখাশোনা করবেন এবং ন্যায়-নীতির সাথে তাদের বিচার-মীমাংসা করবেন। এই কারণে তাকে 
যুল-কিফ্্‌ল (জিন্মাদার) নামে অভিহিত করা হয়। 

ইব্‌ন জারীর (র) ও ইব্‌ন আবী হাতিম (র) মুজাহিদ (র) সূত্রে বর্ণনা করেন ৪ হযরত 
ইয়াসা‘আ যখন বয়োবৃদ্ধ হন তখন তিনি ভাবলেন, যদি আমার জীবদ্দশায় একজন লোককে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০১ 


সমাজের বুকে কাজ করার জন্যে দায়িত্ব দিতে পারতাম এবং কিভাবে সে দায়িত্ব পালন করে 
তা স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম । এরপর তিনি লোকজনকে জড়ো করে 
বললেন, তোমাদের মধ্যে কে আছ, যে তিনটি কাজ করার অঙ্গীকার করলে তাকে আমি আমার 
স্থলাভিষিক্ত করব ৷ কাজ তিনটি এই £$ দিনে সওম পালন করবে, রাতে জেগে ইবাদত করবে 
এবং কখনও রাগান্বিত হতে পারবে না । এ কথার পর বাহ্যদৃষ্টিতে সাধারণ বলে গণ্য এক ব্যক্তি 
দাড়িয়ে বলল--আমি পারব । তখন তিনি বললেন, তুমি কি দিনে সওম করতে, রাত্রে জেগে 
ইবাদত করতে ও রাগান্বিত না হয়ে থাকতে পারবে? সে বলল, হ্যা, পারব । এরপর সেদিনের 
রাখেন । সবাই নিরব থাকল, কিন্তু এ লোকটি দাড়িয়ে বলল, আমি পারব । অতঃপর নবী 
আল-ইয়াসা‘আ এ ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন। 


ইবলীস তখন শয়তানদেরকে ডেকে বলল, এ ব্যক্তিকে পথভ্রষ্ট করার দায়িত্ব তোমাদের 
নিতে হবে। কিন্তু তারা সকলে তাতে ব্যর্থ হলো । তখন ইৰলীস বলল £ আচ্ছা আমিই তার 
দায়িত্ব নিলাম ৷ পরে ইবলীস এক বৃদ্ধ দরিদ্রের বেশে লোকটির কাছে আসে । সে এমন সময়ই 
আসল, যখন তিনি দুপুরের বিশ্রামের জন্যে শয্যা গ্রহণ করেছিলেন। আর তিনি এ বিশেষ সময় 
ছাড়া দিনে বা রাতের অন্য কোন সময়ই নিদ্রা যেতেন না৷ তিনি ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন । 
এমন সময় ইবলীস এসে দরজা ধান্ধা দেয় । ভিতর থেকে তিনি বললেন, দরজায় কে? ইবলীস 
বলল, আমি একজন অসহায় মজলুম বৃদ্ধ লোক । তিনি দরজা খুলে দিলেন। বৃদ্ধ তার ঘটনা 
বলতে লাগল । সে জানাল, আমার সাথে আমার গোত্রের লোকের বিবাদ আছে। তারা আমার 
উপর এই এই জুলুম করেছে। বৃদ্ধ তার ঘটনার বিবরণ দিতে দিতে বিকাল হয়ে গেল । দুপুরের 
নিদ্বার সময় অতিবাহিত হয়ে গেল । তিনি বলে দিলেন, সন্ধ্যার পরে আমি যখন দরবারে বসব 
তখন তুমি এসো । তোমার হক আমি আদায় করে দেব । বৃদ্ধ চলে গেল, সন্ধ্যার পরে দরবারে 
বসে বৃদ্ধ আসছে কিনা তাকিয়ে দেখলেন কিন্তু তাকে উপস্থিত পেলেন না । তালাশ করেও তার 
কোন সন্ধান পাওয়া গেল না। 


পরের দিন সকালে বিচার আসনে বসে বৃদ্ধের জন্যে অপেক্ষা করেও তাকে দেখলেন না! 
মজলিস শেষে তিনি যখন দুপুরের শয্যা গ্রহণে গেলেন তখন বৃদ্ধ এসে দরজায় ধাক্কা দিল । 
ভেতর থেকে জিজ্ঞেস করলেন, দরজায় কে? বলা হল, অসহায় এক মজলুম বৃদ্ধ । দরজা খুলে 
দেয়া হল ৷ বললেন, আমি কি তোমাকে বলিনি যে, যখন আমি দরবারে বসব তখন তুমি 
আসবে? সে বলল, আমার গোত্রের লোকেরা অত্যন্ত জঘন্য প্রকৃতির । যখন তারা জানল যে, 
আপনি দরবারে বসা । তখন তারা আমাকে আমার হক প্রদান করার প্রতিশ্রুতি দেয় । কিন্তু যখন 
আপনি দরবার ছেড়ে উঠে যান তখন তারা সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনি বললেন, এখন চলে 
যাও সন্ধ্যার পরে যখন দরবারে বসব তখন এসো । কিন্তু বৃদ্ধের সাথে কথা বলতে বলতে তার 
আজকের দুপুরের নিদ্রাও আর হল না। রাত্রে দরবারে বসে বৃদ্ধের অপেক্ষা করলেন কিন্তু তাকে 
দেখা গেল না । অধিক রাত্রি হওয়ায় তন্দ্রা তাকে আচ্ছন্ন করে ফেলল । তিনি বাড়ির একজনকে 
বললেন, আমার দারুণ নিদ্রা পাচ্ছে। এখন আমি ঘুমাবো ৷ সুতরাং কেউ যদি দরজার কাছে 
আসতে চায় তাকে আসতে দিও না । একথা বলে যাওয়ার পর মুহূর্তেই বৃদ্ধ সেখানে উপস্থিত 


http://IslamiBoi.wordpress.com 


৫০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হল ৷ পাহারাদার লোকটি বলল, পিছু হটো, পিছু হটো ৷ বৃদ্ধ বলল, আমি হুজুরের কাছে 
গতকাল এসেছিলাম এবং আমার সমস্যার কথা বলেছিলাম ৷ কিন্তু পাহারাদার বলল, কিছুতেই 
দেখা করা যাবে না। আল্লাহর কসম! আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন কোন লোককে তার 
কাছে যেতে না দিই । এভাবে পাহারাদার তাকে নিবৃত্ত করলো । 
‘বৃদ্ধ তখন ঘরের পানে তাকিয়ে দেওয়ালের এক স্থানে একটি ছিদ্রপথ লক্ষ্য করল । 
ইবলীসরূপী এ বৃদ্ধ উক্ত ছিদৃপথ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল এবং ভিতরের দিক থেকে 
দরজা ধাক্কা দিল। শব্দ শুনে যুল-কিফ্‌ল-এর ঘুম ভেঙে যায়। তিনি বললেন, ওহে, আমি কি 
তোমাকে এ সময় আসতে বারণ করিনি? সে বলল, আমি আমার নিজ প্রচেষ্টায় এসেছি । 
আপনি তো আমাকে আসতে দেননি । লক্ষ্য করে দেখুন, কিভাবে আমি এসেছি ৷ তিনি দরজার 
কাছে এসে দেখলেন, তা সেভাবেই বন্ধ রয়েছে যেভাবে তিনি বন্ধ করেছিলেন । অথচ সে ঘরের 
ভিতরে তার কাছেই রয়েছে। তিনি এতক্ষণে তাকে চিনতে পারলেন এবং বললেন, তুমি তো 
আল্লাহর দুশমন । সে বলল, হ্যা, প্রত্যেক ক্ষেত্রেই আপনি আমাকে পরাজিত ও নিরাশ করে 
দিয়েছেন। আপনাকে রাগান্বিত করার জন্যে আমি এসব কাজ করেছি-_ যা আপনি দেখতে 
পাচ্ছেন । অতঃপর আল্লাহ এই ব্যক্তির নাম রাখেন যুল-কিফল ৷ কারণ তিনি যে কাজ করার 
জিন্মাদারী গহণ করেছিলেন তা পূরণ করেছেন। 

ইব্‌ন আবী হাতিম (র) ও ইব্‌ন আব্বাস (রা) থেকে প্রায় অনুরূপ বর্ণনা করেছেন । 
আবদুল্লাহ ইবন হারিছ, মুহাম্মদ ইবন কায়স, ইবন হুজায়রা আল-আকবর ও অন্যান্য আরও 
এতিহাসিক থেকেও এরূপ বর্ণনা পাওয়া যায়। ইব্‌ন আবী হাতিম (র) কাতাদা (র) সূত্রে 
বর্ণিত । তিনি বলেন, আমি আবু মূসা আশ‘আরী (রা)-কে এই মিম্বরের উপর থেকে বলতে 
শুনেছি যে, যুল-কিফ্‌্ল নবী ছিলেন না । বরং তিনি একজন নেককার লোক ছিলেন। প্রত্যহ 
একশ’ রাকাত সালাত আদায় করতেন ৷ তীর সম্প্রদায়ের নবীর কাছ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত হন 
এবং নবীর পরে তার স্থলাভিষিক্ত হন এবং প্রত্যহ একশ রাকাত করে সালাত আদায় করেন । 
এজন্যে তার নাম রাখা হয় যুল-কিফ্‌ল ৷ ইবন জারীরও কাতাদা (র) সূত্রে অনুরূপ বর্ণনা 
করেন। আবু মূসা আশ‘আরী (রা) সূত্রে এ বর্ণনা মুনকাতি পর্যায়ের । 

ইমাম আহমদ (র) ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
(সা) থেকে একবার নয় দুইবার নয়, সাতবার নয় বরং তার চেয়ে বেশিবার শুনেছি £ কিফ্‌ল 
বনী ইসরাঈলের এক ব্যক্তির নাম । এমন কোন গুনাহের কাজ নেই যা সে করেনি । একদা তার 
কাছে এক মহিলা আসে, সে তাকে উপভোগ করার উদ্দেশ্যে ষাটটি দীনার দেয়। যখন সে 
স্বামী-স্ত্রীর মতো তাকে উপভোগে উদ্যত হলো তখন মহিলাটি কম্পিত বদনে ফুঁপিয়ে ফুঁপিয়ে 
কীদতে লাগল ৷ কিফ্্‌ল তাকে জিজ্ঞেস করল, কাদছ কেন? আমি কি তোমার প্রতি বলপ্রয়োগ 
করছি? মহিলাটি বলল, না৷ বরং কাদার কারণ এই যে, আমি কখনও এ কাজ করিনি । 
অভাব-অনটনই আমাকে এ কাজে বাধ্য করেছে। কিফল বলল, এ কাজ কখনও করনি, এই 
প্রথমবার? অতঃপর তিনি নেমে গেলেন এবং বললেন, যাও, দীনারগুলো তোমারই ৷ এরপর 
বললেন, আল্লাহর কসম! কিফূল আর কখনও আল্লাহর নাফরমানী করবে না। এ রাত্রেই কিফ্‌ল 
মারা যান। সকাল বেলা তার দরজায় লিখিত দেখা যায়, আল্লাহ কিফলকে ক্ষমা করে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৩ 


দিয়েছেন তিরমিযী (র)ও আ‘মাশ সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন এবং একে ‘হাসান’ বলে 
অভিহিত করেছেন। কেউ কেউ একে ইব্‌ন উমরের ‘মওকুফ’ বর্ণনা বলে অভিহিত করেছেন । 
হাদীসটি অত্যন্ত ‘গরীব’ পর্যায়ের । তাছাড়া এর সনদে আপত্তি আছে। কেননা এর একজন 
বর্ণনাকারী সা'আদ সম্পর্কে আবূ হাতিম বলেছেন «3,০! } আমি তাকে চিনি না, এই একটা 
মাত্র হাদীসেই তার উল্লেখ পাওয়া যায়। অবশ্য ইব্‌ন হিব্বান তাকে নির্ভরযোগ্য বলেছেন। এই 
সা‘আদ থেকে কেবল আবদুল্লাহ ইবন আবদুল্লাহ আর-রাযী ব্যতীত অন্য কেউ হাদীস বর্ণনা 
করেননি । আল্লাহই সর্বজ্ঞ । 


গযবে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কথা 
তাওরাত কিতাব নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন জাতিকে ব্যাপক আযাবে সম্পূর্ণরূপে 
ধ্বংস করা হয়েছে। কুরআনে এর প্রমাণ পাওয়া যায়। আল্লাহ্‌ বলেন ঃ 


ABA LT AILA ALLA AL A Ap EAA 


ld IAN SLA Le 2 bs Lich Lag Cl 5 
(আমি পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ ‘করার পর মূসাকে কিতাব দিয়েছিলাম । 
(সূরা কাসাস £ ৪৩)! যেমন ইব্ন জারীর, ইব্‌ন আবী হাতিম ও বাষ্যার (র) আবূ সাঈদ খুদরী 
(রা) থেকে বর্ণনা করেন ৪ তাওরাত নাযিল হওয়ার পর আল্লাহ পৃথিবীতে কোন আসমানী 
কিংবা যমীনী আযাব দ্বারা কোন জাতিকে সম্পূর্ণ নির্মূল করেননি। কেবল সেই একটি মাত্র 
ER NT REE NE 


NN AA 


TL LOE RL dL LLL 
ee a ‘মওকৃফ’ 
পর্যায়ের হাদীস ৷ সুতরাং এর দ্বারা বোঝা যায় যে, সমস্ত মানব গোষ্ঠীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে 
দেয়া হয়েছে। তারা সকলেই মূসা (আ)-এর যুগের পূর্বেকার লোক । সেই সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত 
সম্প্দায়গুলোর মধ্যে একটি হচ্ছে আসহাবুর রস্‌স । সূরা ফুরকানে আল্লাহ বলেন £ 


AJLAAOL 7 MA L tant nH. oD MAAN INANADY 
LSE (rs Ly 524 CI Ge LLLSG NSLS I SG 
Wn AL (nL e2r/ Rl 
EEE ES 


আমি আদ, ছামূদ, রাস্সবাসী এবং তাদের অন্তর্বীর্কালের বনু সম্প্রদায়কে এ কলছ। 
এদের প্রত্যেকের জন্যেই আমি দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস 
দিয়েছি । (সূরা ফুরকান £ ৩৮-৩৯) 


সুরা কবাফে আল্লাহ বলেন ঃ f 
i 72 A [9/0 2APLL 7 AD AL PAL ABIAL ADS 
2)3 IESG LG USS Soll GUA Lei mls iS 
G7» ৫ HA AINA 
পু 


SULA NEE LSS ASSES EY 
আদের/পা- সততার করছেনরের দর, রস্স ও ছামূদ সম্পৃদায়, আদ, 
ফিরআউন ও লূত সম্পুদায় এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্পৃদায়। ওরা সকলেই 


http://IslamiBoi.wordpress.com 


৫০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রসূলগণকে মিথ্যাবাদী বলেছে। ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। (সূরা 
' ক্বাফ ৪ ১২-১৪) 

এ আয়াত ও এর পূর্বের আয়াত থেকে বোঝা যায় যে, ETO TO 2 
হয়েছে। এ বক্তব্য দ্বারা ইব্‌ন জারীর (র)-এর মতামত প্রত্যাখ্যাত হয়ে যায়। কেননা, তীর 
মতে, উক্ত সম্পৃদায় হচ্ছে আসহাবুল উখদূদ বা অগ্নিকুণ্ডের অধিপতিরা-_ যাদের কথা সূরা 
বুরুজে বর্ণিত হয়েছে। ইব্‌ন জারীর (র)-এর মতামত প্রত্যাখ্যাত হওয়ার কারণ এই যে, ইব্ন 
ইসহাক (র)সহ এক দলের মতে, অগ্নিকুণ্ডের অধিপতিদের ঘটনা সংঘটিত হয়েছিল হযরত ঈসা 
মাসীহ্‌ (আ)-এর পরে । কিন্তু ইব্‌ন ইসহাকের এ মতও বিতর্কের উর্ধ্বে নয়৷ ইব্‌ন জারীর (রা) 
বৰ্ণনা করেন, ইব্‌ন আব্বাস (রা) বলেন, আসহাবুর রস্স হল ছামূদ জাতির জনপদসমূহের মধ্য ' 
হতে একটি জনপদের অধিবাসী । 

হাফিজ ইব্‌ন আসাকির (র) তার ইতিহাস গ্রন্থের শুরুতেই দামেশকের প্রতিষ্ঠা প্রসঙ্গে 
লিখেছেন যে, আসহাবুর রস্্‌স হাযূর নামক স্থানে বসবাস করত ৷ আল্লাহ তাদের মাঝে 
হান্যালা ইব্‌ন সাফওয়ান (আ)-কে নবীরূপে প্রেরণ করেন। কিন্তু তারা নবীকে মিথ্যাবাদী 
সাব্যস্ত করে হত্যা করে ফেলে । অতঃপর আদ ইব্‌ন আওস ইব্ন ইরাম ইবন সাম ইব্ন নূহ 
আপন পুত্রকে নিয়ে রস্‌স ছেড়ে চলে যান এবং ‘আহ্‌কাফে' গিয়ে অবস্থান করেন। আল্লাহ 
রস্স-এর অধিবাসীদের ধ্বংস করেন। তারা সমগ্র ইয়ামানে এবং অন্যান্য স্থানে বিক্ষিপ্ত হয়ে 
যায়। তাদেরই একজন জায়রূন ইব্‌ন সা'দ ইব্ন ‘আদ ইব্‌ন আওস ইব্ন ইরাম ইব্ন সাম ইব্ন 
নূহ্‌ দামিশকে চলে যান এবং দামেশক নগরী প্রতিষ্ঠা করেন এবং এর নাম রাখেন জায়রূন ৷ 
এটাই সুউচ্চ প্রাসাদ নির্মিত ইরাম নগরী । গোটা দামেশকে এই স্থানের চেয়ে অধিক পাথর 
নির্মিত প্রাসাদ আর কোথাও ছিল না । আল্লাহ হুদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন রাবাহ্‌ ইব্ন খালিদ 
ইব্ন হালুদ ইব্‌ন আদকে আদ জাতির কাছে অর্থাৎ আহ্‌কাফে বসবাসকারী আদের বংশধরদের 
কাছে প্রেরণ করেন কিন্তু তারা নবীকে মিথ্যাবাদী ঠাওরায় । ফলে আল্লাহ তাদেরকে বিনাশ 
করে দেন। এ বর্ণনা থেকে প্রমাণিত হয় যে, আসহাবুর রস্স সম্পৃদায়ের আগমন হয়েছিল আদ 
জাতির বহুযুগ পূর্বে । আল্লাহই সর্বজ্ঞ । 

ইব্‌ন আবী হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, রস্্‌স আযার বাইজানের 
একটি কূপের নাম । ছাওরী ইকরিমা সূত্রে বর্ণনা করেন যে, রস্‌স একটি কূপ__ যার মধ্যে তারা 
তাদের নবীকে দাফন করেছিল । ইব্‌ন জুরায়জ ইকরিমার উক্তি বর্ণনা করেছেন যে, আসহাবুর 
রস্স ফাল্‌জ নামক স্থানে বসবাস করত । তাদেরকে আসহাবে ইয়াসীনও বলা হয । কাতাদা 
(র) বলেন, ফাল্‌জ ইয়ামামার একটি জনপদের নাম । আমি বলতে চাই যে, ইকরিমার মত 
অনুযায়ী আসহাবুর রস্স যদি আসহাবু ইয়াসীন হয়, তবে তারা ব্যাপক আযাবে ধ্বংস হয়েছে। 

আল্লাহ তাদের ঘটনা প্রসঙ্গে বলেন ৪ 


ER CTA AS 


MEE 2 pA 130 545s 2 EE TTY 
এটা ছিল কেবলমাত্র একটি মহা নাদ, a ২৯) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৫ 


এদের ঘটনা রস্স-এর ঘটনার পরে আলোচনা করা হবে। পক্ষান্তরে এরা যদি আসহাবে 
ইয়াসীন না হয়ে অন্য কোন সম্পৃদায় হয়ে থাকে, যা স্পষ্টতই বোঝা যায়, তবে তারাও সমূলে 
ধ্বংস হয়েছে। সে যাই হোক না কেন, তা ইব্ন জারীরের মতের বিরোধী আবূ বকর মুহাম্মদ 
ইব্ন হাসান আন নরকাশ উল্লেখ করেছেন যে, আসহাবুর রস্সদের একটি কূপ ছিল। তারা সে 
কুয়ায় পানি পান করত ও যমীনে সিঞ্চন করত । তাদের একজন ন্যায়পরায়ণ উত্তম চরিত্রের 
অধিকারী বাদশাহ ছিলেন। বাদশাহ মারা গেলে তারা দারুণ মর্মাহত হয়। কিছুদিন যাওয়ার 
পর শয়তান 'এঁ বাদশাহর রূপ ধারণ করে তাদের কাছে আসে এবং বলে আমি মরিনি, বরং 
কিছুদিনের জন্যে গায়েব হয়ে ছিলাম তোমরা কি কর তা দেখার জন্যে । এতে তারা অত্যধিক 
খুশী হল । সে বলল, তোমরা তোমাদের ও আমার মাঝে একটি পর্দা টাঙ্গিয়ে দাও । সেই সাথে 
এ সংবাদও দিল যে, সে কখনো মরবে না। অনেকেই তার এ কথা মনেপ্রাণে বিশ্বাস করল । 
এভাবে তারা ফিৎনায় পতিত হয়। তারা তার ইবাদত-উপাসনা করতে শুরু করে। আল্লাহ 
এদের মধ্যে এক নবী প্রেরণ করেন। নবী তাদেরকে জানান যে, এ হল শয়তান-_ পর্দার 
আড়ালে থেকে সে মানুষের সাথে কথা বলে । তিনি সবাইকে তার ইবাদত করতে নিষেধ করেন 
এবং এক ও লা-শারীক আল্লাহর ইবাদত করার আদেশ দেন। 

সুহায়লী (র) বলেন, এ নবীর কাছে ঘুমের মধ্যে আল্লাহ ওহী প্রেরণ করতেন । তার নাম 
ছিল হানজালা ইব্‌ন সাফওয়ান (আ) ৷ সম্প্রদায়ের লোকজন তার উপর আক্রমণ করে হত্যা 
করে এবং তার লাশ কূপের মধ্যে ফেলে দেয়। ফলে কুয়ার পানি শুকিয়ে যায়। এলাকাবাসী 
সুখে-স্বাচ্ছন্দে থাকা সত্বেও এ ঘটনার পর তারা পানির অভাবে পিপাসায় কাতর হয়। তাদের 
গাছপালা শুকিয়ে যায়, ফল-ফলাদি উৎপাদন বন্ধ হয়ে যায়। বাড়িঘর বিনষ্ট হয়। এভাবে তারা 
‘সুখের পরে দুরবস্থায় পতিত হয, সামাজিক এক্য ও সংহতি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অবশেষে 
তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এখন তাদের বাড়িঘরে জিন-ভূত ও বন্য পশু বসবাস 
করে। সেখান থেরে-এখন ধ্বনিত হয় জিনের শৌ শোৌ শব্দ, বাঘের গর্জন ও হায়েনার 
আওয়াজ । ' 

ইব্‌ন জারীর (র) মুহাম্মদ ইবন কা‘ব আল কুরাজী (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ (সা) 
বলেছেন, কিয়ামতে প্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হবে একজন কৃষ্ণকায় লোক । 
এই কৃষ্ণকায় লোকটি সংশ্লিষ্ট ঘটনা নিম্নরূপ ৪ আল্লাহ্‌ তা'আলা কোন এক জনপদে একজন 
নবী প্রেরণ করেন। জনপদের কোন লোকই নবীর উপর ঈমান আনল না । কেবল এ কৃষ্ণকায় 
লোকটি একাই ঈমান আনল । এলাকাবাসী নবীর উপর অত্যাচার চালায় । তারা একটি কুয়া 
খনন করে নবীকে তার মধ্যে ফেলে দেয় এবং বিরাট এক পাথর দ্বারা কুয়াটির মুখ বন্ধ করে 
দেয় এবং এ অবস্থায় কৃষ্ণকায় লোকটি জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করত । বিক্রিলব্ধ টাকা 
দ্বারা খাদ্য ও পানীয় ক্রয় করে এ কুয়ায় গিয়ে পাথর সরিয়ে নিয়ে নবীর কাছে খাদ্য পানীয় 
নামিয়ে দিতেন এবং তারপরে পাথর দ্বারা মুখ বন্ধ করে রাখতেন । পাথরটি উঠাতে ও নামাতে 
আল্লাহ তাকে সাহায্য করতেন । আল্লাহর যতদিন মঞ্জুর ছিল ততদিন এ অবস্থা অব্যাহত থাকে । 
অতঃপর একদিন সে নিয়মানুযায়ী কাষ্ঠ সংগ্রহ করল এবং একত্র করে রশি দ্বারা বাধল । যখন 
তা উঠিয়ে আনার সংকল্প করল হঠাৎ সে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল ৷ সুতরাং অবসাদগ্রস্ত দেহে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৪ 


http://IslamiBoi.wordpress.com 


৫০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সে ঘুমিয়ে গেল । এদিকে আল্লাহ সাত বছর যাবত তার শ্রবণ শক্তি বন্ধ করে দেন। ফলে সে 
এক ঘুমে সাত বছর কাটিয়ে দেয়। সাত বছর পর ঘুম ভাঙলে আড়মোড়া দিয়ে পাশ ফিরে 
শোয় । আল্লাহ আবারও সাত বছরের জন্যে তার শ্রবণ শক্তি বন্ধ রাখেন । 


সাত বছর পর আবার তার ঘুম ভাঙে। এবার সে কাষ্ঠটের বোঝা বহন করে নিয়ে আসে । 
সে মনে মনে ভাবল, আমি হয়ত দিনের কিছু সময় ঘুমিয়েছি। বস্তিতে এসে সে পূর্বের ন্যায় 
কাষ্ঠ বিক্রি করে খাদ্য পানীয় ক্রয় করে। সে উক্ত খাদ্য-পানীয় নিয়ে সেই কুয়ার কাছে গেল৷ 
কিন্তু তথায় সে কোন কুয়া দেখতে পেল না । ঘটনা ছিল এই যে, নবীকে কুয়ায় নিক্ষেপ করার 
কিছুকাল পর এলাকাবাসী তাদের এ কর্মের পরিণতি চিন্তা করে এবং তার কিছু আভাস-ইঙ্গিত 
পেয়ে নবীকে তারা কুয়া থেকে বের করে আনে তার প্রতি ঈমান আনে ও তাকে 
সত্যবাদীরূপে গ্রহণ করে। নবী তাদের কাছে এ কৃষ্ণকায় লোকটির খবর জিজ্ঞেস করেন। 
তারা কৃষ্ণকায় লোকটির কোন সংবাদ জানে না বলে জানায় । আল্লাহর এঁ নবী এরপর ইন্তিকাল 
করেন নবীর ইস্তিকালের পর আল্লাহ্‌ উক্ত কৃষ্ণকায় লোকটিকে ঘুম থেকে জাগ্রত করেন। 
রাসূলুল্লাহ (সা) বলেন, এ কৃষ্ণকায় লোকটিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে । এ হাদীস 
মুরসাল পর্যায়ের । এতে কিছু সন্দেহের অবকাশ আছে । ঘটনার বিস্তারিত বর্ণনা সম্ভবত মুহাম্মদ 
ইব্ন কাব আল কুরাজি (র)-এর উক্তি । 

ইব্‌ন জারীর (র) এ ঘটনা উল্লেখ করার পর নিজেই এর প্রতিবাদ করেছেন । তিনি 
বলেছেন, এই ঘটনা সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে কুরআনে বর্ণিত আসহাবুর রস্স বলা ঠিক নয় । 
কেননা কুরআনে বলা হয়েছে-__- আসহাবুর রস্সকে আল্লাহ ধ্বংস করেছেন। পক্ষান্তরে এই 
জনগোষ্ঠী পরবর্তীতে নবীর উপর ঈমান আনে ৷ কিন্তু ইব্‌ন জারীরের উক্ত দলীলের এই উত্তর 
দেয়া যায় যে, হয়ত তাদের পিতৃ-পুরুষদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন । পরে তাদের সন্তানরা 
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নবীর প্রতি ঈমান আনয়ন করে। ইব্ন জারীর (র) অতঃপর এই 
মত পোষণ করেন যে, আসহাবুল উখদূদ (অগ্নিকুণ্ডের অধিপতিরা)-ই আপ্সহাবুর রস্স ৷ কিন্তু 
তার এ মত অত্যন্ত দুর্বল । দুর্বল হওয়ার কারণ আসহাবুল উখদূদের আলোচনায় উল্লেখ করা 
হয়েছে । অর্থাৎ আসহাবুল উখদূদ সম্পর্কে বলা হয়েছে যে, তারা তওবা না করলে আখিরাতে. 
কঠোর শাস্তি ভোগ করবে, তাদের ধ্বংস হওয়ার কথা বলা হয়নি । পক্ষান্তরে, আসহাবুর 
রস্স-এর ধ্বংস হওয়ার কথা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 

[নতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করুণ] 


আল্লাহর বাণী ৪ 
LADS 


a কি 


ALR Z nd KE nd A. 

/ rls 73 ndhdt NE Al 
BR ES ELH PE ALE 
GARY Ul AERA TT FAS Ls 
Ines OES is 


5s LE 
¢ 

| 
Lal 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৫০৭ 


Lal LAB AZ nS MIAAAL AF 


REET EAE SEC CAC ERG NN 
Ae 4 deb EAN UR ae 


A pte EN es ES PAE 6082 


cf x2 _ 


A 
/ 

hat 2% ar { LG, /A 
fe l LLL TEE fh TRAN 

EEA | AZ? AL 
LAA A? A 2 ATE Lnadlds EAA LLL A RC / A 
ul [oss 5 218 SILL dy IL Eh US UG 

4 vw EL ? 

AST La Lndial) LAMAR MLCALECAM EY Lud 2 IAL ASL 
NE CE BU FE EMEA 
/ LLG 2A LAs (nt A i 1 
2 0 AE Jat 023 053 HLA EY EA é 13 oe Ge 
লা ই লু ই 
(ALAL ld La lbs IL AAS nt, AY PE 
Ul, . 2 LS LS A Us. 
Ad / 1) AY 


টি f (A PAY EAA pd 
Lan Sr SI ECU LNs AL 2 et 
2 [A VAAL HALAL 
ILE 2b 6152 


তাদের কাছে উপস্থিত কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত; তাদের কাছে তো এসেছিল 
রসূলগণ । যখন তাদের নিকট পাঠালাম দু'জন রসূল, কিন্তু তারা ওদেরকে মিথ্যাবাদী বলল; 
তখন আমি ওদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা এবং ওরা বলেছিল, ‘আমরা 
তো তোমাদের কাছে প্রেরিত হয়েছি ।' তারা বলল, ‘তোমরা তো আমাদেরই মত মানুষ, 
দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি । তোমরা কেবল মিথ্যাই বলছ ৷’ 
আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত 
কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা 
করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর মর্মভ্তুদ শাস্তি অবশ্যই আপতিত হবে ।' ওরা'- 
বলল, তোমাদের অমঙ্গল তোমদেরই সাথে; এটা কি এ জন্যে যে, আমরা তোমাদেরকে 
উপদেশ দিচ্ছি? বস্তুত তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায় ।' নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি 
ছুটে আসল, সে বলল, ‘হে আমার সম্পদায়! রসূলগণের অনুসরণ কর । অনুসরণ কর তাদের 
যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত । 

আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা 
প্রত্যাবর্তিত হবে আমি তার ‘ইবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ্‌ গ্রহণ করব 
? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে.চাইলে ওদের সুপারিশ আমার কোন কাজে আসবে 
না এবং ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এরূপ করলে আমি অবশ্যই-স্পষ্ট বিভ্রান্তিতে 
পড়ব ৷’ ‘আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা 
শোন ৷’ তাকে বলা হল, ‘জান্নাতে প্রবেশ কর।' সে বলে উঠল, ‘হায়! আমার সম্পৃদায় যদি 
জানতে পারত-_ ‘কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত 


http://IslamiBoi.wordpress.com 


৫০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেছেন।' আমি তার মৃত্যুর পর তার সম্পৃদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ 
করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না । এটা ছিল কেবলমাত্র মহানাদ । ফলে ওরা নিখর 
নিস্তন্ধ হয়ে গেল । (সূরা ইয়াসীন £ ১৩-২৯) 

পূর্বকালের ও পরবর্তীকালের বহুসংখ্যক আলিমের মতে, উক্ত জনপদটি ছিল এন্টিয়ক ৷ 
ইব্‌ন ইসহাক (র) একথা ইব্‌ন আব্বাস (রা) কাব আল আহ্‌বার এবং ওহাব ইব্‌ন মুনাব্বিহ 
(র) থেকে বর্ণনা করেছেন। অনুরূপভাবে বুরায়দা ইব্‌ন হাসীব, ইকরিমা, কাতাদা, যুহরী (র) 
প্রমুখ থেকেও এই মতটি বর্ণিত হয়েছে। ইব্‌ন ইসহাক হযরত ইব্‌ন আব্বাস (রা), কা'ব ও 
ওহাব থেকে বর্ণনা করেছেন যে, এ জনপদের এক বাদশাহ ছিল, নাম ইনতীখাস ইব্ন 
ইন্তীহাস । সে ছিল মূর্তিপূজারী। আল্লাহ তার প্রতি সাদিক, সাদৃক ও শালূম নামক তিনজন 
রাসূল প্রেরণ করেন। কিন্তু বাদশাহ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে 
যে, উল্লেখিত তিনজনই আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। কিন্তু কাতাদা (র)-এর মতে, তারা 
তিনজন ছিলেন ঈসা মাসীহ্‌ (আ)-এর প্রেরিত দূত ইব্‌ন জারীর (র)ও একথা শুআয়ব আল 
জুব্বায়ী থেকে বর্ণনা করেছেন যে, উক্ত প্রেরিত তিনজনের প্রথম দু'জনের নাম শামউন ও 
ইউহান্না এবং তৃতীয়জনের নাম বূলাস, আর উক্ত জনপদটি ছিল ইনতাকিয়া বা এন্টিয়ক । 
"এ মতটি অত্যধিক দুৰ্বল । কেননা ঈসা মাসীহ যখন ইনতাকিয়ার অধিবাসীদের কাছে 
তিনজন হাওয়ারী প্রেরণ করেন, তখন এ শহরের বাসিন্দারাই সে সময় সর্বপ্রথম মাসীহ্‌র প্রতি 
ঈমান আনে । এ কারণে ইনতাকিয়া শহরটি সেই চারটি শহরের অন্যতম, যে চারটি শহরে 
নাসারাদের গীর্জা প্রতিষ্ঠিত ছিল। শহরগুলো এই ইনতাকিয়া, কুদস, আলেকজান্দরিয়া ও রমিয়া 
বা পরবর্তকালের কনস্টান্টিনিপল । এ চার শহরের কোনটিই ধ্বংসপ্রাপ্ত হয়নি । কিন্তু কুরআনে 
বৰ্ণিত উক্ত জনপদের অধিবাসীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল । যেমন তাদের কাহিনীর শেষভাগে আছে, 
জনপদবাসী যখন রাসূলগণের সমর্থনকারী লোকটিকে হত্যা করল, তখন আল্লাহ্‌ তাদেরকে 
ধ্বংস করে দিলেন LILLE LA LL Lal) 26 5] (সে ছিল একটি 
মহানাদ যার আঘাতে তারা নিথর নিস্তন্ধ হয়ে যায়।) কিন্তু যদি এরূপ ধারণা করা হয় যে, 
কুরআনে বর্ণিত রাসূলকে প্রাচীন কালের কোন এক সময়ে ইনতাকিয়ায় পাঠানো হয়েছিল, 
অধিবাসীরা তাদেরকে অস্বীকার করলে আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দেয়। পরবর্তীকালে 
জনপদটি পুনরায় আবাদ হয় এবং মাসীহ্র আমলে প্রেরিত দূতগণের প্রতি তারা ঈমান আনে। 
তবে এ ব্যাখ্যা অনুযায়ী উপরোক্ত জটিলতা থাকে না । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


কুরআনে বর্ণিত উক্ত ঘটনাকে মাসীহ্‌র প্রেরিত হাওয়ারীদের ঘটনা বলে অভিহিত করার 
মতটি একান্তই দুর্বল__ এর কারণ উপরে বলা হয়েছে। তা ছাড়া এ ঘটনা সম্পর্কে কুরআনের 
বক্তব্যের দিকে লক্ষ্য করলে স্পষ্টত বোঝা যায় যে, তারা ছিলেন আল্লাহ্র প্রেরিত রাসূল । 


HLL AJ A 


আল্লাহ্‌ বলেন ৪ 5:5 041 =921 (তুমি তাদের কাছে দৃষ্টান্ত বর্ণনা কর) অর্থাৎ হে 
মুহাম্মদ! তোমার সম্পুদায়ের কাছে বল, হে মুহাম্মদ Lali (4 (সেই জনপদের 
অধিবাসীদের কথা) অর্থাৎ নগরবাসীদের কথা । 


INGOLIL LP OMSCLSL AA IAA LACS ADA 
GL: SA Lon 13046 ASL CLL 3 SLL hs MEAS 
=], (যখন সেখানে রাসূর্লগণ আগমন করেছিল। আমি তাদের কাছে দু'জন রাসূল প্রেরণ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৯ 


করেছিলাম কিন্তু ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল, তখন আমি তাদেরকে শক্তিশালী 
করলাম তৃতীয় একজনের দ্বারা ৷) 


অৰ্থাৎ তৃতীয় একজনের দ্বারা পূর্বের দু'জনকে রিসালাতের ব্যাপারে সাহায্য করেছিলাম 
LL UE 1১1.4% (তারা সবাই বলল, আমরা তোমাদের কাছে প্রেরিত 
হয়েছি ।) জনগণ রাসূলদের প্রত্যাখ্যান করল এই বলে যে, তোমরাও তো আমাদেরই মত 
সাধারণ মানুষ । পূর্ববর্তী কাফির জাতিসমূহও তাদের কাছে প্রেরিত নবীদেরকে এই একইভাবে 
উত্তর দিত মানুষ আবার নবী হতে পারে, এটা ছিল তাদের কাছে এক অসম্ভব ব্যাপার ৷ 
রাসূলগণ তাদেরকে বলেন £ আল্লাহ্‌ জানেন যে, আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল । যদি 
জনা 50171 ক হকি তবে তিনি আমাদেরকে কঠিন শাস্তি দেবেন। 9) 4/১ 
447% $/4)%% (স্পষ্টভাবে আল্লাহ্র কথা তোমাদের কাছে পৌছিয়ে দেয়াই আমাদের 
0 


জব গজা হলছি তা তেখন লগিয়া যাহ গলার 
দায়িত্ব । তারপর আল্লাহ্‌ যাকে ইচ্ছা সুপথ দেখাবেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন । ba) fg 


0,500.6 (তারা বলল, আমরা তোমাদের অশুভ মূনে করি) অর্থাৎ তোমর্য যে পয়গাম 
নিয়ে এসেছ তা আমরা অকল্যাণকর মনে করি। COC PATTY 


তোমরা বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাদের উপর পাথর বর্ষণ করব ।) 


অর্থাৎ কথার দ্বারা আঘাত করবো, কিংবা কার্যত হত্যাই করবো। তবে পরের আয়াতটি 
প্রথম অর্থেরই সমর্থন করে। 24 24 + (৫৮ ££ 44{ 9 (এবং আমাদের পক্ষ থেকে 
তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাত্তি স্পর্শ করবে) এ কথা দ্বারা তারা রাসুলগণকে হত্যার ও লাঙ্ছিত 
করার হুমকি দেয়। 8448? 11 (রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ 
তোমাদেরই সাথে) অর্থাৎ তোমাদের উপরই তা প্রত্যাবর্তিত হবে। £4 $9 %,/- (এটা কি 
এই কারণে যে, তোমাদেরকে সৎ উপদেশ দেওয়া হচ্ছে?) অৰ্থ ততেক আমা 
সত্য পথের উপদেশ ও সে দিকে আহ্বান জানাবার কারণেই কি তোমরা আমাদেরকে 
হত্যার ও লাঞ্ছিত করার ভয় দেখাচ্ছ? “ ০/১০১৭ £36044 0 (বরং তোমরাই এক 
সীমালংঘনকারী NEE Fa ETS EG NE OS 08 
করছো। tl Iss 244 /৮। /৭%। ৪০ £491 (অতঃপর নগরীর প্রান্ত থেকে এক 
ব্যক্তি ছুটে আসলো ৷) 

HEU ON REN 


ALL UAL ALO KCL AS kd 7 AG 70 
EET ANS CES NA GE FALLIN ISLS LIS 
Fe 
‘৬৩ 
(সে বলল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা রাসূলগণের অনুকরণ কর! অনুসরণ কর তাদের 
যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত’ ।) অর্থাৎ তারা তো 
তোমাদেরকে কেবল প্রকৃত সত্য গ্রহণের আহ্বান করেন। এর কোন বিনিময় ও পারিশ্রমিক 


কামনা করেন না। অতঃপর তিনি তাদেরকে এক ও অদ্বিতীয় আল্লাহকে মেনে নেয়ার জন্যে 


http://IslamiBoi.wordpress.com 


৫১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আহ্বান করেন এবং এক আল্লাহ ব্যতীত অন্য সকলের ইবাদত উপাসনা ত্যাগ করার আবেদন 
ENE OTT তক রব কর 


i fe SLES "| এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট ভ্রান্তিতে পড়বো । 
অর্থীৎ যদি আমি এক আল্লাহর হিত পরিত্যাগ করি এবং তীর সাথে অন্যের ইবাদতও 


করি। অতঃপর এ ব্যক্তি রাসূলগণকে সম্বোধন করে বললেন ঃ "ৰ Sel SL 
4১24১৯ (আমি তোমাদের রবের উপর ঈমান আনলাম, অতএব তোমরা আমার কথা 
শোন!) কেউ এর অর্থ করেছেন এভাবে যে, আমার কথা মনোযোগ সহকারে শোন এবং আমার 
ঈমান আনার ব্যাপারে তোমরা তোমাদের রবের নিকট সাক্ষী দিও । কিন্তু অন্যরা এর অর্থ 
করেছেন এভাবে যে, হে আমার সম্পৃদায়ের লোকেরা! তোমরা শুনে রাখ, আমি আল্লাহর 
রাসূলগণের প্রতি প্রকাশ্য ঈমান ঘোষণা করছি । এ কথা বলার পরে সম্পৃদায়ের লোকেরা তাকে 
হত্যা করে। কারও কারও মতে, পাথর নিক্ষেপে; কারও কারও মতে, টুকরো-টুকরো করে 
আবার কারও কারও মতে, একযোগে সকলে তার উপর হামলা করে হত্যা করে। ইব্‌ন ইসহাক 
(র) ইব্‌ন মাসউদ-এর বরাতে লিখেছেন যে, তারা তাকে পায়ে পিষে তাঁর নাড়িভূঁড়ি বের করে 
ফেলে ছাওরী (র) আবূ মিজলাম (র) সূত্রে বর্ণনা করেন, এঁ ব্যক্তির নাম হাবীব ইব্ন মুরী । 
তারপর কেউ বলেছেন, তিনি ছিলেন ছুঁতার । কেউ বলেছেন, রশি প্রস্তুতকারী; কারও কারও 
মতে, তিনি ছিলেন জুতা প্রস্তুতকারী; কারও কারও মতে তিনি ছিলেন ধোপা ৷ কথিত আছে যে, 
তিনি তথাকার একটি গুহায় ইবাদতে রত থাকতেন। আল্লাহই সর্বজ্ঞ । 

ইব্‌ন আব্বাস (রা) বলেছেন, হাবীবুন নাজ্জার কুষ্ঠ রোগে আক্রান্ত হন । তিনি অত্যন্ত 
দানশীল ছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা তাঁকে হত্যা করে। এই জন্যে আল্লাহ বলেছেনঃ 
aL 1 (তুমি জান্নাতে প্রবেশ কর) অর্থাৎ সম্প্রদায়ের লোকেরা যখন তাকে হত্যা করল, 
তখন আহ ওকে জানাতে শেশ বান ৷ জানাতে ্যামলিমা ও আনন্দ সমর দেখে ভিদি 
বলে উঠলেন ? ETE OO ASAE UG sl RE et 
Ln tA 

i 20<4]। (হায়, আমার সম্পৃদায় যর্দি জানত যে, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন 
এবং পশ্বানিতদের অন্তর্ভুক্ত করেছেন।) অর্থাৎ আমি যার প্রতি ঈমান এনেছিলাম, তারা যদি 
তার প্রতি ঈমান আনত! ফলে তারা সে পুরস্কার লাভ করত, যে পুরস্কার আমি লাভ করেছি । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, এ ব্যক্তি তার জীবিতকালে তার সম্পৃদায়ের লোকদেরকে এই 
বলে নসীহত করেন যে, Cn: 3% (হে আমার সম্পৃদায়! তোমরা 
াসূলগলর অনুসরণ কর |) বরং মৃত্যুর পর এহ ৰলে (রীহত করেন? 

LALLA bea LLL OL LATA pn AL a 
Me ) bd FD 3a ure ES 

ত্য, আনার সমুদায় যদি জানতে পারত মে; কী করণে ডানার ল্রতিপিক আমাক 
ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন’ ইব্‌ন আবী হাতিম (র) এটা বর্ণনা করেছেন। 
অনুরূপভাবে কাতাদা (র) বলেছেন, মুমিন যদি কারও সাথে সাক্ষাৎ করে, তবে অবশ্যই যেন 
তাকে নসীহত করে। আর আল্লাহর কোন অনুগ্রহ যদি সে দেখতে পায় তবে যেন সে তা 
গোপন না রাখে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১১ 


‘হায়, আমার সম্প্রদায় যদি জানত যে, আল্লাহ আমাকে কী কারণে ক্ষমা করে দিয়েছেন ও 
সন্মানিত করেছেন’ আল্লাহর যে অনুগ্রহ ও করুণা সে প্রত্যক্ষ করেছে ও যে নিয়ামত সে ভোগ 
করছে তার উপর সে আক্ষেপ করে বলছে যে, আল্লাহ যদি আমার সম্প্রদায়কে এ অবস্থাটা 
জানিয়ে দিতেন তাহলে কতই না উত্তম হত! কাতাদা (র) বলেছেন, আল্লাহ তার এ আক্ষেপ 
পূরণ করেননি । তাকে হত্যা ক্রার পর আল্লাহ তার সম্প্রদায়কে যে শান্তি দেন তা হল এই ঃ 

LAP LAP LLU OUI 

IDE LNB Ee Si ৬/ (সে ছিল একটি মহানাদ । অতঃপর 
তারা নির্থর নিস্তব্ধ হয়ে যায় ৷) 

আল্লাহ বলেন ৪ 


A AD CL // AA FG LAIMA 
USS ES at sla oe LL bs od ba S34 SL CHL 


‘আমি তার মৃত্যুর পর তার সম্পদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোন বাহিনী প্রেরণ করিনি 
এবং প্রেরণের প্রয়োজনও ছিল না৷’ অর্থাৎ তাদেরকে শাস্তি দানের জন্যে আকাশ থেকে কোন 
বাহিনী তাদের বিরুদ্ধে পাঠাবার প্রয়োজন আমার নেই৷ ইব্‌ন ইসহাক (র) এরূপ অর্থ ইব্ন 
মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন। মুজাহিদ ও কাতাদা (র) বলেছেন, তাদের বিরুদ্ধে কোন 
সৈন্য পাঠান নাই, এর অর্থ অন্য কোন রাসূল পাঠান নাই । ইব্‌ন জারির (র) বলেন, প্রথম অর্থই 
উত্তম ও অধিক শক্তিশালী । এ কারণেই বলা হয়েছে lS ১ 65 7, অৰ্থাৎ তারা যখন 
আমার রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং আমার ওলী ও বন্ধুকে (অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে) 
হত্যা করেছে, তখন তাদের শাস্তি দানের জন্যে কোন বাহিনী পাঠাবার কোন প্রয়োজন আমার 
Le A APOC SEEN LL ATES । (তা ছিল শুধু একটি মহানাদ 
যার ফলে তারা ধ্বংস হয়ে নিথর নিস্তন্ধ হয়ে গেল৷) 


মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ তাদের বিরুদ্ধে জিবরাঈল (আ)-কে পাঠান। জিবরাঈল 
(আ) তাদের নগর তোরণের চৌকাঠ দুটি ধরে একটি মাত্র চিৎকার ধ্বনি দেন। ফলে নগরবাসী 
স্তন্ধ হয়ে যায়৷ অর্থাৎ তাদের কথাবার্তার আওয়াজ ও চলাফেরার গতি বন্ধ হয়ে নীরব নিস্তব্ধ 
হয়ে যায়, পলক. মারার মত একটি চক্ষুও অবশিষ্ট ছিল না। 

উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে, আলোচ্য জনপদ ইনতাকিয়া নয়। 
কেননা এরা আল্লাহর রাসূলগণকে অস্বীকার করার ফলে ধ্বংস হয়ে যায়। আর ইনতাকিয়ার 
অধিবাসীরা মাসীহ্র প্রেরিত হাওয়ারী দূতদের প্রতি ঈমান ও আনুগত্য প্রদর্শন করে। এ 
কারণেই বলা হয়েছে যে, ইনতাকিয়া-ই প্রথম নগরী যেখানকার অধিবাসীরা ঈসা মাসীহ 
(আ)-এর উপর ঈমান এনেছিল । তবে এ ক্ষেত্রে তাবারানী (র) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে একটি 
হাদীস বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ (সা) বলেছেন £ তিন লোক অগ্রগামী অর্থাৎ সকলের আগে 
ঈমান এনেছে। তন্মধ্যে মূসা (আ)-এর প্রতি সর্বাগ্নে ঈমান আনেন ইউশা ইব্‌ন নূন; ঈসা 
(আ)-এর উপর সর্বপ্রথম ঈমান আনেন সাহিবে ইয়াসীন অর্থাৎ সূরা ইয়াসীনে বর্ণিত লোকটি 
এবং মুহাম্মদ (সা)-এর প্রতি সর্বাগ্রে ঈমান আনেন আলী ইব্‌ন আবী তালিব । এ হাদীস দুটি 
প্রামাণ্য নয়। কারণ এ হাদীসের অন্যতম বর্ণনাকারী হুসায়ন মুহাদ্দিসদের নিকট পরিত্যক্ত ৷ 
তাছাড়া সে একজন চরমপন্থী শী‘আ। সে একাই এ হাদীস বর্ণনা করেছে, অন্য কেউ বর্ণনা 
করেননি ৷ এটা তার একান্তই দুর্বল হওয়ার প্রমাণ । আল্লাহই সর্বজ্ঞ ৷ 


http://IslamiBoi.wordpress.com 


ইউনুস (আ)-এর বর্ণনা 


সুরা ইউনুসে আল্লাহ বলেন 


AZUL Dl IAAP ILO Lb la LLL ALG ol ALLL all 


ede O92 4 3] 5) AAA HCAS EES 
re - Lh EA] Fe GN LSE LL CLES 
7 
অৰ্থাৎ তবে ইউনুসের সাধনায় বাতীত কেনি জনদদরাী কে এন হর না যারা মানি 
আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? তারা যখন বিশ্বাস করল, তখন আমি 
তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি হতে মুক্ত করলাম এবং কিছুকালের জন্যে 
জীবনোপভোগ করতে দিলাম ৷ (সূরা ইউনুস £ ৯৮) 


2&0 LLL ntl AL al A/G UAL 27/0 


A 
See Ped eS fale 9743 50 SE Cpl sd ood ds 


/ 
Lt Masi AAA! 


OEE bd rset 1804 5 

CER HEE Wks 

অর্থাৎ-_-এবং স্মরণ কর যুন-নূন-এর কথা, PEE EEO ETM 

মনে করেছিল আমি তার জন্যে শাস্তি নির্ধারণ করব না । অতঃপর সে অন্ধকার থেকে আহ্বান 

করেছিল, তুমি ব্যতীত কোন ইলাহ্‌ নেই; তুমি পবিত্র, মহান, আমি তো সীমালংঘনকারী ৷ তখন 

আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে এবং এভাবেই 
আমি মু‘মিনদেরকে উদ্ধার করে থাকি । (সূরা আম্বিয়া £ ৮৭-৮৮) 

সূরা সাফ্‌ফাতে আল্লাহ বলেন ঃ 


AE, g3L2 td dlr oy SH yt EA ECA 
Ss SEEN Lay 2 SLE ULM Salts 5 
BY SMELL CLL p30 a lt Ds Ll St) 
Ss EOS EO fs 
অর্থৎ-_ইউনুসও ছিল রাসূলগণের একজন। স্মরণ কর, যখন সে পলায়ন করে বোঝাই 
নৌযানে পৌছল। অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল । পরে এক 


বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল । সে যদি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৩ 


আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত 
থাকতে হত এটার উদরে। অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে 
এবং সে ছিল রুগ্ন । পরে আমি তার উপর এক লাউ গাছ উদ্‌গত করলাম । (সাফ্‌ফাত 
১৩৯-১৪৬) 

CA a 


onl oe Afi {ada G/lAyG al, 


cr A] sails SESS i ALLS 

EEE) EG ME EC HOR 0 MERE. OS 
ফলে তারা ঈমান এনেছিল। আর আমি তাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করতে 
দিলাম । (সূরা সাফ্‌ফাত ৪ ১৪৭-১৪৮) 


সূরায়ে কলমে আল্লাহ্‌ তা'আলা বলেন £৪ 
AACA 7 4 L NPL 
yY 51. LES Bl Los SLE S93 UW 
/ FA 2//nl Lush rl A 77 
Se es SIG. EEL SA ES ot 


অর্থাৎ-অতএব, তুমি ধৈর্যধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য 
সহচরের ন্যায় অধৈর্য হয়ো না, সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। তার 
প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌছলে সে লাঞ্চিত হয়ে নিক্ষিপ্ত হত উন্যক্ত প্রান্তরে ৷ 
পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত 
করলেন (সুরা কলম £ ৪৮-৫০) 

উল্লেখিত আয়াতসমূহের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেন, আল্লাহ তা'আলা তৎকালীন 
মাওসিল প্রদেশের নিনোভা নামক জায়গার অধিবাসীদের নিকট ইউনুস (আ)-কে প্রেরণ 
করেন। তিনি তাদেরকে মহান আল্লাহ তা'আলার দিকে আহ্বান করেন। তারা তাকে মিথ্যা 
প্রতিপন্ন করে এবং তারা তাদের কুফরী ও অবাধ্যতায় নিমগন থাকে। অতঃপর যখন নবীর 
বিরুদ্ধে তাদের অবাধ্যতা ও নাফরমানী দীর্ঘায়িত হয় তখন তিনি তাদের মধ্য হতে বের হয়ে 
পড়েন এবং তিন দিন পর তাদের প্রতি আযাব নাযিল হবে বলে সতর্ক করে দেন। 

আবদুল্লাহ ইবন মাসউদ (রা), মুজাহিদ, সাঈদ ইবন জুবাইর, কাতাদা (র) প্রমুখ মনীষী 
বলেন, ইউনুস (আ) যখন তার উন্মতদের মধ্য হতে চলে গেলেন এবং তার সম্পৃদায় আল্লাহ 
তা'আলার আযাব তাদের উপর অত্যাসন্ন বলে নিশ্চিত হল, আল্লাহ তা'আলা তাদের অন্তরে 
তাওবার অনুভূতি সৃষ্টি করেন এবং তারা তাদের নবীর প্রতি কৃত অপকর্মের জন্যে লজ্জিত হয়ে 
পড়ে । তারপর তারা দৈন্যের প্রতীক মোটা কাপড় পরে নিল এবং প্রত্যেকটি পশু শাবককে 
তাদের মা থেকে পৃথক করে দিল । অন্যদিকে নিজেরা আল্লাহ তা'আলার দরবারে কাতর হয়ে 
প্রার্থনা করতে লাগল । করুণস্বরে তারা ফরিয়াদ করতে লাগল । অনুনয় বিনয় করতে লাগল। 
নিজেদেরকে প্রতিপালকের প্রতি সমর্পণ করে দিল । ছেলে-মেয়ে শ্রী-পুরুষ সকলেই আল্লাহ 
তা'আলার দরবারে কান্নাকাটি করতে লাগল । প্রতিটি জীব-জন্তু জানোয়ার কাতরাতে লাগল । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৫ 


http://IslamiBoi.wordpress.com 


৫১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উট ও তার বাচ্চাগুলো চিৎকার করতে লাগল । গাভী, গরু ও বাছুরগুলো হাম্বা হাম্বা রব ছাড়তে 
লাগল ৷ ছাগল ও তার ছানাগুলো ভ্যা ভ্যা করতে লাগল । এক প্রচণ্ড ও ভয়াবহ পরিস্থিতির উদ্ভব 
হল । তখন আল্লাহ তা‘আলা তার কুদরত, রহমত ও করুণাবশে তাদের উপর থেকে আযাব 
রহিত করে দিলেন। আল্লাহ তা'আলার আযাব তাদের মাথার উপর এসে গিয়েছিল এবং রাতের 
HSL ULL LA যাৰ বকে হত কাৰ যাল্াহ তাজালা 


ULC, OAL LEA 


ie HERA OO iE SNE CE EEE CEE 
ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? অর্থাৎ কেন তুমি অতীতে 
বসবাসকারী এমন সম্পৃদায় পেলে না, যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছিল? এতে বোঝা যায় 
পরিপূর্ণরূপে কে দন কহে গা এ জল হাহ লা সহা রজয় । 


AZA / Ut fA VLIAD 4 
sl obj BEL YG) PELE HIS nH CLs US 


LAG. 


° ssn 

অর্থাৎ-যখনই আমি কোন জনপদে সতর্ক্কারী প্রেরণ করেছি, তখনই এটার বিত্তশালী 

অধিবাসীরা বলেছে, তোমারা যা সহকারে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি৷ 
সূরা সাবা £ ৩৪) পুনরায় আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


1A L EAN | A / (ABD, Pad AZ od LEAP ALY 
ml ts ls clic mec LASS Ll Ll A 
2 (AL 
“A 2 Laie s 


অর্থাৎ-“তবে ইউনুস (আ)-এর সম্প্রদায় ব্যতীত, তারা যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করল, 
তখন আমি তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি থেকে মুক্ত করলাম এবং কিছু কালের 
জন্যে জীবনোপভোগ করতে দিলাম ৷” অর্থাৎ তারা পরিপূর্ণভাবে ঈমান এনেছিল। 

তাফসীরকারদের মধ্যে এ বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে যে, এ ধরনের ঈমান কি 
আখিরাতেও তাদের কোন উপকারে আসবে এবং আখিরাতের আযাব থেকে তাদেরকে মুক্তি 
করবে? যেমন পার্থিব জীবনে এই ঈমান তাদেরকে পার্থিব শাস্তি থেকে রক্ষা করেছে? এ 
ব্যাপারে দুটি মত রয়েছে, তবে বাক্যের বাচনভঙ্গিতে প্রকাশ্যতর মত হচ্ছে, হ্যা, অর্থাৎ 
আখিরাতেও এই ঈমান উপকারে আসবে । যেমন আল্লাহ তাআলা বলেন, PCAEA 
অর্থাৎ-যখন তারা ঈমান আনলে । আবার আল্লাহ্‌ তা'আলা বলেন 


/ LG / 24 / 
sb AES REAP LID FA ite a) LL 


অর্থাৎ তাকে ইটন (আ)! আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম 
এবং তারা ঈমান এনেছিল । ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে 
দিয়েছিলাম । 
. অর্থাৎ এ আয়াতে উল্লেখিত কিছু কালের জন্যে জীবনোপভোগ ও আখিরাতে আযাব রহিত 
হবার মধ্যে কোন বৈপরিত্য নেই । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৫ 


যে সকল লোকের হিদায়াতের জন্যে ইউনুস (আ)-কে প্রেরণ করা হয়েছিল তাদের সংখ্যা 
সুনিশ্চিত এক লাখ ছিল। তবে তাফসীরকারগণের মধ্যে এক লাখের অতিরিক্ত সংখ্যা সম্বন্ধে 
মতানৈক্য রয়েছে। সাকহুল (র)-এর বর্ণনা মতে এ সংখ্যাটি ছিল দশ হাজার । তিরমিজী, ইবন 
জারীর তাবারী (র) ও ইবন আবূ হাতিম (র) প্রমুখ উবাই ইবন কা'ব (রা) হতে বর্ণনা করেন। 
তিনি বলেন, রাসূল (সা)-কে 63525431 Gl 35 Us U1] ZU Si আয়াতাংশের 
তাফসীর সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, তারা এক লাখের উর্ধ্বে বিশ হাজার ছিল। আবদুল্লাহ 
ইবন আব্বাস (রা)-এর হতে বর্ণিত, তিনি বলেন, “তারা ছিলেন ১ লাখ ৩০ হাজার ৷” 

অন্য এক সূত্রে আবদুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, তাদের সংখ্যা ছিল 
১ লাখ ৩০ হাজারের উর্ধ্বে । অন্য এক সূত্রে আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে ১ লাখ ৪০ 
হাজারের উর্ধ্বে বলে বর্ণনা রয়েছে। সাঈদ ইবন জুবাইর (রা) বলেন, “তারা সর্বসাকল্যে ১ 
ar al 

সংখ্যা মাছ সংক্রান্ত ঘটনার পূর্বে ছিল, না কি পরে এ ব্যাপারেও তাফসীরকারগণের 

মতভেদ রয়েছে। এ লোকসংখ্যা একটি সম্পৃদায়ের নাকি পৃথক পৃথক দুইটি সম্পৃদায়ের এ 
নিয়েও সতভেদ আছে । এই তিনটি বিষয়ে তাফসীর গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

মোদ্দা কথা হচ্ছে, যখন ইউনুস (আ) আপন সম্পৃদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে তার নিজ 
জনপদ ত্যাগ করে অন্যত্র রওয়ানা হলেন, তখন তিনি সাগর পার হবার জন্যে অন্যদের সাথে 
নৌকায় উঠলেন । নৌকাটি কিছুক্ষণ পর যাত্রীদের নিয়ে উত্তাল তরঙ্গের মধ্যে পড়লো নৌকাটি 
ঘুরপাক খেতে লাগলো এবং ডুবুডুবু অবস্থায় পতিত হলো। তাফসীরকারদের বর্ণনা মতে, 
তাদের সকলের ডুবে মরার উপক্রম হল। তাফসীরকারগণ বলেন, নাবিক ও যাত্রীরা মিলে 
পরামর্শ করল এবং লটারীর মাধ্যমে পলাতক অপরাধী সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌছতে তারা 
মনস্থ করল । তারা স্থির করল, লটারীতে যার নাম উঠবে অন্যদেরকে রক্ষা করার জন্যে তাকে 
নৌকা থেকে ফেলে দিতে হবে। লটারীতে আল্লাহর নবী ইউনুস (আ)-এর নাম উঠলো । এতে 
তারা তাকে নৌকা থেকে ফেলে দেবার সিদ্ধান্তে না পৌছে পুনরায় লটারী করে কিন্তু এবারও 
তার নাম উঠে। আল্লাহর নবী অন্যদেরকে রক্ষা করার জন্যে আপন কাপড় খুলে ঝাপ দেবার 
জন্যে তৈরি হলেন কিন্তু নাবিক ও যাত্রীরা তাকে বাধা দিল বরং তারা পুনরায় লটারী করলো 
এবং তৃতীয় বারেও আল্লাহ তা'আলার কোন মহান উদ্দেশ্য সাধনের জন্যে তারই নাম ওঠে ৷ 
আল্লাহ তা'আলা এই ঘটনার প্রতি ই্গিত করে ইরশাদ করেনঃ 

I LTA 

EE (আ)ও ছিল রাসূলদের একজন ৷ স্মরণ কর, যখন সে পলায়ন করে 
বোঝাই নৌযানে পৌছল ৷ তারপর সে লটারীতে যোগদান করল ও পরাভূত হল। পরে এক 
বিরাট মাছ তাকে গিলে ফেলল তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল । (৩৭ সাফফাত ঃ 
১৩৯-৪২) 

লটারীতে ইউনুস (আ)-এর নাম উঠার ফলে তাকে নদীতে ফেলে দেয়া হল তখন আল্লাহ 
তা'আলা তার জন্যে সবুজ সাগর থেকে একটি বিরাট মাছ প্রেরণ করেন যা তাকে গিলে ফেলে । 


http://IslamiBoi.wordpress.com 


৫১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্যদিকে আল্লাহ তা‘আলা মাছকে হুকুম দেন যেন সে তার অস্থি মাংস কিছু না খায়, কেননা 
এটা রিযিক নয়। তারপর মাছটি তাকে ধরে নিয়ে সমস্ত সাগরময় ঘুরে বেড়ায় । কেউ কেউ 
" বলেন, এ মাছটিকে তার চাইতে বড় আকারের আরেকটি মাছ গিলে ফেলে ৷ তাফসীরকারগণ 
বলেন, যখন তিনি মাছের পেটে অবস্থান করছিলেন তখন তিনি নিজকে মৃত বলেই মনে 
করছিলেন। এবং তিনি নিজের অঙ্গ-প্রত্যঙ্গ নাড়া দিয়ে এগুলো নড়ছে দেখে নিশ্চিত হন যে, 
তিনি জীবিত রয়েছেন। তিনি আল্লাহ তা'আলার দরবারে সিজদায় পড়লেন এবং বললেন, “হে 
আমার প্রতিপালক! আমি এমন এক স্থানে আপনার দরবারে সিজদা করলাম, যেরূপ স্থানে এর 
আগে আর কেউই কোনদিন সিজদা করেনি ।” 


ইউনুস (আ)-এর মাছের পেটে অবস্থানের মেয়াদ নিয়ে তাফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ 
করেছেন। মুজালিদ (র) আল্লামা শশবী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, দিনের প্রথম 
প্রহরে মাছ তাকে গিলেছিল আর শেষ প্রহরে বমি করে ডাঙ্গায় নিক্ষেপ করেছিল । কাতাদা (র) 
বলেন, ‘তিনি মাছের পেটে তিনদিন অবস্থান করেছিলেন ।'’ জাফর সাদিক (র) বলেন, ‘সাত 
দিন তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন’ কবি উমাইয়া ইবন আবু সালত এই অভিমতের 
অনুকূলে বলেন $ 
WH 92 Sb Sob By -lmpn —— Ls hLai nly 

অর্থাৎ-‘হে আল্লাহ! তুমি অনুগ্রহ করে ইউনুস (আ)-কে মুক্তি দিয়েছিলে। অথচ তিনি 
মাছের পেটে কয়েক রাত কাল যাপন করেছিলেন ।' সাঈদ ইবন আবুল হাসান (র) ও আবু 
মালিক (র) বলেন, ইউনুস (আ) মাছের পেটে ৪০ দিন অবস্থান করেছিলেন। তবে আল্লাহ 
তা'আলাই অধিক জানেন যে, কত সময় মাছের পেটে অবস্থান করেছিলেন। মোদ্দাকথা, যখন 
মাছটি তাকে নিয়ে সাগরের তলদেশে ভ্রমণ করছিল এবং উত্তাল তরঙ্গমালায় বিচরণ করছিল, 
তখন তিনি আল্লাহ্‌ তা'আলার উদ্দেশে নিবেদিত মৎ্স্যকুলের তাসবীহ শুনতে পেলেন এমনকি 
শস্য দানা ও আটির সুষ্টা, সাত আসমান ও সাত যমীনের প্রতিপালক, এদের মধ্যে ও মাটির 
নিচে যা কিছু রয়েছে এদের প্রতিপালকের জন্যে নিবেদিত পাথরের তাসবীহও তিনি শুনতে 
পান । তখন তিনি মুখে ও তার অবস্থার দ্বারা যে আকৃতি জানান সে প্রসঙ্গে ইজ্জত সম্মান ও 
মর্যাদার অধিকারী, গোপন কথা ও রহস্য সম্বন্ধে অবগত; অভাব-অনটন ও মুসীবত থেকে 
উদ্ধারকারী, ক্ষীণতম শব্দও শ্রবণকারী, সুক্ষমাতিসূক্ষ্ম গোপন সম্পর্কেও অবগত, বড় থেকে বড় 
বিষয়েও সম্যক জ্ঞাত আল্লাহ তা'আলা তার আল-আমীন উপাধি লাভকারী রাসূলের প্রতি 
অবতীর্ণ সুস্পষ্ট কিতাবে ইরশাদ করেন আর তিনিও তো সর্বাধিক সত্যভাষী বিশ্ব জগতের 
প্রতিপালক ৪ 


EIA ssl 
LA BANE BL DMEM EL GLAGLALH 
LE DISS lis 

অর্থাৎ-এবং স্মরণ কর যুননূন তথা মাছের অধিকারী ইউনুস (আ)-এর কথা, যখন সে ক্ষুব্ধ 
মনে বের হয়ে গিয়েছিল এবং ভেবেছিল আমি তার জন্যে শাস্তি নির্ধারণ করব না । তারপর সে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৭ 


অন্ধকার থেকে আহ্বান করেছিল, “তুমি ব্যতীত কোন ইলাহ্‌ নেই; তুমি পবিত্র, মহান, আমি 
তো সীমালংঘনকারী ৷” তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম 
দুশ্চিন্তা হতে এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি । (সূরা আধিয়া ৪ ৮৭-৮৮) 


AZ AY 


আয়াতাংশ ১1 058 £1 £1 {এর অর্থ হচ্ছে, ইউনুস (আ) ভেবেছিলেন যে, 
আমি কখনও তার জন্যে শান্তি নির্ধারণ করব না। আবার কেউ কেউ বলেন ১45১ শব্দটি 
১2455 থেকে নিষ্পন্ন । আর এই ব্যাখ্যাটি প্রসিদ্ধতর । একজন প্রসিদ্ধ কবি বলেন $ 
da oSC ou LSS FA UHL HAN Ses M3 
+ Yl 
অর্থাৎঁ__যে যুগ চলে গেছে তা আর কোন দিনও ফিরে আসবে না। তুমি বরকতময় 
SUE TUT NT UO TA 


আয়াতাংশ AMET -এর তাফসীর প্রসঙ্গে আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) ও 
সাঈদ ইবন জুবায়র প্রমুখ মুফ্স্‌সির বলেন, আয়াতে উল্লেখিত -£ দ্বারা মাছের পেটের 
অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং রাতের অন্ধকারকে বুঝানো হয়েছে। সালিম ইবনে আবুল জাদ 
(র) বলেন, যে মাছটি ইউনুস (আ)-কে গিলে ফেলেছিল, অন্য একটি মাছ আবার ওটাকে গিলে 
ফেলে । তাই এই দুই ধরনের অন্ধকার যুক্ত হয়েছিল । তৃতীয় অন্ধকার অর্থাৎ সমুদ্রের অন্ধকারের 


leo EL 
LH AA {A VLINL AAT alt 


ETN EE HAE Ss Sh Seth le Sf F30 

SE SET EE HUAN UGE GE SA 
দিবস পর্যন্ত তার পেটে থাকতে হত ৷ (সূরা সাফ্‌ফাত ৪ ১৪৩-১৪৪) 

কেউ কেউ বলেন, এ আয়াতের অর্থ হচ্ছে--সে যদি সেখানে আল্লাহ্‌র পবিত্রতা ও তার 
মহিমা ঘোষণা না করত, অনুনয় বিনয় সহকারে আপন ক্রটি স্বীকার না করত, কৃতকর্মের জন্যে 
লজ্জিত হয়ে আল্লাহ্র প্রতি ঝুঁকে না পড়ত তবে সে সেখানেই অর্থাৎ মাছের পেটে কিয়ামত 
দিবস পর্যন্ত থাকত এবং মাছের পেট থেকেই তাকে পুনরুতিত করা হত । সাঈদ ইবনে জুবাইর 
(রা) হতে বর্ণিত দুইটি বর্ণনার একটি উপরোক্ত বর্ণনার মর্মার্থ প্রকাশ করে। 

কেউ কেউ বলেন, আয়াতটির অর্থ হচ্ছে- মাছ তাকে গিলে ফেলার পূর্বে যদি তিনি আল্লাহ্‌ 
তা‘আলার অধিক স্মরণকারী, মুসন্লী ও আনুগত্য স্বীকারকারীদের অন্তর্ভুক্ত না হতেন ৷ উপরোক্ত 
তাফসীরের সমর্থকদের মধ্যে আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা), সাঈদ ইবন জুবাইর (রা), যাহ্হাক, 
সুদ্দী, আতা ইবন সাঈর, হাসান বসরী (র) ও কাতাদা (র) প্রমুখের নাম বিশেষভাবে 
উল্লেখযোগ্য । ইবন জারীর (র)ও এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন। ইমাম আহমদ (র) ও কোন 
কোন সুনান গ্রন্থের সংকলক কর্তৃক আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত একটি 
রেওয়ায়েতও এর প্রমাণ বহন করে । বর্ণনাটি হচ্ছে এই যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদা 
রাসূলুল্লাহ (সা) আমাকে সম্বোধন করে বলেন, হে বালক! আমি তোমাকে কয়েকটি কথা 
শেখাব। এগুলো তুমি সংরক্ষণ করবে ৷ আল্লাহ তা'আলা তোমার হেফাজত করবেন ৷ আল্লাহ্‌ 


http://IslamiBoi.wordpress.com 


৫১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তা'আলার হুকুমের প্রতি লক্ষ্য রাখলে আল্লাহ্‌ তা‘আলাকে তোমার প্রতি সন্তুষ্ট পাবে । সচ্ছলতার 
সময় আল্লাহ্‌ তা‘আলাকে চিনলে তোমার সংকটকালে আল্লাহ্‌ তা'আলা তোমাকে চিনবেন । 

ইবন জারীর তাবারী (র) তার তাফসীর গ্রন্থে এবং বায্যার (র) তার মুসনাদ গ্রন্থে আবূ 
হুরায়রা (রা) থেকে যর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, যখন আল্লাহ্‌ 
তা'আলা মাছের পেটে ইউনুস (আ)-কে বন্দী করতে ইচ্ছে করলেন, তখন তিনি মাছকে নির্দেশ 
দিলেন যে, ইউনুস (আ)-কে ধর, তবে তার শরীর জখম করবে না এবং তার হাড়ও ভাঙবে 
না। মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেল ইউনুস (আ) তখন ছিলেন মাছের 
পেটে । আওয়াজ শুনতে পেলেন এবং মনে মনে বলতে লাগলেন, একি ব্যাপার? আল্লাহ্‌ 
তাআলা তার প্রতি এ মর্মে ওহী প্রেরণ করলেন যে, এগুলো হচ্ছে সাগরের প্রাণীদের তাসবীহ ৷ 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, মাছের পেটে অবস্থান কালেই তিনি তাসবীহ পড়তে লাগলেন । তখন 
ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! এই জনমানবহীন স্থানে আমরা একটি 
আওয়াজ শুন্তে পাচ্ছি । জবাবে আল্লাহ তা'আলা বললেন, এ আমার বান্দা ইউনুস (আ)। সে 
আমার নাফরমানী করেছে তাই আমি তাকে সাগরের মাছের পেটে কয়েদ করেছি । ফেরেশতারা 
বললেন, “তিনি কি এ সং্বান্দা নন, যার নেক আমল প্রতি দিনই আপনার দরবারে পৌছত?” 
আল্লাহ্‌ তাআলা বললেন £ হ্যা’ । 

রাসুলুল্লাহ (সা) বলেন, তখন ফেরেশতাগণ আল্লাহ তা'আলার দরবারে তার জন্যে সুপারিশ 
করলেন সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তা'আলা তাকে সাগরের কিনারে ফেলে দেবার জন্যে 
মাছকে নির্দেশ দিলেন । সেই মতে মাছ তাকে সাগরের কিনারায় ফেলে চলে গেল। এই অবস্থার 
কথাই আল্লাহ্‌ তা'আলা বলেন, Lisl 52 ১2, অৰ্থাৎ সে ছিল রুগ্ন । (সূরা সাফ্‌ফাত ৪ ১৪৩) 

ET ATT DEST OTST 
সনদে এই হাদীসটি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই । ইব্‌ন হাতীম (র) তার তাফসীরে 
বলেন, আনাস ইৰ্নে মালিক (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, 
ie HLS LL RE AA 
কাছে দু'আ করেন ৪ SAE os LE pr ELL LY 

অর্থাৎ-হে আল্লাহ! তুমি ব্যতীত কোন ইলাহ্‌ নেই; তুমি পবিত্র, মহান! আমি তো 
সীমালংঘনকারী ৷ (সূরা আম্বিয়া ৪ ৮৭) 

এই দু‘আর গুনগুন আওয়াজ আল্লাহ তা'আলার আরশে পৌছলে ফেরেশতাগণ বললেন, হে 
আমাদের প্রতিপালক! জনমানবহীন ভূমি থেকে যে ক্ষীণ আওয়াজ আসছে তা যেন পরিচিত ৷ 
আল্লাহ্‌ তা'আলা বলেন, তোমরা কি এ শব্দ চেন না? তারা বললেন, হে আমাদের প্রতিপালক! 
তিনি কে? আল্লাহ্‌ তা'আলা বললেন, আমার বান্দা ইউনুস । তারা বললেন, আপনার বান্দা সেই 
ইউনুস (আ) যার আমল সব সময়ই গ্রহণীয়র্ূপে আপনার দরবারে উদ্বিত হতো? তারা আরো 
বললেন, হে আমাদের প্রতিপালক! তিনি স্বাচ্ছন্দ্যের সময় যে আমল করতেন এর বিনিময়ে 
আপনি কি দুঃখের সময় তার প্রতি সদয় হবেন না? এবং সংকট থেকে তাকে উদ্ধার করবেন 
না? আল্লাহ্‌ তা'আলা বললেন ৪ হ্যা । তখন মাছকে তিনি নির্দেশ দিলেন । তখন মাছ তাকে এক 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৯ 


তুণহীন প্রান্তরে নিক্ষেপ করল । আবূ হুরায়রা (রা) থেকে অতিরিক্তি বর্ণনায় রয়েছে, সেখানে 
আল্লাহ্‌ তা'আলা তার জন্যে একটি লাউ গাছ জন্মালেন এবং তার জন্যে একটি পোকামাকড় 
ভোজী বন্য ছাগলের ব্যবস্থা করলেন । বর্ণনাকারী বলেন, প্রাণীটি তার জন্যে গা এলিয়ে দিত 
এবং সকাল ও সন্ধ্যায় তাকে তৃপ্ত করে দুধ পান করাতো যাবৎ না সেখানে ঘাসপাতা গজিয়ে 
ওঠে । প্রসিদ্ধ কবি উমাইয়া ইবন আবূ সালত এ সম্পর্কে একটি কবিতা বলেন ৪ 


JLsle cally dls -isan ol labi cul 

অর্থাৎ-আল্লাহ্‌ তা'আলা দয়াপরবশ হয়ে তার জন্যে একটি লাউগাছ জন্মালেন; নচেৎ তিনি 
দুর্বলই থেকে যেতেন। 

বর্ণনাটি গরীব পর্যায়ের । তবে পূর্বোক্ত আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসের দ্বারা এটি 
সমর্থিত । আল্লাহই সম্যক জ্ঞাত । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 


Ww fl. IAS 
La ES ET MPG LALA Ee EAE , LS 

Se UR Er তৃণহীন প্রান্তরে এবং সে 
ছিল করুগু । পরে আমি তার উপর একটি লাউগাছ উদ্‌গত করলাম ৷ (সূরা সাফফাত $ 
১৪৫-১৪৬) 


আব্ুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) বলেন /44/ এর অর্থ হচ্ছে দুর্বলদেহী যেন পাখির ছানা 
যার পালক গজায়নি। ইব্‌ন আব্বাস (রা), সুদ্দী এবং ইব্‌ন যায়েদ (র) 2১5 “এর ব্যাখ্যায় 
বলেন- যেন সদ্য প্রসৃত নেতিয়ে পড়ে থাকা গুঁই সাপের বাচ্চা । 

আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) ও ইবন আব্বাস (রা), ইকরিমা, মুজাহিদ (র) সাঈদ ইবন 
জুবায়ের (র) প্রমুখ মুফাস্সিরের মতে, NEY -এর অর্থ লাউ গাছ। 

উলামায়ে কিরামের কেউ কেউ বলেন, লাউগাছ উদগত করার মধ্যে প্রচুর হিকমত রয়েছে। 
যেমন লাউ গাছের পাতা খুবই কোমল, সংখ্যায় বেশি, ছায়াদার, মাছি তার নিকটে যায় না, 
তার ফল ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত তা খাওয়া যায়, কাচা ও রান্না করে খাওয়া যায়, বাকল 
ছাড়া ও বাকলসহ এবং বীচিও খাওয়া যায়। তার মধ্যে অনেক উপকারিতাও রয়েছে। এটা 
মস্তিষ্কের শক্তি বর্ধক এবং তাতে অন্য অনেক গুণাগুণ রয়েছে। আবু হুরায়রা (রা)-এর বর্ণনা 
পূর্বেই বিবৃত হয়েছে। আল্লাহ তা'আলা তার জন্যে একটি বন্য ছাগলের ন্যায় প্রাণীকে 
নিয়োজিত রেখেছিলেন যা তাকে তার দুধ খাওয়াত, মাঠে চরত এবং সকাল ও সন্ধ্যায় তার 
কাছে আসত ৷ এটা তার প্রতি আল্লাহ্‌ তা'আলার রহমত, নিয়ামত ও অনুগ্রহ রূপে গণ্য । 

এজন্যেই আল্লাহ্‌ তা'আলা বলেছেন $ 


AZ HALT EA Eee 


LALA 


অর্থাত অৰি তাৰ ঢাক জা দিয়ায় PEE VEER NEUE ly 
অর্থাৎ যে সংকটে তিনি পতিত হয়েছিলেন তা থেকে ! এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে 


http://IslamiBoi.wordpress.com 


৫২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


থাকি । অর্থাৎ যারা আমার কাছে ফরিয়াদ করে ও আশ্রয় প্রার্থনা করে তাদের প্রতি এ-ই আমার 
চিরাচরিত রীতি । 

ইবন জারীর (র) আবূ ওক্কাসের পৌত্র সাদ ইবন মালিক (রা) হতে বর্ণনা করেন, তিনি 
বলেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছেন। রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেন, ‘ইউনুস 
(আ) ইবন মাত্তার দু“আয় ব্যবহৃত আল্লাহ্‌ তা'আলার নাম নিয়ে দুআ করা হলে তিনি তাতে 
সাড়া দেন এবং কিছু চাওয়া হলে তিনি তা দান করেন ।' বর্ণনাকারী বলেন, ‘আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (সা)! এটা কি শুধু ইউনুস (আ)-এর জন্যে খাস 
ছিল, না কি সকল মুসলমানের জন্যেও?’ উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন ঃ এটা ইউনুস 
(আ)-এর জন্যে বিশেষভাবে এবং সাধারণভাবে মুসলমানদের জন্যে- যদি তারা এ দু'আ করে । 
তুমি কি আল্লাহর বাণী লক্ষ্য করনি । যাতে তিনি বলেছেন ঃ 


2 A 
IEE LDL GED LL OE RTE ot 
SU a dete Ss LUE ELLE 


কাজেই যে ব্যক্তি আল্লাহ্র কাছে দুআ করবে তার জন্যে শর্ত হচ্ছে ইউনুস (আ) যে দুআ 
করেছেন সে দু‘আ করা । অন্য এক সূত্রে সাদ ইবন মালিক (রা) থেকে বর্ণিত হয়েছে । 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ইউনুস (আ)-এর দু‘আর শব্দ মালায় দু'আ করে তার 
দু'আ কবূল করা হয়। বর্ণনাকারী বলেন, এ হাদীসের দ্বারা ০ 2 LIS, 
-এর দিকেই ইঙ্গিত করা হয়েছে । ইমাম মুহাম্মদ (র) হতে বর্ণিত । তিনি সাদ ইবন মালিক (রা) 
হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি উসমান ইবন আফফান (রা)-এর সাথে 
মসজিদে দেখা করলাম এবং তীকে আমি সালাম দিলাম । তিনি আমার প্রতি সন্তুষ্ট মনে হল 
কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। আমি উমর (রা)-এর নিকট গেলাম এবং 
বললাম, হে আমীরুল মুমিনীন! সালামের সম্বন্ধে কি কিছু ঘটে গেছে? তিনি বললেন ‘না’ তবে 
ব্যাপার কি? আমি বল্লাম কিছুই নয় তবে আমি উসমান (রা)-এর সাথে এই মাত্র মসজিদে 
উত্তর দেননি । বর্ণনাকারী বলেন, উমর (রা) উসমান (রা)-এর নিকট একজন লোক পাঠালেন 
এবং তাকে ডাকলেন, অতঃপর তিনি বললেন- তুমি আমার ভাইয়ের সালামের উত্তর কেন দিলে 
না? উসমান (রা) বললেন, ‘না’ আমি এরূপ কাজ করিনি ৷ সাদ (রা) বল্লেন, না তিনি এরূপ 
করেছেন। এতে দু'জনই শপথ করে নিজ নিজ বক্তব্য পেশ করেন ৷ বর্ণনাকারী বলেন, পরে 
যখন উসমান (রা)-এর স্মরণ হয় তখন তিনি বললেন- হ্যা, আল্লাহ্‌ তা'আলার কাছে আমি 
ক্ষমাপ্রার্থী । আল্লাহর কাছে আমি তওবা করছি। তুমি আমার সাথে এই মাত্র দেখা করেছিলে 
কিন্তু আমি মনে মনে এমন একটি কথা নিয়ে নিজে চিন্তামগ ছিলাম যা আমি রাসূলুল্লাহ্‌ (সা) 
থেকে শুনেছি । আল্লাহ্র কসম! যখনই আমি এটা স্মরণ করি তখনই এটা যেন আমার চোখ, 
মুখ ও অন্তরকে আচ্ছন্ন করে ফেলে । সাদ (রা) বললেন, আমি আপনাকে একটি হাদীস সম্পর্কে 
সংবাদ দিচ্ছি, রাসূলুল্লাহ (সা) একদিন আমাদের সামনে উত্তম দুআ সম্বন্ধে আলোচনা শুরু 
করেন এমন সময় এক বেদুঈন আসল এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে অন্যদিকে নিবিষ্ট করে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২১ 


ফেললো । রাসূলুল্লাহ (সা) উঠে দাড়ালেন, আমিও রাসূল (সা)-এর অনুসরণ করলাম । যখন 
আমার আশঙ্কা হলো যে, রাসূলুল্লাহ্‌ (সা) আমি পৌঁছে যাওয়ার পূর্বে, তিনি আপন ঘরে পৌছে 
যাবেন, তখন আমি মাটিতে জোরে পা দিয়ে আঘাত করলাম ৷ তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমার 
দিকে ফিরে তাকালেন এবং বললেন, কে হে? আবূ ইসহাক নাকি? জবাবে আমি বললাম, হ্যা, 
আমিই হে আল্লাহ্র রাসূল (সা)! তিনি বললেন, কি জন্য এই আওয়াজ? বললাম, মারাত্মক 
কিছুই না, আল্লাহ্র শপথ! আপনি আমাদের কাছে উত্তম দুআ সম্বন্ধে আলোচনা করছিলেন। 
ইতিমধ্যে বেদুঈনটি আসল ও আপনার কথায় ব্যাঘাত ঘটাল । 


তিনি বললেন হ্যা, . এটা হচ্ছে মুৎস্য-সহচরের মাছের ৫ অবস্থানকালীন দু‘আ। 
দু'আটি হচ্ছেঃ . | bs EE HL ET 

যখনই কোন মুসলিম কোন বিষয়ে আপন প্রতিপালকের কাছে কখনও এই দু'আ করে 
তখনই তা কবূল করা হয়। এ হাদীসটি ইবরাহীম ইবন মুহাম্মদ ইবন সাদ সুত্রে তিরমিযী ও 
নাসাঈ (র) বর্ণনা করেছেন। 


ইউনুস (আ)-এর মর্যাদা 
সূরায়ে সাফ্‌ফাতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $4 ০ ০26), 
অর্থাৎ--নিশ্চয় ইউনুস ছিল রাসূলদের একজন (৩৭ সাফ্‌ফাত £ ১৩৯) 
অনুরূপভাবে সূরায়ে নিসা ও আনআমে তাকে আম্বিয়ায়ে কিরামের অন্তর্ভুক্ত বলে উল্লেখ 
করা হয়েছে। তাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক । 
ইমাম আহমদ (র) আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে বর্ননা করেন তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ঃ 
‘eH Res rob oli SEY 
' অর্থাৎ-কারো একথা বলা উচিত নয় যে, আমি ইউনুস (আ) ইবন মাত্তা থেকে উত্তম । 
ইমাম বুখারী (র) সুফিয়ান আছ ছাত্তরী (র) ও ইবন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন ঃ 
dle Rs rolls by 
dl 
অর্থাৎ-‘কারো একথা বলা উচিত নয় যে, আমি ইউনুস (আ) ইবন মাত্তা থেকে উত্তম ।। 
রাসূলুল্লাহ্‌ (সা) এ বাক্যে ইউনুস (আ)-কে তার পিতার দিকে সম্পর্কিত করেছেন।' ইমাম 
মুসলিম (র) ও আবূ দাউদ (র) অন্য এক সূত্রে অনুরূপ বর্ণনা করেন। 
ইমাম আহমদ (র) আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, 
রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ 
srs robo by 
তাবারানীর বর্ণনায় «| ১১০ শব্দটি অতিরিক্ত রয়েছে। অর্থাৎ আল্লাহর নিকট উত্তম । 
বৰ্ণনাটির সনদ ক্রুটিমুক্ত ৷ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৬ 


http://IslamiBoi.wordpress.com 


৫২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম বুখারী (র) ও মুসলিম (র)... আবু হুরায়রা (রা) হতে বর্ণনা করেন । তিনি বলেন, 
“ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ 
‘SH mons ois blll 
ইমাম বুখারী (র) ও মুসলিম (র) অন্য এক সূত্রে সারা জাহানের উপর মূসা (আ)-এর 
শ্রেষ্ঠত্‌ দাবি করায় জনৈক ইহুদীর জনৈক মুসলমান কর্তৃক প্রহত হবার ঘটনা আবু হুরায়রা (রা) 
EAL LLM LD LAA Le 
HRs roils, 
HDL PEALE AE ACR 
i A os 0 TE ot CGR ইবন মাত্তা থেকে উত্তম মনে 
করা সমীচীন নয় । 
অন্য এক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা) বলেছেন £ 
Cr EES ALES dE SG LESAN de SAS 3 
অর্থৎ-_‘আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না, ইউনুস (আ)-এর উপরও নয় ।' 
এটা অবশ্য রাসূলুল্লাহ্‌ (সা) বিনয় প্রকাশের জন্যে বলেছেন। আল্লাহর রহমত ও শাস্তি তার 
প্রতি ও অন্যান্য নবী-রাসুলের প্রতি বর্ষিত হোক! 


http://IslamiBoi.wordpress.com 


মুসা কালীমুল্লাহ্‌ (আ)-এর বিবরণ 


তিনি হচ্ছেন মূসা ইবন ইমরান ইবন কাহিছ ইবন আধির ইবন লাওয়ী ইবন ইয়াকৃব ইবন 
ইসহাক ইবন ইবরাহীম (আ)। 

আল্লাহ্‌ তা'আলা কুরআনুল করীমের বিভিন্ন জায়গায় সংক্ষেপে ও বিস্তারিতভাবে মূসা 
(আ)-এর ঘটনা বর্ণনা করেছেন । সংশ্লিষ্ট আয়াতের তাফসীর বর্ণনাকালে তাফসীরের কিতাবে 
আমি তা বিস্তারিত বর্ণনা করেছি। এখানে মূসা (আ)-এর ঘটনার আদ্যোপান্ত কিতাব ও সুন্নতের 
আলোকে আমি বর্ণনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ্‌ । ইসরাঈলী বৰ্ণনাসমূহ থেকে এ সম্পর্কে 
যে সব বর্ণনা প্ৰসিদ্ধি লাভ করেছে এবং আমাদের পূর্ববর্তী উলামায়ে কিরামও এগুলো বর্ণনা 
করেছেন তা এখানে পেশ করব । 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 
UE EC 
Me ESS CLT Th ET 
- Es 5334 


অর্থাৎ-স্মরণ কর, এ কিতাবে উল্লেখিত মূসার কথা, সে ছিল বিশুদ্ধচিত্ত এবং সে ছিল রাসূল 
ও নবী । তাকে আমি অহ্বান করেছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হতে এবং আমি অন্তরংগ 
আলাপে তাকে নৈকট্যদান করেছিলাম । আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে 
নবীরূপে ! (সূরা মরিয়ম £ ৫২) 


MLE 
Lap CE ALES 2 
[UAL LY be RA (0) 2 2 Ard ALAC 


LE sh 3 ce IE 1s uu থ্ৰ $46 ০৬+! 
LALED AV AANA ILE 2 
LS). BE EAB ern snr Manny) dell Gin 

TERI EA EE 


Crd JAE a) oy Al rE ll 229 - LL j 
LAL FE AM EAR ALIAS ARIAT APES pa 
UHH srs nN EM I~. ots nga Lol 4 


LEE apd dl edi 
_ 595) HE Les CALLS lo 


aLub pes 


http://IslamiBoi.wordpress.com 


৫২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ-ত্বাসীন মীম; এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের । আমি তোমার নিরুট মূসা ও 
ফিরআউনের বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশে । ফিরআউন দেশে 
পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের 
একটি শ্ৰেণীকে সে হীনবল করেছিল ওদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে 
জীবিত থাকতে দিত । সে তো ছিল বিপৰ্যয় সৃষ্টিকারী । আমি ইচ্ছা করলাম, সে দেশে যাদেরকে 
হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃতভুদান করতে ও উত্তরাধিকারী 
করতে এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে ৷ ফিরআউন, হামান ও তাদের 
বাহিনীকে তা দেখিয়ে দিতে যা ওদের নিকট তারা আশঙ্কা করতো । (সুরা কাসাস ৪ ১-৬) 

সুরায়ে মরিয়মে মূসা (আ)-এর ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে সূরায়ে কাসাসে কিছুটা 
বিস্তারিত বর্ণনা করেছেন। এখানে মূসা (আ) ও ফিরআউনের ঘটনা যথাযথভাবে বর্ণনা 
করেছেন যেন এর শ্রোতা ঘটনাবলীর প্রত্যক্ষদশী । ফিরআউন দেশে (মিসরে) পরাক্রমশালী 
হয়েছিল; স্বৈরাচারী হয়েছিল এবং নাফরমান ও বিদ্রোহী হয়েছিল, পার্থিব জগতকে অগ্রাধিকার 
দিয়েছিল; মহা পরাক্রমশালী প্রতিপালক আল্লাহ্‌ তা'আলার ইবাদত ও আনুগত্য থেকে মুখ 
ফিরিয়ে নিয়েছিল, সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছিল । আবার তাদের 
মধ্য থেকে একশ্রৰেণী (বনী ইসরাঈল)-কে হীনবল করেছিল; তারা ছিলেন বনী ইসরাঈলের 
একটি দল এবং এঁরা ছিলেন আল্লাহ্‌র নবী ইয়াকৃব ইব্‌ন ইসহাক ইব্‌ন ইবরাহীম খলীলুল্লাহ্‌ 
(আ)-এর বংশধর । সেই যামানায় তীরাই ছিলেন পৃথিবীর সর্বোত্তম অধিবাসী ৷ আল্লাহ তাআলা 
তাদের উপর এমন এক বাদশাহ্‌কে আধিপত্য দান করেছিলেন যে ছিল জালিম, অত্যাচারী, 
কাফির ও দুশ্চরিত্র । সে তাদেরকে তার দাসত্ব ও সেবায় নিয়োজিত রাখতো এবং তাদেরকে 
নিকৃষ্টতম কাজকর্ম ও পেশায় নিয়োজিত থাকতে বাধ্য করত উপরন্তু সে তাদের পুত্রদেরকে 
হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত ৷ সে ছিল একজন বিপর্যয় সৃষ্টিকারী । তার এই 
অমানবিক কর্মকাণ্ডের পটভূমি হচ্ছে নিম্নরূপ $ 

বনী ইসরাঈলগণ ইবরাহীম (আ) হতে প্রাপ্ত ভবিষ্যদ্বাণী নিয়ে নিজেদের মধ্যে আলোচনা 
করতেন। যে বংশধর থেকে এমন এক যুবকের আবির্ভাব ঘটবে যার হাতে মিসরের বাদশাহ্‌ 
ধ্বংসপ্রাপ্ত হবে। আর এটা এজন্য যে, মিসরের তৎকালীন বাদশাহ হযরত ইবরাহীম (আ)-এর 
স্ত্রী হযরত সারাহ্‌-এর সম্ভ্রম নষ্ট করতে মনস্থ করেছিল কিন্তু আল্লাহ্‌ তাআলা তার সম্ত্রম রক্ষা 
করেন। আল্লাহই সম্যক জ্ঞাত ৷ 

এ সুসংবাদটি বনী ইসরাঈলের মধ্যে প্রচলিত ছিল। কিবতীরা এ নিয়ে নিজেদের মধ্যে 
আলোচনা করত ৷ ধীরে ধীরে তা ফিরআউনের কানে যায়। সুতরাং তার কোন পরামর্শদাতা 
কিংবা পারিষদ রাত্রিকালীন গল্পচ্ছলে এ প্রসঙ্গটি তুলে । তখন বাদশাহ বনী ইসরাঈলের 
পুত্রগণকে হত্যার নির্দেশ দিল । কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? 

সুদ্দী (র) ইবন আব্বাস, ইবন মাসউদ (রা) ও প্রমুখ সাহাবায়ে কিরাম থেকে বর্ণনা করেন, 
একদিন ফিরআউন স্বপ্নে দেখল, যেন একটি অগ্নিশিখা বায়তুল মুকাদ্দাস থেকে এসে মিসরের 
বাড়ি-ঘর ও কিবতীদের সকলকে জ্বালিয়ে-পুড়িয়ে দিল, কিন্তু মিসরে বসবাসরত বনী 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২৫ 


ইসরাঈলের কোন ক্ষত্তি করল না । ফিরআউন জেগে উঠে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল । জ্যোতিষী ও 
জাদুকরদেরকে সমবেত করল এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল ৷ তারা তখন বলল, এই যুবক 
বনী ইসরাঈল বংশে জন্মগহণ করবে এবং তারই হাতে মিসরবাসী ধ্বংস হবে। এ কারণেই 
ফিরআউন বনী ইসরাইঈলের পুত্রগণকে হত্যা করতে এবং নারীদের জীবিত রাখতে নির্দেশ দিল । 
এই জন্যেই আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ‘আমি ইচ্ছা করলাম, সে দেশে যাদেরকে হীনবল 
করা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে; তাদেরকে নেতৃত্ব দান করতে ও দেশের অধিকারী 
করতে; এবং তাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে, আর ফিরআউন, হামান ও তাদের 
বাহিনীকে তা দেখিয়ে দিতে, যা এদের নিকট তারা আশঙ্কা করত ৷ 

অর্থাৎ বনী ইসরাঈলকে হীনবল করা হয়েছিল । আল্লাহ্‌ তা'আলার প্রতিশ্রচতি হচ্ছে যে, 
তিনি শিগগিরই হীনবলকে শক্তিশালী করবেন, পরাভূতকে ‘বিজয়ী করবেন এবং অবনমিতকে 
শক্তিমান করবেন । ইতিহাস সাক্ষ্য দেয় যে, সবকিছুই বনী ইসরাঈলের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে 
বতব হত 007 সর বৰাহ গছ হৰ বরন 


Lif on ILC ALAS ALL LA /ALA EEL AL 
Ed ESE LE Le 0) 
» A 2 A EAL 
Cs TEI GH te CLINI Ls LAS LECILE Ei 
AP / 


EEE TE ETE TET TT TEA OT 
ও পশ্চিমের উত্তরাধিকারী করি; এবং বনী ইসরাঈল সমন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী 
সত্যে পরিণত হল যেহেতু তারা ধৈর্যধারণ করেছিল । (সূরা আরাফ ৪ ১৩৭) 

আল্লাহ তা‘আলা অন্যত্ৰ ইরশাদ করেন $ 


AZ Lal ALS ALLL G nil anit C/A EGC 


Ue [lS sai. La ri 3০১৩ ১ FL x 152 


a (0 ACE wr Syl 

অর্থ্যাৎ-তারা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রবণ, কত“শস্যক্ষেত্র ও সুরম্য 
প্রাসাদ, কত বিলাস উপকরণ, যা তাদের আনন্দ দিত এরূপই ঘটেছিল এবং আমি এই সমুদয়ের 
উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে । (সূরা দুখান ৪ ২৫) অর্থাৎ বনী ইসরাইঈলকে । এ 
সম্বন্ধে অন্যত্র আরো বিস্তারিত বর্ণনা করা হবে ইনশাআল্লাহ্‌ । 

মোটকথা, ফিরআউন সম্ভাব্য সবরকম সতর্কতা অবলম্বন করল যাতে মূসা (আ) দুনিয়াতে 
না আসতে পারে। সে এমন কিছু সংখ্যক পুরুষ ও স্ত্রীকে নিযুক্ত করল যাতে তারা রাজ্যে ঘুরে 
ঘুরে গর্ভবতী নারীদের সন্ধান করে ও তাদের প্রসবের নির্ধারিত সময় সম্বন্ধে অবগত হয়। আর 
যখনই কোন গর্ভবতী নারী পুত্র সন্তান প্রসব করত, তখনই এসব হত্যাকারী তাদেরকে হত্যা 
করে ফেলত । 

কিতাবীদের ভাষ্য হচ্ছে এই যে, ফিরআউন পুত্র-সম্তানদেরকে এ উদ্দেশ্যে হত্যা করার 
হুকুম দিত যাতে বনী ইসরাঈলের শান-শওকত ত্রাস পেয়ে যায় । 


http://IslamiBoi.wordpress.com 


৫২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুতরাং কিবতীরা যখন তাদের উপর আধিপত্য বিস্তার করতে প্রয়াস পাবে কিংবা তাদের 
সাথে যুদ্ধ করবে তখন তারা তা প্রতিরোধ করতে সমর্থ হবে না। 

এ ভাষ্যটি গ্রহণযোগ্য নয়। কেননা, তাদের পুত্র-সন্তানদের এরূপ হত্যা করার হুকুম দেয়া 
হয়েছিল মূসা (আ)-এর নবুওতপ্রাপ্তির পর, জন্মলগ্নে নয় । _ 


ll WS SARA 
A | A 
EET LiCl EERE sls bo SA LS 


APA A / 
cE — 


AALS | 

অর্থাৎ-তারপর মূসা আমার নিকট হতে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা 
বলল, মূসার প্রতি যারা ঈমান এনেছে তাদের পুত্র-সন্তানদেরকে হত্যা কর এবং তাদের 
নারীদেরকে জীবিত রাখ । (সূরা মুমিন £ ২৫) আর এজন্যই বনী ইসরাঈল মূসা (আ)-কে 
বলেছিল £ - ১% ৬ ৯৭ * bag CEN HS esl ik 

অর্থাৎ-আমাদের নিকট তোমার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি এবং তোমার আসার 
পরেও ৷ (সূরা আ'রাফ £ ১২৯) 

সুতরাং বিশুদ্ধ অভিমত হচ্ছে এই যে, সুসা জো) -এর দুনিয়ায় আগমন ঠেকাবার জন্যেই 
ফিরআউন বনী ইসরাঈলের পুত্র-সন্তানদের প্রথমে হত্যা করার নির্দেশ দিয়েছিল । তাকদীর যেন 
বলছিল, হে বিপুল সেনাবাহিনীর অধিকারী! পরম ক্ষমতা ও রাজত্বের অধিপতি বিধায় অহংকারী 
পরাক্রমশালী সম্বাট! এ অপ্রতিদ্বন্থী, অপ্রতিহত এবং অবিচল মহাশক্তির অধিকারী সিদ্ধান্ত 
নিয়েছেন যে, যেই সন্তানটি থেকে পরিত্রাণের আশায়, অগণিত, অসংখ্য নিষ্পাপ পুত্র-সন্তান 
তুমি হত্যা করছ সেই সন্তান তোমার ঘরেই প্রতিপালিত হবে, তোমার ঘরেই সে লালিত-পালিত 
হবে, তোমার ঘরেই তোমার খাদ্য খেয়ে ও পানীয় পান করে বড় হয়ে উঠবে, তুমিই তাকে 
পালক-পুত্র হিসেবে গ্রহণ করবে ও তাকে লালন করবে অথচ তুমি এ রহস্য উদ্ঘাটন করতে 
সক্ষম হবে না । অবশেষে তার হাতেই তোমার দুনিয়া ও আখিরাত সর্বস্ব বিনাশ হয়ে যাবে। 
কারণ সে যা কিছু প্রকাশ্য সত্য নিয়ে আসবে তুমি তার বিরোধিতা করবে, এবং তার কাছে যে 
ওহী নাযিল হবে, তুমি তা মিথ্যা প্রতিপন্ন করবে- এটা এজন্য যাতে তুমি এবং গোটা জগদ্বাসী 
জানতে পারে যে, নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রতিপালক যা ইচ্ছা তা আঞ্জাম দিয়ে থাকেন, তিনিই 
মহাপরাক্রমশালী একচ্ছত্র ক্ষমতার অধিকারী ও তার শক্তি ও ইচ্ছাকে কেউ প্রতিহত করতে 
পারেনা। 


একাধিক তাফসীরকার এরূপ বর্ণনা করেছেন- কিবতীরা ফিরআউনের কাছে এমর্মেঁ 
অভিযোগ করে যে, বনী ইসরাঈলের পুত্র-সন্তান হত্যা করার কারণে তাদের সংখ্যা হ্রাস পেয়ে 
যাচ্ছে এবং তারা আশঙ্কা করতে বাধ্য হচ্ছে যে, ছোটদেরকে হত্যা করার কারণে বড়দের 
সংখ্যাও ক্রমশ ত্রাস পেতে থাকবে । ফলে কিবতীদেরকে এঁ সব নিকৃষ্ট কাজ করতে হবে 
যেগুলো বনী ইসরাঈল করতে বাধ্য ছিল। এরূপ অভিযোগ ফিরআউনের কাছে পৌঁছার পর 
ফিরআউন এক বছর পর পর পুত্র-সন্তানদের হত্যা করতে নির্দেশ দিল । তাফসীরকারগণ উল্লেখ 
করেন, যে বছর পুত্র-সন্তানদের হত্যা না করার কথা সেই বছর হারূন (আ) জন্মগ্রহণ করেন। 
অন্যদিকে যে বছরে পুত্র-সন্তানদের হত্যা করার কথা সে বছরে মূসা (আ) জন্মগ্রহণ করেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান-নিহায়া ৫২৭ 


সুতরাং মূসা (আ)-এর আম্মা মূসা (আ)-কে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন । তাই তিনি 
গর্ভবতী হওয়ার প্রথম দিন থেকে সাবধানতা অবলম্বন করতে লাগলেন এবং গর্ভের কথা প্রকাশ 
হতে দিলেন না যখন তিনি সন্তান প্রসব করলেন, একটি সিন্দুক তৈরি করার জন্যে তাকে 
গোপনে নির্দেশ প্রদান করা হল। তিনি সিন্দুকটিকে একটি রশি দিয়ে বেঁধে রাখলেন । তার 
বাড়ি ছিল নীলনদের তীরে । তিনি তার সন্তানকে দুধ পান করাতেন এবং যখনই কারো 
আগমনের আশঙ্কা ক্রতেন তাকে সিন্দুকে রেখে সিন্দুক সমেত তাকে নদীতে ভাসিয়ে দিতেন। 
আর রশির এক প্রান্ত তিনি নিজে ধরে রাখতেন । যখন শত্রুরা চলে যেত তখন তিনি তাকে 
টেনে নিজের কাছে নিয়ে আসতেন। আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ 


Als GG lL is 1 EOS ET AE 

! ag p 5 VA HARA Eo) 99 

AR UA os ECE EE A IHL 4 

Et EYED SIH S3 Sy CISL A SID S32 0 

SLE TUES UG Ae LA SIE LAAN Spl 
/ 


Late AL al (LL Glad ALL, 


LE dss sl lai 


অর্থাৎ--মূসার মায়ের অন্তরে আমি ইংগিতে নির্দেশ করলাম, “শিশুটিকে বুকের দুধ পান 
করাতে থাক ।” যখন তুমি তার সম্পর্কে কোন আশঙ্কা করবে, তখন তাকে দরিয়ায় নিক্ষেপ 
করবে এবং ভয় করবে না, দুঃখও করবে না। আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং 
তাকে রাসূলদের একজন করব । অবশেষে ফিরআউনের লোকজন তাকে উঠিয়ে নিল। এর 
পরিণাম তো এই ছিল যে, সে তাদের শত্রু ও দুঃখের কারণ হবে। ফিরআউন, হামান ও তাদের 
বাহিনী ছিল অপরাধী ৷ ফিরআউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর ৷ 
একে হত্যা করবে না, সে আমাদের উপকারে আসতে পারে। আমরা তাকে সন্তান হিসেবেও 
গ্রহণ করতে পারি । প্রকৃতপক্ষে তারা এর পরিণাম বুঝতে পারেনি । (সূরা কাসাস ৪ ৭-৯) 


মূসার মায়ের কাছে যে ওহী পাঠানো হয়েছিল, তা ছিল ইলহাম ও নির্দেশনা । যেমন 


আল্লাহ তা‘আলা ইরশাদ করেন ৪ 
nt br 3 Et ua So Gy sl TE 


UNA LAL Al 


St GUL BLL BAT SAETT IS 
SORT e Salta EE Sa een RUG Fl aL ERE 
কর পাহাড়ে, গাছপালায় ও মানুষ যে ঘর তৈরি করে তাতে ৷ এরপর প্রত্যেক ফল থেকে কিছু 
কিছু আহার কর এবং তোমার প্রতিপালকের সহজপথ অনুসরণ কর । (সূরা নাহল £ ৬৮). 
এ ওহী নবুওতের ওহী নয় । ইব্ন হাযম (র) ও ইলম আকাইদ বিশারদগণের অনেকেই 
এটাকে মনে করেন, কিন্তু বিশুদ্ধ অভিমত হল প্রথম অভিমতটিই ৷ আর এটিই আহলুস সুন্নাত 
ওয়াল জামায়াতের মত বলে আবুল হাসান আল আশ‘আরী (র) বর্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


৫২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুহায়লী বলেছেন, মূসা (আ)-এর মায়ের নাম ছিল আয়ারেখা । আবার কেউ কেউ বলেন, 
তার নাম ছিল আয়াযাখৃত। মোদ্দাকথা হল, উপরোক্ত কাজের দিকনির্দেশনা তার অন্তরে দেয়া 
হয়েছিল । তার অন্তরে ইলহাম করা হয়েছিল যে, তুমি ভয় করো না এবং দুঃখিত হয়ো না। 
কেননা, যদিও সন্তানটি তার হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তা'আলা তা শিগগিরই ফেরত 
দেবেন। আর আল্লাহ তাকে অচিরেই রাসূল হিসেবে মনোনীত করবেন । তিনি আল্লাহ: 
তাআলার কিতাবকে দুনিয়া এবং আখিরাতে সমুন্নত করবেন । অতএব, মূসা (আ)-এর মা তাই 
করলেন যেভাবে তিনি আদিষ্ট হয়েছিলেন । একদিন তিনি তাকে ছেড়ে ছিলেন কিন্তু রশির প্রান্ত 
নিজের কাছে আটকে রাখতে ভুলে গেলেন মূসা (আ) নীলনদের স্রোতে ভেসে গেলেন। 
তারপর ফিরআউনের বাড়ির ঘাটে গিয়ে পৌছলেন। ফিরআউনের লোকজন তাকে উঠিয়ে নিল । 
এটার পরিণাম তো এই ছিল যে, তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হবেন। 


tnt! 


i কেউ বলেন, ১১ এর মধ্যে 23 অক্ষরটি পরিণাম জ্ঞাপক । এটি আয়াতাংশের 
45510 এর সাথে সম্পৃক্ত হলে এ অর্থই স্পষ্ট । কিন্তু যদি বাক্যের মর্মার্থের সাথে তা সংযুক্ত 
হয়ে থাকে তাহলে ১১ -কে অন্যান্য 2১ -এর ন্যায় কারণ নির্দেশক বলে মনে করতে হবে । 
তাতে বাক্যের মর্ম দাড়াবে ফিরআউনের লোকজন তাকে উঠিয়ে নেবার কারণ হয়ে দাড়িয়েছে 
যাতে সে তাদের শত্রু কিংবা দুঃখের..কারণ হবে। এ সম্ভাবনাটির সমর্থন মিলছে আয়াতে 
উল্লেখিত ০৮ 34 AIILLY LUST IIL 15 51 আয়াতাংশ থেকে । 

অর্থাৎ-ফিরআউন তার দুষ্ট উযীর হামান এবং তাদের অনুচররা ভ্রান্তির মধ্যে ছিল, তাই 
তারা এই শাস্তি ও হতাশার যোগ্য হয়ে পড়ে । 

তাফসীরকারগণ আরো উল্লেখ করেন যে, দাসীরা তাকে একটি বন্ধ সিন্দুকে দরিয়া থেকে 
উদ্ধার করে কিন্তু তারা তা খুলতে সাহস পায়নি । তারা ফিরআউনের স্ত্রী আসিযা (রা) বিনতে 
মুযাহিস ইবন আসাদ ইব্‌ন আর-রাইয়ান ইবনুল ওলীদ-এর সামনে বন্ধ সিন্দুকটি রাখল । 

এই ওলীদই ছিল ইউসুফ (আ)-এর যুগে মিসরের ফিরআউন । তৎকালীন মিসরের 
অধিপতিদের উপাধি ছিল ফিরআউন । আবার কেউ কেউ বলেন, আসিয়া ছিলেন বনী ইসরাঈল 
বংশীয় এবং মূসা (আ)-এর গোত্রের মহিলা । আবার কেউ কেউ বলেন, তিনি ছিলেন মূসা 
(আ)-এর ফুফু ৷ প্রসিদ্ধ এতিহাসিক সুহায়লীও এরূপ বর্ণনা করেছেন। আল্লাহ তা'আলাই অধিক 
জ্ঞাত ৷ 

মারয়াম (রা) বিনতে ইমরানের ঘটনায় আসিয়া (রা)-এর গুণাবলী ও মাহাত্ম্য সম্পর্কে 
বিস্তারিত আলোচনা করা হবে । কিয়ামতের দিন বেহেশতে রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রীদের সাথে 
তারা দুইজনও অন্তর্ভুক্ত হলেন। 

আসিয়া যখন সিন্দুকটির দরজা খুললেন ও পর্দা হটালেন তখন দেখলেন মূসা (আ)-এর 
চেহারা নবুওতের উজ্জ্বল নূরে ঝলমল করছে । মূসা (আ)-কে দেখামাত্র আসিয়ার হৃদয়মন তার 
প্রতি স্মেহমমতায় ভরে উঠল । ফিরআউন আসার পর জিজ্ঞাসা করল, ‘ছেলেটি কে?' এবং সে 
তাকে যবেহ করার নির্দেশ দিল । কিন্তু আসিয়া ফিরআউনের কাছ থেকে তাকে চেয়ে নিলেন 
এবং এভাবে তাকে ফিরআউনের কবল থেকে রক্ষা করলেন। আসিয়া বললেন 8 AL 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২৯ 


ETE অর্থাৎ এই শিশুটি তোমার ও আমার চোখ জুড়াবে। ফিরআউন বলল, এটা তোমার 
জন্যে হতে পারে, কিন্তু আমার, জন্যে নয়। একে দিয়ে আমার কোনই প্রয়োজন নেই ৷ কথা 
বাড়ালে বিপত্তিই বাড়ে । আসিয়া বলেছিলেন £ (442459 £1 ১ অর্থাৎ-“সে আমাদের 
উপকারে আসতে পারে।” আল্লাহ্‌ তা'আলা তার সে আশা পূর্ণ করেছিলেন দুনিয়ায় আল্লাহ্‌ 
তা'আলা তাঁকে মূসা (আ)-এর দ্বারা হিদায়াত দান করেছেন এবং আখিরাতে তাকে মূসা 
(আ)-এর কারণে স্বীয় জান্নাতে স্থান দেবেন। আবার তিনি বলেছিলেন ৪ 149 :4344"'/' 
অর্থাৎ-“আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি।” তারা তাকে সন্তান হিসেবে গ্রহণ 
করেছিলেন; কেননা তাদের কোন সন্তান ছিল না৷ আল্লাহ্‌ তা'আলা বলেন, ] ০৯; 
£52424, অৰ্থাৎ তারা জানে না যে, তাকে সিন্দুক থেকে উঠিয়ে নেওয়ার, জন্যে ফিরআউন 
পরিবারকে নিযুক্ত করে আল্লাহ্‌ তা'আলা ফিরআউন ও তার সৈন্যদের প্রতি কিরূপ মহা আযাব 
অবতীৰ্ণ করতে চেয়েছিলেন। পরবর্তী আয়াতে ঘটনার পরবর্তী অংশ বর্ণনা করা হয়েছে। 

EA: 


PAAR LZ sl At of NE 0 
27 AS A Ca wh {J 
wr 


ie CE Te 
Aad BES Peg HAY Za AA IT a AY 
ie 545 og aly EBSA OL £ Hobdy SE eS oe 2 
lS ES S15 8 shh CET EEE 
অর্থাৎ-মূসার মায়ের হৃদয় অস্থির হয়ে পড়েছিল, যাতে সে আস্থাশীল হয় তজ্জন্য আমি 
তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিত । সে মূসার বোনকে 
বলল, এর পিছনে ফিছনে যাও । সে তাদের অজ্ঞাতসারে দূর হতে তাকে দেখছিল । পূর্ব থেকেই 
আমি ধাত্রীর দুধপানে তাকে বিরত রেখেছিলাম ৷ মূসার বোন বলল, “তোমাদের কি আমি এমন 
এক পরিবারের সন্ধান দেব, যারা তোমাদের হয়ে তাকে লালন-পালন করবে এবং তার 
মঙ্গলকামী হবে৷” তারপর আমি তাকে ফেরত পাঠালাম তার মায়ের নিকট যাতে তার চোখ 
জুড়ায়, সে দুঃখ না করে এবং বুঝতে পারে যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ 
মানুষই তা জানে না । (সূরা কাসাস ৪ ১০-১৩) 
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা), মুজাহিদ (র), ইকরামা (র), সায়ীদ ইবন জুবাইর (রা) 
প্রমুখ বলেন, “মূসা (আ)-এর মায়ের অন্তর দুনিয়ার অন্যান্য চিন্তা ছেড়ে দিয়ে শুধুমাত্র 
মুসা (আ)-কে নিয়ে চিন্তায় অস্থির ছিল। আল্লাহ্‌ তা'আলা যদি তাকে ধৈর্য দান না করতেন ও 
তার হৃদয়ে দৃঢ়তা দান না করতেন তাহলে ব্যাপারটি তিনি প্রকাশ করে দিতেন এবং অন্যের 
কাছে প্রকাশ্যে তার সম্পর্কে জিজ্ঞাসা করে ফেলতেন ৷ তিনি তীর বড় মেয়ে, মূসা (আ)-এর 
বোনকে তার পেছনে পেছনে গিয়ে খবরাখবর নেয়ার জন্যে পাঠালেন। মুজাহিদ (র) বলেন, 
সে দূর থেকে তাকে লক্ষ্য করছিল। আর কাতাদা (র) বলেন, তিনি এমনভাবে তার প্রতি 
লক্ষ্য করছিলেন যেন এ ব্যাপারে তার কোন আগ্রহ নেই । এজন্যই আল্লাহ তা'আলা বলেন, 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৭ 


http://IslamiBoi.wordpress.com 


৫৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(১5২১/9 £45 ‘তারা তা বুঝতে পারছিল না ।' ঘটনা হল এই, যখন ফিরআউনের ঘরে 
মুসা (আ)-এর থাকা সাব্যস্ত হলো তখন ফিরআউনের লোকজন তাকে দুধ পান করাবার চেষ্টা 
করল কিন্তু তিনি কারো বুকের দুধ গ্রহণ করলেন না বা অন্য কোন খাদ্যও গ্রহণ করলেন না। 
তারা তার ব্যাপারে অত্যন্ত উদ্বিগু হয়ে পড়ল এবং তাকে যে প্রকারেই হোক না কেন তারা যে 
কোন খাদ্য খাওয়াতে চেষ্টা করল কিন্তু তারা তাতে ব্যর্থ হল । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
“পূর্ব থেকেই আমি অন্যের বুকের দুধ গ্রহণ থেকে তাকে বিরত রেখেছিলাম ৷” তারা তীকে 
ধাত্রী ও অন্যান্য নারীসমেত বাজারে পাঠালো যাতে তারা এমন লোক খুঁজে বের করতে পারে, 
যে তাকে দুধ পান করাতে সক্ষম হয়। তারা তাকে নিয়ে ছিল ব্যস্ত এবং বাজারের লোকজনও 
তাদের দিকে লক্ষ্য করে রয়েছে- এমন সময় মূসা (আ)-এর বোন মূসা (আ)-এর দিকে 
ডাকাতোন কাজ 50 কহি বল বজ কা বব রিং বললেনঃ 
(AG AA ATS En at NA TANY 


CEOS I CHET A A SN 

অর্থাৎ তোমাদের কি আমি এমন এক পরিবারের সন্ধান দেব, যারা তোমাদের হয়ে 
তাকে লালন-পালন করবে এবং তার মঙ্গলকামী হবে? 

আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, “মুসা (আ)-এর বোন যখন তাদেরকে এরূপ বললেন 
তখন তারা তাকে বলল, তুমি কেমন করে জান যে, তারা তার মঙ্গলক্কামী ও তার প্রতি 
মেহেরবান হবে? তিনি বললেন $ বাদশাহর বেগমের ছেলের উপকার সাধনে সকলেই আগ্রহী । 
তখন তারা তাকে ছেড়ে দিল এবং তার সাথে তারা তাদের বাড়িতে গেল ৷ তখন মূসা (আ)-এর 
মা মূসা (আ)-কে কোলে তুলে নিলেন ও তাকে নিজ বুকের দুধ খেতে দিলেন । মূসা (অ!) 
মায়ের স্তন মুখে নিলেন, চুষতে আরম্ভ করলেন এবং দুধ পান করতে লাগলেন । এতে তারা 
সকলে অতীব খুশি হল । এক ব্যক্তি এ সুসংবাদ আসিয়াকে গিয়ে জানাল । তিনি মূসা (আ)-এর 
মাকে তার নিজ মহলে ডেকে পাঠালেন এবং সেখানে অবস্থান করে তাকে উপকৃত করতে 
আসিয়া (রা) আহ্বান জানালেন কিন্তু মূসা (আ)-এর মা তাতে রাধী হলেন না বরং বললেন, 
আমার স্বামী ও ছেলে-মেয়ে রয়েছে তাই আমি তাদেরকে ছেড়ে মহলে থাকতে পারি না, তবে 
আপনি যদি তাকে আমার নিকট পাঠিয়ে দেন তাহলে আমি তাকে দুধ পান করাতে পারি । তখন 
আসিয়া মূসা (আ)-কে তার মায়ের সাথে যেতে দিলেন তিনি তার জন্যে বনু মূল্যবান 
উপঢৌকন দিলেন ও তার খোরপোশের জন্য ভাতা নির্ধারণ করে দিলেন। মূসার মা মূসা 
(আ)-কে নিয়ে নিজ ঘরে ফিরে গেলেন এবং এভাবে আল্লাহ তা'আলা পুনরায় মা-ছেলের মিলন 


৷ আল্লাহ তা আলা এ প্ৰসঙ্গে বলেন $ 
ge firsts 4 Ans LAL ad Lt 12d BLL AL A LHNACTAAA 


‘32 Hl se olds ENG ne HS sr MEEVEE 

আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম ৷ যাতে তার চোখ জুড়ায়, সে দুঃখ না করে 
এবং বুঝতে পারে যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য । 

মুসা-জননীর কাছে মূসা (আ)-কে ফেরত প্রদানের মাধ্যমে একটি প্রতিশ্রুতি এভাবে পূর্ণ 
হল । আর এটাই নবুওতের সুসংবাদের সত্যতার প্রমাণ হিসেবে বিবেচ্য । এ প্রসঙ্গে আল্লাহ 


RAS) 


তা'আলা ইরশাদ করেন {, 3/414, 9 445441 5415 অর্থাৎ-“তাদের অধিকাংশই এটা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩১ 


জানে না ৷’ যেই রাতে আল্লাহ তা'আলা মূসা (আ)-এর সাথে কথোপকথন করেন সেই রাতেও 
এরূপ ইহসান প্রদর্শনের কথা আল্লাহ তা'আলা উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা এ প্রসঙ্গে 


ইরশাদ করেন ৪ 

EE LE AT Ol altr 
G2 IX l b2/ 0 / 

4 TEL doth pif pst sti 


EE ESATA ESL ALL PALA “ 


EE ea Mle CE 
অর্থাৎ- এবং আমি তো i Ge fe EE করেছিলাম, যখন আমি 
* তোমার মাকে জানিয়েছিলাম যা ছিল জানাবার এই মর্মে যে, তুমি তাকে সিন্দুকের মধ্যে রাখ 
তারপর এটাকে দরিয়ায় ভাসিয়ে দাও যাতে দরিয়া এটাকে তীরে ঠেলে দেয়, এটাকে আমার 
শত্রু ও তার শত্রু নিয়ে যাবে। আমি আমার নিকট হতে তোমার উপর ভালবাসা ঢেলে 
দিয়েছিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও । (সূরা তা-হা ৪ ৩৭) 

শেষোক্ত আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদা (র) প্রমুখ তাফসীরকার বলেন, যাতে আমার 
সামনে তুমি ভাল ভাল খাবার খেতে পার ও অতি উত্তম পোশাক পরতে পার । আর এগুলো সব 
আমার হেফাজত ও সংরক্ষণের দ্বারা সম্ভব হয়েছে, অন্য কারো এরূপ করার শক্তি, সামর্থ্য নেই । 
আল্লাহ্‌ তা'আলা আরও ইরশাদ করেন 


Parl (Inbar 7 JH tI adld al A 


LE EL USS oa LEIS 


pln i ASL IML LS AL AL A ld nl LL nd 


Ss os EAU LS. GLEE 


Moat? 


অর্থাৎঁ-যখন তোমার বোন এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব কে এই শিশুর 
ভার নেবে? তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় 
এবং সে দুঃখ না পায়; এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে; অতঃপর আমি তোমাকে 
মনঃপীড়া হতে মুক্তি দেই । আমি তোমাকে বন্ু পরীক্ষা করেছি । (সূরা তা-হা £ ৪০) 

পরীক্ষার ঘটনাসমূহ যথাস্থানে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করেনঃ 


( UMASS BHOVL Ete bd 
srs, als SS EEL stl ls Ld 


nl Ill A At dA Us ALA LA nD 
AMORA AE £ ys AHO =! 


0 re Z f CpAL LIK ~ 
jetty i sk E, EE EEA 


t FAA AE NEAL / jd 7 A 20 A 
NER EAR ১ To ER | 2 
fA DPA 


http://IslamiBoi.wordpress.com 


৫৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎঁ-যখন মূসা (আ) পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হল তখন আমি তাকে 
হিকমত ও জ্ঞান দান করলাম; এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করে থাকি । 
সে নগরীতে প্রবেশ করল, যখন এর অধিবাসীরা ছিল অসতর্ক । সেখানে সে দুটি লোককে 
ংঘর্ষে লিপ্ত দেখল- একজন তার নিজ দলের এবং অপরজন তার শক্রদলের ৷ মূসা (আ)-এর 
দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে মূসা (আ)-এর সাহায্য প্রার্থনা করল, তখন 
মূসা (আ) তাকে ঘুষি মারল; এভাবে সে তাকে হত্যা করে বসল । মূসা (আ) বললেন, এটা 
শয়তানের কাণ্ড । সেতো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলল, হে আমার প্রতিপালক! আমি 
তো আমার নিজের প্রতি জুলুম করেছি। সুতরাং আমাকে ক্ষমা কর তারপর তিনি তাকে ক্ষমা 
করলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । সে আরো বলল, হে আমার প্রতিপালক! তুমি 
তহেছ জমক অর ক্রেে অত কংলাও জরাংয়েররহাযারাযা জরা: যয়া 
কাসাস ৪ ১৪-১৭) 

যখন আল্লাহ্‌ তা‘আলা উল্লেখ করেন, তিনি তার মায়ের কাছে তাকে ফেরত দিয়ে তার 
প্রতি অনুগ্রহ ও দয়া করেছেন তারপর তিনি উল্লেখ করতে শুরু করলেন যে, যখন তিনি পূর্ণ 
যৌবন লাভ করেন এবং শারীরিক গঠন ও চরিত্রে উৎকর্ষ মণ্ডিত হল এবং অধিকাংশ উলামার 
মতে, যখন ৪০ বছর বয়সে উপনীত হন, তখন আল্লাহ তা'আলা তাকে হিকমত ও নবুওতের 
স্রালি দানি করেন।'যে বিরয়ে ভরি মাতারে পুবেহ আয্াহ তা'জালা সুসংবাদ প্রদান বারেছিলেন। 
যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ ALLA ALLS lL 21S El 

EE TET CE NEC EE ONE একজন করব ।” 
তারপর আল্লাহ তাআলা মূসা (আ)-এর মিসর থেকে বের হয়ে মাদায়ান শহরে গমন এবং 
সেখানে নির্ধারিত মেয়াদ পর্যন্ত অবস্থানের কারণ বর্ণনা শুরু করেন এবং মূসা (আ) ও আল্লাহ 
তা‘আলার মধ্যে যে সব কথোপকথন হয়েছে এবং আল্লাহ তা'আলা তাকে যেরূপ মর্যাদা দান 
করেছেন তার প্রতিও ইংগিত করেছেন। যার আলোচনা একটু পরেই আসছে। 


আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ TES THESES EE EE UE 
অর্থাৎ -“সে নগরীতে প্রবেশ করল যখন তার অধিবাসীবৃন্দ ছিল ছিল অসতৰ্ক ৷” 

আবদুল্লাহ ইবন আব্বাস (রা), সাঈদ ইবন জুবাইর (রা), ইক্রিমা (র), কাতাদা ও সুদ্দী 
(র) বলেন, তখন ছিল দুপুর বেলা । অন্য এক সূত্রে বর্ণিত; আবদুল্লাহ ইবন আব্বাস (রা) 
বলেছেন, এটা ছিল মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়। সেখানে তিনি দু'জনকে সংঘর্ষে লিপ্ত 
পেলেন- একজন ছিল ইসরাঈলী এবং অন্যজন ছিল কিবতী । আবদুল্লাহ ইবন আব্বাস (রা), 
কাতাদা (র), সুদ্দী (র), মুহম্মদ ইবন ইসহাক (র) এ মত পোষণ করেন। মূসা (আ)-এর দলের 
লোকটি শত্ৰু দলের লোকটির বিরুদ্ধে মূসা (আ)-এর সাহায্য প্রার্থনা করল । বস্তুত 
ফিরআউনের পালক-পুত্র হবার কারণে মিসরে মূসা (আ)-এর প্রতিপত্তি ছিল। মূসা (আ) 
ফিরআউনের পালক-পুত্র হওয়ায় এবং তার ঘরে লালিত-পালিত হওয়ায় বনী ইসরাঈলদেরও 
সম্মান বৃদ্ধি পায়। কেননা, তারা মূসা (আ)-কে দুধ পান করিয়েছিল-এ হিসাবে তারা ছিল মূসা 
(আ)-এর মামা গোত্রীয় । যখন ইসরাঈল বংশীয় লোকটি মূসা (আ)-এর সাহায্য প্রার্থনা করল 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৩ 


তখন তিনি তার সাহায্যে এগিয়ে আসলেন । মুজাহিদ (র) {14 £4 শব্দের ব্যাখ্যায় বলেন, 
এর অর্থ তিনি তাকে ঘুষি দিলেন। কাতাদা (র) বলেন, তিনি তাকে লাঠি দিয়ে আঘাত 
করলেন । ফলে কিবতীটি মারা যায় । আর এই কিবতীটি ছিল কাফির ও মুশরিক ৷ মূসা (আ) 
তাকে প্রাণে বধ করতে চাননি, বরং তিনি তাকে সাবধান ও নিরস্ত্র করতে চেয়েছিলেন। 
এত ও আ) বললেন ৪ 
EEN A 

2 J 4 IE ul lin fe S72 di 

l A A / 
$46 Lo SAL UL OES TNERACIEIAT 


Leptin td | AEA ALA (nb ANG GAL {ALN 

iE Lal 2m SE LL OE NA AY 
ad 2 Ud ee adh (yal a LL IC, 
JG. : stat oh ET UE TEE 
720 A alfa LE. 25 A 


ড় 
rallanl a AS ECVE A ay oss 2 
RE TAR SESE A CY ents ut ag ) 

MAMA AGIA (A AES Zl 
2n A [#8 


/ 
| ED EEG SAFES? EC 
{ [A 


Pa 


HEE LM 
A Y. 
+ All 
অর্থাৎ-মূসা বলল, “এটা শয়তানের কাণ্ড । সেতো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তিকারী। সে বলল, 
হে আমার প্রতিপালক! আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা 
কর তারপর তিনি তাকে ক্ষমা করলেন তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । সে আরো বলল, 
হে আমার প্রতিপালক! তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছ, (অর্থাৎ মর্যাদা ও প্রতিপত্তি 
দিয়েছ) আমি কখনও অপরাধীদের সাহায্যকারী হব না। তারপর ভীত-সতর্ক অবস্থায় সেই 
নগরীতে তার প্রভাত হল। হঠাৎ সে শুনতে পেল, পূর্বদিন যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল, সে 
তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি ৷ 
তারপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরতে উদ্যত হল, তখন সে ব্যক্তি বলে উঠল, হে মূসা! 
গতকাল তুমি যেমন একজনকে হত্যা করেছ সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ! তুমি তো 
পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, শান্তি স্থাপনকারী হতে চাও না? নগরীর দূর প্রান্ত হতে এক 
ব্যক্তি ছুটে আসল ও বলল, হে মূসা! পারিষদবর্গ তোমাকে হত্যা করবার পরামর্শ করছে । 
সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তো তোমার মঙ্গলকামী ৷ ভীত-সতর্ক অবস্থায় সে সেখান 
থেকে বের হয়ে পড়ল এবং বলল, “হে আমার প্রতিপালক! তুমি জালিম সম্পৃ্দায় হতে আমাকে 
রক্ষা কর ।” (কাসাস ৪ ১৫-২১) 


বস্তুত আল্লাহ তা‘আলা জানিয়ে দিচ্ছেন যে, মূসা (আঁ) মিসর শহরে ফিরআউন ও তার 
পারিষদবর্গের ব্যাপারে ভীত-সন্তরস্ত হয়ে পড়লেন । পাছে তারা জেনে ফেলে যে, নিহত ব্যক্তির 


http://IslamiBoi.wordpress.com 


৫৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যে মামলাটি তাদের কাছে উত্থাপন করা হয়েছে তাকে বনী ইসরাঈলের এক ব্যক্তির সাহায্যাৰ্থে 
মূসা (আ)-ই হত্যা করেছেন। তা হলে তাদের ধারণা বদ্ধমূল হয়ে যাবে যে, মূসা (আ) বনী 
ইসরাঈলেরই একজন ৷ এতে পরবর্তীতে বিরাট অনর্থ ঘটে যেতে পারে। এজন্যই তিনি এদিন 
ভোরে এদিক ওদিকে সতর্ক দৃষ্টি রেখে চলাফেরা করছিলেন । এমন সময় হঠাৎ তিনি শুনতে 
পেলেন, আগের দিন যে ইসরাঈলীটির তিনি সাহায্য করেছিলেন এ ব্যক্তি আজও. অন্য 
একজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মূসা (আ)-কে সাহায্যের জন্য আহ্বান করছে । মূসা (আ) 
তাকে তার ঝগড়াটে স্বভাবের জন্য ভসনা করলেন এবং বললেন, তুমি তো স্পষ্টই একজন 
বিভ্রান্ত ব্যক্তি । তারপর তিনি মূসা (আ) ও ইসরাইলী ব্যক্তিটির শত্রু কিবতীটিকে আক্রমণ 
করতে উদ্যত হলেন যাতে তিনি কিবতীটিকে প্রতিহত করতে পারেন এবং ইসরাঈলীকে তার 
কবল থেকে রক্ষা করতে পারেন । তারপর তাকে তিনি আক্রমণের জন্য উদ্যত হলেন ও 
TNE 


fA FC Wad IALL dl HALIM NE 


ge 
LEE 232 0) 5 jE lp 
AFR ud OL Lak 


+ alah Se LISS BL ASSN ATES GIS 
হে মূসা! গতকাল তুমি যেমন একব্যক্তিকে হত্যা করেছ, সেভাবে আমাকেও কি হত্যা 
করতে চাচ্ছ! তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, শান্তি স্থাপনকারী হতে চাও না । 
কেউ কেউ বলেন, এ উক্তিটি ইসরাঈলীয়--যে মূসা (আ)-এর পূর্বদিনের ঘটনাটি সম্পর্কে 
জ্ঞাত ছিল, সে যখন মূসা (আ)-কে কিবতীটির দিকে অগ্রসর হতে দেখল, তখন সে ধারণা 
করলা, = ত র। যাক খাথিবেন- কেহ তিনি তাকে প্রথমেই এই বলে ভসনা করেছেন 
যে £0 | তুমি তো একজন বিভ্ৰান্ত লোক। এজন্যেই সে মূসা (আ)-কে এ 
কথাটি বনে এবং পূর্বের দিন যে ঘটনা ঘটেছিল সে তা প্রকাশ করে দিল। তখন কিবতী মূসা 
(আ)-কে ফিরআউনের দরবারে তলব করাণোর উদ্দেশ্যে চলে যায় । তবে এ অভিমতটি শুধু এ 
উক্তিকারীরই । অন্য কেউ তা উল্লেখ করেননি ৷ এ উক্তিটি কিবতীটিরও হতে পারে। কেননা, সে 
যখন মূসা (আ)-কে তার দিকে অগ্রসর হতে দেখল, তাকে ভয় করতে লাগল এবং মূসা 
(আ)-এর মেযাজ থেকে ইসরাঈলী পক্ষে চরম প্রতিশোধের আশঙ্কা করে নিজ দূরদর্শিতার 
আলোকে সে উপরোক্ত উক্তিটি করেছিল। যেন সে বুঝতে পেরেছিল যে, সম্ভবত এ ব্যক্তিটিই 
গতকালের নিহত ব্যক্তিটির হত্যাকারী । অথবা সে ইসরাঙঈলীটির মূসা (আ)-এর কাছে 
সাহায্যের প্রার্থনা করা থেকেই সে ব্যাপারটি আচ করতে পেরেছিল এবং উপরোক্ত বাক্যটি 
বলেছিল । আল্লাহই মহা জ্ঞানী ৷ 
মূলত ফিরআউনের কাছে এই সংবাদ পৌছেছিল যে, মূসা (আ)-ই গতকালের খুনের জন্য 
দায়ী । তাই ফিরআউন মূসা (আ)-কে গ্রেফতার করার জন্যে লোক পাঠাল, কিন্তু তারা মূসা 
(আ)-এর নিকট পৌছার পূর্বেই শহরের দূরবর্তী প্রান্ত থেকে সংক্ষিপ্ততর রাস্তা দিয়ে একজন 
হিতাকাজ্কী মূসা (আ)-এর নিকট পৌছে দরদমাখা সুরে বললেন, হে মূসা (আঁ) ! ফিরআউনের 
পারিষদবর্গ আপনাকৈ হত্যা করার সলাপরামর্শ করছে। কাজেই আপনি এখনই এই শহর থেকে 
বের হয়ে পড়ুন । আমি আপনার একজন হিতাকাজ্ঞকী অর্থাৎ আমি যা বলছি, সে ব্যাপারে । মূসা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৫ 


(আ) তাৎক্ষণিকভাবে মিসর থেকে বের হয়ে পড়েন কিন্তু তিনি রাস্তাঘাট চিনতেন না তাই 
ACA / A [A 
বলতে থাকেন 54+] (1| ৫541 ১ 42225 হে আমার প্রতিপালক! আমাকে জালিম 


JES Mn HE CELT ALE IG IL HELE 

ps2 E99 SHALL pit Sail Alt 125 bait ile 439 CY 

ULB SAL EL SELLY dU ULES UYU GY AG 

Ea IES IE AA EB EEL 
A ‘ 


/ A 
Dr LEN 

অর্থাৎ.-যখন মূসা মাদায়ান অভিমুখে যাত্রা করল তখন বলল, আশা করি আমার 
প্রতিপালক আমাকে সরলপথ প্রদর্শন করবেন । যখন সে মাদায়ানের কূপের নিকট পৌছল, 
দেখল একদল লোক তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পিছনে দু'জন নারী 
তাদের পশুগুলোকে আগলাচ্ছে। মূসা (আ) বলল, ‘তোমাদের কি ব্যাপার?’ তারা বললেন, 
‘আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না, যতক্ষণ রাখালরা তাদের 
পশুগুলোকে নিয়ে সরে না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ ৷’ মূসা (আ) তখন তাদের 
পশুগুলোকে পানি পান করাল, তারপর তিনি ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বলল, হে আমার 
প্রতিপালক! তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার কাঙ্গাল । (সূরা কাসাস ৪ ২২-২৪) 

উল্লেখিত আয়াতগুলোতে আল্লাহ তা'আলা আপন বান্দা, রাসূল ও কালীম মূসা (আ)-এর 
মিসর থেকে বের হয়ে যাবার ঘটনা বর্ণনা করেছেন। ফিরআউনের সম্প্রদায়ের কোন ব্যক্তি 
তাকে দেখে ফেলে নাকি, এই ভয়ে চতুর্দিকে তাকাতে তাকাতে মূসা (আ) শহর থেকে বের 
হয়ে পড়লেন, কিন্তু কোথায় যাবেন বা কোন্‌ দিকে যাবেন তিনি কিছুই জানেন না । তিনি 
ইতিপূর্বে মিসর থেকে আর কোনদিন বের হননি । যখন তিনি মাদায়ানে যাবার পথ ধরতে 
পারলেন- তখন তিনি বলে উঠলেন, আমি আশা করি আমার প্রতিপালক আমাকে সোজা রাস্তা 
প্রদর্শন করবেন ৷ অর্থাৎ সম্ভবত আমি এবার মনযিলে মকসুদে পৌছতে পারব । এভাবে বাস্তবে 
ঘটেছিলও তাই । এ পথই তাকে মনযিলে মকসুদে পৌছায় । কি সে মনযিলে মকসুদটি? 
মাদায়ানে একটি কৃয়া ছিল যার পানি সকলে পান করত । মাদায়ান হলো সেই শহর যেখানে 
আল্লাহ আ‘আলা ‘আইকাহ’ বাসীদের ধ্বংস করেছিলেন আর তারা ছিল শুয়ায়ব (আ)-এর 
সম্পৃদায় ৷ 

উলামায়ে কিরামের একটি মত অনুযায়ী মূসা (আ)-এর যুগের পূর্বে তারা ধ্বংস হয়ে 
গিয়েছিল । যখন মূসা (আ) মাদায়ানের পানির কূপে পৌছলেন, সেখানে একদল লোক পেলেন 
যারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পেছনে দু'জন নারীকে পেলেন যারা 
তাদের ছাগলগুলোকে আগলাচ্ছে, যাতে এগুলো সম্পৃদায়ের ছাগলগুলোর সাথে মিশে না যায় । 


http://IslamiBoi.wordpress.com 


৫৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কিতাবীদের মতে, সেখানে সাতজন নারী ছিল। এটাও তাদের ভ্রান্ত ধারণা । তারা সাতজন হতে 
পারে তবে তাদের মধ্য হতে দু'জন পানি পান করাতে এসেছিল । তাদের বর্ণনা বিশুদ্ধ হলেই 
কেবল এ ধরনের সামঞ্জস্যসূচক উত্তর গ্রহণযোগ্য হতে পারে। এটা স্পষ্ট যে, শুয়ায়ব (আ)-এর 
কেবল দু'টি কন্যাই ছিল। মূসা (আ)-এর প্রশ্নের উত্তরে তারা বলন্দেন, আমরা আমাদের 
দুর্বলতার জন্যে রাখালদের পানি পান ৰুরাবার পূর্বে আমরা আমাদের পানির কাছে পৌছতে 
পারি না। আর এসব পশু নিয়ে আমাদের আসার কারণ হচ্ছে- আমাদের পিতার বৃদ্ধাবস্থা ও 
দুর্বলতা ৷ তখন মূসা (আ) তাদের পশুগুলোকে পানি পান করালেন। 

তাফসীরকারগণ বলেন, রাখালরা যখন তাদের জানোয়ারগুলোর পানি পান করানো শেষ 
করত, তখন তারা কৃয়ার মুখে একটি বড় ও ভারী পাথর রেখে দিত ৷ তারপর এই দুই নারী 
আসতেন এবং লোকজনের পশুগুলোর পানি পান করার পর যা উচ্ছিষ্ট থাকত তা হতে আপন 
বকরীগুলোকে পানি পান করাতেন। কিন্তু আজ মূসা (আ) আসলেন এবং একাই পাথরটি 
উঠালেন । তারপর তিনি তাদেরকে ও তাদের বকরীগুলোকে পানি পান করালেন এবং পাথরটি 
পূর্বের জায়গায় রেখে দিলেন। 

আমীরুল মুমিনীন উমর (রা) বলেন, পাথরটি দশজনে উঠাতে পারত তিনি একবালতি 
পানি উঠালেন এবং তাতে দু'জনের প্রয়োজন মিটে যায়। পুনরায় তিনি গাছের ছায়ায় ফিরে 
গেলেন তাফসীরকারগণ বলেন, এটা সামার গাছের ছায়া । ইবন জারীর তাবারী (র) ইবন 
মাসউদ (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি এই গাছটিকে সবুজ ও ছায়াদার দেখেছেন । মূসা (আ) 
বলেন, “হে আমার প্রতিপালক! আপনি আমার প্রতি যে অনুগ্রহই অবতীর্ণ করবেন আমি তার 
কাঙ্গাল ৷” 

আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, মূসা (আ) মিসর থেকে মাদায়ান ভ্রমণকালে শাক- 
সবজি ও গাছের পাতা ব্যতীত অন্য কিছু খেতে পাননি । তার পায়ে তখন জুতা ছিল না । জুতা 
না থাকায় দুই পায়ের তলায় যখম হয়ে গিয়েছিল তিনি গাছের ছায়ায় বসলেন। তিনি ছিলেন 
সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তা'আলার মনোনীত ব্যক্তি । অথচ ক্ষুধার কারণে তার পেট পিঠের 
WSU aL SLA LLL HE 
খেজুরের পর্যন্ত মুখাপেক্ষী ছিলেন। 45% 4 Es BUELL Sj 2 JE 
আয়াত প্রসঙ্গে আতা ইবন সাই (র) বুঁলেন'ঃ UR. 9% 4 দত 
করেছিলেন। 

আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ 
WRU ll; US le LG UNS) UG 
pol TLE MAA OE BELLAS AANA A 
DID 42AY Ji ail 2 ui Lbs. eae Od 
ELC ie Cet Ue 
MOTE a 2 Et Ie 


EA ld. A A LA 
Ee ils TEES {48, {tp IU ED Eyal 


dt ff (Want sly . 
5! A sf Es. EAE SELL AAPA he 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৭ 


/ 7 DN AD MA 
ACT Er COP BRE Le 


7 
{ 


SP ndd Ld 61 t / AA EAA PAR AAA ci 
Gl dl 
0 


অর্থাৎ-নারী দ্বয়ের একজন শরমজনিত পায়ে তার নিকট আসল এবং বলল, “আমার পিতা 
আপনাকে আমন্ত্রণ করেছেন, আমাদের জানোয়ারগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক 
দেয়ার জন্য, তারপর মূসা (আ) তার নিকট এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলে সে বলল, ভয় 
করো না তুমি জালিম সম্পৃদায়ের কবল থেকে বেচে গিয়েছ। তাদের একজন বলল, হে পিতা! 
তুমি একে মজুর নিযুক্ত কর, কারণ তোমার মজুর হিসেবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী, 
বিশ্বস্ত ৷” সে মূসা (আ)-কে বলল, আমি আমার এই কন্যাদ্ধয়ের একজনকে তোমার সাথে বিয়ে 
দিতে চাই এ শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করবে- যদি তুমি দশবছর পূর্ণ কর, সে 
তোমার ইচ্ছা । আমি তোমাকে কষ্ট দিতে চাই না । আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী 
পাবে। মূসা (আ) বলল, ‘আমার ও আপনার মধ্যে এ চুক্তিই রইল ৷’ এ দুটি মেয়াদের কোন 
একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকবে না । আমরা যে বিষয়ে কথা 
বলছি আল্লাহ তার সাক্ষী । (২৮ কাসাস ৪ ২৫-২৮) 


মূসা (আ) গাছের ছায়ায় বসে যখন বললেন 
2 25 bo GLAD A 3 

তখন নারির ভাতে খান এত ত7 ডর তালা দিত সাতে নলে দিছ 
আছে, তাদের এরূপ ত্বরান্বিত প্রত্যাবর্তনে শুয়ায়ব (আ) তার কারণ জিজ্ঞেস করলেন । তারা 
যখন তাকে মূসা (আ)-এর ঘটনা সম্পর্কে জানালেন, তখন শুয়ায়ব (আ) তাদের একজনকে 
মুসা (আ)-কে ডেকে আনতে পাঠালেন । তাদের একজন আযাদ নারীসুলভ শরম জড়িত পায়ে 
তার নিকট আসলেন এবং বললেন, আমার পিতা পানি পান করানোর পারিশ্রমিক দেয়ার জন্যে 
আপনাকে ডাকছেন। তিনি কথাটি স্পষ্ট করে বললেন, যাতে মূসা (আ) তার কথায় কোনরূপ 
সন্দেহ না করেন । এটা ছিল তার লজ্জা ও পবিত্রতার পূর্ণতার প্রমাণ ৷ যখন মূসা (আ) শুয়ায়ব 
(আ)-এর কাছে আগমন করলেন এবং তীর মিসর ও ফিরআউন' থেকে তার পলায়ন করে 
আসার যাবতীয় ঘটনা শুয়ায়ব (আ)-এর কাছে বর্ণনা করলেন- তখন তিনি তাকে বললেন, 
‘তুমি ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কর্তৃত্ব থেকে বের হয়ে এসেছ, এখন আর তুমি 
তাঁদের রাজ্যে নও ৷' 

এই বৃদ্ধ কে? এ নিয়ে উলামায়ে কিরামের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন, 
“প্তনি হচ্ছেন শুয়ায়ব (আ)।” এটাই অধিকাংশ ব্যাখ্যাকারীর কাছে সুপ্রসিদ্ধ অভিমত । হাসান 
বসরী (র) ও মালিক ইবন আনাস (র) এ মত পোষণ করেন। এ ব্যাপারে একটি হাদীসেও 
সুস্পষ্ট বর্ণনা এসেছে। তবে এর সনদে কিছু সন্দেহ রয়েছে। অন্য একজন প্রকাশ্যভাবে বলেছেন 
যে, শুয়ায়ব (আ) তার সম্পৃদায় ধ্বংস হবার পরও অনেকদিন জীবিত ছিলেন। অতঃপর মূসা 
(আ) তীর যুগ পান এবং তীর কন্যাকে বিবাহ করেন। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৮ 


http://IslamiBoi.wordpress.com 


৫৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্‌ন আৰু হাতিম (র) প্রমুখ হাসান বসরী (র) সূত্রে বর্ণনা করেন যে, মূসা (আ)-এর 
ঘটনা সংশ্লিষ্ট এ ব্যক্তির নাম শুয়ায়ব, তিনি মাদায়ানে কূয়ার মালিক ছিলেন কিন্তু তিনি 
মাদায়ানের নবী শুয়ায়ব নন। আবার কেউ কেউ বলেন, তিনি হচ্ছেন শুয়ায়ব (আ)-এর 
ভাতিজা । আবার কেউ কেউ বলেন, তিনি হচ্ছেন শুয়ায়ব (আ)-এর চাচাত ভাই ৷ কেউ কেউ 
বলেন, তিনি ছিলেন শুয়ায়বের সম্পৃদায়ের একজন মুমিন বান্দা । আবার কেউ কেউ বলেন, 
তিনি হচ্ছেন একজন লোক যার নাম ইয়াসর্ন। কিতাবীদের গ্রন্থাদিতে এরূপ বিবরণ রয়েছে । 
তাদের ভাষ্য মতে, ইয়াসরূন ছিলেন একজন বড় ও জ্ঞানী জ্যোতিষী । আবদুল্লাহ ইবন আব্বাস 
(রা) ও আবু উবায়দা ইবন আবদুল্লাহ (র) তাঁর নাম ইয়াসরন বলে উল্লেখ করেছেন। আবূ 
উবায়দা আরো বলেন, তিনি ছিলেন শুয়ায়ব (আ)-এর ভাতিজা । আবদুল্লাহ ইবন আব্বাস (রা) 
এ বর্ণনায় বাড়িয়ে বলেন, তিনি ছিলেন মাদায়ানের লোক । 

মোটকথা, যখন শুয়ায়ব (আ) মূসা (আ)-কে আতিথ্য ও আশ্রয় দান করলেন, তখন তিনি 
তার সমস্ত কাহিনী শুয়ায়ব (আ)-এর কাছে বর্ণনা করলেন । তখন শুয়ায়ব (আ) তাকে সুসংবাদ 
দিলেন যে, তিনি জালিমদের কবল থেকে পরিত্রাণ লাভ করেছেন। তখন দুই কন্যার একজন 
তার পিতাকে বললেন, হে আমার পিতা! তাকে পারিশ্রমিকের বিনিময়ে তোমার বকরী চরাবার 
জন্যে নিযুক্ত কর । তারপর সে তার প্রশংসা করে বলল যে, মৃসা (আ) শক্তিশালী এবং 
আমানতদারও বটে । উমর (রা), আবদুল্লাহ ইবন আব্বাস (রা), কাযী শুরায়হ (র), আবূ 
মালিক (র), কাতাদা (র), মুহম্মদ ইবন ইসহাক (র) প্রমুখ বলেন,“শুয়ায়ব (আ)-এর কন্যা 
যখন মূসা (আ) সম্পর্কে এরূপ মন্তব্য করলেন, তখন তার পিতা তাকে বললেন, তুমি তা 
কেমন করে জানলে?” জবাবে তিনি বললেন, তিনি এমন একটি পাথর উত্তোলন করেছেন যা 
উত্তোলন করতে দশজন লোকের প্রয়োজন । আবার আমি যখন তার সাথে বাড়ি আসছিলাম, 
আমি তার সামনে পথ চলছিলাম, এক পর্যায়ে তিনি বললেন, “তুমি আমার পেছনে পেছনে চল, 
আর যখন বিভিন্ন রাস্তার মাথা দেখা দেবে তখন তুমি কঙ্ধকর নিক্ষেপের মাধ্যমে আমাকে পথ 
নির্দেশ করবে ।” 

আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, তিন ব্যক্তি সর্বাপেক্ষা অতি দৃূরদর্শিতার পরিচয় 
দিয়েছিলেন (১) ইউসুফ (আ)-এর ক্রেতা=-যখন' তিনি তাঁর স্রীকে বলেছিলেন, “সম্মান- 
জনকভাবে তার থাকবার ব্যবস্থা কর ।” 


(২) মূসা (আ)-এর সঙ্গিনী--যখন তিনি বলেছিলেন, “হে আমার পিতা! তুমি তাকে মজুর 
নিযুক্ত কর, কারণ তোমার মজুর হিসেবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত ।” 
(৩) আবু বকর সিদ্দীক (রা) যখন তিনি উমর (রা) ইবন আল খাত্তাবকে খলীফা মনোনীত 
করেন। অতঃপর শুয়ায়ব (আ) বলেন $ 

Re EAE Th EET EO fo 
sdol ll FAL so die i LEE LAMM Ets 


A " 27 4 4 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৯ 


অর্থাৎ- সে বলল, “আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে 
চাই এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করবে, যদি তুমি দশ বছর পূর্ণ কর, সে 
তোমার ইচ্ছা । আমি তোমাকে কষ্ট দিতে চাই না । আল্লাহ চাহে তো তুমি আমাকে সদাচারী 
রূপে পাবে।” 

উপরোক্ত আয়াত দ্বারা আবূ হানীফা (র)-এর কিছু সংখ্যক অনুসারী দলীল পেশ করেন যে, 
যদি কেউ বলে, আমি দুটি দাসের মধ্যে একটি, কিংবা কাপড় দুটির একটি, অনুরূপভাবে 
অন্যান্য বস্তুর ক্ষেত্রেও দু'টির একটি বিক্রি করব তাহলে এরূপ বলা শুদ্ধ হবে। কেননা, শুয়ায়ব 
(আ) বলেছিলেন ০/৯ $441 ২5/ অর্থাৎ- আমার এই কন্যাদ্বয়ের একজনকে ৷ আসলে 
এ যুক্তি যথার্থ নয়; কেননা, বিয়ের ক্ষেত্রটি হচ্ছে পরস্পর সম্মতির ব্যাপার, ব্যবসায়ের মত 
লেনদেনের ব্যাপার নয় । আল্লাহ তা‘আলাই সম্যক জ্ঞাত । 

উপরোক্ত আয়াত দ্বারা ইমাম আহমদ (র)-এর অনুসারিগণ প্রচলিত প্রথা অনুসারে আহার 
ও বাসস্থানের বিনিময়ে মজুর নিযুক্তির বৈধতার প্রমাণ বলে পেশ করেন । ইবন মাজাহ্‌ (র) তীর 
‘সুনান’ গ্রন্থে , =! 23.1 0 অৰ্থাৎ শ্রমিক নিয়োগ শিরোনামে পেটেভাতে মজুর 
নিযুক্তির বৈধতা প্রমাণার্থে যে হাদীস বর্ণনা করেছেন-এ হাদীসটিও প্রসঙ্গক্রমে তারা উল্লেখ 
করেছেন। উতবা ইব্ন নুদ্র (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমরা রাসুল 
(সা)-এর দরবারে উপস্থিত ছিলাম ৷ রাসূল (সা) সূরা কাসাস পাঠ করলেন। তিনি যখন মূসা 
(আ)-এর ঘটনায় পৌছলেন তখন তিনি বললেন, নিশ্চয়ই মূসা (আ) আট বছর কিংবা দশ 
বছর পেটেভাতে এবং চরিত্রের পবিত্রতা অক্ষুণ্ন রাখার জন্যে কায়িক শ্রম করেছেন। তবে 
হাদীসটি দুর্বল বিধায় এর দ্বারা দলীল পেশ করা যায় না। অন্য এক সূত্রে ইবন আবূ হাতিম (র) 
AE LEE LA: 
EEE OE TUE LAG A UIE 


Git 3 


Bis IH 

অর্থাৎ-মূসা (আ) ত ET EEE আাপনি যে চুজির কথা বলেছেন তাই দির 
হল, তবে দুই মেয়াদের মধ্যে যে কোনটাই আমি পূর্ণ করব, আমার বিরুদ্ধে কোন অভিযোগ 
থাকবে না । আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ্‌ তার সাক্ষী । এতদসত্ত্বেও মূসা (আ) দু'টির 
মধ্যে দীর্ঘতমটি পূর্ণ করেন অর্থাৎ পূর্ণ ১০ বছর তিনি মজুরি করেন। 

ইমাম বুখারী (র) সাঈদ ইবন জুবায়র (রা) সূত্রে বর্ননা করেন, তিনি বলেন, হীরার 
অধিবাসী একজন ইহুদী আমাকে প্রশ্ন করল, ০৬5০ ৯3 ১২> ১ 5! অর্থাৎ মুসা (আ) 
কোন্‌ মেয়াদটি পূরণ করেছিলেন? বললাম, আমি জানি না, তবে আরবের মহান শিক্ষিত 
লোকটির কাছে জিজ্ঞাসা করব। অতঃপর আবদুল্লাহ ইবন আব্বাস (রা)-এর নিকট এসে তাকে 
এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম ৷ তিনি বললেন, দু'টির মধ্যে যেটা অধিক ও বেশি পছন্দনীয় 
সেটাই তিনি পূরণ করেছিলেন। কেননা, আল্লাহর নবী যা বলেন তা অবশ্যই করেন। 

ইমাম নাসাঈ (র)ও অন্য এক সূত্রে সাঈদ ইব্‌ন জুবায়র (রা) থেকে অনুরূপ বর্ণনা করেন। 


http://IslamiBoi.wordpress.com 


৫৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্ন জারীর তাবারী (র)ও অন্য এক সূত্রে আবদুল্লাহ ইবন আব্বাস (রা) হতে বর্ণনা 
করেন। তিনি বনেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেন, “একদিন আমি জিবরাঈল (আ)-কে 
জিজ্ঞাসা করলাম, “মূসা (আ) কোন্‌ মেয়াদটি পূর্ণ করেছিলেন? তখন তিনি বলেন, যেটা বেশি 
পরিপূর্ণ সেটাই তিনি পূরণ করেছিলেন।” ইমাম আল বায্যার (র) অন্য এক সূত্রে আবদুল্লাহ 
ইবন আব্বাস (রা) হতে অনুরূপ বর্ণনা পেশ করেছেন। 

ইমাম সানীদ (র) মুজাহিদ (র) সূত্রে বর্ণনা করেন, রাসূল (সা) একদিন এ ব্যাপারে 
জিবরাঈল (আ)-কে জিজ্ঞাসা করলেন । পুনরায় জিবরাঈল (আ) এ সম্বন্ধে ইসরাফীল (আ)-কে 
জিজ্ঞাসা করলেন। ইসরাফীল (আ) মহান প্রতিপালক আল্লাহ তা‘আলাকে জিজ্ঞাসা করলেন ৷ 
তিনি বললেন, যেটি.অধিক পরিপূর্ণ ও অধিক কল্যাণকর । 

ইবন জারীর তাবারী (র)-ও অন্য এক সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা 
করা হয়েছিল যে, মূসা (আ) কোন্‌ মেয়াদটি পূরণ করেছিলেন ৷ রাসূলুল্লাহ (সা) বলেন, যেটা 
অধিক পরিপূর্ণ সেটাই তিনি পূরণ করেছিলেন ইমাম আল বাষযার (র) ও ইবন আবূ হাতিম 
(র) আবুযর (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে একদিন প্রশ্ন করা 
হয়েছিল যে, মূসা (আ) কোন্‌ মেয়াদটি পূরণ করেছিলেন । রাসূলুল্লাহ (সা) বলেন, যেটা 
অধিক পরিপূর্ণ ও অধিক কল্যাণকর । তিনি বলেন, “যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে, কোন্‌ 
কন্যাটিকে মূসা (আ) বিয়ে করেছিলেন, তখন বলে দাও, ছোট কন্যাটিকে ৷” 

ইমাম আল বাষ্যার (র) ও ইবন আবু হাতিম (র) অন্য এক সূত্রে উতবা ইবন নুদর (রা) 
হতে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, মূসা (আ) জীবিকা নির্বাহ ও 
চরিত্রের হেফাজতের জন্যে মজুরি করেছেন। এরপর তিনি যখন মেয়াদ পূরণ করেন তখন 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হল কোন্‌ মেয়াদটি ইয়া রাসূলাল্লাহ! তখন রাসূলুল্লাহ (সা) 
প্রতি উত্তরে বলেন, যেটি অধিক পরিপূর্ণ ও অধিক কল্যাণকর । 

যখন মূসা (আ) শুয়ায়ব (আ) হতে বিদায় গ্রহণের ইচ্ছা করেন, তখন তিনি তার স্ত্রীকে 
বলেন, তার পিতার নিকট থেকে কিছু বকরী চেয়ে নিতে যাতে তারা এগুলো দ্বারা জীবিকা 
নির্বাহ করতে পারেন। তাই এ বছর যতগুলো বকরী মায়ের রংয়ের ভিন্ন রং-এ জন্ম নিয়েছে 
সেগুলি তাকে দান করলেন তার বকরীগুলো ছিলো কালো ও সুন্দর । মূসা (আ) লাঠি নিয়ে 
গেলেন এবং একদিক থেকে এগুলোকে পৃথক করলেন। অতঃপর এগুলোকে পানির চৌবাচ্চার 
কাছে নিয়ে গেলেন এবং পানি পান করালেন। মূসা (আ) চৌবাচ্চার পাশে দীড়ালেন। কিন্তু 
একটি বকরীও পানি পান শেষ করে নিজ ইচ্ছায় ছুটে আসল না । যতক্ষণ না তিনি একটি একটি 
করে মৃদু প্রহার করেন। বর্ণনাকারী বলেন, দুই-একটি ব্যতীত বকরীগুলো প্রতিটি যমজ, বকনা 
এবং মায়ের রংয়ের অন্য রং-এর বাচ্চা জন্ম দেয়। এগুলোর মধ্যে চওড়া বুক, লম্বা বাট, সংকীর্ণ 
বুক, একেবারে ছোট বাট এবং হাতে ধরা যায় না এরূপ বাঁটের অধিকারী বকরী ছিল না । অর্থাৎ 
সবগুলোই সুস্বাস্থ্যের অধিকারী ছিল। রাসুলুল্লাহ (সা) বলেছেন, যদি তোমরা সিরিয়া পৌছতে 
পারতে তাহলে তোমরা এখনও এ জাতের বকরী দেখতে পেতে এসব বকরী হচ্ছে সামেরীয় । 
এ হাদীসটি মরফ্‌’ হওয়ার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। 

ইব্‌ন জারীর তাবারী (র) আনাস ইবনে মালিক (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, যখন 
আল্লাহর নবী মূসা (আ) তীর নিয়োগকর্তাকে মেয়াদপূর্তির কথা স্মরণ করিয়ে দিলেন, তখন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪১ 


তিনি বললেন, ‘প্রতিটি বকরীই তোমার, যা তার মায়ের রং-এ জন্য নেবে। মূসা (আ) মানুষের 
একটি আকৃতি পানিতে দাড় করিয়ে রাখলেন যখন বক্রীগুলো মানুষের আকৃতি দেখল, ভয় 
* পেয়ে গেল এবং ছুটাছুটি করতে লাগল । একটি ব্যতীত সবগুলোই চিত্রা বাচ্চা জন্ম দিল ৷ মূসা 
(আ) এঁ বছরের সব বাচ্চা নিয়ে নিলেন। এ বর্ণনাটির রাবীগণ বিশ্বস্ত । অনুরূপ ঘটনা হযরত 
OE EE NL আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ 


/ Fy 
MTREME C00 EE I 0 LEG AE 

/. 

ed 64538 8 “ PALL A EE A 4 

A 1 A 4 A / 
A ao, Ne NE ATELY 


2 EY A ৰ: 

i feng LA SLE UA 
it 

| 


Al eb ce ES Pele were ES JL 
/ ~ 4 

LCSD EOS LL IL UN SEH bs UM GEEYN 

AVES bp lt UNL A Sz Ue Udy CL sod 

AL CNEL LS IHS 


মূসা (আ) যখন তার মেয়াদ পূর্ণ করবার পর সপরিবারে যাত্রা করল, তখন সে তুর 
পর্বতের দিকে আগুন দেখতে পেল ৷ সে তার পরিবারবর্গকে বলল, ‘তোমরা অপেক্ষা কর, আমি 
আগুন দেখেছি । সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য খবর আনতে পারি অথবা এক খণ্ড 
জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পার । যখন মূসা (আ) আগুনের 
নিকট পৌচছুল, তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হতে তাকে 
আহ্বান করে বলা হল, হে মূসা! আমিই আল্লাহ, জগতসমূহের প্রতিপালক । আরও বলা হল, 
‘তুমি তোমার লাঠি নিক্ষেপ কর,’ তারপর যখন সে এটাকে সাপের মত ছুটোছুটি করতে দেখল, 
তখন পেছনের দিকে ছুটতে লাগল এবং ফিরে তাকাল না । তাকে বলা হল, হে মূসা! সম্মুখে 
আস, ভয় করো না, তুমি তো নিরাপদ । তোমার হাত তোমার বগলে রাখ, এটা বের হয়ে 
আসবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হয়ে । ভয় দূর করবার জন্য তোমার হাত দুটি নিজের দিকে চেপে 
ধর। এ দুটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ, ফিরআউন ও তার পারিষদবর্গের জন্য । ওরা 
তো সত্যত্যাগী সম্পৃ্দায় । (সূরা কাসাস £ ২৯-৩২) 

পূর্বেই বলা হয়েছে যে, মূসা (আ) পূর্ণতর মেয়াদ অর্থাৎ দশ বছর পূরণ করেছেন। 
মুজাহিদ (র) হতে বর্ণিত, তিনি বলেন, প্রথম তিনি ১০ বছর পূরা করেন, পরে আরো দশ 
বছর ৷ আয়াতে উল্লেখিত Lb 51/9 এর অর্থ হচ্ছে, মূসা (আ) তাঁর শ্বশুরের নিকট থেকে 
সপরিবারে রওয়ানা হলেন ৷ একাধিক মুফাসসির ও অন্যান্য উলামা বর্ণনা করেন যে, মূসা (আ) 
তার আত্মীয়-স্বজনের সাথে মুলাকাতের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেন। তাই তিনি গোপনে 
মিসরে গিয়ে তাদের সাথে দেখা করতে মনস্থ করলেন ৷ যখন তিনি সপরিবারে রওয়ানা হলেন 


http://IslamiBoi.wordpress.com 


৫৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন তীর সাথে ছিল ছেলে-মেয়ে ও বকরীর পাল । যা তিনি তাঁর অবস্থানকালে অর্জন 
করেছিলেন। এতিহাসিকগণ বলেন, ঘটনাচক্রে তাঁর যাত্রার রাতটি ছিল অন্ধকার ও ঠাণ্ডা । তারা 
পথ হারিয়ে ফেলেছিলেন, পরিচিত রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। চকমকি ঠৃকে আগুন জ্বালাবার : 
চেষ্টা করেও তারা আগুন জ্রালাতে ব্যর্থ হন । অন্ধকার ও ঠাণ্ডা তীব্র আকার ধারণ করল । এ 
অবস্থায় হঠাৎ তিনি দূরে অগ্নিশিখা দেখতে পেলেন যা তুর পর্বতের এক অংশে প্রজ্বলিত ছিল। 
এটা ছিল তুর পর্বতের পশ্চিমাংশ যা ছিল তার ডান দিকে । তিনি তার পরিবারবর্গকে বললেন, 
‘তোমরা এখানে অপেক্ষা কর, আমি আগুন দেখতে পেয়েছি ৷’ আল্লাহই ভাল জানেন। 

সম্ভবত এ আগুন শুধু তিনিই দেখেছেন অন্য কেউ দেখেননি; কেননা, এই আগুন প্রকৃত 
পক্ষে নূর ছিল, যা সকলের দৃষ্টিগোচর হয় না। তিনি তার পরিবারব্গকে বললেন, ‘আমি হয়ত 
সেখান থেকে সঠিক রাস্তার সন্ধান পেতে পারব । কিংবা আগুনের কাষ্ঠখণ্ড নিয়ে আসবো যাতে 
তোমরা আগুন পোহাতে পার । সূরায়ে তা-হার আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে, তারা রাস্তা 
হারিয়ে ফেলেছিলেন। যেখানে আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ 


VA tad Pu 


ye add 

Sol 07) IS HL dk A tt Sle du U4 
Loh pt at LA tls 1 Us ns Le AE 

অর্থাৎ-মূসার বৃত্তান্ত তোমার নিকট পৌছেছে কৰন আগুন দেখল তখন তার 
পরিবারবর্গকে বলল, তোমরা এখানে থাক, আমি আগুন দেখেছি । সম্ভবত আমি তোমাদের জন্য 
তা হতে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব অথবা আমি তার নিকট কোন পথনির্দেশ পাব । 
(সূরা তা-হা : ৯-১০) 

এতে প্রমাণিত হয় যে, সেখানে অন্ধকার ছিল এবং তারা রাস্তা হারিয়ে ফেলেছিলেন। 
অন্যত্ৰ আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ 


AL A aga aD 


KS Ss US SLL. ER SLR Y 2 IU S 
S27 Lado! PEA 
IES +5 
অর্থাৎ-স্মরণ কর, সে সময়ের কথা যখন মূসা (আ) ত তার পরিবারবর্গকে বলেছিল-- আমি 
আগুন দেখেছি, সত্বর আমি সেখান থেকে তোমাদের জন্য কোন খবর আনব অথবা তোমাদের 
জন্য আনব জ্বলন্ত অঙ্গার যাতে তোমরা আগুন পোহাতে পার । (সূরা নামল £ ৭) 
বাস্তবিকই তিনি তাদের নিকট সেখান থেকে সুসংবাদ নিয়ে এসেছিলেন, সে কী সুসং 
তিনি সেখানে উত্তম পথনির্দেশ পেয়েছিলেন, কী উত্তম পথনির্দেশ! তিনি সেখান থেকে নুর 
ee LS DM LH EY 


ERD Sen tse SESE 
অর্থাৎ-যখন মূসা (আ) আগুনের নিকট পৌছল, তখন উপত্যকার দক্ষিণ পার্ম্ে পবিত্র 
ভূমিস্থিত এক বৃক্ষ হতে তাকে আহ্বান করে বলা হল, হে মূসা! আমিই আল্লাহ, জগতসমূহের 
প্রতিপালক । (সূরা কাসাস ৪ ৩০) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৩ 
। অন্যত্র আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ 


et UE EY 2 


«alli 5) 
অর্থাৎ-অতঃপর সে যখন তার নিকট আসল তখন ঘোষিত হল, ধন্য যারা রয়েছে এ 
আলোর মধ্যে এবং যারা রয়েছে তার চতুল্পার্শ্বে, জগতসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও 
মহিমান্বিত । (সূরা নামল £ ৮) 
be BOD AHO i AUG oo NL) 
বলেন SL By alr Ln i Ls 2 LU হে মূসা! আমি তো আল্লাহ্‌ 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 


IAP GALAL ALR LLB, AL. 


AEA 

ECE UE { 
¢ A 4 af © FA A 
ion TEES - :d ET 0 Gb | 
Es U2 {No Ed Ast Lf 
EE BE I a / TO NAN add 
sb iG Fs 233 AAG CIEL ee) ji JS 
EAA 
si 


অতঃপর যখন সে আগুনের নিকট আসল তখল আহ্বান করে বলা হল, ‘হে মূসা! আমিই 
তোমার প্রতিপালক । অতএব তোমার পাদুকা খুলে ফেল, কারণ তুমি পবিত্র তুওয়া উপত্যকায় 
রয়েছ । এবং আমি তোমাকে মনোনীত করেছি । অতএব, যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা 
মনোযোগের সাথে শুন! আমিই আল্লাহ, আমি ছাড়া কোন ইলাহ নেই । অতএব, আমার ইবাদত 
কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর । কিয়ামত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে 
চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে । সুতরাং, যে ব্যক্তি কিয়ামতে 
বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে এটাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত 
না করে, নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। (সূরা তা-হা ৪ ১১-১৬) 

প্রাচীন যুগের ও পরবর্তীঁকালের একাধিক মুফাসসির বলেন, মূসা (আ) যে আগুন দেখলেন 
তার কাছে পৌঁছতে তিনি মনস্থ করলেন । সেখানে পৌছে সবুজ কাটা গাছে আগুনের লেলিহান 
শিখা দেখতে পেলেন। এ আগুনের মধ্যকার সবকিছু দাউ দাউ করে জ্বলছে অথচ গাছের 
শ্যামলিমা ক্রমেই বেড়ে চলেছিল । অবাক হয়ে তিনি দাড়িয়ে রইলেন । আর এই গাছটি ছিল 
পশ্চিমদিকের পাহাড়ে তার ডানদিকে ৷ যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ 


1A? 


I LES Ue El DCE FBS EE UY 


http://IslamiBoi.wordpress.com 


৫৪8৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি 
প্রত্যক্ষদ্শীও ছিলে না । (সূরা কাসাস £ ৪৪) 

মূসা (আ) যে উপত্যকায় ছিলেন তার নাম হচ্ছে তুওয়া । মূসা (আ) কিবলার দিকে মুখ 
করে দাড়িয়েছিলেন। আর এই গাছটি ছিল পশ্চিম পার্শ্বে তার ডানদিকে ৷ সেখানে অবস্থিত 
তুওয়া নামক পবিত্র উপত্যকায় তার প্রতিপালক তাকে আহ্বান করলেন ৷ প্রথমত তিনি তাকে 
এঁ পবিত্ৰ স্থানটির সন্মানার্থে পাদুকা খুলে ফেলার নির্দেশ দিলেন এবং বিশেষ করে এ পবিত্র 
রাতের সন্মানাৰ্থে । 

কিতাবীদের মতে, মূসা (আ) এই নূরের তীব্রতার কারণে দৃষ্টিশক্তি লোপ পাওয়ার ভয়ে 
ভীত-সন্তস্ত হয়ে নিজের চেহারার উপর হাত রাখলেন । অতঃপর আল্লাহ তা'আলা তাকে 
সম্বোধন করে বলেন, ‘নিশ্চয়ই আমিই আল্লাহ, জগতসমূহের প্রতিপালক ।' 

ইরশাদ হচ্ছে ৪ f 

BX RE 3. SEG Cl Gy ty Gr Cf oy 

অর্থাৎ ‘আমি জগতসমূহের প্রতিপালক, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। শুধু তার 
জন্যেই ইবাদত ও সালাত নির্ধারিত, অন্য কেউ এর যোগ্য নয়। আর আমার স্মরণে সালাত 
কায়েম কর ।' অতঃপর তিনি সংবাদ দেন যে, এই পৃথিবী স্থায়ী বাসস্থান নয় বরং স্থায়ী বাসস্থান 
হচ্ছে কিয়ামত দিবসের পরের বাসস্থান যার অস্তিত্ব ও স্থায়িত্ব অবশ্যম্ভাবী, যাতে প্রত্যেকে নিজ 
নিজ আমল অনুসারে ভাল ও মন্দ কর্মফল ভোগ করতে পারে। এই আয়াতের মাধ্যমে উক্ত 
বাসস্থান লাভের জন্য আমল করার এবং মাওলার নাফরমান ও প্রবৃত্তির পূজারী এবং অবিশ্বাসী 
বান্দাদের থেকে দূরে থাকার জন্যে মূসা (আ)-কে অনুপ্রাণিত করা হয়েছে। অতঃপর তাকে 
সম্বোধন করে বলা হয়েছে যে, আল্লাহ তা'আলা সর্ববিষয়ে সর্বশক্তিমান । যিনি কোন বস্তুর 
সৃষ্টির পূর্বে নির্দেশ দেন ‘হয়ে যাও* তখন তা হয়ে যায় । 


অর্থাৎ_“হে মুসা! তোমার ডান হাতে এটা কী? অর্থাৎ এটা কি তোমার লাঠি নয়, ‘তোমার 
কাছে আসার পর থেকে যা তোমার পরিচিত?’ তিনি বললেন, ‘এটা আমার লাঠি যা আমি সম্যক 
চিনি, এটাতে আমি ভর দেই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছের 
পাতা ঝরিয়ে থাকি । আর এটা আমার অন্যান্য কাজেও লাগে ৷’ আল্লাহ তা'আলা বললেন, ‘হে 
মূসা! তুমি এটা নিক্ষেপ কর।’ অতঃপর তিনি এটা নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এটা সাপ হয়ে 
ছুটতে লাগল ।” 

এটা একটি বিরাট অলৌকিক ব্যাপার এবং একটি অকাট্য প্রমাণ যে, যিনি মূসা (আ)-এর 
সাথে কথা বলেছেন, তিনি যখন কোন বস্তু সৃষ্টির পূর্বে বলেন &£ (হয়ে যাও) তখন তা ‘হয়ে 
যায়’ ৷ তিনি তার ইচ্ছা মুতাবিক কাজ আঞ্জাম দিয়ে থাকেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৫ 


কিতাবীদের মতে, মিসরীয়দের মূসা (আ)-কে মিথ্যা প্রতিপন্ন করার আশঙ্কা থাকায় তার 
সত্যতা প্রমাণের জন্যে মূসা (আ) আপন প্রতিপালকের কাছে কোন প্রমাণ প্রার্থনা করেন। তখন 
মহান প্রতিপালক তাকে বললেন - ‘তোমার হাতে এটা কী?’ তিনি বললেন, ‘এটা আমার 
লাঠি ।' আল্লাহ তা'আলা বললেন, ‘এটাকে ভূমিতে নিক্ষেপ কর।’ অতঃপর তিনি এটাকে 
নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে এটা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল । মূসা (আ) এটার সম্মুখ 
থেকে পলায়ন করেন। তখন মহান প্রতিপালক তাকে হাত বাড়াতে এবং এটার লেজে ধরতে 
নির্দেশ দিলেন । যখন তিনি এটাকে মযবুত করে ধরলেন তার হাতে সেটা পূর্বের মত লাঠি হয়ে 
গেল। 

NRT SPD ON 

fo OC FATE E Ae 

অর্বাং--জারও বলা হল. রতি তোমার বাঠিচি নিকেপ কর অতঃপর যখন সে এটাকে 
সাপের মত ছুটাছুটি করতে দেখল তখন সে পিছনের দিকে ছুটতে লাগল এবং ফিরে তাকাল 
না৷’ অর্থাৎ লাঠিটি একটি বড় ভয়ংকর দাত বিশিষ্ট অজগরে পরিণত হল । আবার এটা সাপের 
মত দ্রুত ছুটাছুটি করতে লাগল, আয়াতে উল্লেখিত -,(2 শব্দটি ০,2 রূপেও ব্যবহৃত হয়ে 
থাকে। এটা খুবই সুক্ষ্ম কিন্তু অতি চঞ্চল ও দ্রুতগতিসম্পন্ন । কাজেই এটার মধ্যে স্থূলতা ও তীর 
গতি লক্ষ্য করে মূসা (আ) পিছনে ছুটতে লাগলেন । কেননা, মানবিক'প্রকৃতিতে তিনি প্রকৃতস্থ 
এবং মানবিক প্রকৃতিও তা-ই চায় । তিনি আর কোন দিকে দেখলেন না । তখন তার প্রতিপালক 
তাকে আহ্বান করলেন, ‘হে মূসা! সামনে অগ্রসর হও, তুমি ভয় করবে না, তুমি নিরাপদ !' 
যখন মূসা (আ) ফিরে আসলেন, তখন আল্লাহ তা'আলা তীকে সাপটি ধরার জন্যে নির্দেশ 
দিলেন। বললেন, ‘এটাকে ধর, ভয় করো না, এটাকে আমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেব ।' কথিত 
আছে, মূসা (আ) অত্যন্ত ভয় পেয়েছিলেন তাই তিনি পশমের কাপড়ের আস্তিনে নিজের হাত 
রাখলেন । অতঃপর নিজের হাত সাপের মুখে রাখলেন। কিতাবীদের মতে, সাপের লেজে হাত 
রেখেছিলেন, যখন তিনি এটাকে মজবুত করে ধরলেন, তখন এটা পূর্বের অবস্থায় ফিরে আসল 
এবং দুই শাখাবিশিষ্ট পূর্বেকার লাঠিতে পরিণত হল । সুতরাং মহাশক্তিশালী এবং দুই উদয়াচল 
ও দুই অস্তাচলের নিয়ন্তা পাক পবিত্র । অতঃপর আল্লাহ তা'আলা তীর হাত তার বগলে রাখার 
নির্দেশ দিলেন। এর পর তা বের করতে হুকুম দিলেন। অকস্মাৎ তা চাদের মত শুভ্র-সমুজ্জবল 
হয়ে চক্‌ চক্‌ করতে লাগল । অথচ এটা কোন রোগের কারণ নয়, এটা শ্বেত রোগের কারণে 
নয় বা অন্য কোন চর্মরোগের কারণেও নয়। 

এজন্য আল্লাহ তা'আলা এর পরের আয়াতে ইরশাদ করেন $ 


AS ATL A (dd DIALS 


ES Af add f 


অর্থাৎ-_তোমার হাত তোমার বগলে রাখ, এটা বের হয়ে আসবে শুভ্র-সমুজ্জবল নির্দোষ 
0 URL UA ALR LG ol lah AAA DL ৩২) 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৬৯ 


http://IslamiBoi.wordpress.com 


৫৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেউ কেউ বলেন, এ আয়াতের অর্থ হচ্ছে, যখন তোমার ভয় করবে তোমার হাত তোমার 
হৃৎপিণ্ডের উপর রাখবে, তাহলে প্রশান্তি লাভ করবে । এ আমলটা যদিও বিশেষভাবে তার 
জন্যেই ছিল কিন্তু এটার প্রতি বিশ্বাস স্থাপন করলে তাতে যে বরকত হবে তা যথার্থ ৷ কেননা, 
যে ব্যক্তি নবীদের অনুসরণের নিয়তে এটা আমল করবে সে উপকার পাবে। 

ULL TS 


nl A AAS Se / / / 2 


lS 
LT 1 oes 4S Les 
অৰ্থাৎ-- এবং তোমার হাত তোমার বগলে রাঁখ।।-এটা রের হয়ে আসবে ধ্ নির্মল 
স্রযয 7 ড গরজগ ত তাত যজদরর কয জাত তল যাগর ভগত তার 
তো সত্যত্যাগী সম্পৃদায় । (সূরা নামূল ৪ ১২) 


NE HE HU HON CUE HET CR EEE EE 


সূরায়ে কাসাসে ইরশাদ করেন 8 
/ 

HUE gt ELS LILI DS Br GUUS Ii - 
f Ce 


অর্থাৎ__“এই দু‘টি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ, ফিরআউন ও তার পারিষদবর্গের 
জন্যে । ওরা তো ছিল সত্যত্যাগী সম্পৃদায়।” (২৮ ৪ ৩২) এ দুটির সাথে রয়েছে আরো 
সাতটি । তাহলে মোট হবে নয়টি নিদর্শন । 


a EOE CSS DC EE 


AA / IAllLALLS 
0 USES EN I EA Cee EE 
Fy / “ 
SAN UAT nt AVA NANA 
Us Lae YG rE) VETTE, AC 
dnl 2 ্ R 1A {21 
ti 4 ELY G3. % SUL 23s > bell & 2591934 


অর্থাৎ তুমি বমী ইসরাঈলকে জিজ্ঞাসা করে দেখ, ‘আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন 
দিয়েছিলাম । যখন সে তাদের নিকট এসেছিল, ফিরআউন তাকে বলেছিল, হে মূসা! আমি মনে 
করি, তুমি তো জাদুগ্রস্ত। মূসা বলেছিল, ‘তুমি অবশ্যই অবগত আছ যে, এই সমস্ত স্পষ্ট 
নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন-__ প্রত্যক্ষ প্রমাণস্বরূপ ৷ হে 
ফিরআউন! আমি তো দেখছি তোমার ধ্বংস আসন্ন ৷ (সূরা বনী ইসরাঈল ৪ ১০১-১০২) 

এই ঘটনা সূরায়ে আ‘রাফের আয়াতে বিস্তারিত বর্ণিত হয়েছে । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করেন $ 
Ee ttt. 1/৫ (ALA, RA 


ee 
4 / A PIar 
ss LO CUTOUT 


-~ oY 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৭ 
LL (nPlal MHL LS stl ONY ALCS A 
| ea LILA dts RE FO LOL SEA 
/ ALA / 
PIECgEE osha EAT he < Ll IA 


Ld 


Ps 
14 CLA, 


/ 
{ Litt / 
ILLES olirediy LR oN aint Uist 
NAA WE 


ETS UE USUI I CRORE GS: CEI 
করেছি যাতে তারা অনুধাবন করে। যখন তাদের কোন কল্যাণ হত তারা বলত, এটা আমাদের 
প্রাপ্য আর যখন তাদের কোন অকল্যাণ হত তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অলক্ষুণে গণ্য 
করত; শোন, তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না । 
তারা বলল, আমাদেরকে জাদু করবার জন্য তুমি যে কোন নিদর্শন আমাদের নিকট পেশ কর না 
কেন, আমরা তোমাকে বিশ্বাস করব না । অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন ও 
রক্ত দ্বারা ক্লিষ্ট করি । এগুলো স্পষ্ট নিদর্শন কিন্তু তারা দান্তিকই রয়ে গেল, সরি তারা হযে 
অপরাধী সম্পদায় ৷” (সূরা আরাফ £ ১৩০-১৩৩) 

PE EEE 0 ST CUNO TENS SEE HE 
দশটি নিদর্শনের থেকে ভিন্ন । এ নয়টি নিদর্শন হল আল্লাহ তা'আলার কুদরত সম্পর্কীয় আর 
অন্য দশটি নিদর্শন আল্লাহ প্রদত্ত শরীয়ত বিষয়ক তার বাণী সম্পর্কীয় । এ সম্বন্ধে এখানে এজন্য 
উল্লেখ করে দেয়া হল । কেননা, অনেক বর্ণনাকারীই এ ব্যাপারে বিভ্রান্তির শিকার হয়েছেন। 
তাঁরা ধারণা করে থাকেন যে, এ নয়টিই হয়ত উক্ত দশটির অন্তর্ভুক্ত । সূরায়ে বনী ইসরাঈলের 
শেষাংশের তাফসীরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । বস্তুত আল্লাহ তা'আলা যখন 
মূসা (আ)-কে ফিরআউনের কাছে যাবার জন্যে নির্দেশ দিলেন। 

ae 
AL CSS DALY SH BUG CS LI 12 UL 
ot en LN 1! PR ? LL a 
UE Ha bbe AMG d HELLO LL 

ald LiL tg slit, 
অর্থাৎ-_ “মুসা (আ) বললেন, হে আমার প্রতিপালক! আমি তো তাদের একজনকে হত্যা 
করেছি। ফলে আমি আশংকা করছি, তারা আমাকে হত্যা করবে । আমার ভাই হারূন আমার 
চাইতে অধিকতর বাগ্মী। অতএব, তাকে আমার সাহায্যকারীরূপে প্রেরণ কর, সে আমাকে 
সমর্থন করবে। আমি আশংকা করছি, তারা আমাকে মিথ্যাবাদী ঠাওরাবে। আল্লাহ বললেন, 
আমি তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহু শক্তিশালী করব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান 
করব । তারা তোমাদের নিকট পৌছতে পারবে না। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার 
নিদৰ্শন বলে তাদের উপর প্রবল হবে।” (সূরা কাসাস ৩৩-৫৫) 


http://IslamiBoi.wordpress.com 


৫৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্য কথায় আল্লাহ তা'আলা তার বান্দা, রাসূল, প্রত্যক্ষ সম্বোধনকৃত মূসা (আ) সম্পর্কে 
জানিয়ে দিচ্ছেন যে, মূসা (আ) আল্লাহর শত্রু ফিরআউনের জুলুম ও অত্যাচার হতে পরিত্রাণ 
পাবার জন্যে মিসর ত্যাগ করেছিলেন। কেননা, তিনি অনিচ্ছাকৃত ভুলক্রমে এক কিবতীকে হত্যা 
করেছিলেন। আল্লাহ তা'আলা যখন মূসা (আ)-কে ফিরআউনের কাছে যেতে হুকুম দিলেন 
LG 
Et HOU G23 CLIT SAE LCL s ELS 


Lai RLant Al CoP t/a FE! Add v. 
| EC! Rene F ETOCS LLL 
EE Ll ELS f 255° 2) 


অর্থাৎ-“হে আল্লাহ! আমার ভাইকে আমার সাহায্যকারী, সমর্থনকারী ও উষীররূপে নিযুক্ত 
করুন যাতে সে আমাকে তোমার রিসালাত পরিপূর্ণভাবে তাদের কাছে পৌছিয়ে দিতে সাহায্য 
করতে পারে; কেননা, সে আমা অপেক্ষা বাগ্নী এবং বর্ণনার ক্ষেত্রে আমা থেকে অধিকতর 
সমর্থ । 

তার আবেদনের প্রতি উত্তরে আল্লাহ তা'আলা ইরশাদ করেন 


IAL aA AAAS ANAL 


lyk Lai GULL CS ts SL ULSI 
(LL 
অর্থাৎ-“আমার নিদর্শনসমূহ তোমাদের নিকট থাকার দরুন তারা তোমাদের কোন ক্ষতি 
করতে পারবে না৷” কেউ কেউ বলেন, অর্থাৎ আমার নিদর্শনগুলোর বরকতে তারা তোমাদের 
কোন ক্ষতি করতে পারবে না, তোমরা এবং তোমাদের অনুসারিগণ আমার নিদর্শন বলে তাদের 
উপর প্রবল হবে। ্‌ 
Ke Ln OY as 


ES AEE Gentle SS. fe PEE 
f AL MPL, (0D PUTED ADA A AY 
EY seit ld 2 Sie Jl sy! 
অর্থাৎ-“ফিরআউনের নিকট যাবে, সে সীমালংঘন করেছে। মুসা (আ) বললেন, হে আমার 
প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কর্ম সহজ করে দাও। আমার জিহ্বার 
জড়তা দূর করে দাও ৷ যাতে তারা আমার কথা বুঝতে পারে।” (সূরা তা-হা £ ২৪-২৮) 
কথিত আছে, মূসা (আ) বাল্যকালে ফিরআউনের দাড়ি ধরেছিলেন। তাই ফিরআউন তাকে 
হত্যা করতে মনস্থ করেছিল। এতে আসিয়া (রা) ভীত হয়ে পড়লেন এবং ফিরআউনকে 
বললেন, মুসা শিশুমাত্র । ফিরআউন মূসা (আ)-এর সামনে খেজুর ও কাঠের অঙ্গার রেখে মূসা 
(আ)-এর জ্ঞান-বুদ্ধি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। মূসা (আ) খেজুর ধরতে উদ্যত হন, তখন 
ফেরেশতা এসে তার হাত অঙ্গারের দিকে ফিরিয়ে দিলেন। তখন তিনি অঙ্গার মুখে পুরে 
দিলেন । অমনি তার জিহ্বার কিছু অংশ পুড়ে যায় ও তীর জিহ্বায় জড়তার সৃষ্টি হয় । অতঃপর 
মূসা (আ) আল্লাহ তা‘আলার কাছে এতটুকু জড়তা দূর করতে আবেদন করলেন যাতে লোকজন 
তার কথা বুঝতে পারে; তিনি পুরোপুরি জড়তা দূর করার জন্যে দরখাস্ত করেননি । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া yg ৫৪৯ 


হাসান বসরী (র) বলেন, ‘নবীগণ আল্লাহ তা'আলার দরবারে প্রয়োজন মাফিক দরখাস্ত 
করে থাকেন। এ জন্য তার জিহ্বায় তার কিছুটা প্রভাব রয়েই যায়। এজন্যে ফিরআউন বলত 
যে, এটা মূসা (আ)-এর একটি বড় দোষ এবং এ জন্য মূসা (আ) নিজের বক্তব্য স্পষ্ট করে 
বলতে পারে না; তার মনের কথা উত্তমরূপে বিশ্লেষণ করে প্রকাশ করতে পারেনা । 


অতঃপর মূসা (আ) বললেন ঃ 


ND ALG A Confit AI AA 
FE SUA 2 1253 54 33 
/ 2 
SE Eds Isat LE “। JE CAE st ble 2 TE sy 


2 AAA #2 


অর্থাৎ-_-“আমার জন্যে করে দাও একজন আাহাযযৰাৰী আমার কজনরর্রের মধ্য (a 
আমার ভাই হারূনকে; তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় কর ও তাকে আমার কার্যে অংশী কর । 
যাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করতে 
পারি অধিক ৷ তুমি তো আমাদের সম্যক দুষ্টা । তিনি বললেন $ হে মুসা! তুমি যা চেয়েছ 
তোমাকে তা দেয়া হল” (সূরা তা-হা ৪ ২৯-৩৬) 

অন্য কথায় তুমি যা কিছুর আবেদন করেছ, আমি তা মঞ্জুর করেছি এবং তুমি যা কিছু 
চেয়েছ তা তোমাকে দান করেছি। আর এটা হয়েছে আপন প্রতিপালক আল্লাহ তা'আলার 
দরবারে তার বিশিষ্ট মর্যাদার কারণে ৷ তিনি তার ভাইয়ের প্রতি ওহী প্রেরণের জন্যে সুপারিশ 
করায় আল্লাহ তা'আলা তার প্রতি ওহী প্রেরণ করেন। এটা একটা বড় মর্যাদা । 

যেমন সূরায়ে আহযাবে আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ (4% LE 

অর্থাৎ-“আল্লাহর নিকট সে মর্যাদাবান ৷” (সূরা আহযাব £ ৬৯) -” 

বুয়া রারযানের মচে আচা তথা হরর 

ANAT AAAA YK dnd ts 
CL SHALE USL sudLlinss 
অর্থাৎ “আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে ET (সূরা 
মারয়াম ৪ ৫৩) 

একদা উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দীকা (রা) এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকদের প্রশ্ন 
করা শুনতে পেলেন। আর তারা সকলে হজের জন্যে ভ্রমণরত ছিলেন । প্রশ্নটি হলো, কোন্‌ ভাই 
তার নিজের ভাইয়ের প্রতি সর্বাধিক ইহসান করেছেন ? সম্প্রদায়ের লোকেরা নীরব রইল, তখন 
আয়েশা (রা) তার হাওদার পাশের লোকদের বললেন, তিনি ছিলেন মূসা (আ) ইবন ইমরান ৷ 
তিনি যখন আপন ভাইয়ের নবুওত প্রাপ্তির সুপারিশ করেন, তখন তা আল্লাহ তা'আলার দরবারে 
মঞ্জুর হয় এবং আল্লাহ তা'আলা তার প্রতি ওহী নাযিল করেন। 


0 ০০ ) 


ERE LDL LAA A EL (alte 


A %: 


http://IslamiBoi.wordpress.com 


৫৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 
সবর আন্ধার = নলা ুরা ও গর রদ করন 


Ll LALA TAL LA HR Odd asd 
Yl. ‘UST 0: tll pI sl nd U8 


| 
t [Ed 
(AON! LA FLAPS nl: 20 v. AAA 
silt se bins. SIS SLING US 


/ / s22/ 
We) 
/ / 
9 Me LOL / AR RL IAT AANA 

SIL Ss Ms usa dd Lb Sl 

2/ { / das AAA 
ESBS LLL BLL 

/ AMA 


pl2ald A / / AY 
CTT UES ELL YSN tala 
(ULM AA AL | 2A AA Hd 

ba El CLOT CE ii lang 


অর্থাৎ “স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মূসাকে ডেকে বললেন, ‘তুমি জালিম 
সম্পৃদায়ের নিকট যাও- ফিরআউন সনশ্পৃদায়ের নিকট; ওরা কি ভয় করে না? তখন সে 
বলেছিল, হে আমার প্রতিপালক! আমি আশংকা করি যে, ওরা আমাকে অস্বীকার করবে এবং 
আমার হৃদয় সংকুচিত হয়ে পড়বে, আর জিহ্বা তো সচল নয়। সুতরাং হারূনের প্রতিও 
প্রত্যাদেশ পাঠান! আমার বিরুদ্ধে তো ওদের একটি অভিযোগ রয়েছে, আমি আশংকা করি 
তারা আমাকে হত্যা করবে । আল্লাহ বললেন, না, কখনই নয়; অতএব, তোমরা উভয়ে আমার 
নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সাথে রয়েছি শ্রবণকারী। অতএব, তোমরা উভয়ে 
ফিরআউনের নিকট যাও এবং বল, ‘আমরা তো জগতসমূহের প্রতিপালকের রাসূল, আর 
আমাদের সাথে যেতে দাও বনী ইসরাঈলকে !’ ফিরআউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে 
আমাদের মধ্যে লালন-পালন করিনি? তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে 
কাটিয়েছ ৷ তুমি তোমার কর্ম যা করবার তা করেছ; তুমি অকৃতজ্ঞ ৷” (সূরা শু'আরা 8 ১০-১৯) 

মোদ্দাকথা, তারা দুইজন ফিরআউনের নিকট গমন করলেন এবং তাকে উপরোক্ত কথা 
বললেন । আর তাদেরকে যা কিছু সহকারে প্রেরণ করা হয়েছিল তার কাছে তারা তা পেশ 
করলেন তারা তাকে এক ও অদ্বিতীয় আল্লাহ্র ইবাদতের প্রতি আহ্বান করলেন । তারা তাকে 
বনী ইসরাঈলদের তার কর্তৃত্ব ও নির্যাতন থেকে মুক্ত করার আহ্বান জানান ৷ যাতে তারা 
যেখানেই ইচ্ছে গিয়ে আল্লাহর ইবাদত করতে, নিরংকুশভাবে আল্লাহ তা'আলার একত্ব স্বীকার 
করতে, আল্লাহ তা‘আলাকে একাগ্ৰচিত্তে ডাকতে এবং আপন প্রতিপালকের কাছে অনুনয় বিনয় 
করে নিজেদের ভক্তি-শ্রদ্ধা প্রকাশ করতে পারেন কিন্তু এতে ফিরআটউন দাম্তিকতার আশ্রয় নিল 
এবং জুলুম ও সীমালংঘন করল; সে মূসা (আ)-এর দিকে তাচ্ছিল্যের নজরে তাকাল এবং 
বলতে লাগল, ‘তুমি কি আমাদের মাঝে বাল্যকালে লালিত-পালিত হওনি? আমরা কি তোমাকে 
আমাদের ঘরে পুত্রের মত লালন-পালন করিনি? তোমার প্রতি ইহসান করিনি? এবং একটি 
নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত তোমার প্রতি অনুগ্রহ করিনি?’ ফিরআউনের এই কথার দ্বারা বোঝা যায়, যে 
ফিরআউনের কাছে মূসা (আ)-কে নবীরূপে প্রেরণ করা হয়েছিল এবং যে ফিরআউন থেকে মূসা 
(আ) পলায়ন করেছিলেন, সে অভিন্ন ব্যক্তি ৷ কিন্তু কিতাবীরা মনে করে, যে ফিরআউনের নিকট 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫১ 


থেকে মূসা (আ) পলায়ন করেছিলেন তিনি মাদায়ানে অবস্থান কালেই সে মারা গিয়েছিল। আর 
মে কিনলেন কাহে তলা (হা) কে লে রণ করা হয়ত, সে ছিল অন্য লোক । 
আয়াতাংশ ABE Ge ESN EUG of CLG LS এর অর্থ হচ্ছে - তুমি 
কিবতী লোকটিকে হত্যা করেছ; আমাদের থেকে পলায়ন করেছ এবং আমাদের অনুগ্রহের প্রতি 


অস্বীকৃতি জানিয়েছ ৷ 


মূসা (আ) প্রতি উত্তরে বলেন ঃ$ 
« A A 
AEs Ut, L504 les ALS I 


(/ AA Ll 
Ltd ss sbes Ss (<2 
EE TET TREE HSE CS OE i অন্য 
কথায়, আমার কাছে ওহী অবতীর্ণ হবার পূর্বে আমি এটা করেছিলাম । অতঃপর আমি যখন 
তোমাদের ভয়ে ভীত ছিলাম, তখন আমি তোমাদের নিকট হতে পলায়ন করলাম । তারপর 
আমার প্রতিপালক আমাকে জ্ঞানদান করেছেন এবং আমাকে রাসূলরূপে মনোনীত করেছেন। 
(২৬ 8 ১৯-২১) মূসা (আ)-এর প্রতি ফিরআউনের লালন-পালন ও অনুগ্রহ করার উল্লেখের 
জবাবে--মূসা (আ) বলেন $ 
( 


BI LG LIEN UG VG LE Sl GL ESOS 
Ee us aA? SLE. Ad sls 23 SENSE Se 
SI Cds os otal s290 
we ll, BEANE Yi 0 le lint s2 
2. Fs 2 AAMTA 


MEAL Lc 
অর্থাৎ ‘আমার প্রতি তোমার যে অনুশ্হের কথা উল্লেখ করছ তা তো এই যে, তুমি বনী 
ইসরাঈলকে দাসে পরিণত করেছ । তুমি যে উল্লেখ করেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ 
অথচ আমি বনী ইসরাঈলের একজন; আর এর পরিবর্তে তুমি একটা গোটা সনম্প্্দায়কে 
সম্পূর্ণর্পে আপন কাজে নিযুক্ত রেখেছ এবং তাদেরকে তোমার খেদমত করার কাজে দাসে 
পরিণত করে রেখেছ । ফিরআউন বলল, ‘জগতসমূহের প্রতিপালক আবার কী?’ মূসা বলল, 
‘তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা 
নিশ্চিত বিশ্বাসী হও ৷’ ফিরআউন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বলল, ‘তোমরা শুনছ তো?' 
মূসা বলল, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ব-পুর্ুষগণেরও প্রতিপালক ৷ 
ফিরআউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূলটি তো নিশ্চয়ই পাগল ৷’ মূসা 
বলল, তিনি পূর্ব-পশ্চিমের এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝতে । 
(সূরা শু'আরা £ ২২-২৮) 
ফিরআউন ও মূসা (আ)-এর মধ্যে যে সব কথোপকথন, যুক্তিতর্কের অবতারণা ও 
বাদ-প্রতিবাদ হয়েছিল এবং মূসা (আ) দুশ্চরিত্র ফিরআউনের বিরুদ্ধে যেসব বুদ্ধিবৃত্তিক ও 


A 


http://IslamiBoi.wordpress.com 


, ৫৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দৃষ্টিখাহ্য যুক্তি-প্রমাণের অবতারণা করছিলেন; আল্লাহ তা'আলা তার উল্লেখ করেছেন এভাবে 
যে, ফিরআউন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলাকে অস্বীকার করেছিল এবং দাবি করেছিল যে, 
ন নিজেই মাতুদও উলাযা ৷ ও কযাগারে আল্লাহ তাজালা ইরশাদ করেন ঃ 


sek AR YEG ALL EEG 
অর্থাৎ সে সকলকে সমবেত করল এবং উচ্চকণ্ঠে ঘোষণা করল, ‘আমিই তোমাদের 
শ্ৰেষ্ঠ প্ৰতিপালক ।' (সূরা নাযিআত £ ২৩-২৪) 
অন্যত্ৰ ইরশাদ করেছেনঃ ' 


TEAS CSL MASE ES IE 
EE TCE SUITE Tae Tt 
বলে আমি জানি না।” (সূরা কাসাস £ ৩৮) উপরোক্ত বক্তব্য উচ্চারণকালে সে জেনে-শুনেই 
গোয়ার্তুমি করেছে, কেননা সে সম্যক জানতো যে, সে নেহাত একটি দাস, আর আল্লাহই 
হচ্ছেন সৃজনকর্তা, উদ্ভাবন কর্তা, রূপদাতা, প্রকৃত উপাস্য । 
EER ES CU 
SELES HG CML ALAM YL ’ Ce 
ERATE le 
EEE TE ETE 2 EEE ETE TE 
এগুলোকে সত্য বলে গ্রহণ করেছিল । দেখ, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল?” (সূরা 
নামল ঃ£ ১৪) 
এজন্যেই সে মূসা (আ)-এর রিসালাতকে অস্বীকার করতে গিয়ে এবং একথা প্রকাশ করতে 
গিয়া মুলা (তকে ত দিয়ালাত ভদাদাকারী কে এথালরং গে = লে বদ হর A 
Slt & ‘ অর্থাৎ জগতসমূহের প্রতিপালক আবার কে? কেননা, তারা দু'জন [মূসা (আ) 
ও হন৷ (২) তাকে বলেছিলেন; Lill ৩ 0325 &) অৰ্থাৎ ‘নিশ্চয়ই আমরা 
জগতসমূহের প্রতিপালকের প্রেরিত রাসূল ৷' (সূরা শু‘আরা ৪ ১৬) যেন তাদের দুজনকে 
বলছিল, তোমরা ধারণা করছ যে, জগতসমূহের প্রতিপালক তোমাদেরকে প্রেরণ 
করেছেন-_এরূপ প্রতিপালক আবার কে? জবাবে মূসা (আ) বলেছিলেন। যেমন আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেছেনঃ 


SILLS lL PEGE 0 JESS EE 
অর্থাৎ জগতসমূহের প্রতিপালক এসব দৃশ্যমান জাকাশঞী ও পৃথিবীর এবং এগুলোর 
মধ্যে যেসব সৃষ্টি বিদ্যমান রয়েছে যেমন মেঘ, বাতাস, বৃষ্টি, তৃণলতা, জীব-জনস্তু ইত্যাদির সৃজন 
কর্তা । প্রতিটি বিশ্বাসী লোক জানে যে, এগুলি নিজে নিজে সৃষ্টি হয়নি, এদের একজন সৃষ্টিকর্তা 
অবশ্যই আছেন আর তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা; তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই; 
তিনিই জগতসমূহের প্রতিপালক । ফিরআউন তার আশে-পাশে উপবিষ্ট উজির-নাজির ও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৩ 


আমীর-উমারাকে মূসা (আ)-এর সুপ্রমাণিত রিসালাত অবমাননা এবং খোদ মূসা (আ)-কে 
ঠা্টা-বিদ্রপ করার লক্ষ্যে বলল, তে কি মুসার অযৌক্তিক কথাবার্তা শুলছঃ মূসা (আ) তখন 
তাদেরকে সম্বোধন করে বললেন AU $92 এ/, অৰ্থাৎ তিনি তোমাদেরকে 
সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে তোমাদের বাবা, দাদা ও অতীতের সমস্ত সম্প্রদায়কে সৃষ্ট 
করেছেন; কেননা প্রত্যেকেই জানে যে, সে নিজে নিজে সৃষ্টি হয়নি; তার পিতামাতা কেউই 
নিজে নিজে সৃষ্টি হয়নি । অন্য কথায়, সৃষ্টিকর্তা ব্যতীত কোন কিছুই সৃষ্টি হয়নি এবং 
প্রত্যেককেই জগতসমূহের প্রতিপালক সৃষ্টি করেছেন । এই দুটি বিষয়েরই নিম্নোক্ত আয়াতে 
উল্লেখ করা হয়েছে ৪ , 
CTE STA ORS EE UE EME 
অর্থাৎ- আমি ওদের জন্যে আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং ওদের 
নিজেদের মধ্যে; ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে, এটাই সত্য ৷' (সূরা হা-মীম 
আস-সাজদা £ ৫৩) এসব নিদর্শন সুস্পষ্ট হয়ে ওঠা সত্বেও ফিরাউন তার গাফিলতির নিদ্রা থেকে 
জাগ্ৃত হল না এবং নিজেকে পথত্রষ্টতা থেকে বের করল না বরং সে তার স্বেচ্বাচারিতা, 


অবাধ্যতা ও পথভ্রষ্টতায় অউল রইল । আর মন্তব্য করল ৪ 
2A Lakh 


LET EL অর্থাৎ__ ‘নিশ্চয়ই তোমাদের কাছে 
শেরিত রাসূলটি পাগল 
LU SAG OG OE 
সে বলল, NEE ME SAE EOE 
তোমরা বুঝতে । (সূরা শু'আরা £ ২৭-২৮) 
তিনিই এসব উজ্জ্বল নক্ষত্রকে অনুগত করেছেন এবং ঘূর্ণায়মান কক্ষপথে এগুলোকে 
আবর্তিত করছেন । তিনিই অন্ধকার ও আলোর সৃষ্টিকর্তা, আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, 
সূৰ্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, চলমান ও স্থির তারকারাজির সৃজনকর্তা; রাতকে অন্ধকার সমেত এবং 
দিনকে আলো সমেত সৃষ্টিকারী; সবকিছু তারই অধীনে, নিয়ন্ত্রণে ও ইখতিয়ারে চলমান এবং 
নিজ নিজ কক্ষপথে সন্তরণরত । সব সময়ই একে অন্যকে অনুসরণ করছে এবং নিজ নিজ 
কক্ষপথে ঘুরে চলেছে। সুতরাং তিনিই মহান সৃষ্টিকর্তা, মালিক, নিজ ইচ্ছেমাফিক আপন 
মাখলুকের কর্মকাণ্ডে হস্তক্ষেপকারী । যখন ফিরআউনের বিরুদ্ধে দলীল-প্রমাণাদি পেশ করা হল, 
তার সন্দেহ দূরীভূত হল এবং হঠকারিতা ছাড়া তার কোন যুক্তিই অবশিষ্ট রইল না । তখন সে 
HOUT CEL 
- ht br BUY S06 i LES) onl I 
ee তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ কর আমি 


Af A 1 


ET EE মুসা (আ) প্রতি উত্তরে বলেন, nk ES 
+ অৰ্থাৎ 'আমি তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন নিয়ে আসলেও ?' ফিরআউন বলল, 


LE 


কর । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭০ 


http://IslamiBoi.wordpress.com 


৫৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন $ 5 
[6 A A 
HL CAGES Eta Ls Ut 


OED 
অর্থাৎ-- “অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগর হয়ে 
গেল এবং মূসা হাত বের করল আর তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত 
হল ৷” (সূরা শু‘আরা ৪ ২৮ -৩৩) | 
এ দুটো স্পষ্ট নিদর্শন যদ্দারা আল্লাহ্‌ তা‘আলা মূসা (আ) ও হারূন (আ)-কে শক্তিশালী 
করেছিলেন। আর এ দুটো নিদর্শন হচ্ছে লাঠি ও হাত । এগুলো দ্বারা আল্লাহ্‌ তা'আলা বিরাট 
অলৌকিক নিদৰ্শন প্রদর্শন করলেন যাতে সকল মানবীয় জ্ঞান ও দৃষ্টি মু'জিযা দুটোর কাছে হার 
মেনে গেল । যখন তিনি হাত থেকে লাঠি নিক্ষেপ করলেন, তখন এটা বিরাট আকারের 
অত্যাশ্চর্য মোটা ভয়ংকর ও বিস্ময়কর সাপে পরিণত হল । এমনকি কথিত আছে যে, ফিরআউন 
এটাকে দেখার পর এতই ভীত ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল যে, তৎক্ষণাৎ তার দাস্ত হতে লাগল; 
একদিনেই তার চল্লিশ বার দাস্ত হল অথচ এর পূর্বে সে চল্লিশ দিনে একবার পায়খানায় যেত । 
এখন অবস্থা বিপরীতে দাড়াল । অনুরূপভাবে যখন মূসা (আ) তীর নিজ হাত নিজ বগলে 
রাখলেন এবং বের করলেন তখন তা চাদের একটি টুকরার ন্যায় সমুজ্জ্বল হয়ে বের হয়ে 
আসল । আর এমন আলো বিচ্ছুরিত করতে লাগল যা চোখকে একেবারে ঝল্সিয়ে দেয় । 
পুনরায় যখন হাত বগলের মধ্যে স্থাপন করলেন, তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসল । এসব 
নিদৰ্শন দেখার পরও ফিরআউন এর থেকে কোনভাবেই উপকৃত হলো না । বরং সে যে অবস্থায় 
ছিল সে অবস্থায়ই রয়ে গেল । সে প্রকাশ করতে লাগল যে, এসব জাদু ব্যতীত অন্য কিছু নয় । 
তাই সে জাদুকরদের দ্বারা মূসা (আ)-এর মুকাবিলা করতে ইচ্ছা পোষণ করল । সুতরাং সে তার 
রাজ্যের বিভিন্ন এলাকার সমস্ত জাদুকরের মাধ্যমে মূসা (আ)-কে মুকাবিলা করার ব্যবস্থা গ্রহণ 
করল। অতঃপর সে লোক পাঠাল যারা সমগ্র রাজ্যের, তার প্রজাবর্গের, তার নিয়ন্ত্রণাধীন 
জাদুকরদের সমবেত করবে । এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা নির্ধারিত জায়গায় পেশ করা হবে। 
এতে ফিরআউন, তার পারিষদবর্গ, আমীর-উমারা ও অনুসারীদের কাছে আল্লাহ্‌ তা'আলার 
অসীম কুদরত, ক্ষমতা ও নিদর্শন প্রকাশ পেয়েছিল। 
আল্লাহ্‌ তাআলা সূরা তা-হায় ইরশাদ করেন $ 


RES i STS CY 


OEE AES fl HBS Ae Y 
ee sls dal eH AYA le) 353 a Cy 


HANAN / 
AL LES YG Rl EG Ee A CEG 
bd 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৫ 


অর্থাৎ-_ অতঃপর তুমি কয়েক বছর মাদায়ানবাসীদের মধ্যে ছিলে, হে মূসা! এর পরে 
তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়ে 
নিয়েছি। তুমি ও তোমার ভাই আমার নিদর্শনসহ যাত্রা কর এবং আমার স্মরণে শৈথিল্য করবে 
না। তোমরা দু'জন ফিরআউনের নিকট যাও, সে তো সীমালজ্ঘন করেছে, তোমরা তার সাথে 
নম কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে ৷ তারা বলল, “হে আমাদের 
প্রতিপালক! আমরা আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণে 
সীমালজ্ঘন করবে” তিনি বললেন, “তোমরা ভয় করবে না, আমি তো তোমাদের সঙ্গে আছি, 
আমি শুনি ও আমি দেখি ৷” (সূরা তা-হা £ ৪০-৪৬) 


আল্লাহ্‌ তা‘আলা যে রাতে মূসা (আ)-এর প্রতি ওহী নাযিল করেন, তাকে নবুওত দান 
করেন, নিজের কাছে ডেকে নিয়ে তার সাথে একান্তে কথা বলেন, সে রাতে মূসা (আ)-কে 
সম্বোধন করে বলেন, “আমি তোমাকে প্রত্যক্ষ করছিলাম যখন তুমি ফিরআউনের ঘরে ছিলে, 
তুমি আমার হিফাযতে ও যত্নে ছিলে । তারপর আমি তোমাকে মিসর ভূখণ্ড থেকে বের করে 
আমার ইচ্ছা, কুদরত ও কৌশল মাফিক তোমাকে মাদায়ানে নিয়ে আসলাম ৷ সেখানে তুমি 
কয়েক বছর অবস্থান করলে ৷ তারপর তুমি নবুওতের নির্ধারিত সময়ে উপস্থিত হলে অর্থাৎ 
আমার নির্ধারিত তাকদীর অনুযায়ী । তোমাকে আমার কালাম ও রিসালাতের জন্যে আমি 
মনোনীত করলাম । সুতরাং তুমি ও তোমার ভাই আমার নিদর্শনসহ যাত্রা কর আর যখন 
তোমরা আমাকে স্বরণ করবে কিংবা তোমাদের আহ্বান করা হবে তোমরা আমার স্মরণে 
শৈথিল্য প্ৰদৰ্শন করবে না; কেননা, ফিরআউনেকে সম্বোধন করার সময়, তার প্রতি উত্তর 
প্রদানের সময়, তার প্রতি উপদেশ দানের সময় এবং তার সম্মুখে দলীল পেশ করার সময় 
আমার স্মরণ তোমাদের বিজয় দানে সাহায্য করবে। আবার কোন কোন হাদীসে এসেছে, 
আল্লাহ্‌ তা'আলা বলেছেন, আমার এ বান্দাই পরিপূর্ণ বান্দা যে তার প্রতিপক্ষের সাথে 
মুকাবিলার সময়ও আমাকে স্মরণ করে। | 


ER যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

ALG //\ 2A 2A US / 2d 

Sd sc nS ARTES OFS CE I) Ei fe 
LAI LS 
. 


অর্থাৎ--“হে মুমিনগণ! তোমরা যখন কোন দলের মুকাবিলা করবে তখন অবিচলিত 
থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হও" (সূরা 
আনফাল $ ৪৫) 

তারপর আল্লাহ্‌ তা'আলা নির্দেশ দিয়ে বলেন, “তোমরা দুইজনে ফিরআউনের কাছে যাত্রা 
কর সে তো সীমালজ্ঘন করেছে, তোমরা তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ 
করবে অথবা ভয় করবে৷” (সূরা তা-হা £ ৪৩) 

ফিরআউনের কুফরী, জুলুম ও সীমালজ্ঘনের ব্যাপারটি আল্লাহ্‌ তাআলার নিকট জ্ঞাত থাকা 
সত্বেও তার সাথে নম্র কথা বলার নির্দেশ, মাখলুকের প্রতি আল্লাহ্‌ তা'আলার পরম রহমত, 
বরকত, মেহেরবানী, নমতা ও ধৈর্যশীলতার পরিচায়ক । ফিরআউন ছিল তখনকার যুগে আল্লাহ্‌ 


http://IslamiBoi.wordpress.com 


৫৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তা'আলার নিকৃষ্টতম সৃষ্টি অথচ আল্লাহ্‌ তা'আলা এ যমানার শ্রেষ্ঠতম মনোনীত ব্যক্তিত্বকে তার 
হিদায়াতের জন্যে তার কাছে প্রেরণ করেন। এতদসত্ত্বেও তিনি মূসা (আ) ও হারূন (আ)-কে 
নম্ৰ ভাষায় তাকে আল্লাহর পথে আহ্বান করার জন্যে নির্দেশ দেন। আবার তাদের দুইজনকে 
তার সাথে এমন ব্যবহার করার জন্যে নির্দেশ দেন, যেমনটি যার উপদেশ গ্রহণ কিংবা ভয় 
করার সম্ভাবনা আছে তার সাথে করা হয়ে থাকে । 

আল্লাহ্‌ তা'আলা তীর রাসূল মুহাম্মদ (সা)-কে সম্বোধন করে ইরশাদ করেন £ 


(tA 


elt GALA AAG GL AES 

অর্থাৎ ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কর হিকমত ও সদুপদেশ 
দ্বারা এবং তাদের সাথে তর্ক করবে উত্তম পন্থায় ৷' (সুরা নাহল ৪ ১২৫) 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 

A EATS) TERATO PETER SEES 

Er) EE NE AE / 

PEAS Ht MECC 0 EE EM EAHNCLD 

পার, যারা তাদের মধ্যে সীমালজ্ঘনকারী ৷ (সূরা আনকাবূৃত £ ৪৬) 


USAR NALR A 


হাসান বসরী (র) বলেন ৪ EARS ১১৯৭] 3553 আয়াতাংশের মাধ্যমে তার প্রতি 
PESOS A ESE GE TAMA তোমার রয়েছেন একজন 
প্রতিপালক, তোমার জন্যে রয়েছে মৃত্যুর পরে পুনরুথান এবং তোমার সামনে রয়েছে 
বেহেশত-দোযখ ৷ ওহাব ইব্ন মুনাব্বিহ্‌ (র) বলেছেন, এর অর্থ হচ্ছে তোমরা দু'জন তাকে 
বলে দাও, শাস্তি ও রোষের তুলনায় আমি আল্লাহর্‌ ক্ষমা ও দয়ার অধিকতর নিকটবর্তী । য়াযিদ 
আর রাক্কাশী (র) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, শত্রুর সাথে যিনি এরূপ বন্ধুত্বপূর্ণ 
ব্যবহারের উপদেশ দিচ্ছেন বন্ধুর সাথে কিরূপ ব্যবহার এবং তাকে কিরূপ আহ্বানের উপদেশ 
দেবেন তা সহজেই অনুমেয় । আল্লাহ্র বাণী ৪ 

RAAT ENE UAHA 
sls Ee oe 2, (2596 তারা বলল ৪ “হে আমাদের 

প্রতিপালক! আমরা আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণে 
সীমালজ্ঘন- করবে” (সূরা তা-হা ৪ ৪৫) 

এটা এজন্যে যে ফিরআউন ছিল অত্যাচারী, অনমনীয়, শয়তান ও সীমালজ্ঘনকারী; মিসরে 
তার শক্তি ছিল দুর্দম, সে ছিল অত্যন্ত প্রভাবশালী এবং বিরাট ক্ষমতা ও সৈন্য-সামসন্তের 
অধিকর্তা । তাই মানবীয় চরিত্রের ধারক ও বাহক হিসেবে তারা দু'জনই তার ব্যাপারে ভীত 
হলেন এবং প্রকাশ্যত তাদের উপর সে হামলা করতে পারে এরূপ আশঙ্কা করছিলেন সুতরাং 
আল্লাহ তা‘আলা তাদেরকে দৃঢ় থাকতে অনুপ্রাণিত করেন। তিনিই সুউচ্চ, সুমহান তিনি 
বলেন, “তোমরা ভয় করবে না, আমি তোমাদের সাথে রয়েছি; আমি শুনি ও আমি দেখি৷” 
অন্য এক আয়াতেও বলেন, 32.4.2, %44% ("আমি তোমাদের সাথে শ্রবণকারী ৷" 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৭ 
ALA 20 Ad ্‌ / / 
OLEH: ATE PEELED ARE fe ss i VOD 
3, / ( Ys / A Ad 
S35 Bl sll Si wl, MANE ME EE 


TL Si ad 
সুতরাং তোমরা তার নিকট যাও এবং বল, আমরা তোমার প্রতিপালকের রাসূল । সুতরাং 
আমাদের সাথে বনী ইসরাঈলকে যেতে দাও এরং তাদেরকে কষ্ট দিও না, আমরা তো তোমার 
নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকট থেকে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা অনুসরণ 
করে সৎপথ । আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্যে যে মিথ্যা আরোপ 
করে ও মুখ ফিরিয়ে নেয়। (সূরা তা-হা £ঃ ৪৭-৪৮) 
উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলা উল্লেখ করেছেন যে, তিনি তাদের দু'জনকে নির্দেশ 
দিলেন যাতে তারা ফিরআউনের নিকট যায় এবং তাকে এক অদ্বিতীয় আল্লাহ্‌ তা'আলার 
ইবাদতের দিকে আহ্বান করেন। আর বনী ইসরাঈলকে যেন সে তার কয়েদ ও নিয়ন্ত্রণ থেকে 
মুক্তি দেয় । এবং তাদেরকে যেন সে আর কষ্ট না দেয়। তাদের সাথে যেতে যেন অনুমতি দেয় 
এবং তাদেরকে তারা আরো বলেন, “আমরা তোমার কাছে তোমার প্রতিপালকের তরফ থেকে 
মহা নিদৰ্শন নিয়ে এসেছি । আর তা হচ্ছে লাঠি ও হাতের মু‘জিযা ৷ শাস্তি একমাত্র তাদেরই প্রতি 
যারা অনুসরণ করে সৎপথ ৷” সৎপথ অনুসারীদের সাথে শাস্তিকে সম্পৃক্ত করার বর্ণনাটি খুবই 
চিত্তাকৰ্ষক ও তাৎপর্যপূর্ণ । তারপর তারা তাকে অস্বীকৃতির মন্দ পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে 
বললেন, আমাদের কাছে ওহী এসেছে যে, শাস্তি এ ব্যক্তির জন্যে যে সত্যকে অন্তর দিয়ে 
অবিশ্বাস করে এবং কার্যত তা থেকে মুখ ফিরিয়ে নেয়! 


সুদ্দী (র) প্রমুখ আলিম উল্লেখ করেছেন যে, মূসা (আ) যখন মাদায়ান থেকে প্রত্যাবর্তন 
করে আপন মাতা ও ভাই হারনের সাথে সাক্ষাৎ করেন, তখন তারা রাতের খাবার খাচ্ছিলেন। 
খাবারের মধ্যে ছিল শালগম ৷ তিনি তীদের সাথে তা খেলেন ৷ তারপর তিনি বললেন, “হে 
হারুন! আল্লাহ্‌ তা'আলা আমাকে ও তোমাকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ফিরআউনকে 
আল্লাহ তা‘আলার ইবাদতের দিকে আহ্বান করি । সুতরাং তুমি আমার সাথে চল” তখন তারা 
দু'জনেই ফিরআউনের মহলের উদ্দেশে রওয়ানা হলেন। তারা দরজা বন্ধ পেলেন । মূসা (আ) 
দারোয়ানদের বললেন, তোমরা ফিরআউনের কাছে সংবাদ নিয়ে যাও মে, আল্লাহ্র রাসূল তার 
দরজায় উপস্থিত । দারোয়ানরা মূসা (আ)-কে নিয়ে ঠাষ্টা-বিদ্প করতে লাগল । 


কেউ কেউ বলেছেন, ‘ফিরআউন তাদেরকে দীর্ঘক্ষণ পর প্রবেশ করার অনুমতি দিয়েছিল। 
মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন, ‘দু'বছর পর তাদেরকে ফিরআউন অনুমতি দিয়েছিল । 
কেননা, কেউ অনুমতি আনার জন্যে যেতে সাহস পায়নি ৷’ আল্লাহই সম্যক অবগত । এরূপও 
কথিত আছে যে, মূসা (আ) দরজার দিকে অগ্রসর হয়ে লাঠি দ্বারা দরজায় আঘাত করেন । এতে 
ফিরআউন ভীষণ বিব্রত বোধ করল এবং তাদেরকে উপস্থিত করার জন্যে, নির্দেশ দিল ৷ তারা 
দু'জনেই তার সম্মুখে দাড়ালেন এবং তাকে আল্লাহ তা'আলার নির্দেশ মুতাবিক তার মহান 
সত্তার ইবাদতের প্রতি আহ্বান করলেন। 


http://IslamiBoi.wordpress.com 


৫৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কিতাবীদের মতে, আল্লাহ তা'আলা মূসা (আ)-কে বলেছিলেন, ‘লাওয়ী ইবন ইয়াকুব (আ) 
-এর বংশধর হারূন (আ) অতি শিগগির আত্মপ্রকাশ করবেন এবং তোমার সাথে সাক্ষাৎ 
করবেন। আল্লাহ তা'আলা মূসা (আ)-কে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি নিজের সাথে বনী 
" ইরাঈলের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে ফিরআউনের কাছে যান এবং আল্লাহ তাআলা তাকে 
যা কিছু নিদর্শন প্রদান করেছেন ফিরআউনের কাছে তা যেন প্রকাশ করেন। আল্লাহ তাআলা 
মূসা (আ)-কে বলেন, “শিগগিরই আমি তার অন্তর কঠিন করে দেব তাতে সে বনী ইসরাঈল 
সম্প্রদায়কে যেতে দেবে না। আমার অধিকাংশ নিদর্শন ও অত্যাশ্চর্য বস্তুসমূহ মিসরে অবস্থিত ৷” 
আল্লাহ তা'আলা হারূন (আ)-এর প্রতি ওহী পাঠালেন তিনি যেন তীর ভাইয়ের দিকে অগ্রসর 
হন এবং হোরাইব পর্বতের নিকটবর্তী প্রান্তরে তার সাথে সাক্ষাৎ করেন । যখন তিনি সাক্ষাৎ 
করেন তখন মূসা (আ) তাকে তার প্রতিপালকের নির্দেশের কথা অবহিত করলেন । যখন তারা 
দু'জন মিসরে প্রবেশ করলেন, তখন তারা বনী ইসরাঈলের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সমবেত 
করলেন এবং তাদেরকে সাথে নিয়ে ফিরআউনের কাছে গেলেন । ফিরআউনের কাছে আল্লাহ্‌ 
তা'আলার রিসালতের বাণী পৌছালে ফিরআউন্‌ বলল, ‘আল্লাহ কে? আমি তাকে চিনি না এবং 
আমি বনী ইসরাঈলকে যেতে দেবনা ৷’ 
Do আল্লাহ তা'আলা ফিরআউন সম্পর্কে ইরশাদ করেন £ঃ ' 
DEE ol GH LEU. BEA BR EE 
y oS Ge ATES Sd ot des Ls 
us UL tae ELE a MEE 


NAMEN / / 70 (add 
EE is HS SF Ct Er AL ban Ge UH 
[ADA AXA adele alts dt 
Us SCS Us ES ZCI US nt. Se i 
MAS Lrlagd 9A Sag n.S 

‘srl sb SE 4-৩১ 2 


অর্থাৎ ফিরআউন বলল, হে মূসা! কে তোমাদের প্রতিপালক? মূসা বলল, ‘আমাদের 
প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর পথনির্দেশ 
করেছেন ।' ফিরআউন বলল, ‘তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কী ?' মূসা বলল, এটার 
জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রয়েছে; আমার প্রতিপালক ভুল করেন না এবং 
বিস্মৃতও হন না । যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং এতে করে দিয়েছেন 
তোমাদের চলবার পথ, তিনি আকাশ থেকে বারি বর্ধণ করেন এবং আমি তা দ্বারা বিভিন্ন 
প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। তোমরা আহার কর ও তোমাদের গবাদি পশু চরাও; অবশ্যই 
এতে নিদর্শন রয়েছে বিবেকসম্পন্ন্দের জন্য । আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, 
তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা থেকে আবার তোমাদেরকে বের করব ।” (সুরা 
তা-হা £ ৪৯-৫৫) 

আল্লাহ তা'আলা ফিরআউন সম্পর্কে সংবাদ দিচ্ছেন। ফিরআউন মহান সৃষ্টিকর্তা আল্লাহ 
তাআলার অস্তিত্বকে অস্বীকার করে বলে, “হে মূসা! তোমার প্রতিপালকটি কে?” মূসা (আ) 
পতিউত্তরে বলেন, আমাদের প্রতিপালক সমগ্র মাখলুক সৃষ্টি করেছেন, তাদের আমল, রিযিক ও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৯ 


মৃত্যুর সময় নির্ধারণ করেছেন। আর এগুলো তার নিকট সংরক্ষিত কিতাবে বা লাওহে মাহফুযে 
লিখে রেখেছেন। অতঃপর প্রতিটি সৃষ্টিকে তার জন্যে নির্ধারিত বিষয় বস্তুর প্রতি পথনির্দেশ 
করেছেন। প্রত্যেক মাখলুকের আমল আল্লাহ তা'আলার পরিপূর্ণ ইল্‌ম, কুদরত ও তকদীর 
অনুযায়ী ঘটে থাকে। 


অন্য আয়াতে অনুরূপ ইরশাদ হচ্ছে $ 
A ot LAA AA Et 


ENCES lg De RE: bill ey 

fe a eT ER 
সৃষ্টি করেন ও সুঠাম করেন এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও (মাখলুককে) সেদিকে 
পথনির্দেশ করেন । (সূরা আলা £ ১-৩) 

ফিরআউন মূসা (আ)-কে বলেছিল, “যদি তোমার প্রতিপালক সৃজনকর্তা, পরিমিত 
বিকাশকারী, মাখলুককে তার নির্ধারিত পথে পথ-প্রদর্শনকারী হয়ে থাকেন এবং তিনি ব্যতীত 
অন্য কেউ ইবাদতের যোগ্য না হয়ে থাকেন, তবে পূর্বেকার যুগের লোকেরা কেন তাকে ছেড়ে 
অন্যদের ইবাদত করল? তুমি তো জান, পূর্বেকার যুগের লোকেরা তারকারাজি ও দেব-দেবীকে 
আল্লাহর সাথে শরীক করত, তাহলে পূর্বেকার গোত্রগুলোকে কেন তিনি তোমার উল্লিখিত সঠিক 
পথে পরিচালনা করলেন না ?” মুসা (আ) বললেন, ‘তারা যদিও আল্লাহ ব্যতীত অন্যের 
উপাসনা করেছে এটা তোমার পক্ষের বা আমার বিপক্ষের কোন দলীল হতে পারে না । কেননা, 
তারা তোমার ন্যায় মূর্খতার শিকার হয়ে যে সব অপকর্ম করেছে, কিতাবসমূহে তাদের ছোট বড় 
সব আমলের কথা লিপিবদ্ধ রয়েছে। এবং আমার মহান প্রতিপালক তাদের শাস্তিদান করবেন । 
এক অণুপরিমাণ কারো উপর তিনি জুলুম করবেন না। কেননা, বান্দাদের সব আমলই তার 
নিকট একটি লিপিতে লিপিবদ্ধ রয়েছে, কিছুই বাদ পড়বে না এবং আমার প্রতিপালক কিছুই 
বিস্মৃত হবেন না। এরপর মূসা (আ) ফিরআউনের কাছে আল্লাহ তা'আলার শ্রেষ্ঠত্ব, বস্তুসমূহ 
সৃষ্টির শক্তি, ভূমিকে বিছানারূপ, আকাশকে ছাদরূপে সৃষ্টি করার শক্তি রয়েছে _ এর উল্লেখ 
" করেন। বান্দা ও জীব-জানোয়ারের রিযিকের জন্যে বাদল ও বৃষ্টিকে যে তিনি নিয়ন্ত্রণাধীনে 
রেখেছেন এটাও তিনি LS UE Uh OAL 


A AN End Us stil ELE 
তোমরা আহার কর ও গবাদি পণ্ড চারণ কর অবশ্যই তাতে নিদর্শন রয়েছে সহজ-সরল 
বিশুদ্ধ বিবেক ও সুস্থ প্রকৃতিসম্পন্ন লোকদের জন্যে । সুতরাং আল্লাহ তা'আলা তোমাদের ও 
তোমাদের পূর্ব পুরুষদের সৃষ্টিকর্তা । 
CL SV , 
AD ET / ys a 2 
HE + sats le sie LIE ARE 
10 i ls te Hits / 
i / re 
HEH a Cr Uy, lates 


/ 


http://IslamiBoi.wordpress.com 


৫৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ “হে মানুষ! তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত কর, যিনি 
তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পার, যিনি 
পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ 
করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল-মূল উৎপাদন করেন সুতরাং তোমরা জেনেশুনে 
কাউকেও আল্লাহর সমকক্ষ দাড় করিয়ো না।” (সূরা বাকারা £ ২১-২২) 

এ আয়াতে বৃষ্টির মাধ্যমে ভূমিকে সজীব করা ও উদ্ভিদ জন্মানোর মাধ্যমে পৃথিবীকে 
সুশোভিত করা দ্বারা মৃত্যুর পর পুরুথানের বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ 
তা'আলা এই প্রসঙ্গে ইরশাদ করেন, “মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি তাতেই 
তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা হতে পুনর্বার তোমাদেরকে বের করব ।” 

অনুরূপ সূরায়ে আ‘রাফের ২৯ নং আয়াতে ইরশাদ হচ্ছে £8544 4144 (৫ অর্থাৎ 
‘তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে !' 


অন্য আয়াতে ইরশাদ হচ্ছে £ 
TH SANEANE PACE ‘( 12 (IA POA LAND 2ral ae 


STATE Ee Ten HOA 
PO ASRS ES fd 
অর্থাৎ তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, aN 
এটা তীর জন্য অতি সহজ । আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই; এবং তিনিই 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (সূরা রম £ ২৭) 


অন্য আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেন 8 
it LLNS 


i 
E 


Ind 

Go 5A a SG LEAS Ms CL 

V 0 AAI A ESTAS aj (A 
PETROS EG RI RGE CF EO 
॥ { ar 1 / Al ৰ 
Fe ih 2 / Af 4 EEA 
ily EEO ALS aor gat he Hs LACAN so 
rs Ll 

« Ch ad 


আমি তো তাকে আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম কিনু সে মিথ্যা আরোপ করেছে ও 
অমান্য করেছে। সে বলল, হে মূসা! তুমি কি আমাদের নিকট এসেছ তোমার জাদু দ্বারা 
আমাদেরকে আমাদের দেশ হতে বের করে দেবার জন্যে? আমরাও অবশ্যই তোমার নিকট 
উপস্থিত করব এটার অনুরূপ জাদু, সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ কর এক নির্দিষ্ট 
সময় ও এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না। মুসা 
বললেন, ‘তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেদিন পূর্বাহে জনগণকে সমবেত করা 
হবে।' (সূরা- তা-হা £ঃ ৫৬-৫৯) 

আল্লাহ্‌ তা'আলা ফিরআউনের দুর্ভাগ্য এবং আল্লাহ তা'আলার নিদর্শনসমূহকে মিথ্যা 
প্রতিপন্ন ও অমান্য করে সে যে পাপিষ্ঠতা ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এর উল্লেখ করছেন। 
ফিরআউন মূসা (আ)-কে বলেছিল যে, মূসা (আ) যা কিছু নিয়ে এসেছেন তার সবটাই জাদু ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬১ 


কাজেই সেও এরূপ জাদু দ্বারা মূসা (আ)-এর মুকাবিলা করবে । অতঃপর মুকাবিলার জন্যে মূসা 
(আ)-কে সে একটি নিদিষ্ট সময় ও স্থান নির্ধারণ করতে বলল । আর মূসা (আ)-এরও উদ্দেশ্য 
ছিল যাতে তিনি জনতার সামনে আল্লাহ তাআলার প্রদত্ত নিদর্শন, দলীল ও প্রমাণাদি প্রকাশ 
করতে পারেন। তাই তিনি বললেন, ‘তোমাদের নির্ধারিত সময় হচ্ছে তোমাদের উৎসবের দিন, 
যেদিন তারা সাধারণত সমবেত হতো । সেদিন দিনের প্রথমভাগে সূর্যের আলো প্রখর হবার 
সময় জনগণকে সমবেত করা হবে, যাতে সত্য সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা যায়। 
এই মুকাবিলা রাতের বেলায় হবার জন্যে মূসা (আ) বলেননি, যাতে তাদের মধ্যে কোন সন্দেহ 
উদয় না হয় এবং তাদের জন্যে সত্য ও অসত্য বোঝা অসম্ভব না হয়ে পড়ে৷ বরং তিনি 
চেয়েছেন যাতে এই মুকাবিলা প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হয়৷ কেননা, তিনি তার প্রতিপালক 
প্রদত্ত অন্তর্দৃষ্টি দ্বারা সুনিশ্চিত ছিলেন যে, এই মুকাবিলায় আল্লাহ তাআলা নিজের নিদর্শন ও 
দীনকে বিজয় মণ্ডিত করবেন-_ যদিও কিবতীরা তা কোনমতেই মেনে নিতে পারবে না। 


আল্লাহ তা‘আলা ইরশাদ করেন। 

APLAL LaAlfAS LU APA ALA LGA CAN rr SALE TAA 
[SMS Y SLs cr HUG. nS om LHASA 
AP Und AB LALLY, LALA / EA 7 A232 APL WL 77 


LAS IOS AS LU UG GIG MEd US a GL 
ESL AS Sl G42 iL yn SLU el JS 
SNE KEE AR EINE LAL as es 
. Ll oe By lil 34 fc 
অর্থাৎ--“অতঃপর ফিরআউন উঠে গেল এবং পরে তার কৌশলসমূহ একত্র করল ও 
তারপর আসল । মূসা (আ) তাদেরকে বলল, দুর্ভোগ তোমাদের । তোমরা আল্লাহর প্রতি মিথ্যা 
আরোপ করবে না । করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন । যে মিথ্যা 
উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে। ওরা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করল এবং 
ওরা গোপনে পরামর্শ করল । ওরা বলল, এ দু'জন অবশ্যই জাদুকর, তারা চায় তাদের জাদু 
দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা 
ংস করতে । অতএব, তোমরা তোমাদের জাদু ক্রিয়া সংহত কর । অতঃপর সারিবদ্ধ হয়ে 
উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সে সফল হবে । (সুরা তা-হা £ ৬০-৬৪) 
আল্লাহ তা'আলা ফিরআউনের সত্যের বিরুদ্ধে মুকাবিলা করার প্রস্তুতি সম্বন্ধে বলেন যে, 
ফিরআউন চলে গেল এবং তার রাজ্যের সমস্ত জাদুকরকে একত্র করল ৷ এ সময় মিসর দেশটি 
জাদুকরে ভরপুর ছিল। আর এ জাদুকররা ছিল তাদের পেশায় খুবই পটু ৷ প্রতিটি শহর ও 
প্রতিটি স্থান থেকে সংগ্রহ করে জাদুকরদেরকে সমবেত করা হল । বস্তুত তাদের একটি বিরাট 
দল সমবেত হল । কেউ কেউ বলেন, যথা মুহাম্মদ ইব্‌ন কা'ব (র) বলেন, “তারা ছিল সংখ্যায় 
আশি হাজার ।” কাসিম ইব্‌ন আবু বুরদা (র) বলেন, “তারা ছিল সংখ্যায় সত্তর জাহার ৷” সুদ্দী 
(বর) বলেন, “তাদের সংখ্যা ছিল ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে ৷” আবূ উমামা (র) 
বলেন, “তারা ছিল উনিশ হাজার ।” মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, “তারা ছিল পনের 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭১ 


http://IslamiBoi.wordpress.com 


৫৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হাজার ।” কা’ব আহবারের মতে, তারা ছিল বার হাজার । ইব্‌ন আবূ হাতিম (র) আবদুল্লাহ 
ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, “তারা ছিল সংখ্যায় সত্তরজন ৷” অন্য 
সূত্রে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, “তারা ছিল বনী ইসরাঈল 
ংশীয় চল্লিশজন ক্রীতদাস । এদেরকে ফিরআউন তাদের গণকদের কাছে যেতে নির্দেশ 
দিয়েছিল এবং সেখানে জাদু শিক্ষা করার জন্যে হুকুম দিয়েছিল। এই জন্যই তারা 
আত্মসমর্পণের সময় বলেছিল, ‘তুমি আমাদেরকে জাদু শিখতে বাধ্য করেছিলে ৷’ এই অভিমতটি 
সন্দেহযুক্ত ৷ 

ফিরআউন, তার আমীর-উমারা, পারিষদবর্গ, সরকারী কর্মচারীবৃন্দ এবং নির্বিশেষে দেশের 
সকলেই মাঠে হাযির হল । কেননা, ফিরআউন তাদের মধ্যে ঘোষণা করেছিল তারা সকলে যেন 
এই বিরাট মেলায় হাযির হয়। তারা বের হয়ে পড়ল এবং বলাবলি করতে লাগল, জাদুকররা 
যদি জিতে যায় তাহলে আমরা তাদেরই অনুসরণ করব । মূসা (আ) জাদুকরদের দিকে অগ্রসর 
হয়ে তাদেরকে উপদেশ দিলেন এবং আল্লাহ তা'আলার নিদর্শন ও দলীলাদির বিরুদ্ধে ভ্রান্ত জাদু 
নিয়ে মুকাবিলায় অবতরণের জন্যে তাদেরকে তিরস্কারও করেন। তিনি তাদেরকে বললেন, 
“দুর্ভোগ তোমাদের! তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে ন|। করলে তিনি 
তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ 
হয়েছে তারা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করল ।” কেউ কেউ বলেন, তাদের 
বিতর্কের অর্থ হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ বলে, এটা নবীর কথা, জাদু নয়। আবার কেউ 
কেউ বলে, ‘বরং সে-ই জাদুকর ৷’ আল্লাহ্‌ তা'আলাই সম্যক জ্ঞাত । 

এ বিষয়ে এবং অন্যান্য বিষয় সম্বন্ধে তারা গৌপনে সলাপরামর্শ করল এবং বলতে লাগল, 
মূসা (আ) ও তার ভাই হারূন (আ) দুজনই বিজ্ঞ ও দক্ষ জাদুকর; তারা তাদের জাদুবিদ্যায় 
অত্যন্ত সিদ্ধহস্ত । তাদের উদ্দেশ্য হচ্ছে, তাদের ব্যাপারে যেন লোকজন সমবেত হয়, তারা 
বাদশাহ ও তার পারিষদবর্গের উপর চড়াও হতে পারে, তোমাদের সামগ্রিকভাবে নির্মূল করে 
দিতে পারে। আর এ জাদুবিদ্যা দিয়ে যেন তারা তোমাদের উপর কর্তৃত্ব করতে পারে। তারা 
বলতে লাগল, ‘তোমরা তোমাদের জাদু ক্রিয়া সংহত কর, অতঃপর সারিবদ্ধ হয়ে উপস্থিত হও 
এবং যে আজ জয়ী হবে সে সফল হবে !' প্রথম কথাটি তারা এজন্য বলল, যাতে তারা তাদের 
কাছে প্রাপ্ত যাবতীয় ধরনের চেষ্টা, তদবীর, ছলচাতুরী, অন্যের প্রতি অপবাদ, জাদু ও 
ধোকাবাজির আশ্রয় নেয় । আফসোস, আল্লাহর কসম, তাদের সমস্ত ধ্যান-ধারণা ও যুক্তি-তর্ক 
ছিল মিথ্যা ও ভ্রান্ত । অপবাদ, জাদু ও ভিত্তিহীন যুক্তি-তর্ক কেমন করে এমন সব মু’জিযার 
মুকাবিলা করতে পারে, যেগুলো মহান আল্লাহ আপন বান্দা ও রাসূল মূসা (আ)-এর মাধ্যমে 
প্রদর্শন করেছেন। রাসূলকে এমন দলীল দ্বারা শক্তিশালী ও পুষ্ট করা হয়েছে, যার সামনে দৃষ্টি 
স্তিমিত হয়ে যায় এবং লোক হতবুদ্ধি হয়ে পড়ে । ফিরআউন বলতে লাগল, ‘তোমাদের কাছে যা 
কিছু তদবীর জানা রয়েছে সব কিছু নিয়ে মাঠে নেমে পড় এবং একতাবদ্ধ হয়ে মুকাবিলা কর!” 
অতঃপর তারা পরস্পরকে মুকাবিলার জন্যে অগ্রসর হতে অনুপ্রাণিত করতে লাগল । কেননা, 
ফিরআউন তাদেরকে পদমর্যাদা ও উপটৌকনের প্রতিশ্রগ্তি দিয়েছিল । অবশ্যই শয়তানের 
প্রতিশ্রুতি প্রতারণামূলক । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৩ 
Ell তাআলা ইরশাদ করেন ঃ 


uh FAA Cnt { AZ LAL 

NANA KS 2 oe / RL AAA ASH 

FR eed tA2 nbotie {an A AANA 

| To | LAS | (0 4 * » 
“3 Cg < ole SL GS5 YU. us > CA AOS 


LEE: ELLs: EE 


অর্থাৎ-_তারা বলল, ‘হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি ।' 
মূসা (আ) বলল, ‘বরং তোমরাই নিক্ষেপ কর ।' তাদের জাদু প্রভাবে অকস্মাৎ মূসা (আ)-এর 
মনে হল তাদের দড়ি ও লাঠিগুলো ছুটাছুটি করছে। মূসা (আ) তার অন্তরে কিছু ভীতি অনুভব 
করল । আমি বললাম, ‘ভর করবে না, তুমিই হচ্ছো প্রবল । তোমার ডান হাতে যা রয়েছে তা 
নিক্ষেপ কর; এটা ওরা যা করেছে তা গ্রাস করে ফেলবে ওরা যা করেছে তা তো কেবল 
জাদুকরের কৌশল ৷ জাদুকর যেখানেই আসুক, সফল হবে না!’ (সূরা তা-হা £৪ ৬৫-৬৯) 

জাদুকররা যখন সারিবদ্ধ হল, মূসা (আ) তাদের সামনে গিয়ে দাড়ালেন তার তখন মূসা 
(আ)-কে বলল, ‘হয় তুমি আমাদের আগে নিক্ষেপ কর, অথবা আমরা আগে নিক্ষেপ করি ৷’ 
মূসা (আ) বললেন, ‘বরং তোমরাই প্রথম নিক্ষেপ কর।’ অতঃপর তারা দড়ি ও লাঠিগুলো 
নিক্ষেপ করার ঘোষণা দিল এবং পারদ ও বিভিন্ন যন্ত্রপাতি এগুলোতে স্থাপন করল । আর এ 
জন্যে দড়ি ও লাঠিগুলো দর্শকের চোখে মনে হাচ্ছিল যেন নিজ ইচ্ছে মাফিক ছুটাছুটি করছে 
অথচ এগুলো যন্তের জন্যেই নড়াচড়া করছিল । এভাবে তারা মানুষের চোখকে জাদু করেছিল 
এবং তাদের মনের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। তারা তাদের দড়ি ও লাঠিগুলো নিক্ষেপ 
করার সময় বলেছিল, ফিরআউনের মহা মর্যাদার শপথ! আমরা বিজয়ী হবই । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 

ABE es SPAY Ll os EL aT EMG 

‘যখন তারা নিক্ষেপ করল তখন তারা লোকের চোখে জাদু করল, তাদেরকে আতংকিত 
করল এবং তারা এক বড় রকমের জাদু দেখাল ।' মূসা (আ) জনগণের জন্যে একটু ভীত হয়ে 
পড়লেন । তিনি আশংকা করতে লাগলেন যে, ওহী প্রাপ্তির পূর্বে তিনি তার হাতের লাঠি ছাড়তে 
পারছেন না, তাই লাঠি ছাড়ার পূর্বেই যদি জনগণ তাদের জাদুতে মুগ্ধ হয়ে প্রতারিত হয়ে যায় । 
আল্লাহ্‌ তা'জালা নির্দিষ্ট মুহুর্তে লাঠি নিক্ষেপ করার জন্যে মূসা (আ)-এর কাছে ওহী নাযিল 
করেন । মূসা (আ) তখন হাতের লাঠি নিক্ষেপ করলেন এবং বললেন 


TET CUR 
LL Le tS “ dg LSA EEL 32 I 
/ 
Land A Ld AS 
4,3 EE Sb ct 


/ 


http://IslamiBoi.wordpress.com 


৫৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ_-“তোমরা যা এনেছ তা জাদু, আল্লাহ্‌ তা'আলা এটাকে শীঘ্রই অসার করে দেবেন । 
' আল্লাহ্‌ তা'আলা অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না। অপরাধীরা অপ্রীতিকর মনে 
করলেও আল্লাহ্‌ তা'আলা তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করবেন” (সূরা ইউনুস £ 
৮১-৮২) 


{< 
Es 
(vu 
Sl 
£1 
2 
ৰ 
i] 
oe 


CET 
Ay 
অর্থাৎ_-মূসার প্রতি আমি প্রত্যাদেশ করলাম, ‘তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর,’ সহসা 
এটা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল । ফলে সত্য প্রতিষ্ঠিত হল এবং তারা যা 
করছিল তা মিথ্যা প্রতিপন্ব হল, সেখানে তারা পরাভূত হল ও লাঞ্ছিত হল এবং জাদুকররা 
সিজদাবনত হল । তারা বলল, আমরা ঈমান আনলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি যিনি 
মূসা ও হারুন এরও প্রতিপালক ৷ (সূরা আরাফ ৪ ১১৭-১২২) 
একাধিক পূর্বসুরি আলিম উল্লেখ করেন যে, মূসা (আ) যখন আপন লাঠি নিক্ষেপ করলেন, 
তখন তা পা, বড় গর্দান এবং ভয়ংকর ও ভীতিপ্রদ অবয়ববিশিষ্ট একটি বিরাট অজগরে পরিণত 
হল । জনতা এটাকে দেখে ভীত-সন্ত্রস্ত ও বিহবল হয়ে পড়ল এবং ছুটে পালাতে লাগল । জনতা 
অজগর দেখে যখন পিছনে সরে গেল, অজগর সম্মুখ পানে অগ্রসর হল এবং জাদুকরদের দড়ি 
ও লাঠি দিয়ে তৈরি অলীক সৃষ্টিগুলোকে একে একে অতি দ্রুত গ্রাস করতে লাগল । জনতা 
অজগরের প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ৷ অন্যদিকে জাদুকররা মূসা (আ)-এর লাঠির কাণ্ড 
দেখে অবাক হয়ে গেল এবং এমন একটি বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করল যা তাদের ধারণার 
বাইরে ছিল, যা তাদের বিদ্যার ও পেশার আওতার বাইরে ছিল । এখন তারা স্পষ্টভাবে বুঝতে 
ও জানতে পারল যে, মুসা (আ)-এর কর্মকাণ্ড ভিত্তিহীন জাদু নয়, অরাস্তব নয়, মায়া নয়, নিছক 
ধারণা নয়, মিথ্যা নয়, অপবাদ নয়, পথত্রষ্টতাও নয় বরং এটাই সত্য বা যথার্থ । সত্য দ্বারা পুষ্ট 
রাসূল ব্যতীত অন্য কোন ধারক ও বাহকের এরূপ অত্যাশ্চর্য প্রদর্শন করা আর কারো পক্ষেই 
সম্ভব না। এভাবে আল্লাহ তা'আলা তাদের অন্তর থেকে অজ্ঞতার পর্দা দূর করে দিলেন এবং 
দিলেন । ফলে তারা তাদের প্রতিপালকের দিকে ঝুঁকে পড়ল এবং তার সন্তুষ্টির জন্যেই সিজদায় 
নত হল । তারা উপস্থিত জনতার পক্ষ থেকে কোন প্রকার শাস্তি বা নির্যাতনের আশংকা না করে 
প্রকাশ্যভাবে উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলতে লাগল, “আমরা মূসা ও হারূন-এর 
প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম ৷” 


http://IslamiBoi.wordpress.com 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৫ 


ntl 


td fl A 
UG 95 < Ee Eada 22 SECA REE 


EASES LELS fhe jo El SET ly NE 


AAA Le “ls ন 200, IANS AIL PHL Y 
Jail Col Sala ily Ue Ss SELLY DE Le 
MAAS 
ls Clie 
Ze EL ALE ALPS (nth / cd NSPS 
Le 3 Lbs sss stn Geis EEE Be EE “GG 
{ / 


2 lps SU 3 y? 
AZ [] / PAS / EAA Lt / 
Fe dys ue CBS sr Sue sd tds st nG ye 


A } 
CLL NADAL DAA 


sD ue FS LUIS Vb Lut SEN HES 
অর্থৎ-_ “তারপর জাদুকররা সিজদাবনত হল ও বলল, ‘আমরা হারূন ও মূসার 
প্রতিপালকের প্রতি ঈমান আনলাম ৷’ ফিরআউন বলল ঃ ‘কী, আমি তোমাদেরকে অনুমতি 
দেয়ার পূর্বেই তোমরা মূসাতে বিশ্বাস স্থাপন করলে! দেখছি, সে তো তোমাদের প্রধান, সে 
তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত-পা বিপরীত দিক 
থেকে কেটে ফেলব এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করবই এবং তোমরা 
অবশ্যই জানতে পারবে-_আমাদের মধ্যে কার শান্তি কঠোরতর ও অধিক স্থায়ী ।৷' তারা বলল, 
‘আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার 
উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দেব না; সুতরাং তুমি যা করতে চাও তা করতে পার ৷ 
তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পার । আমরা নিশ্চয়ই আমাদের 
প্রতিপালকের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি 
আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তাও। আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী, যে তার 
প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো রয়েছে জাহান্নাম, সেথায় সে 
মরবেও না, বাচবেও না । যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করে, 
তাদের জন্যে রয়েছে সমুচ্চ মর্যাদা- স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তারা 
স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই, যারা পবিত্র । (সুরা তা-হা £ ৭০-৭৬) 
সাঈদ ইব্ন জুবাইর (রা), ইকরিমা, কাসিম ইব্‌ন আবূ বুরদা, আওযায়ী (র) প্রমুখ বলেন, 
‘যখন জাদুকররা মূসা (আ)-এর মুজিযা প্রত্যক্ষ করে সিজদায় অবনত হলেন তখন তারা 
জান্নাতে তাদের বসবাসের জন্য তৈরি ও তাদের অভ্যর্থনার জন্যে সুসজ্জিত ও দালানকোঠা 
অবলোকন করলেন আর এজন্যই তারা ফিরআউনের ভয়ভীতি, শাস্তি ও হুমকির প্রতি 


http://IslamiBoi.wordpress.com 


"৫৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ভ্রক্ষেপমাত্র করলেন না। ফিরআউন যখন দেখতে পেল, জাদুকররা মুসলমান হয়ে গেছে এবং 
তারা মূসা (আ) ও হারূন (আ)-এর প্রচারিত বাণী লোকসমাজে সুন্দরভাবে উপস্থাপন করেছে, 
সে ভীত হয়ে পড়ল এবং ভবিষ্যত আশংকায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল । এতে সে হতবিহবল হয়ে 
আপন অন্তর্দৃষ্টি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল । তার মধ্যে ছিল শঠতা, ধোকাবাজী, প্রতারণা, 
পথভ্রষ্টতা ও জনগণকে আল্লাহর পথ থেকে বিরত রাখার সুনিপুণ কৌশল । এজন্যই সে জনতার 
উপস্থিতিতে জাদুকরদের বলল, ‘কী আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা মূসাতে 
বিশ্বাস স্থাপন করলে!’ অর্থাৎ আমার প্রজাদের সামনে এরূপ জঘন্য কাজটি করার পূর্বে কেন 
আমার সাথে পরামর্শ করলে না । অতঃপর সে তাদেরকে ধ্ম্‌কি দিল, শাস্তির ভয় দেখাল এবং 
মিথ্যা অপবাদ দিয়ে বলতে লাগল, নিশ্চয়ই সে তোমাদের প্রধান; সে-ই তোমাদেরকে 
জাদুশিক্ষা দিয়েছে। 
অন্য আয়াতে ইরশাদ হয়েছে ৪ 


FRE RAED FOND adn tf ্‌ In7 dl Grd AS 
Spi LDS IML SSIS Kl lial 
LAPS 
Ee 
অর্থাৎ-_“ফিরআউন বলল, কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বে তোমরা এটাতে 
বিশ্বাস করলে? এ তো এক চক্রান্ত; তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করেছ নগরবাসীদেরকে এটা 


হতে বহিষ্কারের জন্যে । আচ্ছা, তোমরা শীঘ্রই এটার পরিণাম জানবে ৷” (সূরা আরাফ ৪ ১২৩) 


ফিরআউনের এ উক্তিটি একটি ভিত্তিহীন অপবাদ ব্যতীত কিছু নয়৷ প্রত্যেকটি বোধ- 
শক্তিসম্পন্ন লোকই জানে যে, এটা ফিরআউনের কুফরী, মিথ্যাচারিতা ও প্রলাপ ছাড়া আর 
কিছুই নয় বরং এরূপ কথা ছেলেমেয়েদের কাছেও গ্রহণযোগ্য নয় । কেননা তার অমাত্যবর্গ ও 
অন্য সকলেরই জানা ছিল যে, মূসা (আ)-কে জাদুকররা কোনদিনও দেখেননি, তিনি কেমন 
করে তাদের প্রধান হতে পারেন? যিনি তাদেরকে জাদুশিক্ষা দিয়েছেন? এছাড়া তিনি তাদেরকে 
একত্র করেননি এবং তাদের একত্রিত হবার বিষয়টিও তার কাছে জানা ছিল না, বরং ফিরআউন 
তাদেরকে ডেকেছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম-গঞ্জ, শহর-নগর, মিসরের শহরতলি ও 
বিভিন্ন জায়গা থেকে বাছাই করে তাদেরকে সে মূসা (আ)-এর সামনে উপস্থাপন করেছে। 

সূরা আ'রাফে আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ 


L “ / v AA LAVA 

Lo. dhe ( / | 
LLL Jaw Lads LA LL LAL LAL Wad LALA, 
rs oi ul 2 HL a rd ed Los AS Jl ঠ 
dG AL LLG nals aot PAIR ds LCP (lL, 
ss RY hose ti of AIG SELL Lan Alb ১১ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৭ 
AID Ltd nd MAD, ANAL / 
El nd ai 22152 M2 lr ‘=e 
L A 2A 11h B27 Lr nl AS 
bo LALA La sd 3 / ‘ Es 
(A LAG Al OLA WAAL LLM ALLLAL ALLA OAS A 
SINE BS SNAG CISL LYLE LL UG ple 
Lndi nl t HEAL RP MG LALLA ANAL SA LAGS LA 
SSC ul lls Lull wl HG HN Sls J 


gy 

3 
PSEA bs LIA Apt / NANEAL AEE A ELA 

L I LAAT PEA te 
a ped Al LL, ‘bc 929 
AE LAA EN (2 WIAA HARA 


Ladies tl ris 6 EET ETE WE 


SN A RATE Gn / LALLA AD 
Co Lome UO uss A 
DEEL FEE (AS s 2 322560 Ad 

A Ui / OT Leh NT 
| lb - sh [2 
CE TER 0 +> 3 152 Cae 
ORM Al / LAI L/w 
ELE sit tlt ২ । Cela RE TOE En 


EV Bt wel Celt pl 

অর্থাৎ “তাদের পর মূসাকে আমার নিদর্শনসহ ফিরআউন ও তার পারিষদবর্গের নিকট 
পাঠাই; কিন্তু তারা এটা অস্বীকার করে। বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য 
কর মূসা বলল, ‘হে ফিরআউন! আমি তো জগতসমূহের প্রতিপালকের নিকট থেকে প্রেরিত । 
এটা স্থির নিশ্চিত যে, আমি আল্লাহ্‌ সম্বন্ধে সত্য ব্যতীত বলব না; তোমাদের প্রতিপালকের 
নিকট থেকে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট এনেছি সুতরাং বনী ইসরাঈলকে আমার সাথে 
যেতে দাও । ফিরআউন বলল, ‘যদি তুমি কোন নিদর্শন এনে থাক তবে তুমি সত্যবাদী হলে তা 
পেশ কর । তারপর মূসা তার লাঠি নিক্ষেপ করল এবং তৎক্ষণাৎ এটা এক সাক্ষাৎ অজগর হল। 
সে তার হাত বের করল আর তৎক্ষণাৎ এটা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল । 
ফিরআউন সম্পদায়ের প্রধানগণ বলল, এতো একজন সুদক্ষ জাদুকর, এ তোমাদেরকে 
তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় । এখন তোমরা কী পরামর্শ দাও? 


তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিঞ্চিৎ অবকাশ দাও এবং নগরে নগরে 
সংগ্রাহকদেরকে পাঠাও, যেন তারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে। 
থাকবে তো?’ সে বলল, হ্যা, এবং তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদেরও অন্তর্ভুক্ত হবে ।' তারা 
বলল, ‘হে মুসা! তুমিই কি নিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব?’ সে বলল, “তোমরাই 


http://IslamiBoi.wordpress.com 


৫৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিক্ষেপ কর’, যখন তারা নিক্ষেপ করল তখন তারা লোকের চোখে জাদু করল; তাদেরকে 
আতংকিত করল এবং তারা এক বড় রকমের জাদু দেখাল । আমি মূসার প্রতি প্রত্যাদেশ 
করলাম, ‘তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর, সহসা এটা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে 
লাগল । ফলে সত্য প্রতিষ্ঠিত হল এবং তারা যা করছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা 
পরাভূত হল ও লাঞ্ছিত হল এবং জাদুকররা সিজদাবনত হল । তারা বলল, আমরা ঈমান 
আনলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি - যিনি মূসা ও হারুন-এরও প্রতিপালক ৷ 

ফিরআউন বলল, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বে তোমরা এটাতে বিশ্বাস 
করলে? এটা তো এক চক্রান্ত । তোমরা সজ্ঞানে এ চক্রান্ত করেছ নগরবাসীদের নগর থেকে 
বহিষ্কারের জন্যে । আচ্ছা, তোমরা শীঘ্রই এটার পরিণাম জানবে: আমি তো তোমাদের হাত-পা 
বিপরীত দিক থেকে কর্তন করবই, তারপর তোমাদের সকলেরই শূলবিদ্ধও করব ৷’ তারা বলল 
£ ‘আমরা আমাদের প্রতিপালকের নিকট ফিরে যাব । তুমি তো আমাদেরকে শাস্তি দান করছ শুধু 
এজন্য যে, আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান এনেছি । যখন এটা আমাদের নিকট 
এসেছে । হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্যদান কর এবং মুসলমানরূপে আমাদের 
মৃত্যু ঘটাও । (সূরা আ‘রাফ ১০৩-১২৬) 

আল্লাহ্‌ তা'আলা সূরা ইউনুসে ইরশাদ করেন £$ 
Eo SOILS TES LIU Tele GSE SS LTE 
5 EOE RL SEL TOR erm HES 
LAL Ga dd OALAS olgdlh Latatli । Kb e FET 
Ye lis SE ‘> YS 


Ll le Ss EEE / ASO & 
ten Ee le Dies Le CSL Gal IG 53S 


ESL OT ECT LE TEE 
(9 Gb 7 A s A 
ROM OT HATTON A 


A / {2 
/ / / | A ol 
Ess os MS Lt es RET TTT 
| 
ls $2 2 


EE TEE EE OE TET i TI 
প্রেরণ করি৷ কিন্তু ওরা অহংকার করে এবং ওরা ছিল অপরাধী সম্পৃদায় । তারপর যখন ওদের 
কাছে আমার নিকট হতে সত্য এল তখন ওরা বলল, ‘এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু ৷' মূসা 
বলল, ‘সত্য যখন তোমাদের নিকট আসল, তখন সে সম্পর্কে তোমরা এরূপ বলছ? এটা কি 
জাদু? জাদুকররা তো সফলকাম হয় না৷’ ওরা বলল, ‘আমরা আমাদের পিতৃপুর্ষগণকে যাতে 
পেয়েছি তুমি কি তা থেকে আমাদেরকে বিচ্যুত করবার জন্যে আমাদের নিকট এসেছ এবং 
যাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি হয় এজন্য? আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৯ 


ফিরআউন বলল, ‘তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে নিয়ে এস । তারপর যখন 
জাদুকররা এল তখন তাদেরকে মূসা বলল, ‘তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর ৷” 
যখন তারা নিক্ষেপ করল, তখন মূসা বলল, ‘তোমরা যা কিছু এনেছ তা জাদু, আল্লাহ জাদুকে 
অসার করে দেবেন। আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের“ফর্ম সার্থক করেন না । অপরাধীরা অপ্রীতিকর 
মনে করলেও আল্লাহ তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করবেন !’ (সূরা ইউনুস £ ৭৫-৮২) 


আল্লাহ তা‘আলা সূরা শূআরায় মূসা (আ) ও ফিরআউন সম্পর্কিত ঘটনা বর্ণনার্থে 


ইরশাদ করেন ৪ 
ALLL LALA ALAS VOUALL A AL Wht 2 el 
Fa / 
2A ANS Ans Od. LALA ng aL ABD ALLL 
Lac GG. sll cis la wl ্‌ wii 
৬ sil 7 ঠা Ee si G7 টি 
WENA a3 EAA LRMEAAA A A 
Mall JG 00 BOL Las CA MO SE 03 ae GUS A IL 
ht EME CA | (5 / 7 [“ : 
ALON Ak AVAL Wil n 29n,/ G5 | L te 
2 20 / ZA AVAL IPALLLA ASA AZ 
> UY LIE PEA SEG SS SS NG Ife 
/ / i 
AZM nl Grad Bab nt LA Gud PL nd br 
nl LU 45. ~liaial 5 | ; ESE 
Fb sb Jy CHEE Et BFS Eh Forni) 
‘ 


/ 
LL OLL AN LG SLA LLILIO OF CAO nd L2 


[& 


Eyal ph lato A L/ ) / 3 ee 
El Sab UALS ES SENG LEMS 
AL LAI LAD Ly V NARA Lad al, AY ALLA 
EL Ee ALE) Jn 3 IG CHAR ELEAYS GSR 

) fs Sf kelis 
fess oll ULES BULL EY UE LEA 
# 

অর্থাৎ ফিরআউন বলল, ‘তুমি (হে মূসা) যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ 
কর আমি তোমাকে অবশ্যই কারাকরুদ্ধ করব ৷’ মূসা বলল, ‘আমি তোমার নিকট স্পষ্ট কোন 
নিদর্শন আনয়ন করলেও?’ ফিরআউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও, তবে তা উপস্থিত কর !' 
তারপর মূসা (আ) তার লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগর হল এবং মূসা 


হাত বের করল আর তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র ও উজ্জ্বল প্রতিভাত হল । ফিরআউন 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭২ 


http://IslamiBoi.wordpress.com 


৫৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তার পারিষদবর্গকে বলল, ‘এতো এক সুদক্ষ জাদুকর । এ তোমাদেরকে তোমাদের দেশ হতে 
তার জাদুবলে বহিষ্কার করতে চায়। এখন তোমরা কি করতে বল?’ ওরা বলল, ‘তাকে ও তার 
ভাইকে কিছুটা অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও যেন তারা তোমার 
নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে।'’ তারপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে 
জাদুকরদেরকে একত্র করা হল- এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হচ্ছ কি?’ যেন 
আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি ওরা বিজয়ী হয়। তারপর জাদুকররা এসে 
ফিরআউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’ ফিরআউন 
বলল, ‘হ্যা, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হবে।' মূসা তাদেরকে বলল, 
‘তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর’ তারপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ 
করল এবং ওরা বলল, ‘ফিরআউনের ইয্যতের শপথ! আমরাই বিজয়ী হব ।' তারপর মূসা তার 
লাঠি নিক্ষেপ করল; সহসা এটা তাদের অলীক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। তখন 
জাদুকররা সিজদাবনত হয়ে পড়ল এবং বলল, ‘আমরা ঈমান আনয়ন করলাম জগতসমূহের 
প্রতিপালকের প্রতি; যিনি মূসা ও হারূন-এরও প্রতিপালক ৷' ফিরআউন বলল, ‘কী! আমি 
তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা এটাতে বিশ্বাস করলে? সে-ই তো তোমাদের 
প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা এটার পরিণাম জানবে ৷ আশি 
অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হতে কর্তন করব এবং তোমাদের 
সকলকে শূলবিদ্ধ করবই ।' ওরা বলল, ‘কোন ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের নিকট 
প্রত্যাবর্তন করব । আমরা আশা করি যে, আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা 
করবেন; কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী । (সূরা শু'আরা ৪ ২৯-৫১) 

মোদ্দাকথা হল এই যে, ফিরআউন নিশ্চয়ই জাদুকরদেরকে এ কথা বলে যে, মূসা (আ) 
ছিলেন তাদের প্রধান যিনি তাদের জাদু শিক্ষা দিয়েছেন। এক্ষেত্রে ফিরআউন মিথ্যা বলেছে, 
অপবাদ দিয়েছে এবং চরম পর্যায়ের কুফরী করেছে। ফিরআউনের মূসা (আআ)-এর প্রতি অপবাদ 
সর্বজনবিদিত । নিম্নে বর্ণিত আয়াতাংশসমূহের মাধ্যমে বিজ্ঞমহলের নিকট ফিরআউনের ধৃষ্টতা 
ও মূর্খতা সুস্পষ্টভাবে ধরা পড়েছে। যেমন আয়াতাংশ_ 


Le NH TS EE EPL ALCS) 

“এটা একটা চক্রান্ত, এই চক্রান্তের মাধ্যমে তোমরা নগরবাসীদেরকে তাদের ভিটামাটি 
থেকে উৎখাতের চেষ্টা করছ; অচিরেই তোমরা জানতে পারবে।” এবং তার উক্তি ৪ আমি 
SA i RLS UD AS Le UNCLEAR i LL ii 
Aa SEI EET LEE el 
তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শূলবিদ্ধ করব। কেননা তা সবচাইতে উঁচু এবং সবচাইতে 
বেশি দৃষ্টিগ্রাহ্য " সে আরও বলেছিল, ‘তোমরা বুঝতে পারবে যে, আমাদের মধ্যে দুনিয়াতে কে 
বেশি কঠোর স্থায়ী শাস্তিদাতা ৷ মুমিন জাদুকরগণ বলেছিলেন, ‘আমাদের কাছে যেসব নিদর্শন 
ও অকাট্য প্রমাণাদি এসেছে ও আমাদের অন্তরে স্থান নিয়েছে এগুলোকে ছেড়ে আমরা 
কোনদিনও তোমার আনুগত্য করব না ।' 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭১ 


আয়াতাংশ EEE ‘ওয়াও’ সম্পর্কে কেউ কেউ বলেন, এটা পূর্ববর্তী 
বাক্যের সাথে সংযুক্তকারী অব্যয় । আবার কেউ কেউ বলেন, এখানে এই অক্ষরটি ‘শপথ’ 
el 


মুমিন জাদুকরগণ ফিরআউনকে আরো বললেন, ‘তুমি যা পার তা কর; তোমার আদেশ 
তো শুধুমাত্র এই পাৰ্থিব জীবনেই চলতে পারে। তবে যখন আমরা এই নশ্বর জগত ছেড়ে 
আখিরাতে চলে যাব তখন এঁ সত্তার আদেশ বলবৎ থাকবে যার প্রতি আমরা বিশ্বাস স্থাপন 
করছি এবং আমরা যার প্রেরিত রাসূলগণের অনুসরণ করছি। ' 


জাগ 


7% Ku Nd (Lak PE 4 7 
AES ll 2 s LE LIRSI Le LES Ci Et 
Cul 
LE 


অর্থাৎ- ‘আমরা আমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের 
যাবতীয় অন্যায়-অপরাধ ও তুমি যে আমাদেরকে জোর-জবরদস্তি করে জাদু করতে বাধ্য করেছ 
সেই অন্যায় ক্ষমা করে দেন। কেননা, আল্লাহ তা'আলা কল্যাণময় এবং তুমি আমাদেরকে 
সান্নিধ্য প্রদানের (পার্থিব জগতে) যে ওয়াদা অঙ্গীকার করেছ তার চেয়ে আল্লাহ তা'আলা প্রদত্ত 
সওয়াব অধিকতর কল্যাণকর ও অধিকতর স্থায়ী ।' অন্য আয়াতাংশে বলা হয়েছে £$ মুমিন 
জাদুকরগণ বলেছিলেন, ‘আমাদের কোন ক্ষতি নেই, কেননা আমরা আমাদের প্রতিপালকের 
নিকট ফিরে যাব। আম্রা আশা রাখি যে, আমাদের প্রতিপালক আমাদের কৃত পাপরাশি ও 
অনাচারসমূহ ক্ষমা করে দেবেন। আর আমরা কিবতীদের পূর্বেই মূসা (আ) ও হারুন (আ)-এর 
প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি বলে আমরা ঘোষিত হব ৷’ 


A ff / A / 
Gilet ats dial Lis slits Cal SLES Bh 
fiir a 


das CES = 
অর্থাৎ__তুমি তো আমাদেরকে শাস্তিদান করছো শুধু এ জন্য যে, আমরা আমাদের 
প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করেছি যখন এগুলো আমাদের কাছে এসেছে । এছাড়া 
আমাদের অন্য কোন অপরাধ নেই । হে আমাদের প্রতিপালক! পরাক্রমশালী অত্যাচারী হিংস্র 
শাসক, তাগৃত ও শয়তান আমাদেরকে যে অসহনীয় শাস্তি প্রদান করছে তা সহ্য করার 
আমাদেরকে ধৈর্য দাও এবং আমাদেরকে আত্মসমর্পণকারীরূপে মৃত্যু দান কর ।' 
ঃপর তারা তাকে উপদেশস্বরূপ মহান প্রতিপালকের শাস্তির প্রতি ভীতি প্রদর্শন করে 
বান 0 LUELLA TOLLS Cel 4G 
অর্থাৎ__'যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো রয়েছে 
জাহান্নাম, সেখানে সে মরবেও না, বাচবেও না ৷’ তারা বললেন, ‘সুতরাং সাবধান তুমি যেন 
এসব অপরাধীর অন্তর্ভুক্ত না হও ৷’ কিন্তু ফিরআউন তাদের উপদেশ অমান্য করে তাদের 
অন্তর্ভুক্ত হয়ে পড়ে । 


http://IslamiBoi.wordpress.com 


৫৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 
ত হা 
EAR A Gf LAL EP ML, 
ll Flos UE Ye ১, 
ASE UA He hh NTA AL A Ln oy / 
252 +132 Ds US 2 JE GU Ut Ss bps yt LES 


রব মালা তার নিকট উছিত হৰ মুমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তাদের 
জন্যে রয়েছে সমুচ্চ মর্যাদা-- স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তার স্থায়ী 
হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্র ৷’ (সূরা তা-হা £ ৭৫-৭৬) । 

সুতরাং তুমি এ দলের অন্তর্ভুক্ত হও কিন্তু ফিরআউন ও তার আমলের মধ্যে ভাগ্যলিপি 
অন্তরায় হল- যা ছিল অখণ্ডনীয় ও অপরিবর্তনীয় । মহাপরাক্রমশালী আল্লাহ তা'আলা তার 
দুহ্ধর্মের জন্য আদেশ দিলেন যে, “অভিশপ্ত ফিরআউন জাহার্বামী, সে মর্মন্তুদ শাস্তি ভোগ 
করবে, তার মাথার উপর গরম পানি ঢালা হবে এবং তাকে অপমানিত, লাঞ্ছিত ও তিরস্কৃত 
করার উদ্দেশ্যে বলা হবে -জাহান্নামের আযাব আস্বাদন কর. তুমি তো ছিলে সন্মানিত 
অভিজাত ৷” (সূরা দুখান £ ৪৯) 


উপরোক্ত আয়াতসমূহের পূর্বাপর দৃষ্টে প্রতীয়মান হয় যে, ফিরআউন মু'মিন জাদুকরদের 
শূলবিদ্ধ করেছিল ও তাদের মর্মভ্তুদ শাস্তি দিয়েছিল । আল্লাহ তা'আলা তাদের প্রতি প্রসন্ন হোন । 
আবদুল্লাহ ইব্‌ন আব্বাস ও উবায়দ ইবন উমায়র (রা) বলেন, ‘তারা দিনের প্রথম অংশে ছিলেন 
জাদুকর । আর দিনের শেষাংশে পুণ্যবান শহীদ হিসেবে পরিগণিত হলেন । উপরোক্ত উক্তির 
সত্যতা প্রমাণিত হয়েছে মু‘মিন জাদুকরদের নিম্নোক্ত মুনাজাতে £ 


42 RASA AAA ১ 10/ 


Le Lis Lele) 
অৰ্থাৎ ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্যদান কর এবং মুসলিমর্ূপে আমাদের 
মৃত্যু ঘটাও!” 


http://IslamiBoi.wordpress.com 


পরিচ্ছেদ 


এ তাৎপর্যপূর্ণ ঘটনাটি যখন ঘটে গেল-_ কিবতীরা যখন এই তুমুল প্রতিযোগিতায় 
পরাজয়বরণ করল; জাদুকরগণ মূসা (আ)-এর কাছে আত্মসমর্পণ করলেন ও নিজেদের 
প্রতিপালকের সাহায্যপ্রার্থী হলেন; তখন কিবতীদের কুফরী, হঠকারিতা ও সত্য বিমুখতাই 
কেবল বৃদ্ধি পেল । 

সাহ জবলা নূরতে দা রাকে তাদের করা বলা কারে হান বরে? 


AMR 5 PCLT BP MLO (OAL A ALA ALLA 
৩২ JRA EAE 3 mile Dl LIL 2 e384 all YO 


NE ER EAC FARA AAA 
ss ~~ ১ 


re ~~ Lil SG Ul UES 
al Sb RALIEAL LG LRP la 
PARES BS 1 PAR ET 32 
SVG bg Cyl 1G giddy GOING ols bs LE Le UY 
RCA ie EAA RRA? 
AAD AE 0G BY AE 
অর্থাৎ--ফিরআউনের সম্পৃদায়ের প্রধানগণ বলল, ‘আপনি কি মুসাকে ও তার সম্প্রদায়কে 
রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাগণকে বর্জন করতে দেবেন?' সে 
বলল, ‘আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব; আর 
আমরা তো তাদের উপর প্রবল ৷’ মূসা তীর সম্প্রদায়কে বলল, ‘আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা 
কর এবং ধৈর্য ধারণ কর । যমীন তো আল্লাহরই; তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে 
এটার উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য ৷’ তারা বলল, ‘আমাদের 
নিকট তোমার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি এবং তোমার আসার পরেও ৷’ সে বলল, 
শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শক্র ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে যমীনে 
তাদের স্থলাভিষিক্ত করবেন; তারপর তোমরা কি কর তা তিনি লক্ষ্য করবেন । (সুরা আ'রাফ ৪ 
১২৭-১২৯) 
এই আয়াতে আল্লাহ তা'আলা ফিরআউনের সম্পৃদায় সম্পর্কে জানাচ্ছেন যে, তারা ছিল 
ফিরআউনের পারিষদবর্গ ও গোত্রপ্রধান । তারা তাদের বাদশাহ ফিরআউনকে আল্লাহর নবী মূসা 
(আ)-এর প্রতি অত্যাচার, অবিচার ও জুলুম করার এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে 
এবং অগ্রাহ্য করছিল । 


http://IslamiBoi.wordpress.com 


৫৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া 

তারা বলল $ LEUNG ILI AN Sl ee EB 

অর্থাৎ ‘আপনি কি মূসা ও তার সম্পদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে 
ও আপনার দেবতাগণকে বর্জন করতে দেবেন?’ (আ'রাফ ৪ ১২৭) একক লা-শরীক আল্লাহ 
তা'আলার ইবাদতের প্রতি আহ্বান করা এবং আল্লাহ তা'আলা ব্যতীত অন্যের ইবাদত থেকে 
নিষেধ করাকে তারা বিপর্যয় সৃষ্টি বলে আখ্যায়িত করেছে। আবার কেউ কেউ বলেন, 
‘আয়াতাংশের অর্থ হচ্ছে, ‘আপনি কি মূসা ও তার সম্পুদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং 
আপনাকে ও আপনার ইবাদতকে বর্জন করতে দেবেন?’ দু'টি অর্থেরই এখানে সম্ভাবনা রয়েছে। 
তার একটি হচ্ছে, সে আপনার ধর্মকে বর্জন করে চলে আর দ্বিতীয়টি হচ্ছে সে আপনার 
ইবাদত বৰ্জন করে। শেষোক্ত সম্ভাবনাটির কথা এজন্যই বলা হয়ে থাকে যে, তারা তাকে 
উপাস্য বলেও ধারণা করত । তার প্রতি আল্লাহর লা“নত । 

সে (ফিরআউন) বলল, ‘আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং নারীদেরকে জীবিত 
রাখব’ অর্থাৎ যাতে তাদের মধ্যে যোদ্ধার সংখ্যা বৃদ্ধি পেতে না পারে। ‘আমরা তাদের উপর 
সর্বদা প্রভাবশালী থাকব ৷’ অর্থাৎ বিজয়ীরূপে থাকব । তখন মূসা (আ) তার সম্পদায়কে 
বললেন, ‘আল্লাহ তা'আলার নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্যধারণ কর ।' অর্থাৎ যখন তারা 
তোমাদেরকে দুঃখ-কষ্ট দিতে উদ্যত, তখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্যের 
প্রার্থনা কর এবং তোমাদের দুঃখ-কষ্টে তোমরা ধৈর্যধারণ কর। জেনে রেখো, এই পৃথিবীর 
মালিক একমাত্র আল্লাহ তা'আলা, তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে চান এই পৃথিবীর 
উত্তরাধিকারী করেন। তবে শেষ শুভ পরিণতি মুত্তাকীদের জন্যেই । সুতরাং তোমরা মুত্তাকী 
হতে সচেষ্ট হও যাতে তোমাদের পরিণাম শুভ হয়। 

বেযন আল্লাহ তাআলা অন্য আয়াতে নাদ করম 


TAA LEAMA LAItUnLAL A nl / 
ESSE LUE EE GO AIE 
Sid otal AAT its CUS Ley cy HE EE 


L Ye ES 


অর্থাৎ মূসা (আ) বলেছিল, MEE ou oe Ens EE 
থাক, যদি তোমরা আত্মসমর্পণকারী হও তবে তোমরা তারই উপর নির্ভর কর । তারপর তারা 
বলল, আমরা আল্লাহর উপর নির্ভর করলাম ৷ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জালিম 
সম্পৃদায়ের উৎপীড়নের পাত্র করো না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হতে 
রক্ষা কর!’ (সূরা ইউনুস £ ৮৪, ৮৫, ৮৬) 

আয়াতাংশ ০5 ০ ১০১০১ ০5৬৬ EE EY (1/03 -এর অর্থ 
হচ্ছে, ‘হে মূসা! তোমার আগমনের পূর্বে আমাদের পুর্্র-সন্তানদের হত্যা করা হতো এবং 
তোমার আগমনের পরেও আমাদের পুত্র-সন্তানদের হত্যা করা হচ্ছে। মূসা (আ) তাদেরকে 
বললেন, ‘অতি শীস্বই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং 
তোমাদেরকে যমীনে তাদের স্থলাভিষিক্ত করবেন !' 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭৫ 
EET 
ONAL nt 
uli ue dl. oi gS EI EE ER 
AER ELH SIE 


অর্থাৎ_-_আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মূসা (আ)-কে প্রেরণ করেছিলাম 
ফিরআউন, হামান ও কারুণের নিকট কিন্তু তারা বলেছিল, এতো এক জাদুকর, চরম 
মিথ্যাবাদী ৷’ (সূরা মুমিন £ ২৩-২৪) 

ফিরআউন ছিল রাজা, হামান ছিল তার মন্ত্রী এবং কারুণ ছিল মূসা (আ)-এর সশ্পৃদায়ের 
একজন ইহুদী কিন্তু সে ছিল ফিরআউন ও তার অমাত্যদের ধর্মের অনুসারী, সে ছিল প্রচুর 
ধন-সম্পদের মালিক । তার ঘটনা পরে সবিস্তারে বর্ণনা করা হবে। 


অন্য আয়াতে আল্লাহ তা'আলা উল্লেখ করেন $ 


L A 2 A Ld 
EEC Te FA i IHG Le bs FAL ES 
UE La 30 sys 26 Us phils AB 1 


অর্থাৎ _ অতঃপর মুসা আমার নিকট থেকে সত্য নিয়ে তাদের নিকট উপস্থিত হলে তারা 
বলল, মূসার সাথে যারা ঈমান আনয়ন করেছে, তাদের পুত্রদের হত্যা কর এবং তাদের 
নারীদেরকে জীবিত রাখ । কিন্তু কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই ৷ (সুরা মুমিন ৪ ২৫) 

মূসা (আ)-এর নবুওত প্রাপ্তির পর পুরুষদের হত্যার উদ্দেশ্য ছিল, বনী ইসরাঈলকে 
লাঞ্ছিত ও অপমানিত করা এবং তাদের কর্মক্ষমদের সংখ্যাত্াস করা যাতে তাদের শান-শওকত 
লোপ পেয়ে যায় এবং তাদের কোন প্রতিপত্তিই অবশিষ্ট না থাকে । আর তারা যেন কিবতীদের 
বিরুদ্ধে কোন সময় মাথা উঁচু করে দাড়াতে না পারে এবং কিবতীদেরকে তারা প্রতিহত না 
করতে পারে। অন্যদিকে কিবতীরা অবশ্য তাদেরকে যমের মত ভয় করত । তবে এতে তাদের 
কোন লাভ হয়নি এবং তাদের ভাগ্যলিপি যা আল্লাহ তাআলার মহাহুকুম ১৫ এর মাধ্যমে 
সংঘটিত হয়ে থাকে তা তারা রদ করতে পারেনি। 


ক্িৱজাডিন বলতে লাগলঃ 
Ab nl al nd A Al (/ A A A 
y AA Ln [9 A SRNL Lad afl SAS 
2 uly IS sl 2 ul ILS Els ce | 355 
ARAL A 


অর্থৎ_-“আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি এবং সে তার প্রতিপালকের 
শরণাপন্ন হউক । আমি আশংকা করি যে, সে তোমাদের দীনের পরিবর্তন ঘটাবে অথবা সে 
পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে” (সূরা মুমিন ৪ ২৬) 

এ জন্যই জনগণ ঠাণ্টার ছলে বলত, ‘ফিরআউন নির্দেশদাতা হয়ে গেছে।' কেননা 
ফিরআউন তার ধারণায় জনগণকে ভয় দেখাত যেন মূসা (আ) তাদেরকে পথভ্রষ্ট করতে না 
পারে আল্লাহ্‌ বলেন ঃ 


http://IslamiBoi.wordpress.com 


৫৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
L aly 1642 ol, Liat LL 
5 pA I tt 5 Ee LS Jy 


lal 
অর্থাৎ__মূসা বলল, যারা বিচার দিবসে বিশ্বাস করে না, সেই সকল উদ্ধত ব্যক্তি থেকে 
আমি আমার ও তোমাদের প্রতিপালকের শরণাপন্ন হয়েছি । (সূরা মুমিন ৪ ২৭) 
অর্থাৎ আমি আল্লাহ তা'আলার শাহী দরবারের শরণাপন্ন হচ্ছি যাতে ফিরআউন ও অন্যরা 
আমার প্রতি অনিষ্টের উদ্দেশ্যে আক্রমণ করতে না পারে, তারা এতই উদ্ধত যে, তারা আমার 
প্রতি কোনরূপ ভ্রক্ষেপই করে না এবং আল্লাহ তা'আলার আযাব ও গযবকে ভয় করে না; 
কেননা তারা আখিরাতে ও হিসাব-নিকাশে বিশ্বাস রাখেনা । 
SR LN LU, 
/ 


dl él 44 JE NAR lst abo llr 
HEAL or 7 CALA. te 2 2 সর 
Js EE LLY G33 J 2 bot ১১ JG, 
ICL LER (ABA APN ABELL LIFE 

A 2 5 To FES MA ow / ( AIA 
LE Al dente AE Soll or BALM Lg LF 
(nl An alt a Pn AY CANAAN 
7 AA A 1 . VALTAETAALML = 


অর্থাৎ-ঁফিরআউন বংশের এক ব্যক্তি যে মু'মিন ছিল এবং নিজ ঈমান গোপন রাখত; 
বললেন, তোমরা কি এক ব্যক্তিকে এ জন্য হত্যা করবে যে, সে বলে, ‘আমার প্রতিপালক 
আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট হতে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট 
এসেছে? সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্যে সে দায়ী হবে আর যদি সে সত্যবাদী 
হয়, সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে, তার কিছু তো তোমাদের উপর আপতিত হবেই ৷ 
নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। হে আমার 
সম্প্রদায়! আজ কর্তৃত্ব তোমাদের, দেশে তোমরাই প্রবল; কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি 
এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? ফিরআউন বলল, ‘আমি যা বুঝি আমি তোমাদের 
তাই বলছি । আমি তোমাদের কেবল সৎপথই দেখিয়ে থাকি ৷’ (সূরা মুমিন ২৮-২৯) 

উপরোক্ত ব্যক্তিটি ফিরআউনের চাচাতো ভাই ছিল। সে তার সম্পৃদায়ের কাছে ঈমান 
গোপন রাখত ৷ কেননা, সে তাদের তরফ থেকে তার জীবন নাশের ভয় করত । কেউ কেউ 
বলেন, এ লোকটি ছিল ইসরাঈলী ৷ এই অভিমতটি শুদ্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এবং 
পূর্বাপরের সাথে শব্দ ও অর্থের দিক দিয়ে তার কোন মিল নেই । আল্লাহ তা'আলাই অধিক 
জ্ঞাত ৷ 

ইবন জুরায়জ (র) ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে বলেন, এই লোকটি এবং যে লোকটি 
শহরের শেষ প্রান্ত থেকে এসেছিলেন তিনি এবং ফিরআউনের স্ত্রী ব্যতীত কিবতীদের মধ্যকার 
অন্য কেউ মূসা (আ)-এর প্রতি ঈমান আনয়ন করেনি। বর্ণনাটি ইব্‌ন হাতিমের ৷ দারাকুতনী 


http://IslamiBoi.wordpress.com 


আল-ৰিদায়া ওয়ান নিহায়া ৫৭৭ 


(র) বলেছেন, শাম আন নামে ফিরআউন বংশের উক্ত মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারো কথা 
জানা যায় না। সুহা‘ইলী এরূপ বর্ণনা করেছেন তাবারানী (র) তার ইতিহাস গ্রন্থে তার নাম 
খাইর বলে উল্লেখ করেছেন। আল্লাহ্‌ তা'আলাই অধিকতর জ্ঞাত । মূলত এই ব্যক্তিটি তার 
ঈমান গোপন রেখেছিলেন। যখন ফিরআউন মূসা (আ)-কে হত্যা করার ইচ্ছে করল এবং এই 
ব্যাপারে দৃঢ় সংকল্প হল, তখন সে তার আমীরদের সাথে এ ব্যাপারে পরামর্শ করল । মুমিন 
বান্দাটি মূসা (আ)-এর ব্যাপারে শঙ্কিত হয়ে পড়লেন। তাই তিনি ফিরআউনকে 
উৎসাহ-উদ্দীপনা ও ভয়ভীতিপূর্ণ কথাবাৰ্তা দ্বারা সুকৌশলে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা 
করলেন। তিনি তাকে সৎপরামর্শ স্বরূপ এবং যাতে সেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে এ জন্য 
তার সাথে কথা বললেন । 

রাসুলুন্ধাহ (সা) থেকে হাদীস বর্ণিত রয়েছে! তিনি বলেছেনঃ 

x0 blu mic Jae ial si Lal 

অর্থাৎ ‘অত্যাচারী শাসকের সন্মুখে ন্যায় কথা বলা সর্বোত্তম জিহাদ ।' আর এখানে এটার 
মর্যাদা আরো অধিক । কেননা, ফিরআউন ছিল সর্বাধিক অত্যাচারী । আর মুমিন বান্দার বক্তব্য 
ছিল অত্যধিক ন্যায়ভিত্তিক। কেননা, এর উদ্দেশ্য ছিল নবীকে নিরাপদ রাখা । আবার এটাও 
সম্ভাবনা রয়েছে যে, তিনি তাদের কাছে নিজের গোপন ঈমানকে প্রকাশ করতেই চেয়েছিলেন। 
তবে প্রথম সম্ভাবনাই অধিকতর স্পষ্ট । আল্লাহ তা'আলাই সম্যক জ্ঞাত ৷ তিনি বললেন, “হে 
ফিরআউন! আপনি কি এমন একটি লোককে হত্যা করতে যাচ্ছেন যে বলে যে, তার প্রতিপালক 
আল্লাহ তা'আলা! এ ধরনের কথা বা দাবির প্রতিশোধ অবজ্ঞা ও লাঞ্চানা-গঞ্জনা হয় না। এ 
ধরনের কথা যারা বলেন বা স্বীকার করেন তাদের সশ্মান ও ইজ্জত করতে হয়; তাদের সাথে 
ভদ্র ব্যবহার করতে হয়। তাদের কোন কাজের প্রতিশোধ নিতে হয় না। কেননা, তিনি 
আপনাদের কাছে আপন প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট নিদর্শন তথা মুজিযা নিয়ে এসেছেন; 
যা তার সত্যতা প্রমাণ করে। কাজেই যদি আপনারা তাকে তার কাজ চালিয়ে যেতে দেন 
তাহলে আপনারা নিরাপদ থাকবেন । কেননা, যদি তিনি মিথ্যাবাদী হয়ে থাকেন, তাহলে এই 
মিথ্যার দায়দায়িত্ব তার উপরেই বর্তাবে; এতে আপনাদের কোন ক্ষতি হবার আশংকা 
একেবারেই নেই ৷ আর যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন (আর আসলেও তাই) এবং আপনারা 
তার বিরোধিতা করেন, তাহলে আপনাদের উপর প্রসব মুসীবতের কিয়দংশ অবতীর্ণ হবে 
যেগুলো আপনাদের উপর অবতীর্ণ হবে বলে তিনি সতর্ক করছেন। আপনারা এসব আযাবের 
কিয়দংশ অবতীর্ণ হওয়ার আশংকায় ভীত-সন্তরস্ত হয়ে পড়েছেন। আর যদি এসব শাস্তির 
সবগুলো অবতীর্ণ হয় তাহলে আপনাদের অবস্থা কিরূপ হবে? সেই অবস্থায় ফিরআউনের প্রতি 
মুমিন বান্দার এরূপ উপদেশ প্রদান তাঁর উচ্চমার্গের বুদ্ধিমত্তা, কর্মকুশলতা ও সতর্কতার 
পরিচায়ক । 

অতঃপর তার উক্তি ৯১১০ ৬৪৯০ £32] 4২] 1 ০93 দ্বারা তিনি 
তার সম্পৃদায়ের লোকজনদের সতর্ক করে দিচ্ছেন যে, তাদের এই প্রাণপ্রিয় রাজ্য শীঘ্রই হরণ 
করে নেয়া হবে। কেননা, যে কোন বাদশাহ বা রাজা যদি ধর্মের বিরোধিতা করে তাহলে তাদের 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৩: 


http://IslamiBoi.wordpress.com 


৫৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রাজ্য হরণ করে নেয়া হয় এবং তাদেরকে সন্মান প্রদানের পর লাঞ্ছিত করা হয় যা ফিরআউনের 
সম্প্রদায়ের ক্ষেত্রে পরবর্তাঁতে ঘটেছে। | 

অতঃপর মূসা (আ) যা কিছু নিয়ে এসেছিলেন এ সম্পর্কে ফিরআউনের অনুসারীরা সন্দেহ 
পোষণ, বিরোধিতা ও বৈরীভাব পোষণ করায় তাদেরকে আল্লাহ তা'আলা তাদের ঘরবাড়ি, 
সহায় সম্পদ, বিত্তবৈভব, রাজত্ব ও সৌভাগ্য থেকে বহিষ্কার করলেন এবং লাঞ্ছিত ও অপমানিত 
করে তাদেরকে সাগরের দিকে ঠেলে দেয়া হলো; আর তাদেরকে উচ্চ মর্যাদা ও সম্মান দানের 
পর তাদের কর্মফলের দরুন তাদের রূহসমূহকে হীনতাগ্রস্তদের হীনতম পর্যায়ে অধঃপতিত করা 
হয়। এ জন্যই প্রাজ্ঞ, আপন সম্প্রদায়ের পরম শুভাকাঙ্কী সত্যের অনুসারী, সত্যবাদী, পুণ্যবান 
ও হিদায়াত প্রাপ্ত মুমিন বান্দাটি বললেন, ‘হে আমার সম্পুদায়! আজ কর্তৃত্‌ তোমাদের, 
জনগণের মধ্যে তোমরা অধিক মর্যাদাসম্পন্ব এবং তাদের উপর তোমরা শাসন চালিয়ে যাচ্ছ, 
তোমরা সংখ্যায়, সামর্থ্যে, শক্তিতে ও দৃঢ়তায় যদি বর্তমানের চেয়ে অধিক গুণে প্রতিপত্তি অর্জন 
করতে পার তাহলেও এটা আমাদের কোন উপকারে আসবে না এবং আহকামুল হাকিমীন 
আল্লাহ তা'আলার আযাবকে আমাদের থেকে প্রতিহত করতে পারবে না৷’ জবাবে ফিরআউন 
বলল, ‘আমি যা বুঝি, আমি তাই তোমাদের বলছি; আমি তোমাদের কেবল সৎপথই প্রদর্শন 
করে থাকি৷’ উপরোক্ত দুটি বাক্যেই ফিরআউন ছিল মিথ্যাবাদী । কেননা, অস্তরের অস্তস্থল 
থেকে সে উপলব্ধি করত যে, মুসা (আ)-এর আনীত বিষয়াদি নিশ্চিতভাবে আল্লাহ তা'আলার 
তরফ থেকেই ৷ তবে সে হঠকারিতা, শত্রুতা, সীমালংঘন ও কুফরীর কারণে মুখে এর বিপরীত 
প্রকাশ করত । 

Re UA ONS ARIA 


fC ea y1 95 > 
LA Ei A! 2% We 
PAL il fs (i ‘a ae 
inh ats / {A 
ial Oe FEES 
Se SR SRE SHAS SUE Ld SS FA, আকাশমণ্ডলী ও পৃথিবীর 
প্রতিপালকই অবতীর্ণ করেছেন প্রত্যক্ষ প্রমাণস্বরূপ । হে ফিরআউন! আমি তো দেখছি তোমার 
ধ্বংস আসন্ন । তারপর ফিরআউন তাদেরকে দেশ হতে উচ্ছেদ করার সংকল্প করল, তখন আমি 
ফিরআউন ও তার সঙ্গীদের সকলকে ডুবিয়ে দিলাম । এরপর আমি বনী ইসরাঈলকে বললাম, 
তোমরা যমীনে বসবাস কর এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের 
সকলকে আমি একত্র করে উপস্থিত করব ৷” (সূরা বনী ইসরাঈল ৪ ১০২-১০৪) 
ET 
£1 A A Ed 
Us SELLY Lt HL Sh Gad iu MSs Col 


dni Lae Sl & AEC Ls AY tL CL 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭৯ 


তারপর যখন তাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসল তারা বলল, এটা স্পষ্ট জাদু । তারা 
অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলোকে সত্য 
বলে গ্রহণ করেছিল । দেখ, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। (সূরা নামল ৪ 
১৩-১৪) 

আয়াতাংশে বর্ণিত ফিরআউনের উক্তি 52 Ik 
অর্থাৎ--“আমি তোমাদেরকে কেবল সৎপথই প্রদর্শন করে থাকি৷” এতেও সে মিথ্যা কথা 
বলেছে। কেননা, সে সঠিক রাস্তায় ছিল না, সে ছিল পথভ্রষ্টতা, নির্বুদ্ধিতা ও সন্ত্রাসের উপর 
প্রতিষ্ঠিত । সে প্রথমত নিজে দেবদেবী ও মূর্তিদের পূজা করে। অতঃপর তার মূর্খ ও পথভ্রষ্ট 
সম্পৃদায়কে তার অনুকরণ ও অনুসরণ করতে এবং সে যে নিজেকে 'রব’ বলে দাবি করেছিল এ 
ব্যাপারে তাকে সত্য বলে স্বীকার করার জন্যে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। 


30 345 LAr Lal p33 U0 238 2 0D 3 
VIEL SAL iss AE UH SIAL El SG te GS 
LLL HA MSE I AL GANG 4 LE Aly 
EL glk C38 EVEL LALO TUN HLL fo 
Gt CLA LL PUES On EE 
225 


অর্থাৎ--ফিরআউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে ঘোষণা করল, হে আমার সং ্প্রদায়! 
মিসর রাজ্য কি আমার নয়? এ নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত, তোমরা এটা দেখ না? 
আমি তো শ্ৰেষ্ঠ এই ব্যক্তি থেকে, যে হীন এবং স্পষ্ট কথা বলতেও অক্ষম মূসাকে কেন দেয়া 
হল না স্বর্ণবলয় অথবা তার সাথে কেন আসল না ফেরেশতাগণ দলবদ্ধভাবে? এভাবে সে তার 
সম্পৃদায়কে হতবুদ্ধি করে দিল, ফলে ওরা তার কথা মেনে নিল । ওরা তো ছিল এক সত্যত্যাগী 
সম্পুদায়। যখন ওরা আমাকে ক্রোধাব্বিত করল আমি তাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত 
করলাম ওদের সকলকে । তৎপর পরবর্তীদের জন্যে আমি ওদেরকে করে রাখলাম অতীত 
ইতিহাস ও দৃষ্টান্ত । (৪৩ যুখরুফ £ ৫১-৫৬) 

আল্লাহ তা'আলা আরও ইরশাদ করেন $ 


102 [4 (4 
ESL LL tons! SAL 
LHL x 2. MOXA ALLE 
ls LLG AVIS AUIS Ee AE 4 

). JEU 
SE EEG EO EE TEER TEN EE LAER 


এবং অবাধ্য হল । তারপর সে পেছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল । সে সকলকে সমবেত 


http://IslamiBoi.wordpress.com 


৫৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করল এবং উচ্চকন্ঠে ঘোষণা করল আর বলল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক ৷’ তারপর 
আল্লাহ তাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন । যে ভয় করে তার জন্য 
অবশ্যই এটাতে শিক্ষা রয়েছে। (সূরা নাযিআত ৪ ২০-২৬) 

আল্লাহ তা'আলা অন্য আয়াতে ইরশাদ করেন ৪ 


ELI LIT A dt aletLY CELE nd MLSNI 


HALAS t 3ns A 1 30 f 
৩ ior 3 Bl ” AE CE 
FAZR 
+I 


CEE 124 A LAL AL ONO LALA Ks IAL AZ ED,S 
isla 5044 EM oder 2 Ei ur rl lsu rl lsh 
2a “ 
lB) 


ll Lil Ls ld 
অর্থাৎ-_আমি তো মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ পাঠিয়ে ছিলা ফিরআউন 
ও তার প্রধানদের নিকট । কিন্তু তারা ফিরআউনের কার্যকলাপের অনুরূপ করত এবং 
ফিরআউনের কার্যকলাপ ভাল ছিল না । সে কিয়ামতের দিনে তার সম্পুদায়ের অগ্রভাগে থাকবে 
এবং সে তাদেরকে নিয়ে আগুনে প্রবেশ করবে। যেখানে প্রবেশ করানো হবে তা কত নিকৃষ্ট 
স্থান! এ দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হবে তারা কিয়ামতের 
দিনেও । কত নিকৃষ্ট সে পুরস্কার-_যা ওদেরকে দেওয়া হবে । (সূরা হুদ £ ৯৬-৯৯) 
MOA LL Mt 


/ 
LUA te fA Ve 
Ip AP AL Alt el NEU ‘nb AVL ALY 
7 
2d AAR ALI A ih 25 / / CHL 
ES OTE sun Ul 2s apt A, ee 
i 2 
AL (A LA AS (nd 72 LN “onda 
ale Sst bn LE FEE LS Val mae 
tl Lyd as LL OALLL 


ft ) 7 
KALA IU Le FATA el 
Lash at LEE Lame al 

A dd A 
TERIOR lS pss 
A 
LE PAL td es il Gi SLE MLE Ut 

/ 
Le ae nS Le 
অর্থাৎ--ফিরাউন বলল, আমি যা বুঝি, আমি তোমাদের তাই বলছি। আমি তোমাদের 
কেবল সৎপথই দেখিয়ে থাকি। মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্পৃদায়! আমি তোমাদের 
জন্য পূর্ববর্তী সম্পৃদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দুর্দিনের আশংকা করি । যেমন ঘটেছিল 
নূহ, আদ, ছামূদ ও তাদের পূর্ববর্তীদের ব্যাপারে ৷ আল্লাহ তো বান্দাদের প্রতি কোন জুলুম 
করতে চান না। হে আমার সম্পৃদায়! আমি তোমাদের জন্য আশংকা করি আর্তনাদ দিবসের । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮১ 


যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে, আল্লাহর শাস্তি থেকে তোমাদের রক্ষা করার 
কেউ থাকবে না । আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্যে কোন পথপ্রদর্শক নেই । পূর্বেও 
তোমাদের নিকট ইউসুফ এসেছিল স্পষ্ট নিদর্শনসহ; কিন্তু সে তোমাদের নিকট যা নিয়ে 
এসেছিল তোমরা তাতে বার বার সন্দেহ পোষণ করতে । পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হল 
তখন তোমরা বলেছিলে তার পরে আল্লাহ আর কোন রাসূল প্রেরণ করবেন না । এভাবে আল্লাহ 
বিভ্রান্ত করেন সীমালংঘনকারী ও সংশয়বাদীদেরকে ৷ যারা নিজেদের নিকট কোন দলীল-প্রমাণ 
না থাকলেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতপ্তায় লিপ্ত হয়, তাদের এই কর্ম আল্লাহ এবং 
মু‘মিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্হ্‌ । এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ে 
মোহর মেরে দেন। (সূরা মুমিন £ ২৯-৩৫) 

এমনিভাবে আল্লাহ তাআলার এ ওলী মুমিন বান্দাটি তাদেরকে সতর্ক করে দেন যে, যদি 
তারা আল্লাহর রাসূল মূসা (আ)-কে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তাদের প্রতি আল্লাহ তা'আলার 
আযাব ও গযব অবতীর্ণ হবে, যেমনিভাবে তাদের পূর্ববর্তী উন্মতদের প্রতি অবতীর্ণ হয়েছিল । 
তাদের পূর্ববর্তী উন্মত যেমন নূহ (আ)-এর সম্প্রদায়, আদ, ছামূদ ও তাদের পরবর্তী যুগের 
সন্দেহাতীতভাবে প্রমাণিত ছিল। আরও প্রমাণিত ছিল যে, আম্বিয়ায়ে কিরাম যা কিছু নিয়ে 
প্রেরিত হয়েছিলেন তা অস্বীকার করার কারণে তাদের শত্রুদের প্রতি আল্লাহ তা'আলার আযাব 
ও গযব অবতীর্ণ হয়েছিল এবং তাদের অনুসরণ করার কারণে তাদের অনুসারীদেরকে আল্লাহ 
তা'আলা নাজাত দিয়েছেন। তিনি তাদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেন। উক্ত আয়াতে 
কিয়ামতের দিবসকে ১.১5| £92 বা আহ্বানের দিবস বলে আখ্যায়িত করা হয়েছে। উক্ত 
দিবসে যখন লোকজন ছুটাছুটি করতে থাকবে, তখন তারা যদি সমর্থ হয় তবে একে অন্যকে 
আহ্বান করবে অথচ এরূপ সুযোগ তাদের হয়ে উঠবে না। 

অন্য আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেন $ 


LAS US 0 IIHS GEN LN LUD YS 
ACR 
অর্থাৎ “সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? না, কোন আশ্রয়স্থল নেই । 
সেদিন ঠাই হবে তোমার প্রতিপালকেরই নিকট ৷” (সূরা কিয়ামা ৪ ১০-১২) 
পুনরায় আল্লাহ তা'আলা অন্য আয়াতে ইরশাদ করেন $ 


Lf EEE ECS LL Bf 


Sly bts Ke) ALD slabs si 
[9/3 4 4 A 
Ly. LE Les tls. SLL SY SIES YS ops 
I {2 { ETS ails i LEI ES BALE 


অর্থাৎ 1 OG 3 oo পৃথিবীর সীমা তোমরা যদি 
অতিক্ৰম করতে পার, অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ 
ব্যতিরেকে ৷ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ অনুগ্রহ অস্বীকার করবে? 


http://IslamiBoi.wordpress.com 


৫৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্বপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। 
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্‌ অনুগ্রহ অস্বীকার করবে? (সূরা 
আর-রহমান £ ৩৩-৩৬) 

আয়াতে উল্লিখিত $1 £44 কে কেউ কেউ দালে তাশদীদ দিয়ে পাঠ করেন তখন 
তার অর্থ )|}&]। £84 বা পলায়নের দিন। এটা কিয়ামতের দিনও হতে পারে আবার এটার 
দ্বারা আল্লাহ তা'আলার পক্ষ থেকে আযাব-গযব অবতীর্ণ করার দিনও হতে পারে, যেদিন তারা 
মুক্তির জন্যে পলায়ন করতে চাইবে, কিন্তু পবিত্রাণের কোনই উপায় থাকবে না । (সাদ ৪ ৩) 

আল্লাহ তা'আলা অন্যত্র ইরশাদ করেন ৪ 


HEI EE ESL UA ETS IRAE a 

অর্থাৎ-_অতঃপর যখন ওরা আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখনই ওরা জনপদ থেকে 
পলায়ন করতে লাগল । তাদেরকে বলা হয়েছিল পলায়ন কর না এবং ফিরে এস তোমাদের 
ভোগ সনম্তারের নিকট ও তোমাদের আবাসগৃহে, হয়ত এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাস! করা 
যেতে পারে। (সূরা আম্বিয়া ৪ ১২-১৩) 

অতঃপর আল্লাহ তা'আলা তাদেরকে মিসর দেশে ইউসুফ (আ)-এর নবুওত সম্পর্কে সংবাদ 
দেন। ইউসুফ (আ)-এর নবুওত জনগণের কাছে তাদের দুনিয়া ও আখিরাতের জন্যে একটি 
নিয়ামত ও আল্লাহর অনুগ্রহ ছিল । মূসা (আ) ছিলেন তারই অধস্তন বংশধর । তিনি জনগণকে 
আল্লাহ তা'আলার একত্ববাদ ও ইবাদতের প্রতি আহ্বান করেছিলেন এবং মাখলুকের মধ্য হতে 
কাউকেও আল্লাহ তা'আলার অংশীদার ধারণা করতে বিরত রাখেন । আল্লাহ তাআলা এঁ 
সময়কার মিসরবাসীদের সত্যকে মিথ্যা এবং নবী-রাসূলগণের বিরোধিতা সম্পর্কে সংবাদ দিতে 
গিয়ে বলেন ৪ 

NALA Ler 


A 2% Cat A টি ৰব by AZ Laid. 5 
NEY A AG UA LAL SSS DLS ly os 


লতার বালে সকার কার জনা সারা: অ বাল্য 

A A 2 

SUS SAUL SM LEIE BLL A So Tad UNE, 

| FA fA 

AGT lle pie 
অর্থাৎ__আনল্লাহ তা'আলার তরফ থেকে তাদের কাছে আগত কোন প্রকার দলীল ও প্রমাণ 

ব্যতীতই তারা আল্লাহ তা'আলার প্রদত্ত খোদায়ী অস্তিত্‌ ও একত্ববাদের জন্যে দলীলাদি ও 

প্রমাণাদি সম্পর্কে বাক-বিতণ্ডা করে । আর জনগণ থেকে এ কাজে যারা লিপ্ত হবে তাদের প্রতি 


আল্লাহ তা'আলা চরম অসস্তুষ্ট হন ৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৩ 


লও থা ত বল তত গা লম ত 
দেন। অত্র আয়াতাংশে উল্লিখিত 184 Be এ শব্দ দুটি বিশেষ্য বিশেষণরূপে বা সম্বন্ধ 
পদ দু ভাবেই পড়া হয়ে থাকে এবং এ দু'টির অর্থই এমন যে, একটি অপরটির জন্যে 
অবশ্যম্ভাবী । যদি কোন সময় জনগণের হৃদয়সমূহ সত্যের বিরোধিতা করে তাহলে তা প্রমাণ 
ব্যতিরেকেই করে থাকে। এ জন্যই আল্লাহ তা'আলা এসব হৃদয়ে মোহর মেরে দেন। 

মিরািতো তৰহৰ গা দে: যাহ! অহা গরিব 3 
SL SL Lf A Cee OD GA BU UC 33 U0 
EESTI ATES Rly gy te AL CEE: EL 

EG 90S né , si ie Lo9 ie CEE 

অর্থাৎ “ফিরআরউন বলল, হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ 

যাতে আমি পাই অবলম্বন--_অবলম্বন আসমানে আরোহণের, যেন দেখতে পাই মূসার ইলাহকে; 

তবে আমি তো ওকে মিথ্যাবাদীই মনে করি। এভাবেই ফিরআউনের নিকট শোজ্ঞম্মীয় করা 

হয়েছিল তার মন্দ কর্ম এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ থেকে এবং ফিরআউনের 
ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে ৷” (সূরা মুমিন £ ৩৬-৩৭) 

অন্য কথায়, মূসা (আ) দাবি করেছিলেন যে, আল্লাহ তা'আলা তাকে প্রেরণ করেছেন আর 
ফিরআউন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল এবং তার সম্পৃদায়কে সে বলেছিল £ 


RT Er ER PA) br SLE Ue TEA PALE 


tr AL 


EL EE CNN 
“হে পারিষদবর্গ EEO EFT TENE CC TO 
হে হামান! তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরী কর; হয়ত আমি 
এটাতে উঠে মূসার ইলাহকে দেখতে পাব । তবে, আমি অবশ্য মনে করি, সে মিথ্যাবাদী ৷” 
(কাসাস ঃ ৩৮) 
সূরায়ে মুমিনের ৩৬ নং আয়াতে উল্লেখ রয়েছে, ফিরআউন বলেছিল £ CE 
EL At CEO Ss Sls bal Hes Ln 
আরোহণের অর্থাৎ আসগানে ডারোহণের রা্া। 
অতঃপর ফিরআউন বলে 8 456 49 0; Lit ty SILLY 
অর্থাৎ “হয়ত এটাতে উঠে আর্মি মূসার ইলাহকে দেখতে পাব। তবে আমি অবশ্য মনে 
করি সে মিথ্যাবাদী ।” শেষোক্ত আয়াতাংশের দুটি সম্ভাব্য অর্থ রয়েছে একটি হল-_ফিরআউন 
বলল, মূসা যে বলেছে ফিরআউন ব্যতীত জগতের জন্যে অন্য কোন প্রতিপালক আছে, এই 
কথায় আমি তাকে মিথ্যাবাদী মনে করি । দ্বিতীয়টি হল-_ফিরআউন বলল, মূসা যে বলেছে 
তাকে আল্লাহ তা‘আলা রসূলরূপে প্রেরণ করেছেন এই দাবিতে আমি তাকে মিথ্যাবাদী মনে 
করি । প্রথম অর্থটি ফিরআউনের অবস্থার প্রেক্ষিতে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। কেননা, সে 


http://IslamiBoi.wordpress.com 


৫৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছিল । দ্বিতীয় অর্থটি শব্দগতভাবে সঠিক হওয়ার 
সম্ভাবনা বেশি । কেননা সে বলেছে ঃ $2 201 ১41 (4 অৰ্থাৎ আমি মুসার ইলাহর 
কাছে সৌছব এবং তাকে জিজ্ঞাসা করবো ভিনি যূসাকে নীরপে থেরণ করেছেন কিনা । 

অধিকন্তু তার কথা LE EL 3৭7") এর দ্বারা তার উদ্দেশ্য ছিল লোকজনকে 
মূসা (আ) থেকে বিরত রাখা-তারা যেন মুসা (আ)-কে বিশ্বাস না করে তাই তাকে মিথ্যাবাদী 
bh MEAN 0 0 HAR. 

আল্লাহ তা‘আলা বলেন ERAT LLG LLL bre 25 UK 

আবার shat Ye কে Jnl st £%0 রূপেও পড়া হয়ে থাকে। আয়াতাংশ 
AES LY 5 TT EE EAE SOT OU 
মুজাহিদ (র) বলেন ৪ ০৮5 29; এর অর্থ হচ্ছে ১/5 4/2] অর্থাৎ সে ব্যর্থ হয়েছে 
এতে তার কোন উদ্দেশ্যই হাসিল হয়নি। কেননা, মানবজাতির জন্য এটা সম্ভব নয় যে, তাদের 
আসমানে কিংবা তারও উর্ধ্বের সুউচ্চ আসমানে উঠতে পারবে যার সম্বন্ধে আল্লাহ ব্যতীত অন্য 
কেউ জ্ঞাত নন । একাধিক তাফসীরকার উল্লেখ করেছেন যে, এই সুউচ্চ প্রাসাদটি ফিরআউনের 
মন্ত্রী হামান ফিরআউনের জন্যে নির্মাণ করেছিল। এর চাইতে উচ্চতর প্রাসাদ আর দ্বিতীয়টি 
দেখতে পাওয়া যায়নি । আর এটা ছিল পোড়ানো ইটের তৈরী ৷ এ জন্যেই ফিরআউন হামানকে 
বলেছিল, “হে হামান! আমার জন্যে তুমি ইট পোড়াও তারপর এর দ্বারা আমার জন্যে একটি 
সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর ৷” 
.  কিতাবীদের মতে, বনী ইসরাঈলকে ইট বানাবার কাজে নিযুক্ত করা হয়েছিল এবং তারা 
ফিরআউনের অনুসারিগণ কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরনের ক্লেশজনক কাজকর্ম আঞ্জাম দিতে বাধ্য 
হত ৷ তাদেরকে ফিরআউনের জন্য যে সব কাজ করতে বাধ্য করা হত তাতে তাদেরকে কেউ 
সাহায্য করত না বরং তারা নিজেরাই ফিরআউনের জন্যে মাটি, ভূষি ও পানি সংগ্রহ করত এবং 
ফিরআউন প্রত্যহ তাদের থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করিয়ে নিত। তারা যদি তা না 
করত তাহলে তাদেরকে প্রহার করা হত, অপমানিত ও লাঞ্ছিত করা হত এবং তাদেরকে চরম 
কষ্ট দেয়া হত । 


UPL HANA 8 
2) Nd Ad / 4 
ute 8 RL ee J LA Le SG 5! [5 be U5 
¢ 
AALS L IAL IAAL a AEA AACA 


EE EH UE HAT NEF RGN FO 
আসার পরেও তিনি বললেন, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শক্রুকে ধ্বংস করবেন 
এবং তিনি তোমাদেরকে রাজ্যে তাদের স্থলাভিখিক্ত করবেন । অতঃপর তোমরা কি কর তা তিনি 
লক্ষ্য করবেন ।” 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৫ 


এমনি করে মূসা (আ) তার সম্পৃদায় বনী ইসরাঈলকে প্রতিশ্রুতি দিলেন যে, কিবতীদের 
বিরুদ্ধে পরিণামে তাদেরই জয় হবে। আর কালে এরূপই সংঘটিত হয়েছিল । এটা ছিল 
নবুওতের সত্যতার একটি প্রমাণ । এখন আমরা আবার মুমিন বান্দার উপদেশ, নসীহত ও 
যুক্তি-প্রমাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। 


আল্লাহ তা'আলা ইরশাদ করেন $ 

CAAA LGA LAL MAIL Mt LANA GD nl 
e328 SL ESAU SLi J pS al LAGS 
\ A 


Ep AAS Nf ef 

“মুমিন ব্যক্তিটি বলল, হে আমার সম্পুদায়! “তোমরা আমার অনুসরণ কর, আমি 
তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করব । হে আমার সম্পৃদায়! এই পার্থিব জীবন তো অস্থায়ী 
উপভোগের বস্তু এবং আখিরাতই হচ্ছে চিরস্থায়ী আবাস । কেউ মন্দ কাজ করলে সে কেবল তার 
কর্মের অনুরূপ শাস্তি পাবে এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎকর্ম করবে তারা 
দাখিল হবে জান্নাতে, সেখানে তাদেরকে দেয়া হবে অপরিমিত জীবনোপকরণ । (সূরা মুমিন ৪ 
৩৮-৪০) 

অর্থাৎ মুমিন বান্দাটি তাদেরকে সঠিক ও সত্য পথের দিকে আহ্বান করছেন। আর তা 
হচ্ছে আল্লাহর নবী মূসা (আ)-এর অনুসরণ করা এবং তিনি আপন প্রতিপালকের কাছ থেকে যা 
কিছু নিয়ে এসেছেন তা সত্য বলে স্বীকার করা । অতঃপর তিনি তাদেরকে নশ্বর ও নিকৃষ্ট 
দুনিয়ার মোহ হতে বিরত থাকার উপদেশ দিচ্ছেন যা নিঃসন্দেহে ধ্বংস ও শেষ হয়ে যাবে এবং 
তিনি তাদেরকে আল্লাহ তা'আলার কাছে সওয়ার অন্বেষণের জন্যে অনুপ্রাণিত করছেন, যিনি 
কোন আমলকারীর আমলকে বিনষ্ট করেন না । তিনি এমনই শক্তিশালী যার কাছে প্রতিটি বস্তুর 
কর্তৃত্ব রয়েছে, যিনি কম আমলের জন্যে বেশি সওয়াব প্রদান করেন, এবং মন্দ কর্মের প্রতিদান 
তার বেশি প্রদান করেন না । মুমিন বান্দাটি তাদেরকে আরো সংবাদ দিচ্ছেন যে, আখিরাতই 
হচ্ছে চিরস্থায়ী আবাস, যারা আখিরাতের প্রতি অটল ঈমান রেখে সৎকাজ করে যায়, তাদের 
জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ ও নিরাপদ প্রাসাদমালা, অসংখ্য কল্যাণ, এর চিরস্থায়ী অক্ষয় 
রিযিক ও ক্রমবর্ধমান কল্যাণসমূহ ৷ 

অতঃপর তারা যে মতবাদে প্রতিষ্ঠিত রয়েছে তার অসারতা এবং যেখানে প্রত্যাবর্তন করবে 
তা সম্পর্কে ভীতি প্রদর্শন করে তিনি বলেন ৪ | 
EE SE A ES is AN 35% He els 


/ 


(A AS NAIA Z / LA A 
A / AD) 9 A (Ad / Ed EA 
ERLE EE 3 eA dls he HSS 
A tf fA fl A (A A SA LD ALTA 10 AR [A 
wl se / / A.C. / . 
A 
e) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৪ 


http://IslamiBoi.wordpress.com 


৫৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
Al 3 (?/ AAS NAN PALS > (AD ্‌ a 
Eyl 2289. CTE EEE Ee A Et 
AA Be WALLA { 4 GA AANA Lu 


/ fe 
POS E50 Cent 26 WAAL CELI PA NIL G53 
on Lf ol 33 i FRA 
অর্থাৎ 'হে আমার সশ্পৃদায়! কি আশ্চর্য আমি তোমাদেরকে আহ্বান করছি মুক্তির দিকে, 
আর তোমরা আমাকে ডাকছ আগুনের দিকে। তোমরা আমাকে বলছ আল্লাহকে অস্বীকার 
করতে এবং তার. সমকক্ষ দাড় করাতে, যার সম্পর্কে আমার কোন জ্ঞান নেই ৷ পক্ষান্তরে আমি 
তোমাদেরকে আহ্বান করছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে । নিঃসন্দেহে তোমরা 
আমাকে আহ্বান করছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতের কোথাও 
আহ্বানযোগ্য নয়। বস্তুত আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর নিকট এবং সীমালংঘনকারীরাই 
জাহান্নামের অধিবাসী । আমি তোমাদেরকে যা বলছি তোমরা তা অচিরেই স্মরণ করবে এবং 
আমি আমার ব্যাপার আল্লাহতে অর্পণ করছি। আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি 
রাখেন। তারপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন, এবং কঠিন শাস্তি 
পরিবেষ্টন করল ফিরআউন সম্পৃদায়কে ৷ তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও 
সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফিরআউন সম্পৃদায়কে নিক্ষেপ কর কঠিন 
শাস্তিতে ৷’ (সুরা মুমিন £ঃ ৪১-৪৬) 
অন্য কথায় মুমিন বান্দাটি ফিরআউনের সম্পৃদায়কে পৃথিবী ও আকাশমণ্ডলীর এমন 
থাকেন ১ অর্থাৎ ‘হয়ে যাও’ তখন হয়ে যায়। অন্যদিকে তারা তাকে পথভ্রষ্ট মূর্খ ও অভিশপ্ত 
ফিরআউনের ইবাদতের প্রতি আহ্বান করছিল, এজন্যই তিনি তাদেরকে তাদের অনুসরণ না 
করার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন ঃ 
AP nInd 


“AY 1 FES LYS 3 ELIE 
oY AL AY bk 
HA AIS HESS ee Haile U3 ML 
an a 
ব্যতীত এমন দেব-দেবীর ও মূর্তির পুজা-অর্চনা করছে, যারা তাদের কোন প্রকার উপকার বা 
ক্ষতিসাধন করতে পারেনা । 
এ জন্যই তিনি বলেন ৪ te 


{ / A A AEN 
GIs i dh 3 ELI LH ply 0523 LSE 
ee EE i NY ee 
অর্থাৎ দেব-দেবীগুলো এ দুনিয়ায় কোন প্রকার ক্ষমতা প্রয়োগ বা কর্কুত্বের অধিকারী নয় 
বলে প্রমাণিত, তাহলে চিরস্থায়ী আবাসস্থলে তারা কেমন করে এসবের অধিকারী হবে? তবে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৭ 


আল্লাহ্‌ তা'আলা পরাক্রমশালী, সৃষ্টিকর্তা এবং নেককার ও বদকার সকলের রিযিকদাতা, তিনি 
বান্দাদের জীবিত করেন, মৃত্যুদান করেন এবং তাদের মৃত্যুর পর পুনরুথ্িত করবেন। অতঃপর 
তাদের মধ্যে যারা নেককার, তাদেরকে জায্নাতে প্রবিষ্ট করাবেন। এবং অবাধ্যদেরকে জাহান্নামে 
প্রবিষ্ট করাবেন 


ঃপর তারা যখন তাদের অবাধ্যতায় অটল থাকে, তখন তিনি তাদেরকে সতর্ক করে 
দিয়ে বলেন, “আমি তোমাদেকে যা বলছি তা অচিরেই তোমরা স্মরণ করবে এবং আমি আমার 
ব্যাপারে আল্লাহতে অর্পণ করছি, নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সর্বশেষ দৃষ্টি রাখেন ৷” 

ঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 1524/4 bE dl ১0392 অর্থাৎ__মুমিন 
বান্দাটি ফিরআউন সম্প্রদায়ের অনুসরণকে অস্বীকার করায় তাদের কুফরীর দরুন তাদের উপর 
আল্লাহ তা'আলা যে কঠিন আযাব-গযব অবতীর্ণ করেন তা থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। 
আর তারা তার বিরুদ্ধে ও আল্লাহ্‌ তা'আলার সরল পথ থেকে জনগণকে বিপথে রাখার জন্যে 
বিভিন্ন মনগড়া ধ্যান-ধারণা প্রচার করে তারা মুমিন বান্দা ও বনী ইসরাঈলের অন্যান্য সদস্যের 
বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল তা থেকে তিনি তাকে নিরাপদে রাখলেন 
অন্যদিকে তাদেরকে আল্লাহ্‌ তা'আলার আযাব-গযব বেষ্টন করলো। 


আল্লাহ তা‘আলা এ প্রসঙ্গে ইরশাদ করেন £ “ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তি পরিবেষ্টন 
করল ।” কবরে তাদের রূহ্‌সমূহকে সকাল-সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয় আর 
যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, “ফিরআউন সনম্পৃ্দায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ 
কর।” এই আয়াত্তের মাধ্যমে প্রমাণিত কবর আযাব সম্বন্ধে তাফসীরে বিস্তারিত আলোচনা করা 
হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহ্রই । 


মোদ্দা কথা হল, আল্লাহ্‌ তা'আলা যেমন কোন সম্পৃদায়কে দলীল পূর্ণ করণ ও রাসূল 
প্রেরণ ব্যতীত ধ্বংস করেন না, তদ্রূপ ফিরআউন সম্প্রদায়ের কাছে দলীল-প্রমাণাদি ও রাসূল 
প্রেরণ করে আল্লাহ তাআলার প্রমাণাদির ব্যাপারে তাদের সন্দেহ নিরসন করে এবং কখনও 
ভয়ভীতি প্রদর্শন ও কখনো অনুপ্রেরণা দানের মাধ্যমে তাদের প্রতি রাসূল প্রেরণের পর তারা 
অমান্য করাতে তিনি তাদেরকে ধ্বংস করেন। 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 
AL LMSC PA AA ALLS tant NAAN 
SLE SRD SAAS G2 si NEE OVC, 


A 
ALY Ad ALM , / Kk VAAL A ARALNAANAG 
a Plo LHL Yah es slots 
SHH AZ t,t ADP ALL AAAS, 


Cd Es us NAC Dd ER McA Lol Yl as 
Hl LL S482 MLE Et Ml REINS EE 


RAM lls / 4 i A AZ 
EEE > - ডা, EDL Es Si 0 Ke SLA SL, 


http://IslamiBoi.wordpress.com 


৫৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমি তো ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল-ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত 
করেছি যাতে তারা অনুধাবন করে। যখন তাদের কোন কল্যাণ হত, তারা বলত; এটাতো 
আমাদের প্রাপ্য । আর যখন কোন অকল্যাণ হতো তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে 
অলঙ্ষুণে গণ্য করত; তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন; কিন্তু তাদের অধিকাংশ এটা জানে 
না। তারা বলল, আমাদেরকে জাদু করার জন্যে তুমি যে কোন নিদর্শন আমাদের নিকট পেশ 
করনা কেন, আমরা তোমাতে বিশ্বাস করবো না । তারপর আমি তাদেরকে প্রাবন, পঙ্গপাল, 
উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা দান্তিকই রয়ে গেল। আর 
তারা ছিল এক অপরাধী সম্পৃদায় । (সূরা আ‘রাফ £ ১৩০-১৩৩) 

এখানে আল্লাহ্‌ তা'আলা জানাচ্ছেন যে, তিনি ফিরআউনের সম্প্রদায়কে দুর্ভিক্ষ দ্বারা ক্লিষ্ট 
করেছেন। ফিরআউনের সম্প্রদায় হচ্ছে কিবতীগণ ৷ $১০ বা ‘দুর্ভিক্ষের বছরগুলো বলতে 
এমন সব বছরকে বুঝানো হয়, যে গুলোয় ফসল হয় না এবং গবাদি পশুর দুধ দ্বারাও মানুষ 
উপকৃত হতে পারে না। আয়াতে উল্লেখিত =) (£| (2, ২%১9-এর অর্থ হচ্ছে গাছের 
ফলফলাদি ও কম হওয়া । আয়াতাংশ ‘-, 3% 20% এৰ দ্বারা ইংগিত করা হয়েছে যে, 
তারা দুর্ভিক্ষে আক্রান্ত হওয়া সত্বেও তারা এ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উপকৃত হতে পারেনি 
বরং তারা আরো অবাধ্য হয়ে উঠে ও কুফরী হঠকারিতার মধ্যে অবিচল থাকে । যখন তাদের 
কোন কল্যাণ হত, অর্থাৎ প্রচুর ফসলাদি হত তখন তারা বলত আমাদেরই, অর্থাৎ এটা 
আমাদের ন্যায্য পাওনা এবং আমরাই এর উপযুক্ত । আর যখন কোন অকল্যাণ হত তখন তারা 
বলত, এটা মূসা ও তার সঙ্গীরা অলক্ষুণে হওয়ার কারণে আমাদের উপর আরোপিত হয়েছে । 
অথচ তারা কল্যাণের সময় বলত না যে এটা মূসা ও তার সঙ্গীদের বরকতে কিংবা তাদের শুভ 
অবস্থানের দরুন হয়েছে। তাদের অন্তরসমূহ দাম্ভিক ও অস্বীকারকারী এবং সত্য থেকে বিমুখ ৷ 
যখন তাদের প্রতি কোন অকল্যাণ আপতিত হয়, তখন তারা এটা মুসা (আ) ও তার সঙ্গীদের 
প্রতি আরোপ করে আর যখন তারা কোন প্রকার কল্যাণ দেখতে পেতো, তখন তারা এটাকে 
নিজেদের কৃতিত্ব বলে দাবি করতো । 


এ প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ gl be 24350 U5] 91 তাদের 
অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন অর্থাৎ আল্লাহ্‌ তাদেরকে একর্থার জন্যে উপযুক্ত শাস্তি প্রদান 
করবেন । তারা বলে $ 


LAS 42 Zl, ie AAS 


ME rr HE Ua nL UATE 
বা মু’'জিযা পেশ কর না কেন, আমরা তোমাতে বিশ্বাস করব না, এবং তোমার আনুগত্য 
করবনা। 


NNO NU AHA 


I/ t 
PUES UT Sad LS LAK le Si Lily 


LA AMAL 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৯ 


অর্থাৎ নিশ্চয়ই যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গিয়েছে তারা ঈমান 
আনবে না যদিও তাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে, যতক্ষণ না তারা মর্মস্তুদ শাস্তি প্রত্যক্ষ 
করবে। (সূরা ইউনুস £ ৯৬-৯৭) 

তাদের শাস্তি সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 


DULG ESN ENG HN SUSE Le LSE 
«eA IG LEG TELL LS 
“অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি । এগুলো 
স্পষ্ট নিদর্শন; কিন্তু তারা দান্তিকহই রয়ে গেল আর তারা ছিল এক অপরাধী সম্পুদায় ৷” 
আয়াতে উল্লেখিত 4/1 শব্দটির অর্থ নিয়ে তাফসীরকারদের মধ্যে মতানৈক্য 
পরিলক্ষিত হয়। 51% //-এর অর্থ প্রসঙ্গে আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) হতে বর্ণিত 
রয়েছে। তিনি বলেন, অত্যধিক বৃষ্টিপাত যাতে ফসলাদি ও ফলমূল বিনষ্ট হয়। সাঈদ ইবন 
জুবাইর, কাতাদা, সুদ্দী এবং যাহ্‌হাক (র)ও এ মত পোষণ করেন । আব্দুল্লাহ ইবন আব্বাস 
(রা) ও আতা (র) থেকে অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে, তুফানের অর্থ ‘বিপুল হারে 
মৃত্যুবরণ’ ৷ মুজাহিদ বলেন, ‘তুফান'-এর অর্থ সর্বাবস্থায়ই প্লাবন এবং প্লেগ । আব্দুল্লাহ ইবন 
আব্বাস (রা) থেকে অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে, তুফানের অর্থ হচ্ছে প্রতিটি মুসীবত যা 
জনগণকে বেষ্টন করে ফেলে ইবন জারীর ও ইবন মারদৃইয়াহ (র) হতে বর্ণিত । তারা আয়েশা 
(রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, ‘তুফানের অর্থ মুত্যু’ ৷ 
এই হাদীসটি গরীব পর্যায়ের ৷ 
আয়াতে উল্লেখিত 2,1',/2'/| শব্দটির অর্থ যে পঙ্গপাল তা সুবিদিত । সালমান ফারসী (রা) 
হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা)-কে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি ইরশাদ করেন, 
‘আল্লাহ তা‘আলার বাহিনীসমূহের মধ্যে এগুলোর সংখ্যাই সর্বাধিক, এগুলো আমি খাই না এবং 
এগুলো খাওয়াকে হারামও বলি না৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কুচি বিরুদ্ধ হওয়ার জন্যেই তিনি 
পঙ্গপাল খাওয়া থেকে বিরত থাকতেন ! যেমন তিনি গুইসাপ খাওয়া থেকে বিরত ছিলেন এবং 
পিঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকতেন । বুখারী ও মুসলিম গ্রন্থদ্ধয়ে আব্দুল্লাহ ইবন আবু 
আওফা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে সাতটি যুদ্ধে যোগদান 
করেছি। সে সময় আমরা পঙ্গপাল খেতাম । এ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ নিয়ে তাফসীরে 
বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সার কথা হচ্ছে এই যে, আল্লাহ্‌ তা'আলা তাদের শস্য-শ্যামল 
মাঠ ধ্বংস করে দিলেন। তাদের ফল-ফসলাদি ও গবাদি পণ্ড কিছুই বাকি রইলো না, সবই 
ংস হয়ে গেল । j 
আয়াতে উল্লেখিত” {£%1/-এর অর্থ নিয়ে মতানৈক্য দেখা যায়। আবদুল্লাহ ইবন আব্বাস 
(র) থেকে বর্ণিত, তিনি বলেন,” {২3 হচ্ছে এমন একটি পোকা যা গমের মধ্য থেকে বের হয়ে 
আসে৷ এই বর্ণনাকারী থেকে অন্য একটি বর্ণনা বর্ণিত রয়েছে। তিনি বলেন,” -এর অর্থ 
হচ্ছে এমন ছোট পঙ্গপাল যার পাখা নেই ৷ মুজাহিদ, ইকরিমা ও কাতাদা (র)ও এমত পোষণ 


http://IslamiBoi.wordpress.com 


৫৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেন। সাঈদ ইবন জুবাইর (রা) ও হাসান বসরী (র) বলেন (£4 হচ্ছে এমন একটি জীব যা 
কাল ও ছোট । আবদুর রহমান ইবন যায়দ ইবন আসলাম (র) বলেন 23 হচ্ছে পক্ষবিহীন 
মাছিসমূহ ৷ ইবন জারীর (র) আরবী ভাষাভাষীদের বরাতে বর্ণনা করেছেন যে, /*&ে -এর অর্থ 
হচ্ছে উকুন বা পরজীবী কীট বিশেষ । উকুন দলে দলে তাদের ঘরে ও বিছানায় প্রবেশ করে 
এবং তাদের প্রতি অশাস্তি ঘটায় । ফলে তাদের পক্ষে ঘুমানোও সম্ভব হতো না এবং জীবন 
দুর্বিষহ হয়ে ওঠে। আতা ইবন সাইব (র) 0% -কে সাধারণ উকুন বলে ব্যাখ্যা করেছেন। 
হাসান বসরী (র) 49 5 কে ১১ এর তাশদীদ ব্যতিরেকে ‘কুমাল' রূপে পাঠ করেছেন । ব্যাঙ 
একটি বহুল পরিচিত প্রাণী । এগুলো তাদের খাবারে ও বাসনপত্রে লাফিয়ে পড়ত । এমন কি 
তাদের কেউ যদি খাওয়ার বা পান করার জন্যে মুখ খুলত অমনি ওগুলো মুখে ঢুকে পড়ত । 
রক্তের ব্যাপারটিও ছিল অনুরূপ । যখন তারা পানি পান করতে যেত তখনই পানিকে রক্ত 
মিশ্রিত পেত ৷ যখনি তারা নীল নদে পানি পান করতে নামত, অমনি তার পানি রক্ত মিশ্রিত 
পেত । এমনিভাবে কোন নদী-নালা বা কুয়া ছিল না যার পানি ব্যবহারের সময় রক্ত মিশ্রিত মনে 
না হত বনী ইসরাঈল বংশীয়রা এসব উপদ্রব থেকে মুক্ত ছিল। এগুলো ছিল পরিপূর্ণ 
অলৌকিক ঘটনা ও অকাট্য প্রমাণাদি যা মূসা (আ)-এর কাজের মাধ্যমে তাদের জন্যে প্রকাশ 
পেয়েছিল । বনী ইসরাঈলের আবাল বৃদ্ধবনিতা সকলেই এভাবে লাভবান হয়েছিল । এসব 
ব্যাপার ছিল তাদের জন্য উৎকৃষ্ট দৃষ্টান্ত ও প্রমাণ ৷ মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন, জাদুকররা 
যখন প্রতিযোগিতায় পরাস্ত ও ব্যর্থকাম হয়ে ঈমান আনয়ন করল তখনও আল্লাহ্র শত্রু 
ফিরআউন তার কুফরী ও দুক্কর্মে অবিচল রইল । তখন আল্লাহ একে একে তার সম্মুখে 
নিদর্শনাদি প্রকাশ করেন। প্রথমে দুর্ভিক্ষ এবং তারপর তুফান অবতীর্ণ করেন । এরপর পঙ্গপাল, 
উকুন, ব্যাঙ ও রক্ত স্পষ্ট নিদর্শন হিসেবে পর পর প্রেরণ করেন। প্রাবনের ফলে তারা ঘর থেকে 
রের হতে পারতো না এবং কোন প্রকার কাজ-কর্মও করতে পারতো না । ফলে তারা দুর্ভিক্ষে 
আক্রান্ত হয়। 


Rt TO CT OU 
EAE SAIL CAS Sl Ue RE AERTS 1 ES 
Ef CO Li 
অর্থাৎ হে মূসা! তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্যে প্রার্থনা কর, তোমার 
সাথে তিনি যে অঙ্গীকার করেছেন সে মতে; যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি অপসারিত 
কর তবে আমরা তো তোমাতে ঈমান আনবই এবং বনী ইসরাঈলকেও তোমার সাথে অবশ্যই 
যেতে দেব । (সূরা আ'রাফ ৪ ১৩৪) 
তখন মূসা (আ) তার প্রতিপালকের কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ্‌ তা'আলা তাদের 
ওপর থেকে তার প্রেরিত শাস্তি অপসারিত করেন। কিন্তু তারা তখন তাদের অঙ্গীকার পূরণ 
করল না। আল্লাহ তা'আলা তাদের প্রতি পঙ্গপাল অবতীর্ণ করেন। পঙ্গপাল তাদের গাছপালা 
সব নিঃশেষ করে ফেলে এমনকি তাদের ঘরের দরজাসমূহের লোহার পেরেকগুলো পর্যন্ত খেতে 


Ad 


(OU 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯১ 


থাকে ফলে তাদের খঘরবাড়িগুলো পড়ে যেতে থাকে! তখন তারা পূর্বের মত মূসা (আ)-কে 
আল্লাহ্‌ তা'আলার দরবারে প্রার্থনা করার জন্য অনুরোধ জানায় । মূসা (আ) তার প্রতিপালকের 
কাছে প্রার্থনা করায় তাদের উপর থেকে আযাব রহিত হয়ে যায়। কিন্তু তারা তাদের অঙ্গীকার 
পূর্ণ করল না । তখন আল্লাহ্‌ তা'আলা তাদের প্রতি উকুন প্রেরণ করেন ৷ বর্ণনাকারী বলেন যে, 
মূসা (আ)-কে একটি বালুর ঢিবির কাছে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আরো আদেশ দেয়া 
হয়েছির তিনি যেন তার লাঠি দ্বারা তাতে আঘাত করেন। তারপর মূসা (আ) একটি বড় ঢিবির 
দিকে গিয়ে তাতে আপন লাঠি দ্বারা আঘাত করলেন তাতে তাদের উপর উকুন ছড়িয়ে পড়ল । 
এমনকি উকুন ঘরবাড়ি ও খাদ্য-সম্ভারের উপর ছড়িয়ে পড়তে লাগল । তাদের ন্নদ্রা ও শাস্তি 
বিঘ্নিত হতে লাগল । যখন তারা এই মুসীবতে অতিষ্ঠ হয়ে উঠল, তখন তারা মূসা (আ)-কে 
পূর্বের মত আল্লাহ্র দরবারে দু‘আর জন্য অনুরোধ জানাতে লাগল । অতঃপর মুসা (আ) তার 
প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ্‌ তা'আলা তাদের উপর থেকে আযাব হটিয়ে 
দিলেন কিন্তু তারা তাদের অঙ্গীকার কিছুই পূরণ করল না । তাতে আল্লাহ্‌ তা'আলা তাদের উপর 
ব্যাঙ প্রেরণ করেন । তাদের ঘরবাড়ি, খানাপিনা, ও হাড়ি-পাতিল ব্যাঙে পরিপূর্ণ হয়ে গেল। 
তাদের কেউ যখন কোন কাপড় কিংবা খাবারের ঢাকনা উঠাত, অমনি তারা দেখতে পেত যে, 
সেগুলো ব্যাঙ দখল করে রেখেছে। এই মুসীবতে যখন তারা অতিষ্ঠ হয়ে উঠল, তখন তারা 
আগের মত মূসা (আ)-এর কাছে দু‘আর জন্য অনুরোধ জানাতে লাগল । মূসা (আ) তাঁর 
প্রতিপালককে ডাকলেন এবং তিনি তাদের উপর থেকে আযাব বিদূরিত করলেন। কিন্তু তারা 
তাদের প্রতিশ্রুতি মোটেও রক্ষা করল না। তাই আল্লাহ তা'আলা তাদের প্রতি রক্তের শাস্তি 
প্রেরণ করেন । ফিরআউন সম্পৃদায়ের পানির উৎসগুলো রক্তে পরিপূর্ণ হয়ে গেল । তারা যখনই 
কোন কুয়া, নদীনালা ও পাত্র থেকে পানি পান করতে ইচ্ছে করত এগুলো রক্তে পরিণত হয়ে 
যেত ৷ যায়দ ইবন আসলাম বলেন, আয়াতাংশে উল্লেখিত ০, শব্দটির অর্থ 5০) বা নাক 
থেকে ঝরা রক্ত ৷ বর্ণনাটি ইবন আবী হাতিমের । 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


JL ods LN FPO 2 LE DO 

i Lb A af / A A Fh 
El SS SLL DECI ANEL STE 
BL LEI LA UME nt SAL LS 


(A 


no L Mo{ o/h LE AAC A 


LADLE UAL IDES L CLL 25s CEG LA 2 ALG 

অর্থাৎ__ এবং যখন তাদের উপর শাস্তি আসত তারা বলত, হে মূসা! তুমি তোমার 
প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা কর, তোমার সাথে তিনি যে অঙ্গীকার করেছেন সে 
অনুযায়ী ৷ যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি অপসারিত কর, তবে আমরা তো তোমাতে 
ঈমান আনবই এবং বনী ইসরাঈলকেও তোমার সাথে অবশ্যই যেতে দেব । আমি যখনই 
তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম এক নির্দিষ্ট কালের জন্যে যা তাদের উপর 
নির্ধারিত ছিল, তারা তখনই তাদের অঙ্গীকার ভঙ্গ করত সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি 


http://IslamiBoi.wordpress.com 


৫৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ং তাদেরকে অতল সমুদ্রে নিমঙ্জিত করেছি । কারণ তারা আমার নিদর্শনকে অস্বীকার করত 
এবং এই সম্বন্ধে তারা ছিল গাফিল। (সূরা আরাফ ১৩৪-১৩৬) 

' আল্লাহ তা'আলা এখানে ফিরআউনের ও তার সম্পুদায়ের কুফরী, জোর-জুলুম, পথভ্রষ্টতা 
ও মূর্খতায় লিপ্ত থাকা এবং আল্লাহ তা'আলার নিদর্শনাদির অনুসরণ ও তার রাসূলের প্রতি 
বিশ্বাস স্থাপন থেকে বিমুখতা ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করছেন। অথচ আল্লাহর রাসূলের প্রতি 
বিশ্বাস স্থাপনের বিষয়টি বিভিন্ন প্রকার অলৌকিক নিদর্শনাদি ও অকাট্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত 
ও সুপ্রতিষ্ঠিত । আল্লাহ তা'আলা তাদেরকে নিদর্শনাদি প্রদর্শন করেছেন এবং এগুলোকে তাদের 
বিরুদ্ধে দলীল ও প্রমাণ সাব্যস্ত করেছেন। যখনই তারা আল্লাহর কোন নিদর্শন প্রত্যক্ষ করত 
এবং মুসীবতের শিকার হত তখনই তারা মূসা (আ)-এর কাছে শপথ করে ও প্রতিশ্রুতিবদ্ধ হয় 
যে, যদি তাদের উপর থেকে এসব মুসীবত দূরীভূত হয়ে যায় তাহলে ফিরআউন মূসা (আ)-এর 
প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মূসা (আ)-এর দলের লোকদেরকে মূসা (আ)-এর সাথে যেতে 
দেবে। অথচ যখনি তাদের উপর থেকে এরূপ আযাব-গযব উঠিয়ে নেয়া হত, তখনি তায়া 
দুঙ্ধর্মে লিপ্ত হয়ে পড়ত এবং প্রেরিত সত্যকে প্রত্যাখ্যান করতে শুরু করত । আর মূসা (আ)-এর 
দিকে ফিরেও তাকাত না । তখন আল্লাহ্‌ তাআলা তাদের প্রতি অন্য একটি নিদর্শন বা মুসীবত 
অবতীর্ণ করতেন যা পূর্বের প্রেরিত নিদর্শন ও মুসীবত থেকে অধিকতর কষ্টদায়ক হত । তখন 
তারা মূসা (আ)-এর প্রতি বিশ্বাস স্থাপনের মৌখিক অঙ্গীকার করত । কিন্তু পরে তারা মিথ্যাচারে 
লিপ্ত হৃত। এবং প্রতিশ্রুতিবদ্ধ হত কিন্তু তা পূরণ করত না। 

ফিরআউন ও তার সম্পৃদায় বলত, হে মূসা! যদি তুমি আমাদের উপর থেকে এই মুসীবত 
দূরীভূত কর, আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং তোমার সাথে বনী ইসরাঈলকে 
যেতে দেব । তখন তাদের উপর থেকে এই কঠিন আযাব ও শাস্তি দূর করা হত কিন্তু পুনরায় 
তারা তাদের নিরেট মূর্খতা ও বোকামিতে ফিরে যেত ৷ মহা পরাক্রমশালী, ধৈর্যশীল আল্লাহ্‌ 
তা'আলা তাদেরকে অবকাশ দিতেন এবং তড়িঘড়ি করে তাদেরকে শাস্তি প্রদান করতেন না, 
' আল্লাহ্‌ তা'আলা তাদেরকে সংশোধনের সুযোগ দিতেন এবং আযাব-গযবের ব্যাপারে সতর্ক 
করতেন তাদের বিরুদ্ধে প্রমাণাদি পূর্ণ করার পর তাদেরকে কঠোরভাবে পাকড়াও করলেন 
যাতে এটা পরবর্তীদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে এবং তাদের মত অন্যান্য কাফিরের জন্য এটা 
নজীর স্বরূপ এবং মুমিন বান্দাদের মধ্য থেকে যারা নসীহত গ্রহণ করে তাদের জন্যে একটি 
দৃষ্টান্ত হয়ে থাকে। 

যেমন আল্লাহ্‌ তা'আলা সূরা যুখরুফে ইরশাদ করেনঃ 
a es 5! TRA 


HL 8 30// // ERA GE +1 
EG PEt Ln Nae ls. lS 2nd 
ASO ANAL (LAP td / / HALAL 
CES Ul Ged CSU ne HR FARA A 
ie 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯৩ 

AL Blt Ful ad / / AALS LG LIA BIA 
2 eC UG 38 be 3 SLI OSS AA SNL 
nds 7 A 
(AS Ll i j 


মুসাকে তো আমি আমার নিদর্শনসহ ফিরআউন ও তার পারিষদবর্গের নিকট 
পাঠিয়েছিলাম । সে বলেছিল, আমি তো জগতসমূহের প্রতিপালকের প্রেরিত ৷ সে ওদের নিকট 
আমার নিদর্শনসহ আসা মাত্র তারা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল । আমি তাদেরকে এমন 
কোন নিদর্শন দেখাইনি যা এটার অনুরূপ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ নয় । আমি তাদেরকে শাস্তি 
দিলাম যাতে তারা প্রত্যাবর্তন করে। তারা বলেছিল, হে জাদুকর! তোমার প্রতিপালকের নিকট 
তুমি আমাদের জন্য তা প্রার্থনা কর যা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন; তা হলে আমরা 
অবশ্যই সৎপথ অবলম্বন করব । তারপর যখন আমি তাদের উপর থেকে শাস্তি বিদূরিত 
করলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে বসল ৷ ফিরআউন তার সম্প্রদায়ের মধ্যে এই বলে 
ঘোষণা করল, হে আমার সম্পৃদায়! মিসর রাজ্য কি আমার নয়? আর এ নদীগুলো আমার 
পাদদেশে প্রবাহিত, তোমরা এটা দেখ না? আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হতে, যে হীন এবং স্পষ্ট 
কথা বলতেও অক্ষম ৷ মুসাকে কেন দেয়া হল না স্বর্ণবলয় অথবা তার সংগে কেন আসল না 
ফেরেশতাগণ দলবদ্ধভাবে? এভাবে সে তার সম্পৃদায়কে হতবুদ্ধি করে দিল, ফলে ওরা তার 
কথা মেনে নিল । ওরা তো ছিল এক সত্যত্যাগী সম্প্রদায়! যখন ওরা আমাকে ক্রোধান্বিত করল 
আমি তাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করলাম তাদের সকলকে । তারপর পরবর্তী্দের 
জন্য আমি তাদেরকে করে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত । (সূরা যুখরুফ £ ৪৬-৫৬) 

নীচাশয় ও দুরাচার ফিরআউনের নিকট আপন সমশ্মানিত বান্দা ও রাসূলকে €প্ররণের ঘটনা 
আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত আয়াতসমূহে ব্যক্ত করেছেন। আল্লাহ্‌ তা'আলা তীর রাসূলকে এমন 
সুস্পষ্ট নিদৰ্শনাদিসহ প্রেরণ করেছেন, যাতে তারা জনগণের সন্মান ও আস্থা অর্জনে সমর্থ হন৷ 
এবং তারা কুফর ও শিরক পরিত্যাগ করে সত্য ও সরল পথের প্রতি প্রত্যাবর্তন করে। অথচ 
তারা বিষয়টির গুরুত্ব অনুধাবন না করে এঁ সব নিদর্শন নিয়ে ঠাট্টা ও হাসি-তামাশায় লিপ্ত হয় 
এবং আল্লাহ প্রেরিত সত্যপথ থেকে তারা মুখ ফিরিয়ে নেয়! তারপর আল্লাহ তা'আলা তাদের 
প্রতি পরপর নিদর্শনাদি প্রেরণ করেন । যার প্রতিটিই তার পূর্ববর্তীটির তুলনায় অধিকতর 
গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ ছিল। 

এ প্রসংগে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 


/ CAAA ras alal@/d (/A 2 AALS 
SUL ELL HGS 635521 cll ALIS, 
fl 2 লং A ’ 
Lap lt A dU 
OIL ET Ye We 
Fs 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৫ 


http://IslamiBoi.wordpress.com 


৫৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“আমি তাদেরকে শাস্তি দিলাম যাতে তারা ফিরে আসে । তারা বলেছিল, হে জাদুকর! 
তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তা প্রার্থনা কর, যা তিনি তোমার সাথে 
অঙ্গীকার করেছেন, তাহলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব ৷” (সূরা যুখরুফ £ ৪৮-৪৯) 

তাদের সময়ে জাদুকর সম্বোধন সে যুগে দূষণীয় বলে বিবেচিত হতো না। কেননা, তাদের 
আলিমদেরকে এ যুগে জাদুকর বলে আখ্যায়িত করা হতো । এজন্যই তারা প্রয়োজনের সময় 
উল খোচ রাহ বলে দয বে বব জর বা অর নয কর শর বহি 
পেশ করে। আল্লাহ তা'আলা বলেন 8 0984 8 Glad Le Li ES 

“যখন আমি তাদের থেকে শাস্তি বিদূরিত করলাম তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে 
বসল ৷” 

তারপর আল্লাহ তা'আলা ফিরআউনের দান্তিকতার বর্ণনা দেন। ফিরআউনও তার রাজ্যের 
বিশালতা, সৌন্দর্য এবং বহমান নদী-নালা নিয়ে গর্ববোধ করত । নীল নদের সাথে সংযুক্ত করায় 
এসব বাড়তি খাল, নালা দেশের শ্ৰীবৃদ্ধি ঘটায় । অতঃপর ফিরআউন তার নিজের দৈহিক 
সৌন্দর্য. নিয়েও গর্ব করে এবং আল্লাহ্র রাসূল মূসা (আ)-এর দোষক্রুটি বর্ণনা করতে শুরু 
করে। স্পষ্ট কথাবার্তা বলতে মূসা (আ)-এর অক্ষমতাকেও সে ক্রুটিরূপে চিহ্নিত করে। 
বাল্যকালে তার জিহ্বায় কিছুটা জড়তা দেখা দেয়, যা তীর জন্যে ছিল পরিপূর্ণ ব্যক্তিত্ব, সৌন্দর্য 
ও সম্মানের ব্যাপার যা তার সাথে আল্লাহ তা'আলার কথোপকথন, তার নিকট ওইী প্রেরণ; এর 
পর তার কাছে তৌরাত অবতীর্ণ করার ক্ষেত্রে এটা কোন প্রকার অন্তরায় হয়নি । অথচ 
ফিরআউন এটাকে উপলক্ষ করে মূসা (আ)-এর ক্রটি নির্দেশ করেছিল ফিরআউন মূসা 
(আ)-এর স্বর্ণবলয় ও শরীরে সাজসজ্জা না থাকাকেও ক্রটি বলে আখ্যায়িত করে অথচ এটা 
হল নারীদের ভূষণ, পুরুষের ব্যক্তিত্বের সাথে এটা সম্পৃক্ত নয়। তাই নবীদের ব্যক্তিত্বের 
সাথে তা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়, কেননা নবীগণ পুরুষদের মধ্যে জ্ঞান-বুদ্ধি, মারেফাত, 
সাহস, পরহেজগারী ও জ্ঞানের দিক দিয়ে অধিকতর পরিপূর্ণ । তারা দুনিয়ায় অধিকতর 
সাবধানতা অবলম্বনকারী এবং আখিরাতে আল্লাহ তা'আলা কর্তৃক তার ওলীদের জন্যে যে সব 
নিয়ামতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সে সম্বন্ধে অধিকতর জ্ঞাত । 

আয়াতে উল্লেখিত ,১ 55% আয়াতাংশ দ্বারা দুটি অর্থ নেয়া যায়। প্রথমত, যদি 
ফিরআউনের উদ্দেশ্য হয় যে, ফেরেশতাগণ কেন মূসা (আ)-এর প্রতি সম্মান প্রদর্শন করেন না। 
তাহলে তার এই আপত্তি যুক্তিযুক্ত নয়। কেননা, মূসা (আ)-এর চাইতে কম মর্যাদাসম্পন্ন 
লোকেরও ফেরেশতাগণ অনেক সময় সম্মান করে থাকেন। কাজেই ফেরেশতা দলবদ্ধভাবে মূসা 
(আ)-এর সাথে আগমন করা নবুওতের মর্যাদার জন্য শর্ত নয়। যেমন হাদীস শরীফে 
রয়েছে_-রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, ‘যখন শিক্ষার্থীগণ আল্লাহ্‌ তাআলার সন্তুষ্টি অর্জনে 
ইল্্‌ম শিক্ষার জন্যে ঘরের বের হয় তখন তাদের সম্মানার্থে ফেরেশতাগণ তাদের চলার পথে 
তাদের পাখা বিস্তার করে দেন। সুতরাং মূসা (আ)-এর প্রতি ফেরেশতাগণের সম্মান, বিনয় 
প্রদর্শন যে কী পর্যায়ের ছিল তা সহজেই অনুমেয় । আর যদি এই কথার দ্বারা ফিরআউনের 
উদ্দেশ্য হয়ে থাকে যে মূসা (আ)-এর নবুওতের পক্ষে ফেরেশতাগণ সাক্ষীরূপে উপস্থিত হন না 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯৫ 


কেন, তাহলে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ তা'আলা মূসা (আ)-এর রিসালতকে এমন 
সব মু’জিযা ও মজবুত দলীলাদি দ্বারা শক্তিশালী করেছেন যা জ্ঞানী ব্যক্তিবর্গ এবং সত্য 
সন্ধানীদের কাছে সুপ্রমাণিত হিসেবে বিবেচ্য । তবে এসব মুজিযা ও মজবুত দলীলাদির ব্যাপারে 
এসব ব্যক্তি অন্ধ, যারা সারবস্তু ছেড়ে কেবল ছাল-বাকল নিয়েই ব্যস্ত থাকে যাদের অন্তরে 
আল্লাহ্‌ তা'আলা মোহর মেরে দিয়েছেন এবং তাদের অস্তর সংশয় সন্দেহের দ্বারা পরিপূর্ণ করে 
দিয়েছেন যেমনটি কিবতী বংশীয় ক্ষমতার মোহে অন্ধ ও মিথ্যাচারী ফিরআউনের ক্ষেত্রে 
ঘটেছিল। 

আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ £5১24 (54 444,60 অর্থাৎ__এভাবে সে 
তার সম্পুদায়কে হতবুদ্ধি করে দিল, তখন তারা তাকে মেনে নিল এবং তার প্রভৃত্বকেও স্বীকার 
করে নিল । যেহেতু তারা ছিল একটি সত্যত্যাগী সম্প্রদায় । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ £০ 6565১ (%%০। ($ অর্থাৎ-_যখন তারা 
EE SEE OS EFT SORE DEE CHEE LX EEE HU BRE 
লাঞ্চনা-গঞ্জনায়, নিয়ামত দানের পর আযাবে নিপতিত করে, সুখের পর দুঃখ দিয়ে, আনন্দের 
পর বিষাদগ্রস্ত করে এবং সুখের জীবনের পর দোযখের কঠিন আযাব দিয়ে । অতঃপর আমি 
তাদেরকে তাদের অনুসারীদের জন্যে অতীত ইতিহাস এবং তাদের থেকে যারা শিক্ষা গ্রহণ 
করতে চায় ও আযাবকে ভয় করতে চায় তাদের জন্যে দৃষ্টান্তে পরিণত করলাম ৷ 

তাদের পরবর্তী ঘটনা বর্ণনা করে আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


Ub SAME GSS Ue MG UL Ul SL AG El 
iy / y 


/ / Lt 4h 
SLL os a IE I us se a 
১9 Cd ‘ A 
SEs og 1.38 IES Gi Ss 
1 


SAE Se LL otal jt 528 Lal Ce TL OB 


b4 CA AA 
ini bl sys se dl LAL a a LE 


AM wld | , (Onli 
Nn ! LUT NA LAL, 
EET LAL APTA AD AR rt SILI DALAL LAY 


AAR AH GP Linas sili. SE 


ASA A A) LAL LTA (A nt FEC 
FE PEL SOE COE Bt 
A AJL rath Hal 


iS Ll br ta LoL LS. ECON 

Et (আঁ) খন ওদের নিকটে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসল__ ওরা 
বলল, এটাতো অলীক ইন্দ্রজাল মাত্র । আমাদের পূর্ব-পুরুষগণের কালে কখনও এরূপ কথা 
শুনিনি । মূসা বলল, আমার প্রতিপালক সম্যক অবগত, কে তাঁর নিকট থেকে পথ-নির্দেশ 
এনেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে। জালিমরা কখনও সফলকাম হবে না। 


http://IslamiBoi.wordpress.com 


৫৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ফিরআউন বলল, হে পারিষদবর্গ: আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ রয়েছে বলে আমি 
জানি না৷ হে হামান! তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি কর, হয়ত 
আমি এতে উঠে মূসার ইলাহকে দেখতে পাব । তবে আমি অবশ্য মনে করি, সে মিথ্যাবাদী । 
ফিরআউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল এবং ওরা মনে করেছিল 
যে, ওরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না। অতএব, আমি তাকে ও তার বাহিনীকে ধরলাম 
এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম । দেখ, জালিমদের পরিণাম কী হয়ে থাকে । ওদেরকে 
আমি নেতা করেছিলাম । ওরা লোকদেরকে জাহারনামের দিকে আহ্বান করত; কিয়ামতের দিন 
ওদেরকে সাহায্য করা হবে না । এ পৃথিবীতে আমি ওদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি অভিসম্পাত 
এবং কিয়ামতের দিন ওরা হবে ঘৃণিত ৷ (সূরা কাসাস £ ৩৬-৪২) 

আল্লাহ তা'আলা এ আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে, যখন ফিরআউন ও তার দলের 
লোকেরা সত্যের অনুসরণ থেকে অহংকারভরে মুখ ফিরিয়ে নিল এবং তাদের বাদশাহ মিথ্যা 
দাবি করল, তারা তাকে মেনে নিল ও তার আনুগত্য করল । তখন মহাশক্তিশালী, 
মহাপরাক্রমশালী প্রতিপালক আল্লাহ তা'আলার ক্রোধ তীব্র আকার ধারণ করল যার বিরুদ্ধে 
কেউ জয়লাভ করতে পারে না এবং যাকে কেউ প্রতিহত করতে পারে না । অতঃপর আল্লাহ 
তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিলেন, ফিরআউন ও তার সৈন্য-সামনস্তকে একদিন প্রত্যুষে 
ডুবিয়ে দিলেন, ফলে তাদের মধ্যকার কোন ব্যক্তি বা তাদের বাসস্থানের কোন অস্তিত্ব বাকি 
রইল না । তারা সকলে ডুবে গেল ও দোযখবাসী হল। এই পৃথিবীতে বিশ্ববাসীর মাঝে তারা 
অভিসম্পাতের শিকার হল এবং কিয়ামতের দিনেও ৷ কিয়ামতের দিনে তাদের পুরস্কার কতই না 
নিকৃষ্ট হবে এবং তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত ৷ 


http://IslamiBoi.wordpress.com 


ফিরআউন ও তার বাহিনী ধ্বংসের বিবরণ 


বাদশাহ ফিরআউনের আনুগত্য স্বীকার এবং আল্লাহর নবী ও তার রাসূল মূসা ইব্নে 
ইমরান (আ)-এর বিরোধিতায় অবতীর্ণ হয়ে মিসরের কিবতীদের যখন তাদের কুফরী, 
অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবস্থান দীর্ঘায়িত হতে লাগল; আল্লাহ্‌ তা‘আলা তখন মিসরবাসীর 
নিকট বিস্ময়কর ও সুস্পষ্ট প্রমাণাদি পেশ করেন এবং তাদেরকে এমন সব অলৌকিক ঘটনা 
দেখান যাতে চোখ ঝলসে যায় এবং মানুষ হতবিহবল হয়ে পড়ে । এতদসত্বেও তাদের কিছু 
সংখ্যক ব্যতীত কেউ বিশ্বাস স্থাপন করেনি; অন্যায় থেকে প্রত্যাবর্তন করেনি; 
জোর-জুলুম-অত্যাচার থেকে বিরত থাকেনি এবং কেউ কেউ বলেন, তাদের মধ্যে মাত্র তিন 
ব্যক্তি ঈমান এনেছিলেন। একজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী, কিতাবীরা তার সম্বন্ধে মোটেও 
অবহিত নয় । দ্বিতীয়জন হচ্ছেন ফিরআউনের সম্পৃদায়ের মুমিন ব্যক্তিটি যার নসীহত প্রদান, 
পরামর্শ দান ও তাদের বিরুদ্ধে দলীলাদি পেশ করার বিষয়টি ইতিপূর্বেই সবিস্তারে বর্ণনা করা 
হয়েছে। তৃতীয়জন হচ্ছেন উপদেশ প্রদানকারী ব্যক্তিটি যিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসে 
মূসা (আ)-কে তার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র সম্বন্ধে অবহিত করেছিলেন এবং বলেছিলেন, ‘হে 
মুসা (আ)! ফিরআউনের পারিষদবর্গ আপনাকে হত্যা করার জন্য সলাপরামর্শ করছে। সুতরাং 
আপনি বের হয়ে পড়েন। আমি আপনার একজন মঙ্গলকামী বৈ নই । এটি আবদুল্লাহ ইবন 
আব্বাস (রা)-এর অভিমত । যা ইব্‌ন আবূ হাতিম (র)ও বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইব্‌ন 
আব্বাস (রা)-এর অভিমত হল, এঁরা তিনজন হচ্ছেন জাদুকরদের অতিরিক্ত । কেননা 
জাদুকরগণও কিবতীদের অন্তর্ভুক্ত ছিলেন। 
আবার কেউ কেউ বলেন, ফিরআউনের সম্পৃদায় কিবতীদের মধ্য হতে একটি দল ঈমান 
এনেছিল । জাদুকরদের সকলে এবং বনী ইসরাঈলদের সকল গোত্রই ঈমান এনেছিল । কুরআন 
মজীদে নিম্নোক্ত আয়াতে এর ইঙ্গিত পাওয়া যায় ৪ 
G6, ( Fut het 
SEES IES Sr FE Le HFS CDI AIA MUS 
ALN TA Be AJA INES 
অর্থাৎ-“ফিরআউন ও তার পারিষদবর্গ নির্যাতন করবে এ আশংকায় তার সনম্পুদায়ের 
একদল ব্যতীত আর কেউই তার প্রতি ঈমান আনেনি যমীনে তো ফিরআউন পরাক্রমশালী 
ছিল এবং সে অবশ্যই সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত ৷” (সূরা ইউনুস £ ৮৩) 


আয়াতাংশ ১ ১$3-তে £ সর্বনামটিতে ফিরআউনকেই নির্দেশ করা হয়েছে। কেননা, 


'_ বাক্যের পূর্বাপর দৃষ্টে তা স্পষ্ট বোঝা যায়। আবার কেউ কেউ নিকটতম শব্দ মূসা (আ)-এর 


http://IslamiBoi.wordpress.com 


৫৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতি নির্দেশ করে বলে বলেছেন। তবে প্রথম অভিমতটিই বেশি স্পষ্ট । তাফসীরে এ সম্পর্কে 
বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর তারা ঈমান এনেছিল গোপনে ৷ কেননা, তারা 
ফিরআউন ও তার প্রতিপত্তি এবং তার সম্পুদায়ের অত্যাচার, অবিচার ও নিষ্ঠুরতাকে ভয় 
করত তারা আরো ভয় করত যে, যদি ফিরআউনের লোকেরা তাদের ঈমানের কথা জানতে 
পারে তাহলে তারা তাদেরকে ধর্মচ্যুত করে ফেলবে । ফিরআউনের ঘটনা আল্লাহ বর্ণনা 
URE 


D)A (LALA, / 


Sill Ld C4 253 3 JU Se 0 

OE TE RCT CUES GO EG 

অন্যায়ভাবে দান্তভিক।” আবার সে তার প্রতিটি কাজে, আচরণে ও ব্যবহারে ছিল 

সীমালংঘনকারী ৷ বস্তুত সে ছিল এমন একটি মারাত্মক জীবাণু যার ধ্বংস ছিল অত্যাসন্ন; সে 

এমন একটি নিকৃষ্ট ফল যার কাটার সময় ছিল অত্যাসন্ন, এমন অভিশপ্ত অগ্নিশিখা যার নির্বাপন 
ছিল সুনিশ্চিত । 


MA A EELS 
JE ERP Nee LET Pt) BEE SES 5! Bo 
NET Sl oT Sa ONS SUS En ll 


ip pst 

‘হে আমার সনম্পৃদায়! যদি তোমরা আল্লাহতে ঈমান এনে থাক, যদি তোমরা 
আত্মসমর্পণকারী হও তবে তোমরা তাঁরই উপর নির্ভর কর। তারপর তারা বলল, আমরা 
আল্লাহর উপর নির্ভর করলাম । হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জালিম সম্পুদায়ের 
উৎসীড়নের পাত্র করো না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্পৃদায় হতে রক্ষা কর ।' 
(সূরা ইউনুস £ ৮৪-৮৬) 

অর্থাৎ মূসা (আ) তার সম্প্রদায়কে আল্লাহ তা'আলার উপর ভরসা, আল্লাহ তা'আলার কাছে 
সাহায্য প্রার্থনা এবং আল্লাহ তা'আলার নিকট আশ্রয় গ্রহণ করার জন্যে হুকুম দিলেন । তাঁরা তা 
মান্য করলেন । তাই আল্লাহ তা'আলাও তাদেরকে তাদের বিপদাপদ থেকে উদ্ধার করলেন । 


আল্লাহ তা'আলা অন্য আয়াতে ইরশাদ করেন $ 
27 n A 2, a \ 4 
LNG Ens UK EE S318 edt ay BLS KC 
AFA VY : Ll 3A HAAN ALL ADS 
EEE [ECA Rt dT 3s US 


অর্থাৎ-“আমি মূসা ee ae eA. মিসরে তোমাদের 
সম্পদায়ের জন্য গৃহ স্থাপন কর, তোমাদের গৃহগুলোকে ইবাদত গৃহ কর, সালাত কায়েম কর 
এবং মুমিনদেরকে সুসংবাদ দাও ৷” (সূরা ইউনুস ৪ ৮৭) 

অন্য কথায় আল্লাহ তা'আলা মূসা (আ) ও তাঁর ভ্রাতা হারূন (আ)-কে ওহী মারফত নির্দেশ 
দিলেন যেন তারা তাদের সম্পৃদায়ের জন্যে কিবতীদের থেকে আলাদা ধরনের গৃহ নির্মাণ করেন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯৯ 


যাতে তারা নির্দেশ পাওয়া মাত্রই-ভ্রমণের জন্যে তৈরি হতে পারে এবং একে অন্যের ঘর সহজে 
চিনতে পারে ও প্রয়োজনে বের হয়ে পড়ার জন্যে সংবাদ দিতে পারে। 

আয়াতে উল্লেখিত আয়াতাংশ 1544552710141 এর অর্থ হচ্ছে, ‘তোমাদের 
গৃহগুলোকে হবদিত গৃহ কার কেউ কেউ বলেন, ‘এটার অর্থ হচ্ছে গৃহগুলোতে বেশি বেশি 
সালাত আদায় করবে ৷’ মুজাহিদ (র), আবূ মালিক (র), ইবরাহীম আন-নাখয়ী (র), আর রাবী 
(র), যাহযাক (র), যায়িদ ইব্‌ন আসলাম (র), তার পুত্র আবদুর রহমান (র) ও অন্যান্য 
তাফসীরকার এ অভিমত পোষণ করেন। এ অভিমত অনুযায়ী আয়াতাংশের অর্থ হবে $ তারা 
যেসব অসুবিধা, ক্লেশ, কষ্ট ও সংকীর্ণতায় ভুগছে তা থেকে পরিত্রাণ পাবার জন্যে অধিক হারে 
সালাত আদায় করে আল্লাহ তা'আলার কাছে সাহায্য প্রার্থনা করা । 

যেমন আল্লাহ তা'আলা অন্য আয়াতে ইরশাদ করেন ৪ 

ELAS AS LSE 

অর্থাৎ “ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর ৷” (সূরা বাকারা £৪ ৪৫) 

হাদীসে বর্ণিত রয়েছে, রাসূল (সা) যখন কোন কঠিন বিষয়ের সম্মুখীন হতেন, তখন তিনি 
সালাত আদায় করতেন। 

আবার কেউ কেউ বলেন, এটার অর্থ হচ্ছে_ফিরআউন ও তার সম্পৃদায়ের অত্যাচারের 
ভয়ে মসজিদ বা মজলিসে প্রকাশ্য ইবাতদ কষ্টসাধ্য হওয়ায় গৃহের নির্দিষ্ট স্থানে তাদেরকে 
সালাত আদায়ের অনুমতি দেয়া হয়েছিল। প্রথম অর্থটি অধিক গ্রহণযোগ্য । তবে দ্বিতীয় 
অর্থটিও অগহণযোগ্য নয় । আল্লাহই অধিক জ্ঞাত ৷ 

সাঈদ ইব্‌ন জুবাইর (র) আয়াতাংশ '{[ 154447134441; এর তাফসীর প্রসঙ্গে 
EE CO NTE FRO EE MOE 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $৪ 


tl B 
sd IATL Is GFE Cin Et elf 
‘ to, 
EY ETT dL Ye HAD ES US 
(#2 A fA 
ts is GG, BLN Ie RS te 


AS AAA (es 
RA PE YELL A Js Ls ( UG 


অর্থাৎ মূসা বলল, হে ডামাদের পরডিগাযক। তুমি ফিরআউন ও তার পারিষদনারে 
পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করেছ যা দিয়ে হে আমাদের প্রতিপালক! তারা মানুষকে 
তোমার পথ থেকে ভ্ৰষ্ট করে। হে আমাদের প্রতিপালক! তাদের সম্পদ বিনষ্ট কর, তাদের হৃদয় 
কঠিন করে দাও । তারা তো মর্মত্ুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনবে না । তিনি প্রতি 
উত্তরে বললেন, তোমাদের দুজনের প্রার্থনা গৃহীত হল । সুতরাং তোমরা দৃঢ় থাক এবং তোমরা 
কখনও অজ্ঞদের পথ অনুসরণ করবে না । (সুরা ইউনুস £ ৮৮-৮৯) 


http://IslamiBoi.wordpress.com 


৬০০ আল-বিদায়া 


উপরোক্ত আয়াতে একটি বিরাট অভিশাপের কথা ব্যক্ত করা হয়েছে । আল্লাহ তা'আলার 
শত্ৰু ফিরআউনের বিপক্ষে মূসা (আ) আল্পাহ তা'আলার আযাব-গযব অবতীর্ণ হবার জন্যে 
বদদু‘আ করলেন । কেননা, সে সত্যের অনুসরণ ও আল্লাহ তা'আলার সহজ সরল পথ থেকে 
বিমুখ ও বিচ্যুত ছিল। আল্লাহ তা‘আলা প্ৰদত্ত সৎ, সহজ-সরল পথের বিরোধিতা করত, 
অসত্যকে আঁকড়ে ধরেছিল, ইন্দরিয়গ্রাহ্য প্রমাণ এবং যুক্তিগ্রাহ্য দলীলাদি দ্বারা সুপ্রমাণিত 
বাস্তবতাকে সে অস্বীকার, অগ্রাহ্য ও উপেক্ষা করত ৷ মূসা (আ) আর্য করলেন, ‘হে আমাদের 
প্রতিপালক! তুমি ফিরআউন, তার সম্পৃদায় কিবতী ও তার অনুসারী এবং তার ধর্মকর্মের 
অনুগামীদেরকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ প্রদান করেছ, তারা পার্থিব সম্পদকে অধিক 
গুরুত্ব দিয়ে থাকে এবং তারা অজ্ঞ তাই তাদের এসব সম্পদ, শোভা যথা দামী দামী 
কাপড়-চোপড়, আৱরামপ্রদ সুন্দর সুন্দর যানবাহন, সুউচ্চ প্রাসাদ ও প্রশস্ত ঘরবাড়ি, 
দেশী-বিদেশী সুপ্রসিদ্ধ খাবার-দাবার, শোভাময় প্রাকৃতিক সৌন্দর্য, জনপ্রিয় রাজত্ব, প্রতিপত্তি ও 
পার্থিব হাকডাক ইত্যাদি থাকাকে বিরাট কিছু মনে করে। 

আয়াতে উল্লিখিত ০ যাহা বৰ জয়ৰ 
ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) বলেন, আয়াতাংশে উল্লেখিত ১+} এর অর্থ ধ্বংস 
দাও । 

আবূল আলীয়া (র), আর রাবী ইবন আনাস (র) ও যাহ্‌হাক (র) বলেন,এটার অর্থ 
হচ্ছে-_‘এগুলোকে, এদের আক্তি যেভাবে রয়েছে ঠিক সেভাবে নকশা খচিত পাথরে পরিণত 
করে দাও ৷’ 

কাতাদা (র) বলেন, এটার অর্থ সম্পর্কে আমাদের কাছে যে বর্ণনা পৌছেছে তা 
হচ্ছে-_‘তাদের ক্ষেত-খামার সব কিছুই পাথরে পরিণত হয়ে গিয়েছিল ৷’ মুহাম্মদ ইবন কা'ব 
(র) বলেন, এটার অর্থ হচ্ছে তাদের চিনি জাতীয় দ্রব্যাদি পাথরে পরিণত হয়ে গিয়েছিল । তিনি 
আরো বলেন, এটার অর্থ এও হতে পারে যে, ‘তাদের সমুদয় সম্পদ পাথরে পরিণত হয়ে 
গিয়েছিল ।' এ সম্পর্কে উমর ইব্ন আবদূল আধীয (র)-কে প্রশ্ব করা হয়েছিল, তখন তিনি তার 
একটি দাসকে বললেন, ‘আমার কাছে একটি থলে নিয়ে এস ৷ নির্দেশানুযায়ী সে একটি থলে 
নিয়ে আসলে দেখা গেল থলের মধ্যকার ছোলা ও ডিমগুলো পাথরে পরিণত হয়ে রয়েছে ।' 
বর্ণনাটি ইব্‌ন আবু হাতিম (র)-এর । 

আয়াতাংশ LU Ss AL SL IG Feel ad SLA an 

তাকুসীর জলে জবদুৱাহি ইবন আর্মাস রো) বলেন, এটার অর্থ হচ্ছে, তাদের অন্তরে মোহর 
করে দাও । আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম ও নিদর্শনাদিকে ফিরআউন ও তার সম্প্রদায় কর্তৃক 
অমান্য করার দরুন মূসা (আ) তাদের প্রতি আল্লাহ, তাঁর দীন ও তার নিদর্শনাদির পক্ষে ক্রুদ্ধ 
হয়ে যখন বদদু‘আ করলেন, অমনি আল্লাহ তা'আলা তা কবূল করেন এবং আযাব-গযৰ 
অবতীর্ণ করেন। 

যেমন--নূহ (আ)-এর বদদু‘আ তার সম্পৃদায়ের বিরুদ্ধে আল্লাহ তা‘জালা কলি 
Ht UA SEV i 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬০১ 


/ 1 arf, 
A ep Tl IEE, Co Js 
| He bY Sts wie aS 

“হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরদের মধ্য হতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও 
না। তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে 
থাকবে কেবল দুঙ্কৃতকারী ও কাফির ৷” 

যখন মূসা (আ) ফিরআউন ও তার সম্পুদায়ের প্রতি অভিশাপ দিয়েছিলেন, তার ভাই হারুন 
(আ) তার দু'আর সমর্থনে ‘আমীন’ বলেছিলেন এবং হারূন (আ)ও দুআ করেছেন বলে গণ্য 
করা হয়েছিল, তাই আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ 

ER Wn TR LOR 

অর্থাৎ__“তোমাদের দুজনের দুআ কবূল হল । সুতরাং তোমরা দৃঢ় থাক এবং তোমরা কখনও 
অজ্ঞদের পথ অনুসরণ করবে না৷” (সূরা ইউনুস ৪ ৮৯) 

তাফসীরকারগণ এবং আহলি কিতাবের বিশেষজ্ঞরা বলেছেন, বনী ইসরাঈল তাদের ঈদের 
উৎসব পালনের উদ্দেশ্যে শহরের বাইরে যাবার জন্যে ফিরআউনের নিকট অনুমতি প্রার্থনা 
করলে ফিরআউন অনিচ্ছা সত্বেও তাদেরকে অনুমতি প্রদান করল । তারা বের হবার জন্যে 
প্রস্তুতি নিতে লাগল এবং পুরোপুরি তৈরি হয়ে গেল প্রকৃতপক্ষে এটা ছিল ফিরআউন ও তার 
সম্পুদায়ের সাথে বনী ইসরাঈলের একটি চালাকি মাত্র, যাতে তারা ফিরআউন ও তার 
সম্পৃদায়ের অত্যাচার-অবিচার থেকে মুক্তি পেতে পারে। 

কিবাতীরা আরো উল্লেখ করেছে যে, আল্লাহ তা'আলা বনী ইসরাঈলকে কিবতীদের থেকে 
স্বর্ণালংকার কর্জ নেয়ার জন্যে হুকুম দিয়েছিলেন; তাই তারা কিবতীদের থেকে বহু অলংকারপত্র 
কর্জ নিয়েছিল এবং রাতের অন্ধকারে তারা বের হয়ে পড়ল ও বিরামহীনভাবে অতি দ্রুত পথ 
অতিক্ৰম করতে লাগল - যাতে তারা অনতিবিলম্বে সিরিয়ার অঞ্চলে পৌছতে পারে। ফিরআউন 
যখন তাদের মিসর ত্যাগের কথা জানতে পারল, সে তখন তাদের প্রতি ক্রুদ্ধ হল এবং তাদের 
বিরুদ্ধে তার রাগ চরম আকার ধারণ করল । সে তার সেনাবাহিনীকে প্ররোচিত করল এবং বনী 
ইসরাঈলকে পাকড়াও করার ও তাদের সমূলে ধ্বংস করার জন্যে তাদের সমবেত করল । 

আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ$ 

ad 


2 alan. KE A / ANN 
AUF Jails ‘JF LEE Ul ATES 


ESL CR SEL IASI LAS ld 
A UGE G32 pli Ss HALLS S33 El 
Ls LS bah LS UGLY Sx LES di 
EE KEIRA Cy es ZL Gt th 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৬_ 


http://IslamiBoi.wordpress.com 


৬০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


fut ANA Lad i LOE. 
SA Uns (a(n LA LIS LALATAL A 

das HIlls. ‘yt ELE TSE 53 
/ 


( . tA ALA 
AEE SIC Ve CE Se EEE 
/ ES 
EAA Us 


আমি সলা) ধৰি ভৰত করেছিলাম জন আমার বান্দাদেরকে নিয়ে 
রাতের বেলা বের হয়ে পড়; তোমাদের তো পশ্চাদ্ধাবন করা হবে । তারপর ফিরআউন শহরে 
শহরে লোক সংগ্রহকারী পাঠাল এই বলে যে, এরা তো ক্ষুদ্র একটি দল; ওরা তো আমাদের 
ক্রোধ উদ্রেক করেছে এবং আমরা তো সকলেই সদা সতর্ক । পরিণামে আমি ফিরআউন 
গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম ওদের উদ্যানরাজি ও প্রস্ববণ থেকে এবং ধনভাণ্ডার ও সুরম্য 
সৌধমালা থেকে । এরূপই ঘটেছিল এবং বনী ইসরাঈলকে এসবের অধিকারী করেছিলাম । ওরা 
সূর্যোদয়কালে তাদের পশ্চাতে এসে পড়ল। অতঃপর যখন দু‘্দল পরস্পরকে দেখল, তখন 
মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম ৷’ মূসা বলল, ‘কখনই নয়! আমার সঙ্গে 
আছেন আমার প্রতিপালক; সত্বর তিনি আমাকে পথ-নির্দেশ করবেন । তারপর মুসার প্রতি ওহী 
করলাম, ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর, ফলে এটা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল 
পর্বতের মত হয়ে গেল। আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার 
করলাম মূসা ও তীর সঙ্গী সকলকে ৷ তৎপর নিমজ্জিত করলাম অপর দলটিকে । এতে অবশ্যই 
নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক- তিনি তো 
পরাক্রমশালী; পরম দয়ালু । (সূরা শু'আরা £ ৫২-৮০) । 

তাফসীরকারগণ বলেন, ফিরআউন যখন বনী ইসরাঈলকে পিছু ধাওয়ার জন্যে সৈন্য-সামন্ত 
নিয়ে বের হল তখন তার সাথে ছিল একটি বিরাট সৈন্যদল ৷ এঁ সৈন্যদলের ব্যবহৃত ঘোড়ার 
মধ্যে ছিল একলাখ উন্নতমানের কালো ঘোড়া এবং সৈন্য সংখ্যা ছিল ষোল লাখের উর্ধ্বে । 
প্রকৃত সংখ্যা সম্পর্কে আল্লাহ তা‘আলাই সম্যক জ্ঞাত । 

কেউ কেউ বলেন, শিশুদের সংখ্যা বাদ দিয়ে বনী ইসরাঈলের মধ্যেই ছিল প্রায় ছয় লাখ 
যোদ্ধা ৷ মূসা (আ)-এর সাথে বনী ইসরাঈলের মিসর ত্যাগ ও তাদের আদি পিতা ইয়াকুব (আ) 
বা ইসরাঈলের সাথে মিসর প্রবেশের মধ্যে ছিল চারশ ছাব্বিশ সৌর বছরের ব্যবধান । 

মোদ্দা কথা, ফিরআউন সৈন্যসামন্ত নিয়ে বনী ইসরাঈলকে ধরার জন্যে অগ্রসর হল এবং 
সূর্যোদয়ের সময়ে তারা পরস্পরের দেখা পেল । তখন সামনাসামনি যুদ্ধ ছাড়া গত্যন্তর ছিল না । 
এ সময়ই মূসা (আ)-এর অনুসারিগণ ভীত-সন্ত্ন্ত হয়ে বলতে লাগল, ‘আমরা তাহলে ধরা পড়ে 
গেলাম ।' তাদের ভীত হবার কারণ হল, তাদের সম্মুখে ছিল উত্তাল সাগর । সাগরে ঝাঁপিয়ে 
পড়া ছাড়া তাদের আর কোন পথ বা গতি ছিল না । আর সাগর পাড়ি দেয়ার শক্তিও ছিল না। 
তাদের বাম পাশে ও ডান পাশে ছিল সুউচ্চ খাড়া পাহাড় । ফিরআউন তাদেরকে একেবারে 
আটকে ফেলেছিল। মূসা (আ)-এর অনুসারীরা ফিরআউনকে তার দলবল ও বিশাল সৈন্যসামস্ত 
সহকারে অবলোকন করছিল । তারা ফিরআউনের ভয়ে আতংকিত হয়ে পড়ছিল । কেননা, তারা 
ফিরআউনের রাজ্যে ফিরআউন কর্তৃক লাঞ্ছিত ও অপমানিত হয়েছিল । সুতরাং তারা আল্লাহর 
নবী মূসা (আ)-এর কাছে তাদের অবস্থা সম্পর্কে অনুযোগ করল । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬০৩ 


তখন আল্লাহর নবী মূসা (আ) তাদেরকে অভয় দিয়ে বললেন ঃ 5 AR) LE 
A AHS 


2H অর্থাৎ_-‘কখনও না; নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি 


আমাকে পরিত্রাণের সঠিক পথ-নির্দেশ করবেন !' মূসা (আ) তার অনুসারীদের পশ্চাৎভাগে 
ছিলেন। তিনি অগ্রসর হয়ে সকলের সন্মুখে গেলেন এবং সাগরের দিকে তাকালেন । সাগরে 
তখন উত্তাল তরঙ্গ ছিল। তখন তিনি বলছিলেন £ঃ আমাকে এখানেই আসার জন্য নির্দেশ দেয়া 
হয়েছে। তার সাথে ছিলেন তার ভাই হারূন (আ) এবং ইউশা ইব্‌ন নূন যিনি বনী ইসরাঈলের 
বিশিষ্ট নেতা, আলিম ও আবিদ মূসা (আ) ও হারূন (আ)-এর পরে আন্পাহ তা'আলা তার 
কাছে ওহী প্রেরণ করেন ও তাকে নবুওত দান করেন। পরবর্তীতে তার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা 
আসবে । মূসা (আ) ও তার দলবলের সাথে ফিরআউন সম্পৃদায়ের মু'মিন বান্দাটিও ছিলেন। 
তারা থমকে দাড়িয়েছিলেন আর গোটা বনী ইসরাঈল গোত্র তাদের ঘিরে দাড়িয়েছিল। কথিত 
আছে, ফিরআউন সম্পৃদায়ের মুমিন বান্দাটি ঘোড়া নিয়ে কয়েকবার সাগরে ঝাপ দেবার চেষ্টা 
করেন কিন্তু তার পক্ষে তা সম্ভব হয়ে উঠল না । তাই তিনি মূসা (আ)-কে জিজ্ঞেস করেন, হে 
আল্লাহর নবী (আ)! আমাদেরকে কি এখানেই আসার নির্দেশ দেয়া হয়েছে? মূসা (আ) 
বললেন, হ্যা’ ৷ যখন ব্যাপারটি তুঙ্গে উঠল, অবস্থা সঙ্গীন হয়ে দাড়াল, ব্যাপারটি ভয়াবহ 
আকার ধারণ করল; ফিরআউন ও তার গোষ্ঠী সশস্ত্র সৈন্য-সামন্ত নিয়ে ক্রোধভরে অতি 
সন্নিকটে এসে পৌছাল; অবস্থা বেগতিক হয়ে দাড়াল; চক্ষু স্থির হয়ে গেল এবং প্রাণ ওষ্ঠাগত 
হয়ে উঠল, তখন ধৈর্যশীল মহান শক্তিমান, আরশের মহান অধিপতি, প্রতিপালক আল্লাহ্‌ 
তা'আলা মূসা কালিমুল্লাহ (আ)-এর কাছে ওহী প্রেরণ করলেন ঃ JLas byl { 
১ অৰ্থাৎ নিজ লাঠি দারা সাগরে আঘাত কর। যখন তিনি সাগরে আঘাত করলেন, কর্ষিত 
আছে তিনি সাগরকে লক্ষ্য করে বলেছিলেন, ‘আল্লাহর হুকুমে বিভক্ত হয়ে যাও ৷’ যেমন আল্লাহ 
তা'আলা ইরশাদ করেন ৪ 


PE SE SL HN GUL Spt gl dh oY ESL 
pl, s AE 
অর্থাৎঁ-আমি মূসার প্রতি ওহী করলাম, আপন লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর, ফলে তা 
বিভক্ত‘হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল । (সূরা শু‘আরা ৪ ৬৩) 
কথিত আছে, সমুদ্বটি বারটি খণ্ডে বা রাস্তায় বিভক্ত হয়েছিল প্রতিটি গোত্রের জন্যে একটি 
করে রাস্তা হয়ে গেল, যাতে তারা নিজ নিজ নির্ধারিত রাস্তায় সহজে পথ চলতে পারে। এ 
রাস্তাগুলোর মধ্যে জানালা ছিল বলে কেউ কেউ মত প্রকাশ করেন, যাতে তারা একদল 
অন্যদলকে অনায়াসে রাস্তা চলার সময় দেখতে পায়। কিন্তু এই অভিমতটি শুদ্ধ নয়। কেননা, 
পানি যেহেতু স্বচ্ছ পদার্থ তাই তার পিছনে আলো থাকলে দৃষ্টি বাধাপ্রাপ্ত হয় না। সুতরাং 
একদল অন্যদলকে দেখার জন্যে জানালা থাকার প্রয়োজন হয় না। যেই সত্তা কোন বস্তুকে সৃষ্টি 
করতে ',$ হয়ে যাও বললে সাথে সাথে তা হয়ে যায়, সেই সত্তার মহান কুদরতের কারণেই 
সমুদ্রের পানি ছিল পর্বতের মত দণ্ডায়মান । অতঃপর আল্লাহ তা'আলা সমুদ্রে বিশেষ ধরনের 
বায়ু প্রেরণ করেন যার ধাক্কায় পানি সরে রাস্তাগুলো শুকিয়ে যায়, যাতে ঘোড়া ও অন্যান্য প্রাণীর 
খুর না আটকিয়ে যায়। আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ 


http://IslamiBoi.wordpress.com 


৬০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
ALS ALENT AR MAT a2 LAL ADL 
LAP fats ALS NO 77 LLL U 
Me DLE aE MES 24S DEEL EL Kf Gi 
AL 
WEES EA 494, EE Ee 


অর্থাৎ-“আমি অবশ্যই মূসা (আ)-এর প্রতি প্রত্যাদেশ NE এ মর্মে, আমার 
বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড় এবং তাদের জন্যে সমুদ্রের মধ্য দিয়ে এক শুকনো 
পথ নির্মাণ কর পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এরূপ আশংকা করো না এবং 
ভয়ও করো না । অতঃপর ফিরআউন তার সৈন্য-সামস্তসহ তাদের পশ্চা্ধাবন করল, তারপর 
সমুদ্ব তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল আর ফিরআউন তার সম্পৃদায়কে পথত্রষ্ট করেছিল 
এবং সৎপথ দেখায়নি ৷” (সূরা তা-হা £ ৭৭-৭৯) । 

বস্তুত পরম পরাক্রমশালী সৃষ্টিকর্তা প্রতিপালকের আদেশে যখন সমুদ্রের অবস্থা এরূপ 
দাড়াল বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হবার জন্যে মুসা (আ)-কে নির্দেশ দেয়া হল, তখন 
তারা সকলে আনন্দচিত্তে অতি দ্রুত সমুদ্রে অবতরণ করেন। তারা অবশ্য দৃষ্টি নিক্ষেপকারীদের 
দৃষ্টি ঝলসিয়ে দেয় ও তাদের অবাক করে দেয়। আর এরূপ দৃশ্য মুমিনদের অন্তরসমূহকে 
সঠিক পথের সন্ধান দেয়। যখন তারা এরূপে সমুদ্র পার হবার জন্যে সমুদ্রে অবতরণ করেন, 
নির্বিম্নে তারা সমুদ্র পার হলেন এবং তাদের শেষ সদস্যও সমুদ্র পার হলেন । আর যখন তারা 
সমুদ্র পার হলেন, ঠিক তখনই ফিরআউনের সৈন্য-সামস্তের প্রথমাংশ ও অগ্রগামীদল সমুদ্রের 
কিনারায় পৌছাল ৷ তখন মূসা (আ) ইচ্ছে করেছিলেন যে, পুনরায় সমুদ্রে লাঠি দিয়ে আঘাত 
করবেন যাতে সমুদ্রের অবস্থা পূর্ববৎ হয়ে যায় এবং ফিরআউনের দল তাদেরকে ধরতে না পারে 
ও তাদের পৌঁছার কোন বাহনই না থাকে । কিন্তু আল্লাহ তা'আলা সমুদ্বকে এ অবস্থায় ছেড়ে 
TR 


add 14 (dA 


A BL * s Lnlei HLA Ne 
CCA BIL Ll AB CLAN SEE ALLEL, 
adn ut A MS ad (GS fs AMEE 
BNE VAL Tit PELL LABELS Ry gh 
? 


A AFF BLM Nm ¢ | 
EAE ul. PEE SEED SRS G3 pi 
ALO Hal Ad 4 a7 GAC FOAL AOL ALA LAP LRL 
1 LA AEE OS AN EE 

A 


/ [ক্ৰ 


7 bs SE OL 3 OY AS Sh Ny SLES 
SES LES a ES EASY io GUAT 23. EC 
ew te ore Ra ME: 
CCN TT TE 


# 


EA ZL 


Ys 
EE AMPALORE NET 
| 
[A ‘ 
Lib tat 0d Lo MALES 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬০৫ 


অর্থাৎ- তাদের পূর্বে আমি তো ফিরআউন সম্পৃদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের _ 
নিকটও এসেছিল এক সন্মানিত রাসূল । সে বলল, ‘আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যর্পণ 
কর। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে গুদ্ধত্য প্রকাশ 
করো না। আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ । তোমরা যাতে আমাকে 
প্রস্তরাঘাতে হত্যা করতে না পার, সে জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের 
শরণ নিচ্ছি। যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমার নিকট 
থেকে দূরে থাক । 

তারপর মূসা তার প্রতিপালকের নিকট নিবেদন করল, ‘এরা তো এক অপরাধী সম্পদায় ৷ ' 
আমি বলেছিলাম, ‘তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে পড়; তোমাদের 
পশ্চাদ্ধাবন করা হবে। সমুদ্রকে স্থির থাকতে দাও, ওরা এমন এক বাহিনী যা নিমজ্জিত হবে । 
ওরা পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রস্ববণ, কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ, কত 
বিলাস-উপকরণ, ওতে তারা আনন্দ পেতো ৷ এরূপই ঘটেছিল এবং আমি এ সমুদয়ের 
উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে । আকাশ এবং পৃথিবী কেউই ওদের জন্যে অশ্রুপাত 
করেনি এবং ওদেরকে অবকাশও দেয়া হয়নি । আমি তো উদ্ধার করেছিলাম বনী ইসরাঈলকে 
লাঞ্চনাদায়ক শাস্তি হতে ফিরআউনের; সে তো ছিল পরাক্রান্ত সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত ৷ 
আমি জেনে-শুনেই ওদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্‌ দিয়েছিলাম এবং ওদেরকে দিয়েছিলাম 
নিদৰ্শনাবলী-_যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা । (সূরা দুখান ৪ ১৭-৩৩) 

আয়াতাংশ 1543 55401 75/5 এর অর্থ হচ্ছে সমুদ্বকে তার অবস্থায় স্থির থাকতে 
দাও, তার ব্যত্যয় ঘটায়ো না। এ সতটি আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ (র), ইকরিমা 
(র), রাবী (র), যাহ্হাক (র), কাতাদা (র), কা'ব আল-আহবার (রা), সেমাক ইব্ন হারব (র) 
এবং আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম (র) প্রমুখের ৷ 

সমুদ্রের সেই স্থিতাবস্থায়ই ফিরআউন সমুদ্রের তীরে পৌছলো, সবকিছু দেখল এবং সমুদ্রের 
আশ্চর্যজনক অবস্থা পর্যবেক্ষণ করল । আর পুরোপুরি বুঝতে পারল যেমন পূর্বেও বুঝত যে, 
এটা মহাসম্মানিত আরশের মহান মালিক প্রতিপালকেরই কুদরতের লীলাখেলা । সে থমকে 
দাড়াল, সন্মুখে অগ্রসর হলো না এবং বনী ইসরাঈল ও মূসা (আ)-কে পিছু ধাওয়া করার জন্যে 
মনে মনে অনুতপ্ত হল, তবে এ অবস্থায় অনুতাপ যে তার কোন উপকারে আসবে না, সেতা 
ভাল করে বুঝতে পারল । তা সত্ত্বেও সে তার সেনাবাহিনীর নিকট তার অটুট মনোবলের কথা 
ও আক্রমণাত্মক ভাব প্রকাশ করল । যে সমশ্পৃদায়কে সে হতবুদ্ধি করে দিয়েছিল, ফলে তারা তার 
আনুগত্য স্বীকার করেছিল, যারা তাকে বাতিলের উপর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও তার অনুসরণ 
করেছিল নিজ কুফরীতে লিপ্ত ফাসিক ও ফাজির নাফসের প্ররোচনায় তাদেরকে উদ্দেশ করে সে 
বলল, ‘তোমরা একটু লক্ষ্য করে দেখ, সমুদ্র আমার জন্যে সরে গিয়ে কিরূপে পথ করে 
দিয়েছে _যাতে আমি আমার এসব পলাতক দাসদেরকে ধরতে পারি--যারা আমার আনুগত্য 
স্বীকার না করে আমার রাজত্‌ থেকে বের হয়ে যাবার চেষ্টা করছে। মুখে এরূপ উচ্চবাচ্য 
করলেও অন্তরে সে দ্বন্দের মধ্যে ছিল যে, সে কি তাদের পিছু ধাওয়া করবে, নাকি আত্মরক্ষার্থে 


http://IslamiBoi.wordpress.com 


৬০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পিছু হটে যাবে? হায়! তার হটে যাবার কোন উপায় ছিল না, সে এক কদম সামনে অগ্রসর 
হলে কয়েক কদম পিছু হটবার চেষ্টা করছিল । 

তাফসীরকারগণ উল্লেখ করেন, এরূপ অবস্থায় জিবরাঈল (আ) একটি আকর্ষণীয় ঘোটকীর 
উপর সওয়ার হয়ে আত্মপ্রকাশ করলেন এবং ফিরআউন যে ঘোড়ার উপর সওয়ার ছিল তার 
সম্মুখ দিয়ে সমুদ্রের দিকে ঘোটকীটি অগ্রসর হল । তার ঘোড়াটি ঘোটকীর প্রতি আকৃষ্ট হল এবং 
ঘোড়াটি ঘোটকীর পিছু পিছু ছুটতে লাগল । জিবরাঈল (আ) দ্রুত তার সামনে গেলেন এবং 
সমুদ্রে ঝাঁপ দিলেন। ঘোড়া ও মাদী ঘোড়াটি ছুটতে লাগল । ঘোড়াটি সামনের দিকে দ্রুত 
অগ্রসর হতে লাগল । ঘোড়ার উপর ফিরআউনের আর নিয়ন্ত্রণ রইল না। ফিরআউন তার 
ভাল-মন্দ কিছুই চিন্তা করতে সক্ষম ছিল না। সেনাবাহিনী যখন ফিরআউনকে দ্রুত সামনের 
দিকে অগ্রসর হতে দেখল, তারাও অতি দ্রুত তার পিছনে সমুদ্রে ঝাঁপ দিল । যখন তারা 
সকলেই পরিপূর্ণভাবে সমুদ্রে ডুকে গেল এবং সেনাবাহিনীর প্রথম ভাগ সমুদ্র থেকে বের হবার 
উপক্রম হল আল্লাহ তা‘আলা মূসা (আ)-কে আদেশ করলেন; তিনি যেন তাঁর লাঠি দিয়ে 
পুনরায় সমুদ্রে আঘাত করেন তিনি সুমদ্রে আঘাত করলেন। তখন সমুদ্র পূর্বের আকার ধারণ 
করে ফিরআউন ও তার সেনাবাহিনীর মাথার উপর দিয়ে প্রবাহিত হলো । ফলে তাদের কেউই 
আর রক্ষা পেল না, কলে: ছার আঘাতত আলা বলেন 


at IAIN Vn tal EE AH ap tall, 


EY tl NEES TEE ‘us Le EEE SE 
Ee IE GU ble Ye OE LEGS 
HE EOE TN OEE CEO REE 
অপর দলটিকে । এতে অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মু'মিন নয়। তোমার 
প্রতিপালক__ তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । (সূরা শু'আরা £ ৬৫-৬৮) 
অর্থাৎ তিনি তার পছন্দনীয় মু‘মিন বান্দাদের উদ্ধারের ব্যাপারে পরাক্রমশালী । তাই তাদের 
একজনও ডুবে মারা যাননি। পক্ষান্তরে তার দুশমনদেরকে ডুবিয়ে মারার ব্যাপারেও তিনি 
পরাক্রমশালী । তাই তাদের কেউই রক্ষা পায়নি । এতে রয়েছে আল্লাহ তাআলার অসীম 
কুদরতের একটি মহা নিদর্শন ও প্রকৃষ্ট প্রমাণ । আবার অন্যদিকে রাসূল (সা) যে মহান শরীয়ত 
ও সরল-সঠিক তরীকা নিয়ে আবির্ভূত হয়েছেন, তার সত্যতার জ্বলন্ত প্রমাণও বটে ৷ 


এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা ইরশাদ করেন £ 
Es Ci GALS byt El III El L509 
Et ALLTEL Am 
LEEDS LLLL SAG LAN LL AT ONES 
(54 SLY ATS 4 HCE 
SG Un bt li 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬০৭ 


অর্থাৎ__আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করলাম; এবং ফিরআউন ও তার সৈন্যবাহিনী 
ওদ্ধত্যসহকারে সীমালংঘন করে তাদের পশ্চাদ্ধাবন করল । পরিশেষে যখন সে নিমজ্জমান হল 
তখন বলল, অমি বিশ্বাস করলাম বনী ইসরাঈল যাতে বিশ্বাস করে। নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য 
কোন ইলাহ নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত । এখন! ইতিপূর্বে তো তুমি অমান্য 
করেছ এবং তুমি অশাস্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে । আজ আমি তোমার দেহটি রক্ষা করব 
যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। অবশ্যই মানুষের মধ্যে অনেকে 
আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। (সুরা ইউনুস ৪ ৯০-৯২) 

অন্য কথায়, অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা কিবতী কাফিরদের প্রধান ফিরআউনের ডুবে 
মরার বিবরণ দেন। উত্তাল তরঙ্গ যখন তাকে একবার উপরের দিকে উঠাচ্ছিল এবং অন্যবার 
নিচের দিকে নামাচ্ছিল এবং ফিরআউন ও তার সেনাবাহিনী কিরূপ মহাসংকট ও দুর্ভেদ্য 
মুসীবতে পতিত হয়েছিল তা বনী ইসরাঈলরা দাড়িয়ে দাড়িয়ে প্রত্যক্ষ করছিল যা তাদের চোখ 
জুড়াচ্ছিল ও হৃদয়ের জ্বালা প্রশমিত করছিল । ফিরাউন যখন নিজের ধ্বংস প্রত্যক্ষ করল; সে 
কোণঠাসা হয়ে পড়ল এবং তার মৃত্যুযন্ত্রণা শুরু হয়ে গেল তখন সে বিনম্র হল; তওবা করল 
এবং এমন সময় ঈমান আনয়ন করল, যখন তার ঈমান কারো উপকারে আসে না। 

যেমন আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


i SAUL AP ALS A ad af! CALE fal 
ee A ACERS HS CCAS Hi 45 LK le Li Sd 


0 
Lr 


AL LIN 

অর্থাৎ__যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গিয়েছে তারা ঈমান 

আনবে না যদি তাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে-- যতক্ষণ না তারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ 
করবে । (সূরা ইউনুস £ ৯৬-৯৭) 


পা / » LA A 
Si ets sss ho bt go co ts td 
7 
Ell lil Lb AE 2s Gant [A APP LAS? AAA 


অর্থাৎ__তারপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহ্‌তে 
ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান 
করলাম । ওরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন ওদের ঈমান ওদের কোন উপকারে 
আসল না । আল্লাহ্র এই. বিধান পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে চলে আসছে এবং এ ক্ষেত্রে 
কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। (সূরা মুমিন £ ৮৪-৮৫) 

অনুরূপ মূসা (আ) ফিরাউন ও তার গোষ্ঠীর ব্যাপারে বদ দু'আ করেছিলেন, যাতে আল্লাহ্‌ 
তা'আলা তাদের সম্পদ ধ্বংস করে দেন এবং তাদের অন্তরে আল্লাহ্‌ তা'আলা মোহর মেরে 


http://IslamiBoi.wordpress.com 


৬০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দেন, যাতে তারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করার পূর্বে ঈমান না আনতে পারে। অর্থাৎ তখন তাদের 
ঈমান তাদের কোন কাজে আসবে না আর এটা হবে তাদের জন্যে আক্ষেপের কারণ । মূসা 
(আ) ও হারূন (আ) যখন এরূপ বদ দু'আ করছিলেন, তখন আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করলেন ৪ - 5325 

অর্থ'ৎ__‘তোমাদের দু'জনের দুআ কবুল হল।’ এ প্রসঙ্গে নিম্নে বর্ণিত হাদীসটি 
প্ৰণিধানযোগ্য । ইমাম আহমদ (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন তিনি 
বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন ফিরআউনের উক্তি ৪ 

ECE 5. tls Ae SR ee 
ইলাহ নেই ৷” (সূরা ইউনুস £ ৯০) 

এ প্রসঙ্গে জিবরাঈল আমাকে বললেন, (হে রাসূল!) এ সময়ের অবস্থা যদি আপনি 
দেখতেন! সমুদ্রের তলদেশ থেকে কাদা নিয়ে তার মুখে পুরে দিলাম, পাছে সে আল্লাহ্‌ 
তা'আলার রহমত না পেয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম তিরমিযী (র) ইব্ন 
জারীর (র) ও ইব্‌ন আবূ হাতিম (র) প্রমুখ এ হাদীসটি বর্ণনা করেছেন তিরমিযী (র) হাদীসটি 
হাসান পর্যায়ের বলে মত প্রকাশ করেছেন। আবূ দাউদ তাবলিসী (র)ও অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। ইব্‌ন আবু হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) সুত্রে বর্ণনা করেন। 

আল্লাহ্‌ তা'আলা যখন ফিরআউনকে ডুবিয়ে দিলেন, তখন সে তার আঙ্গুল দ্বারা ইশারা 
করল এবং উচ্চৈঃস্বরে বলল ৪ 

JE Me EG EI UNTDL EO 


রাসূল (সা) বলেন, জিবরাঈল (আ) তখন আশঙ্কা করছিলেন যে, আল্লাহ্‌ তা'আলার 
রহমত আল্লাহ তা'আলার গযবের উপর প্রাধান্য না পেয়ে যায়। তিনি তখন তার পাখা দ্বারা 
কাল মাটি তুলে ফিরআউনের মুখে ছুড়ে মারল যাতে করে তার মুখ ঢাকা পড়ে যায় । 

ইবন জারীর (র) অন্য এক সূত্রে আবু হুরায়রা (রা) থেকে এ মর্মের হাদীস বর্ণনা 
করেছেন। ইবরাহীম তায়মী (র), কাতাদা (র), মাইমুন ইব্‌ন মিহরান (র) প্রমুখ হাদীসটি 
মুরসালরূপে বর্ণনা করেছেন। 

CT TO TO 
কাউকে এত বেশি ঘৃণা করি নাই যখন সে বলেছিল 1'49। (4% (51 অর্থাৎ ‘আমিই 
তোমাদের শ্রেষ্ঠতম প্রতিপালক !’ 

ill bs ELI LLLL GI Lil আয়াতাংশে উল্লেখিত প্রশ্নটি 
অস্বীকৃতি বোঝাবার জন্যে ব্যবহৃত হয়েছে। আর আল্লাহ তা'আলা যে তার ঈমান কবল 
করেননি এটি তারই সুস্পষ্ট প্রমাণ ৷ কেননা, আল্লাহ্‌ তাআলা জানতেন যে, যদি তাকে পুনরায় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬০৯ 


দুনিয়ায় ফেরত পাঠানো হত তাহলে সে পুনরায় পূর্বের ন্যায় আচরণ করত । যেমন আল্লাহ 
তা‘আলা অন্যান্য কাফিরের সম্পর্কে উল্লেখ করেছেন যে, যখন তারা জাহান্নাম প্রত্যক্ষ করবে 
তখন বলে উঠবে $ 


SUL EHS YI LE CENA OE 2 OE 33 as 5 
El ef 
OA ie OES 
EE TON PEE ETE CME CAE 


বলবে, হায়! যদি আমাদের প্রত্যাবর্তন ঘটত তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে 
অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম ।” (সূরা আন্‌আম ৪ ২৭) 


জবাবে আল্লাহ্‌ তা'আলা বলবেন ৪ 


LA 2 nd IA! 2 AMAA 
EFAS AOA 182947. UE HT ELE ES A 


7 AS. £122 / 
ER rh) ls 


“না, পূর্বে তারা যা গোপন করত তা এখন তাদের নিকট প্রকাশ পেয়েছে এবং তারা 
প্রত্যাবর্তিত হলেও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল পুনরায় তারা তা-ই করত এবং 
নিশ্চয় তারা মিথ্যাবাদী ৷” (সূরা আন্‌'আম £ ২৮) 

আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) প্রমুখ মুফাস্সির বর্ণনা করেছেন যে, বনী ইসরাঈলের কেউ 
কেউ ফিরআউনের মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করেছিল এবং তারা বলেছিল, ফিরআউন 
কখনও মরবে না; এ জন্য আল্লাহ্‌ তা'আলা সমুদ্রকে নির্দেশ দেন, যাতে ফিরআউনকে কোন 
একটি উঁচু জায়গায় নিক্ষেপ করে। কেউ কেউ বলেন, এর অর্থ পানির উপরে । আবার কেউ 
কেউ বলেন, মাটির একটি ঢিবির উপরে । তার গায়ে ছিল তার বর্ম যা ছিল সুপরিচিত যাতে 
ফিরআউনের লাশ বলে বনী ইসরাঈল সহজে শনাক্ত করতে পারে, আল্লাহ্‌ তা'আলার 
কুদরতের পরিচয় পেতে পারে । 


LARNARANA i fA LL (ark 


এজন্যই আল্লাহ্‌ বলেন 8 £51 OLE 0 SIS ILC UES LUG 

অর্থাৎ--‘আজ আমি তোমার দেহটা রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীঁদের জন্যে 
নিদর্শন হয়ে থাক’ তোমার পরিচিত বর্মসহ তোমাকে রক্ষা করব যাতে তুমি বনী ইসরাঈলের 
কাছে শক্তিমান আল্লাহ্‌ তা'আলার কুদরতের একটি নিদর্শন হয়ে থাক ।' এ জন্যই কেউ কেউ 
আয়াতাংশটিকে নিম্নরূপ পাঠ করেছেন 1 LLL 0 < অৰ্থাৎ_-‘যাতে তুমি 
তোমার সৃষ্টিকর্তার একটি নিদর্শন হয়ে থাক। আয়াতাংশের অর্থ নিম্নূপও হতে পারে। 
‘তোমাকে রক্ষা করেছি তোমার বর্মসহ যাতে তোমার বর্ম তোমার পরবর্তী বনী ইসরাষঈলের 
জন্যে তোমাকে চেনার ব্যাপারে এবং তোমার ধ্বংসের ব্যাপারে একটি প্রতীক হিসেবে গণ্য 
হয়।’ কোন্‌ অর্থটি সঠিক, আল্লাহই অধিক জ্ঞাত । ফিরআউন ও তার সৈন্যবাহিনী আশুরার দিন 
ধ্বংস হয়েছিল। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৭ 


http://IslamiBoi.wordpress.com 


৬১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম বুখারী (র) তীর কিতাব সহীহ বুখারী শরীফে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) সূত্রে 
একটি হাদীস বর্ণনা করেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা) মদীনা শরীফ আগমন করলে, 
দেখলেন ইহুদীরা আশুরার দিন সিয়াম পালন করে থাকে । (কারণ জিজ্ঞাসা করা হলে) তারা 
বলল, এটা এমন একটি দিন যেদিনে ফিরআউনের বিরুদ্ধে মূসা (আ)-এর বিজয় সূচিত 
হয়েছিল । 

অর্থাৎ মূসা (আ) সম্পৰ্কে বনী ইসরাঈল থেকে তোমরা (মুসলমানরা) বেশি হকদার । 
কাজেই তোমরা এঁ দিন সিয়াম পালন কর । বুখারী ও মুসলিম শরীফ ব্যতীত অন্যান্য হাদীস 
গ্রন্থেও এ মর্মের হাদীসটি পাওয়া যায় । 


http://IslamiBoi.wordpress.com 


) 


ফিরআউনের ধ্বংসোত্তর যুগে বনী ইসরাঈলের অবস্থা 


আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ 


SAAS IATLAIN  AUALLE 


RADA RL Led L andi) (pA BS 
A f 
ALA A AAA adr AL 2 AZZ ALA MAMAN LAG Ss 


AA A i 
rE | A HET ANA EAA AA AEA Lp A 
Ete all Lal Sis LS ESL lly 


NLC CONL Saf AL DIL nl LLL nL af 7 and A 


PEAALLA LLL LAL LR LA ast LRN Lad, Ar 

te us tt IHL a StL Ss bI309 iPS 
// 

SANA SNANEAANAE AFL n2G : 


7G ARE / 
LS SL IG LIRA CS ALOT at UG ol ot 


LALLA Lal AS ial Gdr AL nL SHoLs 
3) Ld ———— 


ELS GILDED RM ELT CNN LLL ILL SIL 
সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি এবং তাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করেছি । 
কারণ তারা আমার নিদর্শনকে অস্বীকার করত এবং এ সন্বন্ধে তারা ছিল গাফিল। যে 
সম্পৃদায়কে দুর্বল গণ্য করা হত তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের 
অধিকারী করি; এবং বনী ইসরাঈল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভবাণী সত্যে পরিণত হল। 
যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল, আর ফিরআউন ও তার সম্পৃদায়ের শিল্প এবং যে সব প্রাসাদ 
তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি। আর আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দেই; 
তারপর তারা প্রতিমাপূজায় রত এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হয়। তারা বলল, হে মূসা! 
তাদের দেবতার মত আমাদের জন্যও একটি দেবতা গড়ে দাও; সে বলল, তোমরা তো এক 
মূর্খ সম্পৃ্দায় । এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত হবে এবং তারা যা করছে তাও 
অমূলক । সে আবারো বলল, আল্লাহ্‌ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ্‌ খুঁজব অথচ 
তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? স্মরণ কর, আমি তোমাদেরকে 


http://IslamiBoi.wordpress.com 


৬১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত; এতে 
ছিল তোমাদের প্রতিপালকের এক মহাপরীক্ষা । (সূরা আ'রাফ £ ১৩৬ - ১৪১) 

উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা বর্ণনা দিচ্ছেন যে, কিভাবে তিনি ফিরআউন ও তার 
সেনাবাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এবং কিভাবে তাদের ইজ্জত-সম্মান ভুলুণ্ঠিত করেছিলেন ৷ 
আর তাদের মাল-সম্পদ আল্লাহ্‌ তা'আলা কেমনভাবে ধ্বংস করে বনী ইসরাঈলকে তাদের 
Liss RL hLDA 

যেমন আল্তাহ্‌ তা'আলা বলেন ৪ (531%, bl St ULE IG CE ‘এরূপই 
ঘটেছিল এবং বনী ইসরাঈলকে করেছিলাম এ সমুদয়ের অধিকারী ৷” (সূরা শু'আরা ৪ ৫৯) 


Mo ENO CB 

Esl ONSET ECL EY 
Ax 34/°4(L 
AE 


আমি ইচ্ছে করেছিলাম, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ 
করতে; তাদেরকে নেতৃত্ব দান করতে ও উত্তরাধিকারী করতে । (সূরা কাসাস £৫) 


জিরার সলা নামা সাত ত জালা হাব কবে $ 
A A 2 ZL A 
AE BAA HI CRA IEG 


LE LU tt 2 bots Lt Sb CEL 
ELE CONT GEILE 
যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হত তাদেরকে আমি আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও 
পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনী ইসরাঈল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে 
পরিণত হল, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর ফিরআউন ও তার সম্পুদায়ের শিল্প এবং 
যে সব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি (সূরা আ'রাফ ৪ ১৩৭) 
আল্লাহ্‌ তা'আলা ফিরআউন ও তার গোষ্ঠীর সকলকে ধ্বংস করে দিলেন । দুনিয়ায় 
বিরাজমান তাদের মহা সম্মান এতিহ্য তিনি বিনষ্ট করে দিলেন । তাদের রাজা, আমীর-উমারা ও 
সৈন্য-সামন্ত ধ্বংস হয়ে গেল । মিসর দেশে সাধারণ প্রজাবর্গ ব্যতীত আর কেউ অবশিষ্ট রইল 
না। ইব্‌ন আবদুল হাকাম ‘মিসরের ইতিহাস’ গ্রন্থে লিখেছেন, এদিন থেকে মিসরের স্ত্রী 
লোকেরা পুরুষদের উপর প্রাধান্য লাভ করেছিল, কেননা আমীর-উমারাদের স্ত্রীরা তাদের চেয়ে 
নিম্ন শ্রেণীর সাধারণ লোকদেরকে বিয়ে করতে হয়েছিল । তাই তাদের স্বামীদের উপর স্বভাবতই 
তাদের প্রতিপত্তি প্রতিষ্ঠি হয়। এ প্রথা মিসরে আজ পর্যন্ত চলে আসছে। 


কিতাবীদের মতে, বনী ইসরাঈলকে যে মাসে মিসর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল, সে 
মাসকেই আল্লাহ্‌ তাআলা তাদের বছরের প্রথম মাস বলে নির্ধারণ করে দেন৷ তাদেরকে হুকুম 
দেওয়া হয় যে, তাদের প্রতিটি পরিবার যেন একটি মেষশাবক যবেহ করে । যদি প্রতিটি 
পরিবার একটি করে মেষশাবক সংগ্রহ করতে না পারে তাহলে পড়শীর সাথে অংশীদার হয়ে তা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১৩ 


যাতে তাদের ঘরগুলো চিহ্নিত হয়ে থাকে। তারা এটাকে রান্না করে খেতে পারবে না । তবে 
হ্যা, মেষশাবকের মাথা, পায়া ও পেট ভুনা করে খেতে পারবে । তারা মেষশাবকের কিছুই 
অবশিষ্ট রাখবে না এবং ঘরের বাইরেও ফেলতে পারবে না, তারা সাতদিন ক্লণটি দিয়ে নাশৃতা 
করবে সাত দিনের শুরু হবে তাদের বছরের প্রথম মাসের ১৪ তারিখ হতে । আর এটা ছিল 
বসন্তকাল । যখন তারা খানা খাবে তাদের কোমর কোমরবন্দ দ্বারা বাধা থাকবে, পায়ে মুজা 
খাবার বাকি থাকলে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে; এটাই তাদের ও পরবর্তদের জন্যে 
ঈদ বা পর্বের দিন রূপে নির্ধারণ করে দেওয়া হয়। এই নিয়ম যতদিন বলবৎ ছিল তাওরাতের 
বিধান ততদিন পর্যন্ত বলবৎ ছিল । তাওরাতের বিধান যখন বাতিল হয়ে যায়, তখন এরূপ 
নিয়মও রহিত হয়ে যায়। আর পরবর্তীতে এরূপ নিয়ম প্রকৃত পক্ষে রহিত হয়ে গিয়েছিল । 
কিতাবীরা আরো বলে থাকেন, ফিরআউনের ধ্বংসের পূর্ন রাতে আল্লাহ্‌ তা‘আলা 
কিবতীদের সকল নবজাতক শিশু ও নবজাতক প্রাণীকে ধ্বংস করে দিয়েছিলেন, যাতে তারা 
বনী ইসরাঈলের পিছু ধাওয়া থেকে বিরত থাকে দুপুরের সময় বনী ইসরাঈল বের হয়ে 
পড়ল । মিসরের অধিবাসিগণ তখন তাদের নবজাতক সন্তান ও পশুপালের শোকে অভিভূত 
ছিল। এমন কোন পরিবার ছিল না, যারা এরূপ শোকে শোকাহত ছিল না । অন্যদিকে মূসা 
(আ)-এর প্রতি ওহীর মাধ্যমে নির্দেশ আসার সাথে সাথে বনী ইসরাঈলরা অতি দ্রুত ঘর থেকে 
বের হয়ে পড়ল । এমনকি তারা নিজেদের আটার খামিরও তৈরি করে সারেনি, তাদের 
পাথেয়াদি চাদরে জড়িয়ে এগুলো কাধে ঝুলিয়ে নিল। তারা মিসরবাসীদের নিকট থেকে বিপুল 
পরিমাণ স্বর্ণালংকার ধারস্বরূপ নিয়েছিল । তারা যখন মিসর থেকে বের হয়, তখন স্ত্রীলোক 
ব্যতীত তাদের সংখ্যা ছিল প্রায় ৬ লাখ, তাদের সাথে ছিল তাদের পশুপাল । আর তাদের 
মিসরে অবস্থানের মেয়াদ ছিল চারশ ত্রিশ বছর ৷ এটা তাদের কিতাবের কথা ৷ এ বছরটিকে 
তারা নিষ্কৃতির বছর ([-২!| 1:4) আর তাদের এঁ ঈদকে ‘নিষ্কৃতির ঈদ’ বলে অভিহিত 
করে। তাদের আরো দুটি ঈদ ছিল__ঈদুল ফাতির ও ঈদুল হামল ৷ ঈদুল হামল ছিল বছরের 
প্রথম দিন। এই তিন ঈদ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের কিতাবে এগুলোর 
উল্লেখ ছিল। 
তারা যখন মিসর থেকে বের হয়ে পড়ল তখন তারা তাদের সাথে নিয়েছিল ইউসুফ 
(আ)-এর কফিন এবং তারা সুফ নদীর রাস্তা ধরে চলছিল । তারা দিনের বেলায় ভ্রমণ করত; 
মেঘ তাদের সামনে সামনে ভ্রমণ করত । মেঘের মধ্যে ছিল নূরের স্তম্ভ এবং রাতে তাদের 
সামনে ছিল আগুনের স্তম্ভ । এ পথ ধরে তারা সমুদ্রের উপকূলে গিয়ে উপস্থিত হল । সেখানে 
তারা পৌছতে না পৌছতেই ফিরআউন ও তার মিসরীয় সৈন্যদল তাদের নিকটে পৌছে গেল । 
বনী ইসরাঈলরা তখন সমুদ্রের কিনারায় অবতরণ করেছিল । তাদের অনেকেই শঙ্কিত হয়ে 
পড়ল । এমনকি তাদের কেউ কেউ বলতে লাগল, এরূপ প্রান্তরে এসে মৃত্যুবরণ করার চেয়ে 
মিসরের হীনতম জীবন যাপনই বরং উত্তম ছিল। তাদের উদ্দেশে মূসা (আ) বললেন, ‘ভয় 
করো না’ কেননা, ফিরআউন ও তার সেনাবাহিনী এর পর আর তাদের শহরে ফিরে যেতে 


http://IslamiBoi.wordpress.com 


৬১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পারবে না । কিতাবীরা আরও বলেন, আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-কে নির্দেশ দিলেন তিনি যেন 
সমুদ্রে নিজ লাঠি দ্বারা আঘাত করে সমুদ্র বিভক্ত করে দেন-_যাতে তারা সমুদ্রে প্রবেশ করে ও 
শুকনো পথ পায়। দুই দিকে পানি সরে গিয়ে দুই পাহাড়ের আকার ধারণ করল; আর মাঝখানে 
শুকনো পথ বেরিয়ে আসে । কেননা, আল্লাহ তা'আলা তখন গরম দক্ষিণা বায়ু প্রবাহিত করে 
দেন। তখন বনী ইসরাইঈলরা সমুদ্র পার হয়ে গেল। আর ফিরআউন তার সেনাবাহিনীসহ বনী 
ইসরাঈলকে অনুসরণ করল । যখন সে সমুদ্রের মধ্যভাগে পৌছল, তখন আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-কে নির্দেশ দিলেন, তিনি যেন তার লাঠি দ্বারা সমুদ্বকে আঘাত করেন। ফলে পানি পূর্বের 
আকার ধারণ করল_। তবে কিতাবীদের মতে, এ ঘটনাটি ঘটেছিল রাতের বেলায় এবং সমুদ্র 
তাদের উপর স্থির হয়েছিল সকাল বেলায় । এটা তাদের বোঝার ভুল এবং এটা অনুবাদ 
বিভ্রাটের কারণে হয়েছে আল্লাহ্‌ তা'আলাই অধিকতর জ্ঞাত ৷ তারা আরো বলেন, যখন 
আল্লাহ্‌ তা'আলা ফিরআউন ও তার সেনাবাহিনীকে ডুবিয়ে মারলেন, তখন মূসা (আ) ও বনী 
ইসরাঈল প্রতিপালকের উদ্দেশে নিম্নরূপ তাসবীহ পাঠ করলেন £ 
smile sl dl ods 
smal eid al Ad la iy 
অর্থাৎ_-‘সেই জ্যোতির্ময় প্রতিপালকের তাসবীহ পাঠ করছি, যিনি সেনাবাহিনীকে পর্যুদস্ত 
করেছেন এবং অশ্বারোহীদেরকে সমুদে নিক্ষেপ করেছেন, যিনি উত্তম প্রতিরোধকারী ও 
প্রশংসিত ।' এটা ছিল একটি দীর্ঘ তাসবীহ । তারা আরো বলেন, হারূনের বোন নাবীয়াহ 
মারয়াম নিজ হাতে একটি দফ? ধারণ করেছিলেন এবং অন্যান্য স্ত্রীলোক তার অনুসরণ 
করেছিল, সকলেই দফ ও তবলা নিয়ে পথে বের হলো, মারয়াম তাদের জন্যে সুর করে 
গাইছিলেন ৪ 
dl 2 UIE LS Ls dM sd Atul 
“পরাক্রমশালী পবিত্র সেই প্রতিপালক যিনি ঘোড়া ও ঘোড়সওয়ারদেরকে সমুদ্রে নিক্ষেপ 
করে প্রতিহত করেছেন।” এরূপ বর্ণনা তাদের কিতাবে লিপিবদ্ধ রয়েছে। 
এরূপ বর্ণনা সম্ভবত, মুহাম্মদ ইবন কা'ব আল কুরাষী (র) থেকে নেয়া হয়েছে, যিনি 
কুরআনের আয়াত $7 4,4 (, এর ব্যাখ্যায় বলতেন যে, ইমরানের কন্যা মারয়াম, ঈসা 
(আ)-এর মা হচ্ছেন মূসা (আ) ও হারূন (আ)-এর বোন । তাঁর বর্ণনাটি যে অমূলক, তাফসীরে 
তা আমরা বর্ণনা করেছি । এটা একটা অসন্তব ব্যাপার । কেননা, কেউ এরূপ মত পোষণ 
করেননি বরং প্রত্যেক তাফসীরকার এটার বিরোধিতা করেছেন । যদি ধরে নেয়া হয় যে, এরূপ 
হতে পারে তাহলে তার ব্যাখ্যা হবে এরূপ £ মূসা (আ) ও হারূন (আ)-এর বোন মারয়াম বিন্ত 
ইমরান এবং ঈসা (আ)-এর মা মারয়াম বিনৃ্ত ইমরানের মধ্যে নাম, পিতার নাম ও ভাইয়ের 
নামের মধ্যে মিল রয়েছে। যেমন-- একদা মুগীরা ইব্‌ন শু‘বা (রা) সাহাবীকে নাজরানের 
অধিবাসীরা $ $7.8 4,১ ৬- আয়াতাংশের তাফসীর প্রসঙ্গে প্রশ্ন করেছিল। তিনি জানতেন 


১. দফ এমন একটি বাদ্যযন্ত্র যার এক দিকে চামড়া লাগানো থাকে৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১৫ 


না তাদেরকে কি বলবেন ৷ তাই তিনি রাসূল (সা)-কে এ সম্বন্ধে জিজ্ঞেস করলেন, জবাবে 
রাসূলুল্লাহ (সা) তাকে বললেন, তুমি কি জান না তারা আম্বিয়ায়েকিরামের নামের সাথে মিল 
রেখে নামকরণ করতেন? ইমাম মুসলিম (র) এ হাদীসটি বর্ণনা করেছেন । 


মারয়ামকে তারা মাবিয়াহ বলত, যেমন রাজার পরিবারের স্ত্রীকে রানী বলা হয়ে থাকে । 
আমীরের স্ত্রীকে আমীরাহ বলা হয়ে থাকে, যদিও তাদের বাদশাহী কিংবা প্রশাসনে কোন হাত 
নেই ৷ নবী পরিবারের সদস্যা হিসাবে তাকে নাবিয়াহ বলা হয়েছে। এটি রূপকভাবে বলা 
হয়েছে। সত্যি সত্যি তিনি নবী ছিলেন না এবং তার কাছে আল্লাহ্‌ তা'আলার ওহী আসত না । 
আর মহা খুশির দিন ঈদে তার দফ বাজানো হচ্ছে এ কথার প্রমাণ যে, ঈদে দফ বাজানো 
আমাদের পূর্বে তাদের শরীয়তেও বৈধ ছিল। এমনকি এটা আমাদের শরীয়তেও মেয়েদের জন্য 
ঈদের দিনে বৈধ । এ প্রসঙ্গে নিম্নে বর্ণিত হাদীসটি প্ৰণিধানযোগ্য ৷ মিনার দিনসমূহে তথা 
কুরবানীর ঈদের সময়ে দুটি বালিকা আয়েশা সিদ্দীকা (রা)-এর কাছে দফ বাজাচ্ছিল এবং 
রাসূলুল্লাহ (সা) তাদের দিকে পিঠ দিয়ে শুয়ে ছিলেন, হুযুরের চেহারা ছিল দেয়ালের দিকে। 
যখন আবূ বকর (রা) ঘরে ঢুকলেন তখন তাদেরকে ধমক দিলেন এবং বললেন, রাসূলুল্লাহ 
(সা)-এর ঘরে শয়তানের বাদ্যযন্ত্র? রাসূলুল্লাহ (সা) বললেন, হে আবূ বকর! তাদেরকে এটা 
করতে দাও । কেননা, প্রত্যেক সম্প্দায়ের জন্যেই রয়েছে উৎসবের দিন এবং এটা আমাদের 
উৎসবের দিন । অনুরূপভাবে বিয়ে-শাদীর মজলিসে এবং প্রবাসীকে সংবর্ধনা জানানোর ক্ষেত্রে 
একটি বিশেষ ধরনের দফ বাজানো জায়েয আছে--যা সংশ্লিষ্ট গ্রন্থাদিতে বর্ণিত রয়েছে । 

কিতাবিগণ আরো বলেন যে, বনী ইসরাঈলরা যখন সমুদ্র অতিক্রম করল এবং সিরিয়ার 
উদ্দেশে যাত্রা করল তখন তারা একটি স্থানে তিনদিন অবস্থান করে। সেখানে পানি ছিল না। 
তাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক এ নিয়ে নানারূপ সমালোচনা করে । তখন তারা লবণাক্ত 
বিস্বাদ পানি খুঁজে পেল, যা পান করার উপযোগী ছিল না । তখন আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-কে নির্দেশ দিলে তিনি একটি কাঠের টুকরো পানির উপর রেখে দিলেন। তখন তা মিঠা 
পানিতে পরিণত হল এবং পানকারীদের জন্যে উপাদেয় হয়ে গেল । তখন আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-কে ফরজ, সুন্নাত ইত্যাদি শিক্ষা দান করলেন এবং প্রচুর নসীহত প্রদান করলেন । 


মহাপরাক্রমশালী ও আপন কিতাবের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ্‌ তা'আলা তার কালামে 
ট্রশাদ করের ই 


/ L ALLEL 


SEE HOE 033 le EG ah Iasi ) S24 BSS 


4 CL) 4 / 
SHES E51 06 ld CE Oy CY oe ts EEA 
2 LL GLI 121 

las i CULL SE Hn) 


“আর আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দেই ৷ তারপর তারা প্রতিমা পূজায় রত 
এক সম্পৃদায়ের নিকট উপস্থিত হয়। তারা বলল, ‘হে মূসা! তাদের দেবতার মত আমাদের 
জন্যেও একটি দেবতা গড়ে দাও । সে বলল, তোমরা তো এক মূর্খ সম্পৃদায়; এসব লোক যাতে 
লিপ্ত রয়েছে তাতো বিধ্বস্ত হবে এবং তারা যা করেছে তাও অমূলক ৷” (৭ আ'রাফ £ 
১৩৮-১৩৯) | 


http://IslamiBoi.wordpress.com 


৬১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারা এরূপ মূর্খতা ও পথত্রষ্টতার কথা মূসা (আ)-এর কাছে আরয করছিল অথচ তারা 
আল্লাহ্‌ তা'আলার নিদর্শনাদি ও কুদরত প্রত্যক্ষ করছিল যা প্রমাণ করে যে, মহাসম্মানিত ও 
মহাপরাক্রমশালী আল্লাহ্‌ তাআলার রাসূল যা কিছু নিয়ে প্রেরিত হয়েছেন তা যথার্থ । তারা 
এমন একটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো, যারা মূর্তি পূজায় রত ছিল। কেউ কেউ বলেন, 
এই মূর্তিগুলো ছিল গরুর আকৃতির । তারা তাদেরকে প্রশ্ন করেছিল যে, কেন তাঁরা এগুলোর 
পূজা করে? তখন তারা বলেছিল যে, এগুলো তাদের উপকার ও অপকার সাধন করে থাকে 
এবং প্রয়োজনে তাদের কাছেই উপজীবিকা চাওয়া হয় । বনী ইসরাইলের কিছু মূর্খ লোক তাদের 
কথায় বিশ্বাস করল । তখন এই মূর্খরা তাদ্রে নবী মূসা (আ)-এর কাছে আরয করল যে, তিনি 
যেন তাদের জন্যেও দেব-দেবী গড়ে দেন যেমন এসব লোকের দেব-দেবী রয়েছে। 

মূসা (আ) তাদেরকে প্রতিউত্তরে. বললেন, প্রতিমা পূজাকারিগণ নির্বোধ এবং তারা 
হিদায়াক্তের পথে পরিচালিত নয়। আরু এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত হবে এবং 
তারা হা করেছে তাও অমূলক ৷ তারপর মূসা (আ) তার সম্পুদায়কে আল্লাহ্‌ তা'আলার 
নিয়ামতরাজি এবং সমকালীন বিশ্বের জাতিসমূহের মধ্যে তাদেরকে জ্ঞানে, শরীয়তের এবং 
তাদের মধ্য থেকে রাসূল প্রেরণের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দানের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি 
তাদেরকে আরো স্মরণ করিয়ে দেন যে, মহাশক্তির অধিকারী ফিরআউনের কবল থেকে আল্লাহ্‌ 
তা'আলা তাদেরকে উদ্ধার করেছেন এবং ফিরাউনকে.তাদের সম্মুখেই ধ্বংস করে দিয়েছেন। 
তাছাড়া ফিরআউন ও তার ঘনিষ্ঠ অনুচরগণ যেসব সম্পদ ও সুযোগ-সুবিধা নিজেদের জন্যে 
সঞ্চিত ও সংরক্ষিত করে রেখেছিল ও সুরম্য প্রাসাদ গড়েছিল, আল্লাহ্‌ তা'আলা তাদেরকে সে 
সবের উত্তরাধিকারী করেছেন। তিনি তাদের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করেন যে, এক 
লা-শরীফ আল্লাহ্‌ তাআলা ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। কেননা তিনিই সৃষ্টিকর্তা, 
রিযিকদাতা ও মহাপরাক্রমশালী ৷ তবে বনী ইসরাঈলের সকলেই তাদের জন্যে দেব-দেবী গড়ে 
দেবার দরখাস্ত করেনি বরং কিছু সংখ্যক মূর্খ ও নির্বোধ লোক এরূপ করেছিল। তাই 
আয়াতাংশ UL rl L3G £9 বা সম্প্রদায় বলতে তাদের সকল 
লোককে নয়, কিছু সংখ্যককে বুঝানো হয়েছে। যেমন সূরায়ে কাহাফের আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন $ 


als ES Ls tL FASE SUC UES, 
SES ILS LS Yl (MEL CE UG {A224 

অর্থাৎ--“সেদিন তাদের সকলকে আমি একত্রকরণ OEE HT EE I 
না এবং তাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এবং বলা 
হবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত 
হবেই অথচ তোমরা. মনে করতে. যে, তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণে আমি তোমাদেরকে 
উপস্থিত করব না৷” (সূরা কাহাফ £ ৪৭-৪৮) 

উক্ত আয়াতে বর্ণিত ‘অথচ তোমরা মনে করতে' দ্বারা তাদের সকলকে বুঝানো হয়নি বরং 
কতক সংখ্যককে বুঝানো হয়েছে। ইমাম আহমদ (র)এ প্রসঙ্গে বর্ণনা করেন যে, আবু ওয়াকিদ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ' ৬১৭ 


লায়সী (রা) বলেন, হুনাইন যুদ্ধের সময় আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে বের হলাম ৷ যখন 
আমরা একটি কুল গাছের কাছে উপস্থিত হলাম তখন আমরা বললাম, হে আল্লাহ্‌র রাসূল (সা)! 
কাফিরদের যেরূপ তরবারি রাখার জায়গা রয়েছে, আমাদের সেরূপ তরবারি রাখার জায়গার 
ব্যবস্থা করে দিন। কাফিররা তাদের তরবারি কুল গাছে ঝুলিয়ে রাখে ও তার চারপাশে ঘিরে 
বসে । রাসূলুল্লাহ (সা) তখন (আশ্চর্যাত্বিত হয়ে) বললেন ৪ আল্লাহ অকিবার! এবং বললেন এটা 
হচ্ছে ঠিক তেমনি, যেমনটি বনী ইসরাঈলরা মূসা (আ)-কে বলেছিল ৪ ১4 (4) 00155) 
014 অৰ্থাৎ Mb EET UE UMS Nr CM 
দাও 1 তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিই অনুসরণ করছ। ইমাম নাসাঈ (র) এবং 
তিরমিযী (র)ও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটিকে হাসান 
সহীহ বলে অভিহিত করেছেন। ইব্ন জারীর (র) আবূ ওয়াকিদ আল লাইসী (রা)-এর বরাতে 
বর্ণনা করেছেন যে, সাহাবায়ে কিরাম (রা) রাসূলুল্লাহ (সা)-এর সাথে খায়বারের উদ্দেশে মক্কা 
ত্যাগ করেন। বর্ণনাকারী বলেন, কাফিরদের একটি কুলগাছ ছিল, তারা এটার কাছে অবস্থান 
করত এবং তাদের হাতিয়ার এটার সাথে ঝুলিয়ে রাখত । এ গাছটাকে বলা হত '“যাতু 
আনওয়াত ৷’ বর্ণনাকারী বলেন, একটি বড় সবুজ রংয়ের কুল গাছের কাছে পৌছে আমরা 
বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্যেও একটি যাতু আনওয়াত-এর ব্যবস্থা করুন, যেমনটি 
কাফিরদের রয়েছে। রসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ঃ যে মহান সত্তার হাতে আমার প্রাণ তার 
শপথ, তোমরা এরূপ কথা বললে, যেমন মূসা (আ)-এর সম্পৃদায় মূসা (আ)-কে বলেছিল, 
আমাদের জন্য এ সম্পৃদায়ের দেবতাদের মত একটি দেবতা গড়ে দাও । সে বলল, তোমরা তো 
এক মূর্খ সম্পৃদায় । এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত হবে এবং তারা যা করছে 
তাও অমূলক ৷” (সুরা আরাফ ৪ ১৩৮-১৩৯) 

বস্তুত মূসা (আ) যখন মিসর ত্যাগ করে বায়তুল মুকাদ্দাসের উদ্দেশে রওয়ানা হয়ে সেখানে 
পৌছলেন, তখন সেখানে হায়সানী, ফাযারী ও কানআনী ইত্যাদি গোত্র সম্বলিত একটি দুর্দান্ত 
জাতিকে বসবাসরত দেখতে পান । মূসা (আ) তখন বনী ইসরাঈলকে শহরে প্রবেশ করার এবং 
তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে বায়তুল মুকাদ্দাস থেকে বিতাড়িত করতে হুকুম দিলেন । 
আল্লাহ্‌ তা'আলা তাদেরকে ইবরাহীম (আ) কিংবা মুসা (আ)-এর মাধ্যমে এই শহরটি বিজয়ের 
প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারা মূসা (আ)-এর নির্দেশ মানতে অস্বীকার করল এবং যুদ্ধ থেকে 
বিরত রইল । তখন আল্লাহ্‌ তাআলা তাদেরকে ভীতিগ্রস্ত করলেন এবং তীহ প্রান্তরে নিক্ষেপ 
করেন, যেখানে তারা সুদীর্ঘ চল্লিশ বছর যাবত উদ্ভবান্তের মত ইতস্তত ঘোরাফেরা করতে 
থাকেন। 

যেমন আল্লাহ্‌ তা‘আলা ইরশাদ করেন $ 
EE CI ET SVS SGU oD 32 I 
Lens EE GY Hi tsb cee, 

LAL Z (Ud abt at Land lhd ve LL?A an 


ISALEEEG SON ole IIS YG 5 Sl Cp AT ES 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৮ 


4, 

sl 
/ 
/ 


Fc 

E 
HAA 

Ll 
"y 


http://IslamiBoi.wordpress.com 


৬১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
PS Ianto Ira LA PARA / থে 
stan 2 io EEE Oe ES 
on / 13 A Lo 
(LA | AA YZ CA LE A ADFAL/ 
‘ 


Er 
ৰ Rs 
Lt LLG Be LAL ANTE NE 
bz RAM Ah A LE NEILL Fy ee ll 
PAT HE Oph LE Sy NES al, AT 


f 71 (/ nd 2, 

SATE Le EEE lL sl SG ws el oe ESS 
/ / fot ladt // 

tr eA al Pe SAC Le at NE 
LSA AAPA AALS Cx lnd ss Ev fe 

PN IES OL sl ale ECL PTET YS fe alll 


hal hs ot St 

স্মরণ কর, মূসা তার সম্প্দায়কে বলেছিল--_ হে আমার সম্পৃদায়! তোমরা তোমাদের প্রতি 
আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর; যখন তিনি তোমাদের মধ্য থেকে নবী করেছিলেন ও তোমাদেরকে 
রাজাধিপতি করেছিলেন এবং বিশ্বজগতে কাউকেও যা তিনি দেননি তা তোমাদেরকে 
দিয়েছিলেন। হে আমার সম্পৃদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন 
তাতে তোমরা প্রবেশ কর এবং পশ্চাদপসরণ করবে না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে । 
তারা বলল, হে মূসা! সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রয়েছে এবং তারা সে স্থান থেকে বের না 
হওয়া পর্যন্ত আমরা সেখানে কিছুতেই প্রবেশ করব না; তারা সেই স্থান থেকে বের হয়ে গেলেই 
আমরা প্রবেশ করব । যারা ভয় করছিল তাদের মধ্যে দু'জন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ 
করেছিলেন তারা বলল, তোমরা তাদের মুকাবিলা করে দরজায় প্রবেশ করলেই তোমরা জয়ী 
হবে আর তোমরা মু'মিন হলে আল্লাহর উপরই নির্ভর কর। তারা বলল, হে মূসা! তারা যতদিন 
সেখানে থাকবে, ততদিন আমরা সেখানে প্রবেশ করবই না। সুতরাং তুমি আর তোমার 
প্রতিপালক যাও এবং যুদ্ধ কর; আমরা এখানেই বসে থাকবো । সে বলল, হে আমার 
প্রতিপালক! আমার ও আমার ভাই ব্যতীত অপর কারও উপর আমার আধিপত্য নেই । সুতরাং 
তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দাও । আল্লাহ্‌ বললেন, তবে এটা 
চল্লিশ বছর তাদের জন্য নিষিদ্ধ রইল, তারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, সুতরাং তুমি 
সত্যত্যাগী সম্পদায়ের জন্য দুঃখ করবে না । (সূরা মায়িদা ৪ ২০-২৬) 

এখানে আল্লাহর নবী মূসা (আ) বনী ইসরাঈলের উপর আল্লাহ তা'আলা যে অনুগ্রহ 
করেছিলেন, তা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তা'আলা তাদের প্রতি ইহলৌকিক ও 
পারলৌকিক নিয়ামতসমূহ দান করে অনুগ্রহ করেছিলেন। তাই আল্লাহ্র নবী তাদেরকে 

তিনি বললেন $ 

se os LALA ILL A 7A 

ANSEL ts L858 ol LLL A dR p34 


7 (ALL Ad 


AYA 
IES ESAS Ll 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১৯ 


অর্থাৎ__ ‘হে আমার সম্পৃদায়! পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ কর আর এটা তোমাদের 
প্রতিপালক তোমাদের জন্যে নির্দিষ্ট করে দিয়েছেন। তোমরা পশ্চাদপসরণ করবে না এবং 
দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করা হতে বিরত থাকবে না। যদি পশ্চাদপসরণ কর ও বিরত থাক 
লাভের পর ক্ষতিগ্রস্ত হবে এবং পরিপূর্ণতা অর্জনের পর অপরিপূর্ণতার শিকার হবে । 


pl AL Ans 


প্রতিউত্তরে তারা বলল, EE ass ET 0 OE {{ অৰ্থাৎ হে মূসা! 

সেখানে রয়েছে একটি দুর্ধর্ষ, দুর্দান্ত ও কাফির সম্পৃদায় । তারা ভীত-সন্ত্রস্ত হয়ে বলতে লাগল ঃ 
ELLE SUE AME 

অর্থাৎ যতক্ষণ না এ সম্পৃদায়টি সেখান থেকে বের হয়ে যায় আমরা সেখানে প্রবেশ 
করব না । যখন তারা বের হয়ে যাবে আমরা সেখানে প্রবেশ করব, অথচ তারা ফিরআউনের 
ধ্বংস ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে। আর সে ছিল এদের তুলনায় অধিকতর দুর্দান্ত, অধিকতর 
যুদ্ধ-কুশলী এবং সৈন্য সংখ্যার দিক থেকে প্রবলতর । এ থেকে বোঝা যায় যে, তারা তাদের 
এরূপ উক্তির ফলে ভসনার যোগ্য এবং খোদাদ্রোহী হতভাগ্য, দুর্দান্ত শত্রুদের মুকাবিলা থেকে 
বিরত থেকে লাঞ্চনা ও নিন্দার যোগ্য ৷ 

এ আয়াতের তাফসীর প্রসঙ্গে বহু তাফসীরকার বিভিন্ন ধরনের কল্প-কাহিনী ও বিবেকের 
কাছে অগ্রহণীয় এবং বিশুদ্ধ বর্ণনা বিবর্জিত তথ্যাদি পেশ করেছেন। যেমন কেউ কেউ 
ভীষণ আকৃতির ছিল। তারা এরূপও বর্ণনা করেছেন যে, বনী ইসরাঈলের দূতরা ষখন তাদের 
কাছে পৌছল, তখন সে দুদন্তি সম্প্রদায়ের দৃতদের মধ্য হতে এক ব্যক্তি তাদের সাথে সাক্ষাত 
করল এবং তাদেরকে একজন একজন করে পাকড়াও করে আস্তিনের মধ্যে ও পায়জামার 
ফিতার সাথে জড়াতে লাগল, দৃতরা সংখ্যায় ছিল বারজন। লোকটি তাদেরকে তাদের বাদশাহর 
সম্মুখে ফেলল । বাদশাহ বলল, এগুলো কি? তারা যে আদম সন্তান সে চিনতেই পারল না। 
অবশেষে তারা তার কাছে তাদের পরিচয় দিল । 

এসব কল্প-কাহিনী ভিত্তিহীন । এ সম্পর্কে আরো বর্ণিত রয়েছে যে, বাদশাহ তাদের ফেরৎ 
যাওয়ার সময় তাদের সাথে কিছু আঙ্গুর দিয়েছিল । প্রতিটি আঙ্গুর একজন লোকের জন্যে যথেষ্ট 
ছিল। তাদের সাথে আরো কিছু ফলও সে দিয়েছিল, যাতে তারা তাদের দেহের আকার-আকৃতি 
সম্বন্ধে ধারণা করতে পারে। এই বর্ণনাটিও বিশুদ্ধ নয়। এ প্রসঙ্গে তারা আরো বর্ণনা করেছেন 
যে, দুধর্ষ ব্যক্তিদের মধ্য হতে উক্ত ইব্‌ন আনাক নামী এক ব্যক্তি বনী ইসরাঈলকে ধ্বংস করার 
জন্যে বনী ইসরাঈলের দিকে এগিয়ে আসল । তার উচ্চতা ছিল ৩৩৩৩৫ হাত ৷ বাগাবী প্রমুখ 
তাফসীরকারগণ এরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা শুদ্ধ নয়। রাসুলুল্লাহ (সা)-এর হাদীস ৪ 


sei Mme lsu dbo ss dll 
ol 
অর্থাৎ আল্লাহ আদমকে ষাট হাত উচ্চতা বিশিষ্ট করে সৃষ্টি করেন তারপর ক্রমে ক্রমে 
কমতে কমতে তা এ পর্যায়ে এসে পৌছেছে__- এর ব্যাখ্যা বর্ণনা প্রসঙ্গে তা বিস্তারিত আলোচনা 


http://IslamiBoi.wordpress.com 


৬২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করা হয়েছে। তারা আরো বলেন, উজ নামের উক্ত ব্যক্তিটি একটি পাহাড়ের চূড়ার প্রতি তাকাল 
ও তা উপড়িয়ে নিয়ে আসল এবং মূসা (আ)-এর সৈন্য-সামন্তের উপর রেখে দেবার মনস্থ 
করল, এমন সময় একটি পাখি আসল ও পাথরের পাহাড়টিকে ঠোকর দিল এবং তা ছিদ্র করে 
ফেলল । ফলে উজের গলায় তা বেড়ীর মত বসে: গেল । তখন মূসা (আ) তার দিকে অগ্রসর 
হয়ে লাফ দিয়ে ১০ হাত উপরে উঠলেন তার উচ্চতা ছিল ১০ হাত : তখন মূসা (আ)-এর 
সাথে তার লাঠিটি ছিল। আর লাঠিটির উচ্চতাও ছিল ১০ হাত । মূসা (আ)-এর লাঠি তার 
পায়ের গিঁটের কাছে পৌছল এবং মূসা (আ) তাকে লাঠি দ্বারা বধ করলেন। উক্ত বর্ণনাটি 
'আওফ আল-বাকালী (র) থেকে বর্ণিত হয়েছে। ইব্ন জারীর (র) আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) 
থেকে এটি বর্ণনা করেছেন তবে এ বর্ণনার সনদের বিশুদ্ধতায় মতবিরোধ রয়েছে। এ ছাড়াও 
এগুলো সবই হচ্ছে ইসরাঈলী বর্ণনা । এর সব বর্ণনা বনী ইসরাইঈলের মূর্খদের রচিত । এসব 
মিথ্যা বর্ণনার সংখ্যা এত অধিক যে, এগুলোর মধ্যে সত্য-মিথ্যা যাচাই করা খুবই দুরূহ 
ব্যাপার । এগুলোকে সত্য বলে মেনে নিলে বনী ইসরাঈলকে যুদ্ধে যোগদান না করার কিংবা 
যুদ্ধ হতে বিরত থাকার ব্যাপারে ক্ষমার যোগ্য বলে বিবেচনা করতে হয়। কিন্তু আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে যুদ্ধ হতে বিরত থাকার জন্যে শাস্তি প্রদান করেছেন, জিহাদ না করার জন্যে এবং 
জীবন যাপন করার শাস্তি দিয়েছেন। দু'জন পূণ্যবান ব্যক্তি তাদেরকে যুদ্ধ করার জন্যে অগ্রসর 
হতে এবং যুদ্ধ পরিহারের মনোভাব প্রত্যাহার করার জন্যে যে উপদেশ দান করেছিলেন, তা 
আল্লাহ্‌ তা'আলা উপরোক্ত আয়াতে ইংগিত করেছেন । কথিত আছে, উক্ত দু'জন ছিলেন ইউশা 
ইব্ন নূন (আ) ও কালিব ইব্‌ন ইউকান্না। আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ (র), 
ইকরিমা (র), আতীয়্যা (র), সুদ্দী (র), রবী‘ ইব্‌ন আনাস (র) ও আরো অনেকে এ মত ব্যক্ত 
করেছেন। 


আল্লাহ তা'আলা ইরশাদ করেন $ 
A tt A 
uli PRAHA SE DG SY Me 


ts dh nds. SIU ES LYALL ME 
অর্থাৎ ‘যারা ভয় করে কিংবা যারা ভীত তাদের মধ্য হতে দুইজন যাদেরকে আল্লাহ 
তা‘আলা ঈমান, ইসলাম, আনুগত্য ও সাহস প্রদান করেছেন, তীরা বললেন, দরজা দিয়ে 
তাদের কাছে ঢুকে পড় এবং ডুকে পড়লেই তোমরা জয়ী হয়ে যাবে । আর যদি তোমরা আল্লাহ্‌ 
তা‘আলার উপর তাওয়ান্ধুল রাখ তার কাছেই সাহায্য চাও এবং তার কাছেই আশ্রয় চাও, 
আল্লাহ তা'আলা তোমাদেরকে তোমাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করবেন এবং তোমাদেরকে 
বিজয়ী করবেন । তখন তারা বলল, ‘হে মূসা! যতক্ষণ পর্যন্ত দুর্দান্ত সম্প্রদায় উক্ত শহরে অবস্থান 
করবে, আমরা সেখানে প্রবেশ করব না। তুমি ও তোমার প্রতিপালক তাদের বিরুদ্ধে যুদ্ধ কর, 
আমরা এখানেই বসে রইলাম ৷’ (সূরা মায়িদা £ ২৩-২৪) 
মোটকথা, বনী ইসরাঈলের সর্দাররা জিহাদ হতে বিরত থাকার সিদ্ধান্ত নিল। এর ফলে 
বিরাট বিপর্যয় ঘটে গেল । কথিত আছে, ইউশা (আ) ও কালিব (আ) যখন তাদের এরূপ উক্তি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬২১ 


শুনতে পেলেন (তখনকার নিয়ম অনুযায়ী) তারা তাদের কাপড় ছিড়ে ফেলেন এবং মূসা (আ) 
ও হারূন (আ) এই অশ্রাব্য কথার জন্য আল্লাহ্‌ তাআলার গযব থেকে পরিত্রাণের জন্যে বনী 
ইসরাইঈলের প্রতি আল্লাহ্‌ তা'আলার রহমত কামনা করে সিজদায় পড়ে গেলেন। 


EET STE ETAT sl 25 
KE 
হে আমার প্রতিপালক! আমার ও আমার হত আর কারো উপর আমার 
আধিপত্য নেই । সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দাও । 
(সূরা মায়িদা ৪ ২৫) 
উক্ত আয়াতে উল্লেখিত আয়াতাংশের অর্থ সম্পর্কে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেন 
এটার অর্থ হচ্ছে আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন। 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
ILE LL SG p59 3 SIS LL SMALL GO 
all esl 
অর্থাৎ জিহাদ হতে বিরত থাকার জন্য তাদেরকে.এ শাস্তি দেয়া হয়েছিল যে, তারা 
যাপন করবে । (সূরা মায়িদা ৪ ২৬) 
কথিত আছে, তাদের যারা তীহ ময়দানে প্রবেশ করেছিল তাদের কেউ বের হতে পারেনি 
বরং তাদের সকলে এই চল্লিশ বছরে সেখানে মৃত্যুবরণ করেছিল । কেবল তাদের ছেলে-মেয়েরা 
এবং ইউশা (আ) ও কালিব (আ) বেঁচে ছিলেন। বদরের দিন রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ 
মুসা (আ)-এর সম্পুদায়ের ন্যায় বলেননি । বরং তিনি যখন তাদের কাছে যুদ্ধে যাবার বিষয়ে 
পরামর্শ করলেন, তখন আবূ বকর সিদ্দীক (রা) এ ব্যাপারে কথা বললেন, আবূ বকর (রা) ও 
অন্যান্য মুহাজির সাহাবী এ ব্যাপারে উত্তম পরামর্শ দিলেন । অতঃপর রাসুলুল্লাহ (সা) বললেন, 
‘তোমরা আমাকে এ ব্যাপারে পরামর্শ প্রদান কর’ শেষ পর্যন্ত সাদ ইব্ন মুয়ায (রা) বলেন, 
সম্ভবত আপনি আমাদের দিকেই ইঙ্গিত করছেন ইয়া রাসূলাল্লাহ! সেই সত্তার শপথ, যিনি 
আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে নিয়ে এ সমুদ্র পাড়ি দিতে 
চান অতঃপর আপনি এটাতে ঝাঁপিয়ে পড়েন, তবে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়তে 
প্রস্তুত । আমাদের মধ্য হতে কোন ব্যক্তিই পিছু হটে থাকবে না। আগামীকালই যদি 
আমাদেরকে শত্রুর মুকাবিলা করতে হয় আমরা যুদ্ধে ধৈর্যের পরিচয় দেব এবং মুকাবিলার সময় 
দৃঢ় থাকব । হয়ত শীঘ্রই আল্লাহ তা'আলা আমাদের পক্ষ থেকে আপনাকে এমন আচরণ প্রদর্শন 
' করাবেন যাতে আপনার চোখ জুড়াবে। সুতরাং আপনি আল্লাহ্‌ তা'আলার উপর ভরসা করে 
রওয়ানা হতে পারেন। তার কথায় রাসূলুল্লাহ (সা) অত্যন্ত প্রীত হলেন। 


http://IslamiBoi.wordpress.com 


ড২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম আহমদ (র) ইব্ন শিহাব (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সাহাবী হযরত 
মিকদাদ (রা) রাসূলুল্লাহ (সা)-কে বদরের যুদ্ধের দিন বললেন, ‘ছি অনাহর রানে! আয়ন! 
আপনাকে সেরূপ বলব না, যেরূপ বনী ইসরাঈল মূসা (আ)-কে বলেছিল ঃ 


lL L2 te bl cal At 


ALE Eo CUE LEE 

অর্থাৎ তুমি ও তোমার প্রতিপালক যুদ্ধ কর আমরা এখানে বসে রইলাম, বরং আমরা 
বলব, ‘আপনি ও আপনার প্রতিপালক যুদ্ধে যাত্রা করুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধে শরীক 
থাকবো ৷’ 

উল্লেখিত হাদীসের এ সনদটি উত্তম। অন্য অনেক সূত্রেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। 
ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি 
মিকদাদ (রা)-কে এমন একটি যুদ্ধে উপস্থিত হতে দেখেছি, যে যুদ্ধে তার অবস্থান এতই 
গৌরবজনক ছিল যে, আমি যদি সে অবস্থানে থাক্বতাম তবে তা অন্য যে কোন কিছুর চাইতে 
আমার কাছে প্রিয়তর হতো ৷’ রাসূলুল্লাহ (সা) মুশরিকদের বিরুদ্ধে বদদোয়ায় রত ছিলেন, 
এমন সময় মিকদাদ (রা) রাসুল (সা)-এর খিদমতে হাযির হয়ে আরয করলেন, ‘আল্লাহ্র শপথ 
হে আল্লাহ্র রাসূল! আমরা আপুনাকে এরূপ বলব না, যেরূপ বনী ইসরাঈলরা মূসা (আ)-কে 
বলেছিল ঃ ELLE 51 43/ বরং আমরা যুদ্ধ করব, আপনার 
ডানপাশে আপনার বামপাশে, আপনার সামনে ও পিছন থেকে-_ আমরা প্রাণ দিয়ে কাফিরদের 
বিরুদ্ধে যুদ্ধ করব । এ কথা শুনার'পর আমি রাসূল (সা)-এর চেহারা মুবারক উজ্জ্বল হয়ে উঠতে 
দেখতে পেলাম । তিনি এতে খুশী হয়েছিলেন। 

ইমাম বুখারী (র) তার গ্রন্থের তাফসীর এবং মাগাযী অধ্যায়ে এ বর্ণনা পেশ করেছেন। 
হাফিজ আবূ বকর মারদোয়েহ্‌ (র) আনাস (রা) হতে বর্ণনা করেন । তিনি বলেন, “রাসূলুল্লাহ 
(সা) যখন বদরের দিকে রওয়ানা হলেন, তখন তিনি মুসলমানদের সাথে পরামর্শ করলেন। 
উমর (রা) ভাকে সুপরামর্শ দিলেন তারপর হুযুর (সা) আনসারগণের পরামর্শ চাইলেন । কিছু 
ংখ্যক আনসার অন্যান্য আনসারকে লক্ষ্য করে বললেন, হে আনসার সম্পরদায়! রাসূলুল্লাহ 
(সা) যুদ্ধের ব্যাপারে তোমাদের পরামর্শ চাইছেন। তখন আনসারগণ বললেন, আমরা 
LES AON LL AE LE UAE A: Ee 5) 
sols ith Er SSE AT Ll ‘যে সত্তা আপনাকে সত্যসহকারে প্রেরণ 
করেছেন তার শপথ, ‘আমাদেরকে যদি পৃথিবীর অতি দূরতম অংশেও মুকাবিলার জন্যে যেতে 
বলা হয়, নিশ্চয়ই আমরা আপনার আনুগত্য করব ইমাম আহমদ (র) বিভিন্ন সূত্রে আনাস 
(রা) থেকে অনুরূপ বর্ণনা পেশ করেছেন। ইব্‌ন হিব্বান (র) তীর ‘সহীহ' গ্রন্থেও অনুরূপ বর্ণনা 
করেছেন । 


বনী ইসরাঈলের তীহ প্রান্তরে প্রবেশ ও অত্যাশ্চর্য ঘটনাবলী 


পূর্বোল্লিখিত দুর্দান্ত জাতির বিরুদ্ধে বনী ইসরাঈলের জিহাদ করা হতে বিরত থাকার 
বিষয়টি উপরে বর্ণনা করা হয়েছে। এ কারণে আল্লাহ তা'আলা বনী ইসরাঈলকে তীহ প্রান্তরে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬২৩ 


ভবঘুরের মত বিচরণের শাস্তি দেন এবং নির্দেশ দিয়েছিলেন যে, চল্লিশ বছর তারা সেখান 
থেকে বের হতে পারবে না । কিতাবীদের গ্রন্থাদিতে জিহাদ থেকে বিরত থাকার বিষয়টি আমার 
চোখে পড়েনি বরং তাদের কিতাবে রয়েছে, “মূসা (আ) একদিন ইউশা (আ)-কে কাফিরদের 
একটি সম্পুদায়ের বিরুদ্ধে জিহাদ করার প্রস্তুতি নিতে হুকুম দিলেন। আর মূসা (আ), হারূন 
(আ) ও খোর নামক এক ব্যক্তি একটি টিলার চূড়ায় বসেছিলেন। মূসা (আ) তার লাঠি উপরের 
দিকে উঠালেন, যখনই তিনি তার লাঠি উপরের দিকে উঠিয়ে রাখতেন, তখনই ইউশা (আ) 
শত্রুর বিরুদ্ধে জয়ী হতেন । আর যখনই লাঠিসহ তার হাত ক্লান্তি কিংবা অন্য কারণে নিচে 
নেমে আসত তখনই শকত্ৰুদল বিজয়ী হতে থাকত ৷ তাই হারূন (আ) ও খোর মুসা (আ)-এর 
দুই হাতকে সূর্যাস্ত পর্যন্ত ডানে, বামে শক্ত করে ধরে রেখেছিলেন ইউশা (আ)-এর সৈন্য দল 
জয়লাভ করল। 

কিতাবীদের মতে, ইউশা (আ)-এর সেনাবাহিনী সকলে মাদায়ানকে পছন্দ করত ৷ মূসা 
(আ)-এর শ্বশুরের কাছে মূসা (আ)-এর যাবতীয় ঘটনার সংবাদ পৌছল । আর এ খবর পৌছল 
যে, কিভাবে আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-কে তার শত্রু ফিরআউনের বিরুদ্ধে বিজয় দান 
করেছেন। তাই তিনি মূসা (আ)-এর কাছে আনুগত্য সহকারে উপস্থিত হলেন। তার সাথে 
ছিলেন তার মেয়ে সাফুরা ৷ সাফুরা ছিলেন মুসা (আ)-এর স্ত্রী । তার সাথে মূসা (আ)-এর দুই 
পুত্র জারশুন এবং আটিরও ছিলেন। মূসা (আ) তাঁর শ্বশুরের সাথে সাক্ষাত করলেন । তিনি 
তাকে সম্মান প্রদর্শন করলেন তার সাথে বনী ইসরাঈলের মুরুব্বীগণও সাক্ষাত করলেন, 
তারাও তার প্রতি সম্মান প্রদর্শন করলেন । 

কিতাবীরা আরো উল্লেখ করে যে, মূসা (আ)-এর শ্বশুর দেখলেন যে, ঝগড়া বিবাদের সময় 
বনী ইসরাঈলের একটি দল মূসা (আ)-এর কাছে ভিড় জমায়। তাই তিনি মূসা (আ)-কে 
পরামর্শ দিলেন, তিনি যেন জনগণের মধ্য হতে কিছু সংখ্যক আমানতদার, পরহেযগার ও 
চরিত্রবান প্রশাসক নিযুক্ত করেন। যারা ঘুষ ও খিয়ানতকে খৃণা করেন। তিনি যেন তীদেরকে 
বিভিন্ন স্তরের প্রধানরূপে নিযুক্ত করেন। যেমন প্রতি হাজারের জন্যে, প্রতি শতের জন্যে, প্রতি 
পঞ্চাশজনের জন্য এবং প্রতি দশজনের জন্য একজন করে। তারা জনগণের মধ্যে বিচারকার্য 
সমাধা করবেন । তাদের কর্তব্য সমাধানে যদি কোন প্রকার সমস্যা দেখা দেয়, তখন তারা 
আপনার কাছে ফায়সালার জন্যে আসবে এবং আপনি তাদের সমস্যার সমাধান দেবেন। মূসা 
(আ) সেরূপ শাসনের ব্যবস্থা প্রবর্তন করলেন। - 

কিতাবীরা আরো বলেন, মিসর থেকে বের হবার তৃতীয় মাসে বনী ইসরাঈলরা সিনাইর 
কাছে সমতল ভূমিতে অবতরণ করেন । তারা তাদের কাছে চলতি বছরের প্রথম মাসে মিসর 
থেকে বের হয়েছিলেন এটা ছিল বসন্ত খঝতুর সূচনাকাল ৷ কাজেই তারা যেন গ্রীষ্মের প্রারম্ভে 
তীহ নামক ময়দানে প্রবেশ করেছিলেন। আল্লাহই অধিকতর জ্ঞাত 


কিতাবীরা বলেন, বনী ইসরাঈলগণ সিনাইয়ের তুর পাহাড়ের পাশেই অবতরণ করেন। 
অতঃপর মূসা (আ) তুর পাহাড়ে আরোহণ করেন এবং তাঁর প্রতিপালক তার সাথে কথা বলেন। 
আল্লাহ্‌ তাআলা তীকে হুকুম দিলেন, তিনি যেন বনী ইসরাইলকে আল্লাহ্‌ তা'আলা যেসব 


http://IslamiBoi.wordpress.com 


৬২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিয়ামত প্রদান করেছেন, তা স্মরণ করিয়ে দেন। যেমন আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলকে 
ফিরআউন ও তার সম্পৃদায়ের কবল থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে যেন শকুনের দুইটি 
পাখায় উঠিয়ে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। অতঃপর আল্লাহ্‌ তাআলা মূসা 
(আ)-কে নির্দেশ দেন, তিনি যেন বনী ইসরাঈলকে পবিত্রতা অর্জন করতে, গোসল করতে, 
কাপড়-চোপড় ধুয়ে তৃতীয় দিবসের জন্যে তৈরি হতে হুকুম দেন। তৃতীয় দিন সমাগত হলে 
তিনি নির্দেশ দেন, তারা যেন পাহাড়ের পাশে সমবেত হন, তবে তাদের মধ্য হতে কেউ যেন 
মূসা (আ)-এর কাছে না আসে ৷ যদি তাদের মধ্য থেকে কেউ তার কাছে আসে তাহলে তাকে 
হত্যা করা হবে । যতক্ষণ পর্যন্ত তারা শিংগার আওয়াজ শুনতে থাকবে, এমনকি একটি প্রাণীও 
তখন তার কাছে যেতে পারবে না৷ যখন শিংগার আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন পাহাড়ে যাওয়া 
তাদের জন্যে বৈধ হবে । বনী ইসরাঈলও মূসা (আ)-এর কথা শুনলেন; তার আনুগত্য করলেন, 
গোসল করলেন; পরিষ্কার-পরিচ্ছন্ন হলেন; পবিত্রতা অর্জন করলেন ও খুশবু ব্যবহার করলেন । 
তৃতীয় দিন পাহাড়ের উপর বিরাট মেঘখণ্ড দেখা দিল; সেখানে গর্জন শোনা গেল; বিদ্যুৎ 
চমকাতে লাগল ও শিংগার বিকট আওয়াজ শোনা যেতে লাগল । এতে বনী ইসরাইল ঘাবড়ে 
গেল ও অত্যন্ত আতংকগ্রস্ত হয়ে পড়ল । তারা ঘরের বের হল এবং পাহাড়ের কিনারায় দাড়াল । 
পাহাড়কে বিরাট ধোয়ায় ঢেকে ফেলল, তার মধ্যে ছিল অনেকগুলো নুরের স্তম্ভ ৷ 

সমস্ত পাহাড় প্রচণ্ডভাবে কাপতে লাগল, শিংগার গর্জন অব্যাহত রইল এবং ক্রমাগত তা 
বৃদ্ধি পেতে লাগল । মূসা (আ) ছিলেন পাহাড়ের উপরে, আল্লাহ্‌ তাআলা তার সাথে একান্তে 
কথা বলছিলেন। আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-কে নেমে যেতে হুকুম দিলেন। মূসা (আ) বনী 
দিয়েছিলেন । তাদের আলেমদেরকেও তিনি নিকটবর্তী হতে আদেশ দিয়েছিলেন। অতঃপর 
অধিক নৈকট্য অৰ্জন করার জন্যে তাদেরকে পাহাড়েও চড়তে হুকুম দিলেন। 

উপরোক্ত সংবাদটি হলো কিতাবীদের গ্রন্থাদিতে লিখিত সংবাদ যা পরবর্তীতে রহিত হয়ে 
যায়। (১১ ৬1541 225) 

মূসা (আ) বললেন, হে আমার প্রতিপালক! এরা পাহাড়ে চড়তে সক্ষম নয় আর তৃমি পূর্বে 
একাজ করতে নিষেধ করেছিলে। অতঃপর আল্লাহ তা'আলা মূসা (আ)-কে তার ভাই হারূন 
(আ)-কে নিয়ে আসতে হুকুম দিলেন। আর আলিমগণ এবং বনী ইসরাঈলের অন্যরা যেন 
নিকটে উপস্থিত থাকে । মূসা (আ) তাই করলেন ৷ তাঁর প্রতিপালক তাঁর সাথে কথা বললেন । 
তখন আল্লাহ্‌ তা'আলা তাকে দশটি কলেমা বা উপদেশ বাণী দিলেন। 

কিতাবীদের মতে, বনী ইসরাঈলরা আল্লাহ্র কালাম শুনেছিল কিন্তু তারা বুঝতে পারেনি, 
যতক্ষণ না মূসা (আ) তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। আর মূসা (আ)-কে তারা বলতে লাগল, 
‘আপনি প্রতিপালকের কাছ থেকে আমাদের কাছে উপদেশ বাণী পৌছিয়ে দিন। আমরা 
আশংকা করছি হয়তো আমরা মারা পড়ব।’ অতঃপর মূসা (আ) তাদের কাছে আল্লাহ্‌ 
তা'আলার তরফ থেকে প্রাপ্ত দশটি উপদেশ বাণী পৌছিয়ে দেন। আর এগুলো হচ্ছে £ (এক) 
' লা-শরীক আল্লাহ্‌ তা'আলার ইবাদতের নির্দেশ, (দুই) আল্লাহ্‌ তা'আলার সাথে মিথ্যা শপথ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬২৫ 


করার ব্যাপারে নিষেধাজ্ঞা, (তিন) ‘সাবাত’ সংরক্ষণের জন্যে নির্দেশ । তার অর্থ হচ্ছে সপ্তাহের 
একদিন অর্থাৎ শনিবারকে ইবাদতের জন্যে নির্দিষ্ট রাখা । শনিবারকে রহিত করে আল্লাহ্‌ 
তা'আলা এর বিকল্পর্লপে আমাদেরকে জুম‘আর দিন দান করেছেন। চার) তোমার 
পিতা-মাতাকে সম্মান কর । তাহলে পৃথিবীতে আল্লাহ্‌ তা'আলা তোমার আয়ু বৃদ্ধি করে দেবেন, 
(পাচ) নর হত্যা করবে না, (ছয়) ব্যভিচার করবে না, (সাত) চুরি করবে না, (আট) তোমার 
প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না, (নয়) তোমার প্রতিবেশীর ঘরের প্রতি লোভের 
দৃষ্টিতে তাকাবে না, (দশ) তোমার সাথীর স্ত্রী, গোলাম-বাদী, গরু-গাধা ইত্যাদি কোন জিনিসে 
লোভ করবে না । অর্থাৎ হিংসা থেকে বারণ করা হয়। আমাদের প্রাচীনকালের আলিমগণ ও 
অন্য অনেকেই বলেন যে, এ দশটি উপদেশ বাণীর সারমর্ম কুরআনের সূরায়ে আন‘আমের দুটি 
আয়াতে বর্ণিত হয়েছে। 

os AU Nl 

AZd 7 AS Yu AB AXAL Sb / FAL ALLL nS 

PLUS Crh EAs CO PCE ECR AE TENE 
PAE AES LS 22 GUL ENNGLE IT. CUS 
hey 9/ 274 AAA / AML) 
dye ofl EY. LLL Le HLL oly 

2/* NAST Pl ad soln 

Rl Sly SH SL 4 ELSI LEIS ED) 
AEY pal UTE SENAY EL LL Ga 
3 gl As. Peed SE SP ELE Mg bE 

 LLEG LG, Sun LN SS STEERS os ley 

অর্থাৎ_-বল, এস তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করেছেন, তোমাদেরকে 
তা পড়ে শুনাই, তাহল তোমরা তার কোন শরীক করবে না, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার 
করবে, দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমিই তোমাদেরকে ও 
তাদেরকে রিযিক দিয়ে থাকি ৷ প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্নমীল কাজের কাছে যাবে 
না; আল্লাহ্‌ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করবে না। 
তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন, যেন তোমরা অনুধাবন কর । ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না 
হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তার সম্পত্তির নিকটবর্তী হবে না এবং পরিমাণ ও 
ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে। আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না । যখন 
তোমরা কথা বলবে তখন ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার 
পূর্ণ করবে । এভাবে আল্লাহ্‌ তোমাদেরকে নির্দেশ দিলেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর এবং 
এপথই স্লামার সরলপথ । সুতরাং তোমরা এরই অনুসরণ করবে। (সূরা আনআম ৪ 
১৫১-১৫৩) 


তারা এই দশটি উপদেশ বাণীর পরও বহু ওসীয়ত ও বিভিন্ন মূল্যবান নির্দেশাবলীর উল্লেখ 
করেছেন, যেগুলো বহুদিন যাবত চালু ছিল। তারা একটি নিদিষ্ট সময় পর্যন্ত এগুলো আমল 
করেছেন কিন্তু এরপরই এগুলোতে আমলকারীদের পক্ষ হতে অবাধ্যতার ছোঁয়া লাগে। তারা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৭৯ 


http://IslamiBoi.wordpress.com 


৬২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এগুলোর দিকে লক্ষ্য করলো এবং এগুলোতে পরিবর্তন সাধন করল, কোন কোনটা একেবারে 
বদল করে দিল; আবার কোন কোনটার মনগড়া ব্যাখ্যা দান করতে লাগল । তারপর এগুলোকে 
একেবারেই তায়া ছেড়ে দিল। এরূপ এসব নির্দেশ এককালে পূর্ণরূপে চালু থাকার পর 
পরিবর্তিত ও বর্জিত হয়ে যায়। পূর্বে ও পরে আল্লাহ তা'আলার হুকুমই বলবৎ থাকবে, তিনিই 
যা ইচ্ছে হুকুম করে থাকেন এবং যা ইচ্ছে করে থাকেন, তারই হাতে সৃষ্টি ও আদেশের মূল 
চাবিকাঠি । জগতের প্রতিপালক আল্লাহই বরকতময় ৷ অন্যত্র আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


(ALN A 2 2 h SANE A 
Yl 3B SS SOL Ld EE BEL fit GES 
IL LAG 


AZALAHK ant 
0 SLI sll bs s SS. WLLL 


hy HAL MALT A Lt. hy Ast OY NAAT RD LAL 
EBS ls A CNC hs UY 


EAL Ue lt BY ol 
হে বনী ইসরাঈল! আমি তো তোমাদেরকে শক্ৰ থেকে উদ্ধার করেছিলাম, আমি 
তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তূর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের কাছে মারা ও 
at EIT TASTER HET in 
এবং এ বিষয়ে সীমালংঘন করো না, করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার 
উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায় । আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে 
তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে । (সুরা তা-হা £ ৮০-৮২) 
আল্লাহ তা‘আলা বনী ইসরাঈলের প্রতি যে দয়া ও অনুগ্রহ করেছিলেন সেগুলোর সংক্ষিপ্ত 
বর্ণনা এখানে দিচ্ছেন। তিনি তাদেরকে শত্রু থেকে রক্ষা করেছিলেন, বিপদ-আপদ ও সংকীর্ণ 
অবস্থা থেকে রেহাই দিয়েছিলেন। আর তাদেরকে তূর পর্বতের দক্ষিণ পার্শ্বে তাদের নবী মূসা 
(আ)-এর সঙ্গ দান করার জন্যে অংগীকার করেছিলেন যাতে তিনি তাদের দুনিয়া ও আখিরাতের 
উপকারের জন্যে গুরুত্বপূর্ণ বিধান অবতীর্ণ করতে পারেন। আর আল্লাহ্‌ তা'আলা তাদের উপর 
মান্না আসমান থেকে প্রতি প্রত্যুষে নাযিল করেন তাদের জন্যে অতি প্রয়োজনের বেলায় কঠিন 
সময়ে এমন ভূমিতে ভ্রমণ ও অবস্থানকালে যেখানে কোন প্রকার ফসলাদি ও দুধেল প্রাণী ছিল 
না, প্রতিদিন সকালে তারা মারা ঘরের মাঝেই পেয়ে যেত এবং তাদের প্রয়োজন মুতাবিক রেখে 
দিত যাতে এদিনের সকাল হতে আগামী দিনের এ সময় পর্যন্ত তাদের খাওয়া-দাওয়া চলে । যে 
ব্যক্তি এরূপ প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে রাখত তা নষ্ট হয়ে যেত; আর যে কম গ্রহণ 
করত এটাই তার জন্যে যথেষ্ট হত; যে অতিরিক্ত নিত তাও অবশিষ্ট থাকতো না । মান্না তারা 
রুটির মত করে তৈরি করত এটা ছিল ধব্ধবে সাদা এবং অতি মিষ্ট । দিনের শেষ বেলা 
সালওয়া নামক পাখি তাদের কাছে এসে যেত, রাতের খাবারের প্রয়োজন মত পরিশ্ীণ পাখি 
তারা অনায়াসে শিকার করত । গ্রীষ্মকাল দেখা দিলে আল্লাহ্‌ তা'আলা তাদের উপর মেঘখণ্ড 
প্রেরণ করে ছায়া দান করতেন। এই মেঘখণ্ড তাদেরকে সূর্যের প্রখরতা ও উত্তাপ থেকে রক্ষা 
করত । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬২৭ 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 
nd AD ALL ALALL PATA A A AISA 7 
F3 ak SASS REE LG dh ott 15383 Ung Ll 
AD ad/ re abut UU uel? In Ad Hd S/ 
RESTO RCT TA ssl HO 
rule HAA pn MAA 


EEE Sls bs ACE ‘7S U3! 

দন হর দল জোর লে অনুযনকে তোমরা সবরকম দিরাজামি তেমানেররে 
অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ কর । আমিও তোমাদের সঙ্গে 
আমার অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় কর । আমি যা অবতীর্ণ করেছি 
তাতে ঈমান আন ৷ এটা তোমাদের কাছে যা আছে তার প্রত্যয়নকারী । আর তোমরাই এটার 
প্রথম প্রত্যাখ্যানকারী হয়ো না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করবে না। 
তোমরা শুধু আমাকেই ভয় করবে৷” (সূরা বাকারা £ ৪০-৪১) 


এরপর আল্লাহ্‌ তা'আলা জা করে 8 


ALS A ER DCT ee Hes PEELE a ECT ES NTS 
EAU EMO RAE ts bl He 
CTF AAA RAAAT CRAY 4£42( AA 
Sl EES SASL LEO AT, LG CAA 
ULE BUA Fd 1 i) EE 2 BH 
ATE Aft eet ETL EE Jl EAE or ES EE 
ATH LL na/ A ABAD 


/ MEAAA Z0// Al AHA A 
UE TE TEES Sb ltt I 

ALS EA li > / hd 
JE 3s um SEE LL 32 CSN IIS 


EArt ls Rl LBL, Ali ott 


পি PAA A A ALL APA Ab, 
ENE BATON 
03 Ul a 2 232 es tH) 515. ee CU 
যা 5 ET Al 2 say ESL 

i EL MSs ei el CALS 6323445 


L hn EL af MANALI (4/7, Rl AA 
Ee) 2 > Ss LEGAL SCL 7-5 


৫ লভা হাই লাক রর রাতারা তা মিরা 
অনুগৃহীত করেছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম । তোমরা সে দিনকে ভয় কর 


http://IslamiBoi.wordpress.com 


৬২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যেদিন কেউ কারো কোন কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো 
নিকট থেকে বিনিময় গৃহীত হবে না এবং তারা কোন প্রকার সাহায্য থরাপ্তও হবে না। স্মরণ কর, 
যখন আমি ফিরআউনী সম্প্রদায়ের কবল থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, যারা 
তোমাদের পুত্রদেরকে যবেহ করে ও তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে 
মর্মান্তিক যন্ত্রণা দিত; এবং এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল; 
যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও 
ফিরআউনী সম্পৃদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ করেছিলে যখন মূসার 
জন্যে চল্লিশ রাত নির্ধারিত করেছিলাম, তার প্রস্থানের পর তোমরা তখন বাছুরকে উপাস্যরূপে 
গ্রহণ করেছিলে । তোমরা তো জালিম ৷ এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা 
কৃতজ্ঞতা প্রকাশ কর। আর যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে 
তোমরা হিদায়াতপ্রাপ্ত হও। আর যখন মূসা আপন সম্পৃদায়ের লোককে বলল, হে আমার 
সম্পুদায়! বাছুরফ্েে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করেছ। 
সুতরাং তোমরা তোমাদের সৃষ্টার পানে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা কর। 
তোমাদের স্রষ্টার কাছে এটাই শ্রেয় । তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হবেন। তিনি অত্যন্ত 
ক্ষমাশীল, পরম দয়ালু । যখন তোমরা বলেছিলে, হে মূসা! আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না 
দেখা পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করব না, তখন তোমরা বজ্বাহত হয়েছিলে আর তোমরা 
নিজেরাই দেখছিলে। তারপর মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরজীবিত করলাম, যাতে তোমরা 
কৃতজ্ঞতা জ্ঞাপন কর। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম । তোমাদের নিকট 
মান্না ও সালওয়া প্রেরণ করলাম । বলেছিলাম, তোমাদেরকে ভাল যা দান করেছি তা হতে 
আহার কর। তারা আমার প্রতি কোন জুলুম করে নাই বরং তারা তাদের প্রতিই জুলুম 
করেছিল । (সূরা বাকারা £ ৪৭-৫৭) 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 


ZA ATLL AN f TAA ed VAS LAL ‘J HA 
Ls il. TE ee k 3° ATE 
55, ef EA A 1242 CARATS: 
Lo AL 7 APN Nn) A al 
ad Lk El ssi sls Sipe 33 3 Fett 9 hn 


ALA GALA 2% Ah eS ALTA 


EE 7 ASHES Cd Ee SUL os pub 
HH ede t Ke SOUL MEA TE 

esis st 2s A Ee Sh. 
CAEL shir sls SIDES SIE LAC pS thr Sr plats SG 


/ A / 
LAL 024 aft tL pd wr {uw 
/ 


’/ / 


স্মরণ কর, EH TE C0 On FIG SEE SE tLe তোমরা 
লাঠি দ্বারা পাথরে আঘাত কর!’ ফলে তাথেকে বারটি ঝরনা প্রবাহিত হল ৷ প্রত্যেক গোত্র নিজ 


1/7 AAA Aad, 
Ue Ue U5 


EA 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬২৯ 


নিজ পান-স্থান চিনে নিল। আমি বললাম, ‘আল্লাহ্‌ প্রদত্ত জীবিকা হতে তোমরা পানাহার কর 
এবং দুষ্কৃতকারীরূপে পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে বেড়াবে না৷’ যখন তোমরা বলেছিলে, 'হে 
মুসা! আমরা একই রকম খাদ্যে কখনও ধৈর্যধারণ করব না । সুতরাং তুমি তোমার প্রতিপালকের 
কাছে আমাদের জন্য প্রার্থনা কর তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাক-সবজি, ফাকুড়, গম, মসুর ও 
পিঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন’ মূসা বলল, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর 
বস্তুর সাথে বদল করতে চাও ? তবে কোন নগরে অবতরণ কর । তোমরা যা চাও তা সেখানে 
রয়েছে। আর তারা লাঞ্ছনা ও দারিদ্র্যগস্ত হল ও তারা আল্লাহ্র ক্রোধের পাত্র হলো । এটা 
এজন্য যে, তারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত । 
অবাধ্যতা ও সীমালংঘন করবার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। (সূরা বাকারা $ 
৬০-৬১) 

এখানে আল্লাহ তা'আলা বনী ইসরাঈলকে যেসব নিয়ামত দান করেছেন ও অনুগ্রহ করেছেন 
তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা তাদেরকে দু’টো সুস্বাদু খাবার বিনাকষ্টে ও পরিশ্রমে 
সহজলভ্য করে দিয়েছিলেন প্রতিদিন ভোরে আল্লাহ তা'আলা তাদের জন্যে মান্না অবতীর্ণ 
করতেন এবং সন্ধ্যার সময় সালওয়া নামক পাখি প্রেরণ করতেন । মূসা (আ)-এর লাঠি দ্বারা 
পাথরে আঘাত করার ফলে তাদের জন্যে আল্লাহ তা'আলা পানি প্রবাহিত করে দিয়েছিলেন। 
তারা এই পাথরটিকে তাদের সাথে লাঠি সহকারে বহন করত । এই পাথর থেকে বারটি প্রস্ববণ 
প্রবাহিত হত; প্রতিটি গোত্রের জন্যে একটি প্রস্ববণ নির্ধারিত ছিল। এই প্রস্রবণগুলো পরিষ্কার ও 
স্বচ্ছ পানি প্রবাহিত করত । তারা নিজেরা পান করত ও তাদের প্রাণীদেরকে পানি পান করাত 
এবং তারা প্রয়োজনীয় পানি জমা করেও রাখত ৷ উত্তাপ থেকে বাচাবার জন্যে মেঘ দ্বারা 
তাদেরকে আল্লাহ তা‘আলা ছায়া দান করেছিলেন। আল্লাহ তা'আলার তরফ হতে তাদের জন্যে 
ছিল এগুলো বড় বড় নিয়ামত ও দান, তবে তারা এগুলোর পূর্ণ মর্যাদা অনুধাবন করেনি এবং 
এগুলোর জন্যে যথাযোগ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেনি। আর যথাযথভাবে ইবাদতও তারা আঞ্জাম 
দেয়নি । অতঃপর তাদের অনেকেই এসব নিয়ামতের প্রতি বিরক্তি প্রকাশ করল । এগুলোর প্রতি 
অধৈর্য হয়ে উঠল এবং চাইল যাতে তাদেরকে এগুলো পরিবর্তন করে দেয়া হয্র । এমন সব বস্তু 
যা ভূমি উৎপন্ন করে যেমন শাক, সব্জি, ফাকুড়, গম, মসুর ও পিঁয়াজ ইত্যাদি । এ কথার জন্যে 


মূসা (আ) তাদেরকে ভরসনা করলেন এবং ধমক দিলেন, ত তাদের সতর্ক করে বললেন £$ 


A [a / A Gu [A EAA 
EEE SLA). a ees RS 


he 
অর্থাৎ--ছোট-বড় নির্বিশেষে সকল শহরের অধিবাসীর জন্য অর্জিত উৎকৃষ্ট নিয়ামতসমূহের 
পরিবর্তে কি তোমরা নিকৃষ্টতর বস্তু চাও? তাহলে তোমরা যেসব বস্তু ও মর্যাদার উপযুক্ত নও 
তার থেকে অবতরণ করে তোমরা যে ধরনের নিকৃষ্ট মানের খাদ্য খাবার চাও তা তোমরা অর্জন 
করতে পারবে । তবে আমি তোমাদের আবদারের প্রতি সাড়া দিচ্ছি না এবং তোমরা যে ধরনের 
আকাঙ্ক্ষা পোষণ করছ তাও আল্লাহ্‌ তা'আলার দরবারে আপাতত পৌছাচ্ছি না । উপরোক্ত 
যেসব আচরণ তাদের থেকে পরিলক্ষিত হয়েছে তা থেকে বোঝা যায় যে, মূসা (আ) তাদেরকে 
যেসব কাজ থেকে বিরত রাখতে ইচ্ছে করেছিলেন তা থেকে তারা বিরত থাকেনি । 


http://IslamiBoi.wordpress.com 


৬৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যেমন আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন ৪ 
tN HEE PES OEE PUA TEE 3 1346599 
S32 

এ বিষয়ে সীমালংঘন করবে না, করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যার 
উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায়। (সূরা তা-হ! ৪ ৮১) 

বনী ইসরাইঈলের উপর মহাপরাক্রমশালী আল্লাহ্‌ তা'আলার গযব অবধারিত হয়েছিল। তবে 
আল্লাহ্‌ তা'আলা এরূপ কঠোর শাস্তিকে আশা-আকাঙ্কার সাথেও সম্পৃক্ত করেছেন, এ ব্যক্তির 
ক্ষেত্রে যে আল্লাহ্‌ তা'আলার প্রতি প্রত্যাবর্তন করে ও পাপরাশি থেকে তওবা করে এবং 
TU EE UE 

ESET NILE fd 

SE HEU GE PAA ENON HERE 

অবিচলিত থাকে । (সূরা তা-হা £ ৮২) 


আল্লাহ্র দীদার লাভের জন্য মূসা (আ)-এর প্রার্থনা 

WI Lie f 
/ A MOA SO a (ay 

a 2 ATE LE 
Rt / 7 L2G 2A / 

0 A ‘ A jl 
PD) fs ES Ets dt nd 1 dg ENP 
AAA TE 


UAL 


SL Ca SLE 
lt bt Ar SG el Ue 6 OY iS Eto Bd 
slonial SG oti ALR Udy 2 EAE 
5p 58s Gath ES SIs SIs st se Ub 
ETE s Mask bn ci 3 KEE ysl 


tf sth ACA N/A. IAs LA ENA 


CE EO OE 
/ 
ন t fA 
| FN TOE EAE All 
Lu) 


EAA 4 Af EAS LOA ddA / 
BLE pbb ttt EES EE 9 al Ie JS lsn uly 


Ll Unt v HA 


NIX 0 kl -SARAL Ld fl) 
sUl iS MAL 2S Ss SLA J 134 013 Ss 


NN 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩১ 


ld ct a Lol ME dls. SUE Ud IAL, 
BE SL NSE RL 
OEE HE CE 1 EU COG TENE HAE AE NRG 
এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় চন্পিশ রাত্রিতে পূর্ণ হয় এবং মূসা তার ভাই হারূন 
(আ)-কে বলল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে; 
সংশোধন করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না, মূসা যখন আমার নির্ধারিত 
সময়ে উপস্থিত হল এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন সে বলল, ‘হে আমার 
প্রতিপালক! আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব ৷’ তিনি বললেন, ‘তুমি আমাকে কখনই 
দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের প্রতি লক্ষ্য কর, এটা স্বস্থানে স্থির থাকলে তবে তুমি 
আমাকে দেখবে ৷' যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে 
চূর্ণ-বিচূর্ণ করল । আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ল । যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে বলল, 
‘মহিমময় তুমি, আমি অনুতপ্ত হয়ে তোমাতেই প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমিই 
প্রথম ৷’ 
তিনি বললেন, ‘হে মূসা! আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে 
শ্রেষ্ঠত্ব দিয়েছি; সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ হও। আমি তার জন্য ফলকে 
সর্ববিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি; সুতরাং এগুলো শক্তভাবে ধর 
এবং তোমার সম্পৃদায়কে এগুলোর যা উত্তম তা গ্রহণ করতে নির্দেশ দাও । আমি শীঘ্র 
সত্যত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাব । পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ত করে বেড়ায় 
তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে ফিরিয়ে দেব, তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও তাতে 
বিশ্বাস করবে না, তারা সৎপথ দেখলেও এটাকে পথ বলে গ্রহণ করবে না । কিন্তু তারা ভ্রান্ত 
পথ দেখলে এটাকে তারা পথ হিসেবে গ্রহণ করবে, এটা এজন্য যে, তারা আমার নিদর্শনকে 
অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে তারা ছিল গাফিল। যারা আমার নিদর্শন ও পরকালে 
সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কার্য নিষ্ফল হয়। তারা যা করে তদনুযায়ীই তাদেরকে 
প্রতিফল দেয়া হবে৷” (সূরা আ‘রাফ £ ১৪২-১৪৭) 
পূর্ববর্তী যুগের উলামায়ে কিরামের একটি দল, যাদের মধ্যে প্রসিদ্ধ আবদুল্লাহ ইব্‌ন 
আব্বাস (রা) ও মুজাহিদ (র) বলেন, আয়াতে উল্লেখিত ত্রিশ রাত্রের অর্থ হচ্ছে যিলকাদ মাসের 
পূর্ণটা এবং যিলহজ্ব মাসের প্রথম দশ রাত মোট চল্লিশ রাত । এ হিসেবে মূসা (আ)-এর জন্যে 
আল্লাহ্‌ ত‘আলার বাক্যালাপের দিন হচ্ছে কুরবানীর ঈদের দিন। আর অনুরূপ একটি দিনেই 
আল্লাহ্‌ তা'আলা মুহাম্মদ (সা)-এর জন্যে তার দীনকে পূর্ণতা দান করেন এবং তার 
দলীল-প্রমাণাদি প্রতিষ্ঠিত করেছেন। 
মূলত মূসা (আ) যখন তার নির্ধারিত মেয়াদ পরিপূর্ণ করলেন তখন' তিনি ছিলেন 
রোযাদার ৷ কথিত আছে, তিনি কোন প্রকার খাবার চাননি । অতঃপর যখন মাস সমাপ্ত হল তিনি 
এক প্রকার একটি বৃক্ষের ছাল হাতে নিলেন এবং মুখে সুগন্ধি আনয়ন করার জন্যে তা একটু 
চিবিয়ে নিলেন। কিন্তু আল্লাহ তা'আলা তাকে আরো দশদিন রোযা রাখত আদেশ দিলেন । 
তাতে চল্লিশ দিন পুরা হলো । আর এ কারণে হাদীস শরীফে রয়েছে যে, 5০! 3 355 


http://IslamiBoi.wordpress.com 


৬৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


wluall 2 2 4 ১০ | অৰ্থাৎ রোযাদারের মুখের গন্ধ, আল্লাহ তা'আলার 
কাছে মিশকের সুগন্ধি উত্তম । 


মূসা (আ) যখন তার নির্ধারিত মেয়াদ পূর্ণ করার জন্যে পাহাড় পানে রওয়ানা হলেন, তখন 
ভাই হারূন (আ)-কে বনী ইসরাঈলের কাছে স্বীয় প্রতিনিধিরূপে রেখে গেলেন। হারূন (আ) 
ছিলেন মুসা (আ)-এর সহোদর ভাই ৷ অতি নিষ্ঠাবান দায়িত্বশীল ও জনপ্রিয় ব্যক্তি । 

আল্লাহ তা'আলার মনোনীত ধর্মের প্রতি আহ্বানের ক্ষেত্রে তিনি ছিলেন মূসা (আ)-এর 
সাহায্যকারী । মূসা (আ) তাকে প্রয়োজনীয় কাজের আদেশ দিলেন । নবুওতের ক্ষেত্রে তার 
বিশিষ্ট মর্যাদা থাকায় মূসা (আ)-এর নবুওতের মর্যাদার কোন ব্যাঘাত ঘটেনি। আল্লাহ্‌ তা'আলা 
ইরশাদ করেন ৪ (৫5 45%, 4১১ £4 49 (অর্থাৎ মূসা (আ) যখন তার 
জন্যে নির্ঘিত সময়ে নির্ধারিত হনে নৌহিলন তখন/তার প্রতিপালক জানহ তা আলাকেদরি 
আড়াল থেকে তার সাথে কথা বললেন ।) আল্লাহ্‌ তা'আলা তাকে আপন কথা শুনালেন; মূসা 
(আ)-কে আহ্বান করলেন, সংগোপনে তার সাথে কথা বললেন; এবং নিকটবর্তী করে নিলেন, 
এটা উচ্চ একটি সম্মানিত স্থান, দুৰ্ভেদ্য দুর্গ, সম্মানিত পদমর্যাদা ও অতি উচ্চ অবস্থান । তার 
উপর আল্লাহ্‌ তা'আলার অবিরাম দরূদ এবং দুনিয়া ও আখিরাতে তার উপর আল্লাহ্‌ তা'আলার 
সালাম বা শাস্তি । যখন তাকে উচ্চ মর্যাদা ও মহাসম্মান দান করা হল এবং তিনি আল্লাহ্‌ 
তা‘আলার কালাম শুনলেন, তখন তিনি পর্দা সরিয়ে নেবার আবেদন করলেন এবং এমন মহান 
LD EES iE iin তার উদ্দেশে বললেন $ 


(01,5 55/1 ৩% হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দাও! আমি তোমাকে 
EU Dna ieanR 
মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার প্রকাশের সময় স্থির থাকতে পারবেন না; কেননা পাহাড় যা 
মানুষের তুলনায় অধিকতর স্থির ও কাঠামোগতভাবে অধিক শক্তিশালী । পাহাড়ই যখন আল্লাহ্‌ 
তা'আলার জ্যোতি প্রকাশের সময় স্থির থাকতে পারে না তখন মানুষ কেমন করে পারবে? এ 
জন্যই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ <4 {5 JHA Esa 
1,5 44 অৰ্থাৎ তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য কর তা স্বস্থানে স্থির থাকলে তবে তুমি 
আমাকে দেখতে পারবে । 

প্রাচীন যুগের কিতাবগুলোতে বর্ণিত রয়েছে যে, আন্পাহ্‌ তা'আলা মূসা (আ)-কে বললেন, 
‘হে মূসা, কোন জীবিত ব্যক্তি আমাকে দেখলে মারা পড়বে এবং কোন শুষ্ক দ্রব্য আমাকে 
দেখলে উলট-পালট হয়ে গড়িয়ে পড়বে । বুখারী ও মুসলিম শরীফে আবু মূসা (রা) হতে বর্ণিত 
আছে যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন যে, আল্লাহ্‌ তা'আলার পর্দা হচ্ছে নূর বা জ্যোতির । 
অন্য এক বর্ণনা মতে, আল্লাহ তা'আলার পর্দা হচ্ছে আগুন ৷ যদি তিনি পর্দা সরান তাহলে তার 
চেহরিরি ওচ্ছয্যোর দরুন যতদুর তার ঘুহি:গোছে সবকিছুই পুড়ে ছাহ অয যারে । 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) আয়াতাংশ 2443144 ,',% খু -এর তাফসীর প্রসঙ্গে 
বলেন, এটা হচ্ছে আল্লাহ্‌ তা'আলার ও নূর যা কোন বস্তুর সমিনে প্রকাশ করলে তা টিকতে 
পারবে না। এজন্যই আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেনঃ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩৩ 
WEAN ARMNARML 1% bred a 2) AANA 
JG FLIED Ge i SS চহ SLES Cf 
hs Sal af A JE TO 


EEE: at HONOR SEDO 
করল । আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ল, যখন সে জ্ঞান ফিরে পেল তখন সে বলে উঠল ঃ 
‘মহিমময় তুমি, আমি অনুতপ্ত হয়ে তোমাতেই প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমিই 
প্রথম ৷” 


AAA AERA < OL 
মুজাহিদ (র) 15 Ba OS SAL Lt bE, 
আয়াতাংশ-এর তাফসীর প্রসঙ্গে বলেন $ 


এটার অর্থ হচ্ছে_- পাহাড় তোমার চাইতে বড় এবং কাঠামোতেও তোমার চাইতে 
অধিকতর শক্ত, যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, মূসা (আ) পাহাড়ের 
প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, পাহাড় স্থির থাকতে পারছে না । পাহাড় সামনের দিকে অগ্রসর 
হচ্ছে, প্রথম ধাক্কায় তা চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল মূসা (আ) প্রত্যক্ষ করছিলেন পাহাড় কি করে। 
অতঃপর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন । ইমাম আহমদ (র) ও তিরমিযী (র) হতে বর্ণিত এবং 
ইব্‌ন জারীর (র) ও হাকিম (র) কর্তৃক সত্যায়িত এ বিবরণটি আমি আমার তাফসীর গ্রন্থে বর্ণনা 
করেছি। ইব্‌ন জারীর (র) আনাস (রা) সূত্রে বর্ণিত রিওয়ায়াতে অতিরিক্ত এটুকু রয়েছে যে, 
একদিন রাসূলুল্লাহ (সা) (404% 209 4444151 আয়াতাংশ তিলাওয়াত 
‘করেন এবং আঙ্গুলে ইশারা করে বলেন, এভাবে পাহাড় ধসে গেল বলে রাসূলুল্লাহ (সা) 
বৃদ্ধাঙ্গলিকে কনিষ্ঠা আঙ্গুলের উপরের জোড়ায় স্থাপন করলেন । 

সুদ্দী (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি তার জ্যোতি কনিষ্ঠ অঙ্গুলির 
পরিমাণে প্রকাশ করায় পাহাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল অর্থাৎ মাটি হয়ে গেল। আয়াতাংশ 4এ 
উল্লেখিত £4 ০32 $45 এর অর্থ হচ্ছে বেহুঁশ হয়ে যাওয়া ৷ কাতাদা (র) বলেন, এটার 
অর্থ হচ্ছে মারা যাওয়া তবে প্রথম অর্থটি বিশুদ্ধতর ৷ কেননা, পরে আল্লাহ্‌ তা'আলা বলেছেন ৪ 


.3U2| L০13 কেননা বেহুশ হবার পরই জ্ঞান ফিরে পায়। আয়াতাংশ $১5 EO Sy 
AJA 


০০১ 0/9 4441 (মহিমময় তুমি, আমি অনুতপ্ত হয়ে তোমাতেই প্ৰত্যাবৰ্তন 
কর্ণ এবং ননিনদের ভাটি এ) অর্থাত ভ্া্াহি যেহেতু সহিয়া ও অহজয়াবিত 
সেহেতু কেউ তাকে দেখতে পারবে না । মূসা (আ) বলেন, এর পর আর কোন দিনও তোমার 
দর্শনের আকঙ্ককফা করব না। আমিই প্রথম মুমিন অর্থাৎ তোমাকে কোন জীবিত লোক দেখলে 
মারা যাবে এবং কোন শুষ্ক বস্তু দেখলে তা গড়িয়ে পড়বে । বুখারী ও মুসলিম শরীফে আবূ 
সাঈদ খুদরী (র) থেকে বর্ণিত রয়েছে৷ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ঃ£ “আমাকে তোমরা 
আম্বিয়ায়ে কিরামের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রাধান্য দিও না । কেননা, কিয়ামতের দিন যখন মানব 
জাতি জ্ঞানহারা হয়ে যাবে, তখন আমিই সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। আর তখন আমি মূসা 
(আ)-কে আল্লাহ্‌ তা'আলার আরশের কাছে স্তম্ভ ধরে থাকতে দেখতে পাব । আমি জানি না, 
তিনি কি আমার পূর্বেই জ্ঞান ফিরে পাবেন, না কি তাকে তুর পাহাড়ে জ্ঞান হারাবার প্রতিদান 
দেয়া হবে’ পাঠটি বুখারীর । 

আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮০ 


http://IslamiBoi.wordpress.com 


৬৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া . 


এ হাদীসের প্রথম দিকে এক ইহুদীর ঘটনা রয়েছে। একজন আনসারী তাকে চড় 
মেরেছিলেন যখন সে বলেছিল £ঃ 5! ৩ ল০| 5| 5} অর্থাৎ না, 
এমন সত্তার শপথ করে বলছি যিনি মূসা (আ)-কে সমস্ত বনী আদমের মধ্যে অধিকতর সম্মান 
দিয়েছেন। তখন আনসারী প্রশ্ন করেছিলেন আল্লাহ কি মুহাম্মদ (সা) থেকেও মূসা (আ)-কে 
অধিক সন্মান দিয়েছিলেন? ইহুদী বলল, হ্যা, এ সময় রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ৪ 
cLY| 22১০১592252 বুখারী ও মুসলিম শরীফে আবু হুরায়রা (রা) হতেও 
অনুরূপ বর্ণনা রয়েছে। এই হাদীসে $০ ০ ০:52 অর্থাৎ মূসা (আ) থেকে 
আমাকে অগ্রাধিকার দেবে না, কথাটিরও উল্লেখ রয়েছে। এরূপ নিষেধ করার কারণ বিভিন্ন হতে 
পারে। কেউ কেউ বলেন, রাসূলুল্লাহ (সা) এটা বিনয় প্রকাশ করার জনয বলেছিলেন। আবার 
কেউ কেউ বলেন, এটার অর্থ হচ্ছে আমার প্রতি পক্ষপাতিত্ব করে কিংবা আনম্বিয়ায়ে কিরামকে 
তুচ্ছ করার উদ্দেশ্যে আমার অগ্রাধিকার বর্ণনা করবে না। 

অথবা এটার অর্থ হচ্ছে এরূপ £ এটা তোমাদের কাজ নয় বরং আল্লাহ্‌ তা'আলাই কোন 
নবীকে অন্য নবীর উপর মর্যাদা দান করে থাকেন ৷ এই মর্যাদা ও অগ্রাধিকার কারো অভিমতের 
উপর নির্ভরশীল নয়। এই মর্যাদা অভিমতের মাধ্যমে প্রমাণিত হয় না বরং আল্লাহ্‌ তা'আলার 
ওহীর উপর নির্ভরশীল ৷ যিনি বলেছেন, ‘রাসূলুল্লাহ (সা) সকলের মধ্যে উত্তম’ এই তথ্যটি 
জানার পূর্বে রাসুলুল্লাহ (সা) এরূপ বলতে নিষেধ করেছিলেন, যখন তিনি জানতে পারলেন যে, 
তিনিই সকলের মধ্যে উত্তম তখন এ নিষেধাজ্ঞাটি রহিত হয়ে যায়। তার এ অভিমতটি 
সন্দেহমুক্ত নয়। কেননা, উপরোক্ত হাদীসটি আবু সাঈদ খুদরী (র) ও আবূ হুরায়রা (রা) হতে 
বর্ণিত হয়েছে । আর আবু হুরায়রা (রা) খায়বর যুদ্ধের বছরে মদীনায় হিজরত করেছিলেন। তাই 
খায়বর যুদ্ধের পর রাসুলুল্লাহ (সা) নিজের শ্রেষ্ঠত্বের কথা জানতে পেরেছেন, এর সম্ভাবনা 
ক্ষীণ । আল্লাহ তা‘আলাই সর্বজ্ঞ । তবে রাসূলুল্লাহ (সা) যে সমস্ত মানব তথা সমস্ত সৃষ্টির সেরা 
এতে কোন সন্দেহের অবকাশ ‘নই । 

আল্লাহ্‌ তা‘আলা ইরশাদ করেন ঃ ll BL 1 তোমরাই শ্ৰেষ্ঠ 
উন্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে।' (সূরা আলে ইমরান ৪ ১১০) আর 
উম্মতের পরিপূর্ণতা তাদের নবীর মান-মর্যাদার দ্বারাই প্রতিষ্ঠিত হয়৷ হাদীসের সর্বোচ্চ সূত্র তথা 
মুতাওয়াতির বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, “কিয়ামতের 
দিন আমি থাকব আদম সন্তানদের সর্দার । এটা আমার শর্ব নয়। অতঃপর রাসুলুল্লাহ (সা) 
মাকামে মাহমুদ যে কেবল তারই জন্য নির্দিষ্ট তা তিনি উল্লেখ করেন। মাকামে মাহমূদ পূর্বের 
ও পরের সকলের কাছেই ঈর্ষণীয় এবং এই মর্যাদা অন্য সব নবী-রাসূলের নাগালের বাইরে 
থাকবে । এমনকি নূহ (আ), ইবরাহীম (আ), মূসা (আ) এবং ইসা ইব্‌ন মারয়াম (আ) প্রমুখ 
বিশেষ মর্যাদাসম্পন্ন নবীগণও এ গৌরব লাভ করবেননা। 


ss NG Sod Losi Lib mr 2b SEE rdsu 
Josh ial 552 Cl sb GU 
আল্লাহ তা'আলা যখন জ্যোতি প্রকাশ করবেন, তখন কিয়ামতের মাঠে সৃষ্টিকুল জ্ঞানহারা হয়ে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩৫ 


যাবে৷ অতিরিক্ত ভয়-ভীতি ও আতংকগ্রস্ততার জন্যই তারা এরূপ জ্ঞানহারা হবে তাদের মধ্যে 
সর্বপ্রথম যিনি জ্ঞান ফিরে পাবেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সব নবীর চেয়ে আসমান 
যমীনের প্রতিপালকের প্রিয়তম মুহাম্মদ (সা) । তিনি মূসা (আ)-কে আরশের স্তম্ভ ধরে থাকতে 
দেখবেন ৷ সত্যবাদী নবী মুহাম্মদ (সা) বলেন ৪ 
‘os i S91 SS SEG Sl sos! 

অর্থাৎ_-- আমি জানি না তার জ্ঞানহারা হওয়া কি অতি হালকা ছিল কেননা তিনি দুনিয়ায় 
অর্থাৎ তিনি আদৌ জ্ঞানহারা হননি এতে রয়েছে মূসা (আ)-এর জন্য একটি বড় মর্যাদা । তবে 
এই বিশেষ মর্যাদার কারণে তার সার্বিক মর্যাদাবান বুঝায় না আর এজন্যই রাসূলুল্লাহ (সা) মূসা 
(আ)-এর মর্যাদা ও ফযীলতের দিকে এভাবে ইংগিত করেন, কেননা যখন ইহুদী বলেছিল ৪ 
whl de 5 Sib! 51159} অৰ্থাৎ না. শপথ যিনি মুসা (আ)-কে সমগ্ৰ 
মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আনসারী ইহুদীর গালে চপেটাঘাত করায় মূসা (আ)-এর 
সম্পর্কে কেউ বিরূপ মনোভাব পোষণ করতে পারে তাই রাসূলুল্লাহ্‌ (সা) তার মর্যাদা ও মাহাত্ম্য 
বৰ্ণনা করেছিলেন। 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মূসা! আমি তোমাকে আমার রিসালাত এবং 
বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি অর্থাৎ সমসাময়িক যুগের লোকদের 
উপর পূর্ববর্তীদের উপর নয়, কেননা ইব্রাহীম (আ) মূসা (আ) থেকে উত্তম ছিলেন। যা 
ইব্রাহীম (আ)-এর কাহিনীর মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আবার তার পরবর্তীদের 
উপরও নয়, কেননা মুহাম্মদ (সা) তীদের উভয় থেকেই উত্তম ছিলেন। যেমন মিরাজের রাতে 
ELL AE AEA EAL 

Il ei= SA Aloi bli ০3 অর্থাৎ আমি 

ED ত হব যার আখাজ্কা সৃষ্টিকুলের সকলেই করবে, এমনকি ইব্রাহীম 
(আ)-ও। 

আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ Sosinie 9 44524 অৰ্থাৎ আমি যে 
EEL তার চাইতে বেশি প্রার্থনা কর না এবং 
কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও । 

আল্লাহ্‌ তা'আলা বলেন £ “আমি তার জন্যে ফলকে সর্ববিষয়ে উপদেশ ও সকল বিষয়ের 
স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি ।” ফলকগুলোর উপাদান ছিল খুবই মূল্যবান । সহীহ্‌ গ্রন্থে আছে যে, 
আল্লাহ তা'আলা নিজ কুদরতী হাতে মূসা (আ)-এর জন্য তাওরাত লিখেছিলেন, তার মধ্যে ছিল 
উপদেশাবলী এবং বনী ইসরাঈলের প্রয়োজনীয় হালাল-হারামের বিস্তারিত ব্যাখ্যা । আল্লাহ্‌ 
নত বা, hs 34, 235 অৰ্থাৎ এগুলোকে সুদৃঢ়ভাবে নেক নিয়তে ধর । তারপর বলেন 
LEAS “4/15/41, অৰ্থাৎ তোমার সম্পৃদায়কে নির্দেশ দাও তারা যেন 
এলো যা $ঁতয তা হণ করে! অর্থাৎ তারা যেন তার উত্তম ব্যাখ্যা গ্রহণ করে। উপরোক্ত 
আয়াতে উল্লেখিত Lal 1 eB এর অর্থ হচ্ছে তারা আমার আনুগত্য 


http://IslamiBoi.wordpress.com 


৬৩৬ .  আল-বিদায়া ওয়ান নিহায়া 


পরিহারকারী, আমার আদেশের বিরোধী ও আমার রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম 
গোপন রাখছে। আমি শীঘ্রই সত্য-ত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাব । 
আয়াতে উল্লেখিত 
bo NAAN VAAL 
F154 BIS GN AC a3 os SIE $l 
554513. SE FL Lt 
‘ nb La bln Yh 
LLL AN SEG LET oN 
/ A 0 / 7 pd 
LEE NES I BL 553) IE 
BTL TEE 7 
অর্থাৎ পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন হতে 
ফিরিয়ে দেব। তারা এগুলোর তাৎপর্য ও মূল অর্থ বুঝতে অক্ষম থাকবে; তারা আমার 
প্রত্যেকটি নিদর্শন ও অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পরও তাতে বিশ্বাস স্থাপন করবে না; তারা 
সৎপথ দেখলেও এটাকে পথ বলে গ্রহণ করবে না, এ পথে চলবে না, এ পথের অনুসরণ করবে 
না। কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে এটাকে তারা পথ হিসেবে গ্রহণ করবে এটা এজন্য যে, তারা 
আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে; এগুলো থৈকে তারা গাফিল 
রয়েছে; এগুলোর অর্থ ও তাৎপর্য বুঝতে তারা ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী আমল করা থেকে 
বিরত রয়েছে যারা আমার নিদর্শন ও পরকালের সাক্ষাতকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের কর্ম 
নিষ্ফল হবে। তারা যা করবে তদনুযায়ীই তাদেরকে প্রতিফল দেয়া হবে। (সূরা আ'রাফ 
১৪৬-১৪৭) 


বনী ইসরাঈলের বাছুর পূজার বিবরণ 
Wid, UG 


4 

LO fe (26% KFA UA eo AZ A LAS AALLLG 
dA ARE Ec Lt A MG sige otf 

ll i 1 2S SL 4৫39) I<; 

LAL atl / 


/ 

(AA. (2 ee Ran, NAY 

CEES EARL AP 

ULE 44 LE NEA BEA CE ETANE PANS 
EE 


| 
/ 
/ 


A lf lo 144 ES PE a pad AN 

ls ALY Ls en a pr KL f Af 

LC eR 1G 2) ASOT 
Ld ANS fe BLL HAA AEE ক CANAL ANY 
Ut JLB os HED 23 ele Si 7° 

1A ( LA bP (NLA AL LA ALS CAA 
eA) oss Amt Ls SLES SI dl > 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩৭ 
UES Uist 035 tes Ss LSE RU Os Ee 
75> > 2 ~~ rE LC AA OR 
ARELSAS VA AA ECE 


L fd : 4 als 
Zz 


A 
EAE MENON SEE Teal it AL A FL 


LIC AMA PIAL ALD 


CRON UU SS Gs ed 5.0 
চলর স্্দার তার অয হিতে নিলেদর অবরোরি ঘর তাল একহিবাহা, একটি 
অবয়ব, যা হাম্বা রব করত তারা কি দেখল না যে, এটা তাদের সাথে কথা বলে না ও 
তাদেরকে পথও দেখায় না? তারা এটাকে উপাস্যরূপে গ্রহণ করলে এবং তারা ছিল জালিম ৷ 
তারা যখন অনুতপ্ত হল ও দেখল যে, তারা বিপথগামী হয়ে গিয়েছে, তখন তারা বলল, 
‘আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে 
আমরা তো ক্ষতিগ্রস্ত হবই ৷ মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তার সম্প্রদায়ের কাছে প্রত্যাবর্তন 
করল, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। 
তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করলে? এবং সে ফলকগুলো ফেলে 
দিল আর তার ভাইকে চুলে ধরে নিজের দিকে টেনে আনল । হারূন বললেন, হে আমার 
সহোদর! লোকেরা তো আমাকে দুর্বল ঠাউরিয়েছিল এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। 
তুমি আমার সাথে এমন করো না যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত 
করো না । মূসা বলল, হে আমার প্রতিপালক! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং 
আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল কর । তুমিই শ্রেষ্ঠ দয়ালু । যারা বাছুরকে 
উপাস্যরূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্চনা 
আপতিত হবেই । আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি যারা 
অসৎকার্য করে তারা পরে তওবা করলে ও ঈমান আনলে তোমার প্রতিপালক তো পরম 
ক্ষমাশীল, পরম দয়ালু । মূসার ক্রোধ যখন প্রশমিত হলো তখন সে ফলকগুলো তুলে নিল। 
যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য এতে যা লিখিত ছিল তাতে ছিল পথনির্দেশ ও 
রহমত ৷ (সূরা আ'রাফ £ ১৪৮-১৫৪) 


ESA ANAND PALE CAA LAP LL BLAS VLAN L/ 

LA NLR ALL LET EGG UE, LAG EY 
Sos ents 4st F EE UN ১) 5১ 
{on fe A AALS AL i) ye 
ue sR KL iG 0G. Gla ei REECE 
Mov 2 Mon 4 


AAA: sf 
2) Lassi JI ot. . 
£21 lat (Aw? Go LAS 


bh Cel Kay Late wes CHE 


/ AA A 
Cot // / AAA LALLL LAL 
LLL GE dl LI Byeldll A USSG ACG AALS 
a ul ed ba w / 
ADAG MITA BLL LL UAB GUA LALLA Sd? 
GL INOIn U Sr ue Ul LAOS SS 


http://IslamiBoi.wordpress.com 


a 
[ 
[~ 
~ 
: 
E> 
> 
I 


be y 
st Ll 94১ HAE et 

ETN HEN SO EAE CANE EI 
কিসে? সে বলল, এই তো তারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক! আমি ত্ব্রায় 
তোমার কাছে আসলাম, তুমি সন্তুষ্ট হবে এ জন্য । তিনি বললেন, আমি তোমার সম্প্রদায়কে 
পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং সামিরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। তারপর 
মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল ক্রুদ্ধ ও ক্ষুক্ধ হয়ে । সে বলল, হে আমার সম্প্রদায়! 
তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুুতিকাল 
তোমাদের কাছে সুদীর্ঘ হয়েছে; না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের 
প্রতিপালকের ক্রোধ, যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অংগীকার ভংগ করলে? ওরা বলল, 
‘আমরা তোমার প্রতি প্রদত্ত অংগীকার স্বেচ্ছায় ভঙ্গ করিনি, তবে আমাদের উপর চাপিয়ে দেয়া 
হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা তা অগ্নুকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে 
সামিরীও নিক্ষেপ করে। তারপর সে ওদের জন্যে গড়ল একটা বাছুর, একটা অবয়ব, যা হাম্বা 
রব করত ৷ ওরা বলল, “এটা তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, কিন্তু মূসা ভুলে গিয়েছে। 
তবে কি ওরা ভেবে দেখে না যে, এটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোন ক্ষতি 
অথবা উপকার করবার ক্ষমতাও রাখে না । হারূন তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমার 
সম্পৃদায়! এটার দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক 
দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল । ওরা বলেছিল, 
আমাদের কাছে মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এটার পূজা হতে কিছুতেই বিরত হবনা। 
মূসা বলল, হে হারূন! তুমি যখন দেখলে তারা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত 
করল, আমার অনুসরণ করা থেকে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন বলল, 
হে আমার সহোদর! আমার দাড়ি ও চুল ধরো না। আমি আশংকা করেছিলাম যে, তুমি বলবে, 
তুমি বনী ইসরাঈলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হওনি । 


b, 
|: 
€ PB 
0 
te 
a> 
E 
ই 
FE 
RE 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩৯ 


মূসা বলল, হে সামিরী! তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখেছিলাম যা ওরা দেখেনি 
তারপর আমি সেই দূতের (জিবরাঈলের) পদচিহ্ন থেকে এবং মুষ্টি (ধুলা) নিয়েছিলাম এবং 
আমি এটা নিক্ষেপ করেছিলাম এবং আমার মন আমার জন্য শোভন করেছিল এইরূপ করা৷” 
মূসা বলল, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে, “আমি 
- অস্পৃশ্য” এবং তোমার জন্য রইল একটি নির্দিষ্ট মেয়াদ, তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না 
এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুমি রত ছিলে; আমরা ওটাকে 
জ্বালিয়ে দেবই । অতঃপর ওটাকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই । তোমাদের ইলাহ তো 
কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই । তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত । (সূরা তাহা 
£ ৮৩-৯৮) 

উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করেছেন। মূসা 
(আ) যখন আল্লাহ্‌ তা'আলা নির্ধারিত সময়ে উপনীত হলেন, 'তখন তিনি তূর পর্বতে অবস্থান 
করে আপন প্রতিপালকের সাথে একান্ত কথা বললেন। মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট 
বিভিন্ন বিষয়ে জানতে চান এবং আল্লাহ্‌ তা'আলা সে সব বিষয়ে তাকে জানিয়ে দেন। তাদের 
মধ্যকার এক ব্যক্তি. যাকে হারূন আস সামিরী বলা হয় সে যেসব অলংকার ধারস্বরূপ নিয়েছিল 
সেগুলো দিয়ে সে একটি বাছুর-মূর্তি তৈরি করল এবং বনী ইসরাঈলের সামনে ফিরআউনকে 
আল্লাহ তা‘আলা ডুবিয়ে মারার সময় জিবরাঈল (আ)-এর ঘোড়ার পায়ের এক মুষ্টি ধুলা 
মূর্তিটির ভিতরে নিক্ষেপ করল । সাথে সাথে বাছুর মূর্তিটি জীবন্ত বাছুরের মত হাম্বা হাম্বা 
আওয়াজ দিতে লাগল । কেউ কেউ বলেন, এতে তা রক্ত-মাংসের জীবন্ত একটি বাছুরে 
রূপান্তরিত হয়ে যায় আর তা হাম্বা হাম্বা রব করতে থাকে কাতাদা (র) প্রমুখ মুফাসসিরীন এ 
মত ব্যক্ত করেছেন। আবার কেউ কেউ বলেন, ‘যখন এটার পেছন দিক থেকে বাতাস ঢুকত 
এবং মুখ দিয়ে বের হত তখনই হাম্বা হাম্বা আওয়াজ হত যেমন সাধারণত গরু ডেকে থাকে । 
এতে তারা এর চতুর্দিকে নাচতে থাকে এবং উল্লাস প্রকাশ করতে থাকে । তারা বলতে লাগল, 
এটাই তোমাদের ও মূসা (আ)-এর ইলাহ, কিন্তু তিনি ভুলে গেছেন। অর্থাৎ মূসা (আ) আমাদের 
নিকটস্থ প্রতিপালককে ভুলে গেছেন এবং অন্যত্র গিয়ে তাকে খোজাখুঁজি করছেন অথচ 
প্রতিপালক তো এখানেই রয়েছেন। (নির্বোধরা যা বলছে আল্লাহ তাআলা তার বহু বহু উর্ধে, 
তার নাম ও গুণগুলো এসব অপবাদ থেকে পৃত-পবিত্র এবং আল্লাহ্‌ তা'আলা প্রদত্ত নিয়ামত 
সমূহও অগণিত) তারা যেটাকে ইলাহরূপে গ্রহণ করেছিল তা বড় জোর একটা জন্তু বা শয়তান 
ছিল। তাদের এই ভ্রান্ত ধারণার অসারতা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, “তারা কি 
দেখে না যে, এই বাছুরটি তাদের কথার কোন উত্তর দিতে পারে না এবং এটা তাদের কোন 
উপকার বা অপকার করতে পারে না । অন্যত্র বলেন, তারা কি দেখে না যে, এটা তাদের সাথে 
কথা বলতে পারে না এবং তাদেরকে পথনির্দেশ করতে পারে না। আর এরা ছিল জালিম ৷" (৭ 
আরাফ ঃ ১৪৮) 


এখানে আল্লাহ্‌ তা‘আলা উল্লেখ করেন যে, এ জন্তুটি তাদের সাথে কথা বলতে পারে না, 
তাদের কোন কথার জবাব দিতে পারে না, কোন ক্ষতি করার ক্ষমতা রাখে না কিংবা কোন 
উপকার করারও শক্তি রাখে না, তাদেরকে পথনির্দেশও করতে পারে না, তারা তাদের আত্মার 


http://IslamiBoi.wordpress.com 


৬৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতি জুলুম করেছে। তারা তাদের এই মূর্খতা ও বিভ্রান্তির অসারতা সম্বন্ধে সম্যক অবগত । 
“অতঃপর তারা যখন তাদের কৃতকর্মের জন্যে-অনুতপ্ত হল এবং অনুভব করতে পারল যে, তারা 
ভ্রান্তির মধ্যে রয়েছে তখন তারা বলতে লাগল, যদি আমাদৈর প্রতিপালক আমাদের প্রতি দয়া 
না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব ৷” 
(৭ আ'রাফ ৪ ১৪৯) 

অতঃপর মূসা (আ) তাদের কাছে ফিরে আসলেন এবং তাদের বাছুর পূজা করার বিষয়টি 
জানতে পারলেন । তার সাথে ছিল বেশ কয়েকটি ফলক যেগুলোর মধ্যে তাওরাত লিপিবদ্ধ 
ছিল, তিনি এগুলো ফেলে দিলেন। কেউ কেউ বলেন, এগুলোকে তিনি ভেঙ্গে ফেলেন। 
কিতাবীরা এরূপ বলে থাকে। এরপর আল্লাহ তা'আলা এগুলোর পরিবর্তে অন্য ফলক দান 
করেন। কুরআনুল করীমের ভাষ্যে এর স্পষ্ট উল্লেখ নেই তবে এত দূর আছে যে, মূসা (আ) 
তাদের কার্যকলাপ প্রত্যক্ষ করে, ফলকগুলো ফেলে দিয়েছিলেন। কিতাবীদের মতে, সেখানে 
ছিল মাত্র দুইটি ফলক ৷ কুরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে, ফলক্ক বেশ কয়েকটিই ছিল। 
আল্লাহ্‌ তা'আলা যখন তাকে তার সম্পৃদায়ের বাছুর পূজার কথা অবগত করেছিলেন, তখন মূসা 
(আ) তেমন প্রভাবান্বিত হননি । তখন আল্লাহ্‌ তাকে তা নিজ চোখে প্রত্যক্ষ করতে নির্দেশ 
দেন। এ জন্যেই ইমাম আহমদ (র) ও ইব্‌ন হিব্বান (র) কর্তৃক বর্ণিত হাদীসে রয়েছে যে, 
রসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ২:৮ 15,৯11 4 অর্থাৎ সংবাদ প্রাপ্তি এবং প্রত্যক্ষ 
দর্শন সমান নয়। অতঃপর মূসা (আ) তাদের দিকে অগ্রসর হলেন এবং তাদেরকে ভ€সনা 
করলেন এবং তাদের এ হীন কাজের জন্যে তাদেরকে দোষারোপ করলেন । তখন তার কাছে 
তারা মিথ্যা ওযর আপত্তি পেশ করে বলল $ 
At AA ESE Ul ye EEE 

অর্থাৎ তারা বলল, আমরা তোমার প্রতি প্রর্দত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করিনি তবে 
আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা তা অগুকুণ্ডে 
* নিক্ষেপ করি। অনুরূপভাবে সামিরীও নিক্ষেপ করে। (সূরা তা-হা £ ৮৭) 


তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ফিরআউন সম্পৃদায়ের অলংকারের অধিকারী হওয়াকে তারা 
পাপকার্য বলে মনে করতে লাগল অথচ আল্লাহ্‌ তা'আলা এগুলোকে তাদের জন্য বৈধ করে 
দিয়েছিলেন। অথচ তারা মহা পরাক্রমশালী অদ্বিতীয় মহাপ্রভুর সাথে হাম্বা হাম্বা রবের অধিকারী 
বাছুরের পূজাকে তাদের মূর্খতা ও নির্বুদ্ধিতার কারণে পাপকার্য বলে বিবেচনা করছিল না । 


অতঃপর মূসা ত আপন সহোদর হারূন (আ)-এর প্রতি মনোযোগী হলেন এবং তাকে 
বললেন ৪ (142,42৯ হে হারূন! তুমি যখন দেখলে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে 


তোমাকে নিবৃত্ত করল আমার অনুসরণ করা থেকে? (সূরা তা-হা ৪ ৯২) 


অর্থাৎ যখন তুমি তাদের কর্মকাণ্ডের ব্যাপারটি দেখলে তখন কেন জামাকে সে সম্বন্ধে 
A (LA 
অবহিত করলে না? তখন তিনি বললেন, 6% CEA AE ELS 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৪১ 


ন]! আমি আশংকা করেছিলাম যে, তুমি বলবে যে, তুমি বনী ইসরাঈলদের মধ্যে 
বিভেদ সৃষ্টি করেছ । (সূরা তা-হা £ ৯৪) 

অর্থাৎ তুমি হয়ত বলতে, তুমি তাদেরকে ছেড়ে আমার কাছে চলে আসলে অথচ আমি 
তোমাকে তাদের মধ্যে আমার প্রতিনিধি নিযুক্ত করে এসেছিলাম ৷ 

আপল্লাহ্‌ তা'আলা বলেন $ 


EELS EU GL iy; EE Ee 
“মূসা বলল, KENSETH SEN ene i CE 
তোমার রহমতের মধ্যে দাখিল কর । তুমিই শ্রেষ্ঠ দয়ালু । (সূরা আ‘রাফ ৪ ১৫১) 

হারুন (আ) তাদেরকে এরূপ জঘন্য কাজ থেকে কঠোরভাবে নিষেধ করেছিলেন এবং 
তলদিরক কা: রহ ভল করে ছলেন | ফেযেন অল্লার ত! তলা গান করেন 


A, Lt A / PE 
PC CO 0 ba 35840 00 55 অৰ্থাৎ হারূন তাদেরকে 


পূর্বেই বলেছিল, হে আমার সম্প্রদায়! এর দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা 
হয়েছে। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা এ বাছুর ও এর হাম্বা রবকে তোমাদের জন্যে একটি পরীক্ষার 
বিষয় করেছেন। 

Midd Sat node Laos on slo a ভু নয়। (সূরা 
তা-হা £ ৯০ আয়াত) | $4, ১240 সুতরাং আমি যা বলি তার অনুসরণ 
NSE UG LRT আমাদের কাছে মূসা ফিরে না আসা পর্যন্ত 
আমরা এটার পূজা থেকে কিছুতেই বিরত হব না” (সূরা তা-হা £ ৯১) । আল্লাহ তাআলা 
হারূন (আ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন- আর আল্লাহ্‌ তা'আলার সাক্ষ্যই যথেষ্ট । যে হারুন (আ) 
তাদেরকে এরূপ জঘন্য কাজ থেকে নিষেধ করেছিলেন, তাদেরকে ভর্সনা করেছিলেন কিন্তু 
তারা তার কথা মান্য করেনি। অতঃপর মূসা (আঁ) সামিরীর প্রতি মনোযোগী হলেন এবং 
বললেন, “তুমি যা করেছ কে তোমাকে এরূপ করতে বলেছিল ?” উত্তরে সে বলল, “আমি 
জিবরাঈল (আ)-কে দেখেছিলাম, তিনি ছিলেন একটি ঘোড়ার উপর সওয়ার তখন আমি 
জিবরাঈল (আ)-এর ঘোড়ার পায়ের ধুলা সংগ্রহ করেছিলাম ৷” আবার কেউ কেউ বলেন ঃ 
সামিরী জিবরাঈল (আ)-কে দেখেছিল । জিবরাঈল (আ)-এর ঘোড়ার খুর যেখানেই পড়ত 
অমনি সে স্থানটি ঘাসে সবুজ হয়ে যেত । তাই সে ঘোড়ার খুরের নিচের মাটি সংগ্রহ করল । 
এরপর যখন সে এই স্বর্ণ-নির্মিত বাছুরের মুখে এ মাটি রেখে দিল, তখনই সে আওয়াজ করতে 
লাগল এবং পরবর্তী ঘটনা সংঘটিত হল । এজন্যেই সামিরী বলেছিল--‘আমার মন আমার 
জন্যে এরূপ করা শোভন করেছিল ।' তখন মূসা (আ) তাকে অভিশাপ দিলেন এবং বললেন, 
তুমি সব সময়ে বলবে ১ 9 অর্থাৎ আমাকে কেউ ্পর্শ করবে না- কেননা, সে এমন 
জিনিস স্পর্শ করেছিল যা তার স্পর্শ করা উচিত ছিল না । এটা তার দুনিয়ার শাস্তি । অতঃপর 
আখিরাতের শাস্তির কথাও তিনি ঘোষণা করেন। অত্র আয়াতে উল্লেখিত «41১১ শোকে কেউ 
কেউ 4&১ ১4 পাঠ করেছেন অর্থাৎ এর “ব্যতিক্রম হবে না’ স্থলে ‘আমি ব্যতিক্রম করব 
না ।' অতঃপর মূসা (আ) বাছুরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮১ 


http://IslamiBoi.wordpress.com 


৬৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ অভিমতটি কাতাদা (র) প্রমুখের । আবার কেউ কেউ বলেন, উখা দিয়ে তিনি বাছুর 
মূর্তিটি ধ্বংস করেছিলেন এ অভিমতটি আলী (রা), আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) প্রমুখের ৷ 
কিতাবীদের ভাষ্যও তাই । অতঃপর এটাকে মূসা (আ) সমুদ্রে নিক্ষেপ করলেন এবং বনী 
ইসরাঈলকে সেই সমুদ্রের পানি পান করতে নির্দেশ দিলেন। তারা পানি পান করল । যারা 
বাছুরের পূজা করেছিল, বাছুরের ছাই তাদের ঠোটে লেগে রইল যাতে বোঝা গেল যে, তারাই 
ছিল এর পূজারী । কেউ কেউ বলেন, তাদের রং হলদে হয়ে যায় । 


আল্লাহ্‌ তা‘আলা মূসা (আ) সম্বন্ধে আরও বলেন যে, তিনি বনী ইসরাঈলকে বলেছিলেন, ঃ 


Lb 
Clete Et S410) § x al 2h Cy 
অর্থাৎ ‘তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই ৷ তার 
জ্ঞান সর্ববিষয়ে ব্যপ্ত ৷' 
Ws ded RAL 
Lr LOA ob VAAL ANALY 4 
in EE LRT LFS 
OEM Ss UK (1) 
অর্থাৎ--'যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের 
প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের 
প্রতিফল দিয়ে থাকি ৷’ (সূরা আরাফ ৪ ১৫২) 


বাস্তবিকই বনী ইসরাঈলের উপর এরূপ ক্রোধ ও লাঞ্ছনাই আপতিত হয়েছিল । প্রাচীন 
আলিমগণের কেউ কেউ বলেছেন, ৬4৭১ 3} (4136 আয়াতাংশ -এর মাধ্যমে 
কিয়ামত পৰ্যন্ত আগমনকারী প্রতিটি বিদআত উদ্ভাবনকারীর এরূপ অবশ্যন্তাবী পরিণামের কথা 
বলা হয়েছে। অতঃপর আল্লাহ তা'আলা আপন ধৈর্যশীলতা, সৃষ্টির প্রতি তার দয়া ও তওবা 
কবুলের ব্যাপারে বান্দাদের উপর তার অনুগ্রহের কথা বর্ণনা করে বলেন, ‘যারা অসৎ কার্য করে 
তারা পরে তওবা করলে ও ঈমান আনলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, পরম 
দয়ালু ।' (সূরা আরাফ ৪ ১৫৩) । 

কিন্তু বাছুর পূজারীদের হত্যার শাস্তি ব্যতীত আল্লাহ্‌ তা'আলা কোন তওবা কবুল করলেন 
ঘাঁ! মেম গাছ ত আল হৰা করেন 


PENA WR) And ald Ct A fa? ALAS 
EO EAT HEE tA LEY 32 UY 
EY CONTR RA Zl ALAN Eli 2 0 LOLS 
om 

Assn LAE Een 

আর স্মরণ কর, যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলল, ‘হে আমার সম্পৃদায়! 
বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করেছ । সুতরাং তোমরা 
তোমাদের স্রষ্টার পানে ফিরে যাও,এবং তোমরা নিজেদেরকে হত্যা কর । তোমাদের সৃষ্টার কাছে 


Lo 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৪৩ 


এটাই শ্ৰেয় । তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হবেন । তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু । 
(সূরা বাকারা £ ৫৪) 

কথিত আছে, একদিন ভোরবেলা যারা বাছুর পূজা করেনি তারা তরবারি হাতে নিল; 
অন্যদিকে আল্লাহ তা‘আলা তাদের প্রতি এমন ঘন কুয়াশা অবতীর্ণ করলেন যে, প্রতিবেশী 
প্রতিবেশীকে এবং একই বংশের একজন অন্যজনকে চিনতে পারছিল না। তারা বাছুর 
পূজারীদেরকে পাইকারী হারে হত্যা করল এবং তাদের মূলোৎপাটন করে দিল । কথিত রয়েছে 
যে, তারা এঁ দিনের একই প্রভাতে সত্তর হাজার লোককে হত্যা করেছিল। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 


SAU tl 3 CN ES ES HE 
Call atawtla2t NA a 
UOT 5 230 Lan 3 
অর্থাৎ-_“যখন মূসার ক্রোধ প্রশমিত হল তখন সে ফলকণগুলে! তুলে নিল । যারা তাদের 
প্রতিপালককে ভয় করে তাদের জন্য ওতে যা লিখিত ছিল তাতে ছিল পথনির্দেশ ও রহমত ৷” 
(সূরা আরাফ £৪ ১৫৪) 
আয়াতাংশে উল্লেখিত $4495 £4৯ 445802, ০০3%-এর দ্বারা কেউ কেউ প্রমাণ 
করেন যে, ফলকগুলো ভেঙে গিয়েছিল। তবে এই প্রমাণটি সঠিক নয়। কেননা, কুরআনের 
শব্দে এমন কিছু পাওয়া যায় না যাতে প্রমাণিত হয় যে, এগুলো ভেঙে গিয়েছিল। আবদুল্লাহ 
ইব্‌ন আব্বাস (রা) ফিৎনা সম্বলিত হাদীসসমূহে উল্লেখ করেছেন যে, তাদের বাছুর পূজার 
ঘটনাটি ছিল তাদের সমুদ্র পার হবার পর ৷ এই অভিমতটি অযৌক্তিক নয়; কেননা তারা যখন 
সমুদ্র পার হলো তখন, তারা বলেছিল, “হে মূসা! তাদের যেমন ইলাহসমূহ রয়েছে আমাদের 
জন্যেও তেমন একটি ইলাহ্‌ গড়ে দাও ৷” (সূরা আ'রাফ £ ১০৮) 
অনুরূপ অভিমত কিতাবীরা প্রকাশ করে থাকেন । কেননা, তাদের বাছুর পূজার ঘটনাটি 
ছিল বায়তুল মুকাদ্দাস শহরে আগমনের পূর্বে । বাছুর পূজারীদেরকে হত্যা করার যখন হুকুম 
দেয়া হয়, তখন প্রথম দিনে তিন হাজার লোককে হত্যা করা হয়েছিল । অতঃপর মূসা (আ) 
তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করলেন ৷ তাদের ক্ষমা করা হল এই শর্তে যে, তারা বায়তুল 
মুকাদ্দাসে প্রবেশ করবে । আল্লাহ তা'আলা ইরশাদ করেন £$ 


LL LLD PIS ALL OAL LON AUN AML Cal pad nlf 
/ A 10 as2/ i/ A al 

A YPC NLL ESL GL OLPAL AB APL AS SE Alor 

Sl. | Ks [ ESE 

)) Le clpil ad Ls LS bls 2 om SA i > 

LDL FALLIN all tlLat ir pA nia Go, 

Lbs osl mt Es iS LUE TSS ee KSA) 
le tad hit EONAR ANAT AAA a 

tA ol nasil tn sd, als (A, IAL EEE 

el oia bl ly AA sc Isls illic 
AMR 2 / fu % La Litt s/ 

EE Sada Bl LLU ANCA CEES Se 

17 / 7 is AAA = 


http://IslamiBoi.wordpress.com 


{. 
AAA {MOTEL IILEL Ad, LOL aAg (austere 
52 Oss + 2 a] LEESLT Uk US Sans 3 


/ 
be pod Cras hicat Lond PY. 
A HOR HTL ss 
[) bd A OH i 
AIG AIO IS pin pL iL 
/ 


Ve rR 
2 LULL ell? SATB /v 227/ Ad LALA fut 
CEs SEM 029 SO ee I Il y+ Bs 


/ 
LE 1 OES DY EE LAE sho sh Lyle 


72 (0 KALA PSI 
ATE OSCE del Ul bh Sk LNG LS LLY 


তার নিজ সদায় কে কতজন জাকির হামার িবরিত ছু তে রত দর 
জন্যে মনোনীত করল । তারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল, তখন মূসা বলল, হে আমার 
প্রতিপালক! তুমি ইচ্ছা করলে পূর্বেই তো তাদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতে ৷ 
আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করবে? এটা 
তো শুধু তোমার পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছে বিপথগামী কর এবং যাকে ইচ্ছে সৎপথে 
পরিচালিত কর । তুমিই তো আমাদের অভিভাবক । সুতরাং আমাদের ক্ষমা কর ও আমাদের 
প্রতি দয়া কর এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ । আমাদের জন্য নির্ধারিত কর দুনিয়া ও 
আখিরাতের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করেছি । আল্লাহ বলেন, আমার শাস্তি 
যাকে ইচ্ছে দিয়ে থাকি, আর আমার দয়া, তাতো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত । সুতরাং আমি এটা 
তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে 
বিশ্বাস করে। যারা অনুসরণ করে বার্তাবাহক উন্মী নবীর, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল, যা 
তাদের নিকট রয়েছে তাতে তারা লিপিবদ্ধ পায়, যে তাদেরকে সৎকাজের নির্দেশ দেয় ও 
অসৎকার্যে বাধা দেয়, যে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে এবং 
যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার থেকে ও শৃংখল থেকে যা তাদের উপর ছিল । সুতরাং 
যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যেই নূর তার সাথে 
অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে তারাই সফলকাম ৷” (সূরা আরাফ $ ১৫৫-১৫৭) 
সুদ্দী (র) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা). ও অন্যান্য মুফাস্্‌সির উল্লেখ করেন যে, এই 
সত্তরজন ছিলেন বনী ইসরাঈলের উলামায়ে কিয়াম । আর তাদের সাথে ছিলেন মূসা (আ), 
হারুন (আ), ইউশা (আ) নাদাব ও আবীছ। বনী ইসরাঈলের যারা বাছুর পূজা করেছিল তাদের 
পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার জন্যে তারা মুসা (আ)-এর সাথে গিয়েছিলেন। আর তাদেরকে হুকুম 
দেয়া হয়েছিল তারা যেন পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করে গোসল করে ও সুগন্ধি ব্যবহার 
করে। তখন তারা মূসা (আ)-এর সাথে আগমন করলেন, পাহাড়ের নিকটবর্তী হলেন; 
পাহাড়ের উপরে ঝুলন্ত ছিল মেঘখণ্ড, নূরের স্তম্ভ ছিল সুউচ্চ । মূসা (আ) পাহাড়ে আরোহণ 
করলেন। বনী ইসরাইঈলরা দাবি করেন যে, তারা আল্লাহ তা'আলার কালাম শুনেছেন। কিছু 
ংখ্যক তাফসীরকার তাদের এ দাবিকে সমর্থন করেছেন এবং বলেছেন, সূরায়ে বাকারার ৭৫ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৪৫ 


নং আয়াতে উল্লেখিত আল্লাহ তা‘আলার বাণী শ্রবণকারী যে দলটির কথা বলা হয়েছে, 
সত্তরজনের দলের দ্বারাও একই অর্থ নেয়া হয়েছে। 


CL / Ladltadd / LEMALA 

Es ESE SILL KS Bh TE IIH A325 OSLALAY 

Phot AP nd dt Lahed2 

ATELY LLL oD lt sale ne 

ET TE ER TEER OEE OEM যখন 

তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে। তারপর তা বুঝবার পর জেনে-শুনে এটা বিকৃত 
করে। (সূরা বাকারা £ ৭৫) 


তবে এ আয়াতে যে শুধু তাদের কথাই বলা হয়েছে, এটাও অপরিহার্য নয়। কেননা, আল্লাহ 
ND a a 


02 J A / 
Ll ai 44 I Lt blLy 304 CECE (OE NEA EAL 
AEG a ARE 


অর্থাৎ- “মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় 
দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌছিয়ে দেবে। 
কারণ তারা অজ্ঞ লোক ।” (সূরা তওবা ৪ ৬) 


অর্থাৎ তাবলীগের খাতিরে তাকে আল্লাহ্‌ তা'আলার বাণী শোনাবার জন্যে হুকুম দেয়া 
হয়েছে, অনুরূপভাবে তারাও মূসা (আ) থেকে তাবলীগ হিসেবে আল্লাহ তা'আলার বাণী 
শুনেছিলেন। কিতাবীরা আরো মনে করে যে, এ সত্তর ব্যক্তি আল্লাহ তা‘আলাকে দেখেছিল । 
এটা তাদের ভ্রান্ত ধারণা বৈ আর কিছুই নয়। কেননা, তারা যখন আল্লাহ তা'আলাকে দেখতে 
VEU ON MESES AS 
La SR TRE ULE 0 
KEELE A ECLLE Cs hs 
FOE ove Ba EL FETC HOBOS A Oe, 
পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করব না। তখন তোমরা বজ্বাহত হয়েছিলে, আর তোমরা 
নিজেরাই দেখছিলে, মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন 
কর” (সূরা বাকারা ৪ ৫৫-৫৬) 


অন্যত্র আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ 


HLL LEE 5 AT TESTA OE 
En no 
তুমি ইচ্ছে করলে পূর্বেই তো তাদেরকে এবং আমাকেও ধ্বংস করতে পারতে ..... ৷” 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, ”মূসা (আ) বনী ইসরাঈল থেকে সত্তরজন সদস্যকে 
তাদের শ্রেষ্ঠত্বের ক্রমানুযায়ী মনোনীত করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, "আল্লাহ 


http://IslamiBoi.wordpress.com 


৬৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তা'আলার দিকে প্রত্যাগমন কর, নিজেদের কৃতকর্মের জন্য তওবা কর এবং তোমাদের মধ্যে 
যারা বাছুর পূজা করে অন্যায় করেছে তাদের পক্ষ থেকে আল্লাহ তা'আলার কাছে তোমরা 
তওবা কর; তোমরা সিয়াম আদায় কর; পবিত্রতা অর্জন কর ও নিজেদের জামা-কাপড় 
পরিষ্কার-পরিচ্ছন্ন কর ।” অতঃপর আপন প্রতিপালক কর্তৃক নির্ধারিত সময়ে সীনাই মরুভূমির 
তুর পাহাড়ে মূসা (আ) তাদেরকে নিয়ে বের হয়ে পড়লেন। আর তিনি কোন সময়ই আল্লাহ 
তা'আলার অনুমতি ব্যতীত সেখানে গমন করতেন না । আল্লাহ তা'আলার কালাম শোনাবার 
জন্যে তাদের সেই সত্তরজন মূসা (আ)-কে অনুরোধ করল ৷ মূসা (আ) বললেন, আমি একাজটি 
করতে চেষ্টা করব । মূসা (আ) যখন পাহাড়ের নিকটবর্তী হলেন, তখন তার উপর মেঘমালার 
স্তম্ভ নেমে আসল এবং তা সমস্ত পাহাড়কে আচ্ছন্ন করে ফেলল ৷ মূসা (আ) আরও নিকটবর্তী 
হলেন এবং মেঘমালায় ঢুকে পড়লেন, আর নিজের সম্পৃদায়কে বলতে লাগলেন, ‘তোমরা 
' নিকটবর্তী হও ৷’ মূসা (আ) যখন আল্লাহ তা‘আলার সাথে কথা বলতেন, তখন মূসা (আ)-এর 
মুখমণ্ডলের উপর এমন উজ্জ্বল নূরের প্রতিফলন ঘটত যার দিকে বনী আদমের কেউ দৃষ্টি 
নিক্ষেপ করতে পারত না । তাই সামনে পর্দা ঝুলিয়ে দেয়া হল, সম্প্রদায়ের লোকেরা অগ্রসর 
হলেন এবং মেঘমালায় ঢুকে সিজদাবনত হয়ে পড়লেন । আল্লাহ তা'আলা যখন মূসা (আ)-এর 
সাথে কথা বলছিলেন, মূসা (আ)-কে বলছিলেন, এটা কর, এটা করো না । তখন তারা আল্লাহ 
তা'আলার কথা শুনছিলেন। আল্লাহ তাআলা যখন তার নির্দেশ প্রদান সম্পন্ন করলেন এবং মূসা 
(আ) থেকে মেঘমালা কেটে গেল ও সম্পৃদায়ের দিকে তিনি দৃষ্টি দিলেন, তখন তারা বলল, হে 
মূসা! আমরা তোমার কথায় বিশ্বাস করি না, যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে 
0 জালা তথয ছাহ ছয়:ও:ডাের৫ কেন্ত কহ তের বচ গড়ল । তাতে তাহা 
সকলেই মৃত্যুবরণ করল। 

তৎক্ষণাৎ মূসা (আ) আপন প্রতিপালককে ডাকতে লাগলেন এবং অনুনয় বিনয় করে 
আরযী জানাতে লাগলেন $ 

NAIRSALA And 


EDN ELEN TL, 

অর্থাৎ__ “হে আমার প্রতিপালক! তুমি ইচ্ছে করলে পূর্বেই তো তাদেরকে এবং আমাকেও 
TESTE ONT Le TCT ET 
কি ধ্বংস করবে? 

”অন্য কথায়, আমাদের মধ্য হতে নির্বোধরা যা করেছে; তারা বাছুরের পূজা করেছে। 
তাদের এ কাজের সাথে আমাদের কোন সম্পর্ক নেই । আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ 
(র), কাতাদা (র) ও ইব্‌ন জুরায়জ (র) বলেন, বনী ইসরাঈলরা বস্রাঘাতে আক্রান্ত হয়েছিল, 
কেননা তারা তাদের বাছুর পূজা থেকে বিরত রাখেনি । উক্ত আয়াতে উল্লেখিত 
আয়াতাংশ (4 39 / ৯ 5|-এর অর্থ হচ্ছে, ‘এটা তোমার প্রদত্ত পরীক্ষা ছাড়া কিছুই 
নয় ৷' এ অভিমতটি আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন জুবাইর (রা), আবুল আলীয়া 
(র), রাবী ইবন আনাস (র) ও পূর্বাপরের অসংখ্য উলামায়ে কিরামের । অর্থাৎ হে আল্লাহ! 
তুমিই এটা নির্ধারিত করে রেখেছিলে, বা তাদেরকে এটার দ্বারা পরীক্ষা করার জন্যে বাছুর পূজা 
করার বিষয়টি সৃষ্টি করেছিলে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৪৭ 


যেমন অন্য আয়াতে আল্লাহ তা'আলা ইরশাদ করেন £ 

LEAL AL ABAL A Bult dl 

i Lf UUs bp CII UG 
অর্থাৎ-_ “হারূন তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমার সম্পুদায়! বাছুর পূজা দ্বারা তো 

কেবল তোমাদেরকে পরীক্ষায়ই ফেলা হয়েছে।” (সূরা তা-হা ৪ ৯০) 


বলেছিলেন? 2 4 840 240 AU GA 
এজন্য মূসা (আ) 0 sli be S23 sis lt Wr 


অর্থাৎ “তুমিই এই পরীক্ষা দ্বারা যাকে ইচ্ছে পথভ্রষ্ট কর এবং যাকে ইচ্ছে হিদায়ত কর । 
তুমিই নির্দেশ ও ইচ্ছার মালিক । তুমি যা নির্দেশ বা ফয়সালা কর তা বাধা দেয়ার মত কারো 


শক্তি নেই এবং কেউ তা প্রতিহতও করতে পারেনা । 

st ld NALA fad ANAL alata, tld (LAT 

SAL Ll SSS Aaa Ls El CSG Ll EETSEAER: 
ye 


A f Al, 
Ub Cred LL 
2 > Pp 2 
তুমিই তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি দয়া কর 
এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ । আমাদের জন্য নির্ধারিত কর ইহকাল ও পরকালের 
কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করেছি এবং অনুনয় বিনয় সহকারে তোমাকেই স্মরণ 


করেছি। 


উপরোক্ত তাফসীরটি আবদুল্লাহ ইবন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্ন জুবাইর, আবুল 
আলীয়া, ইবরাহীম তায়মী, যাহ্হাক, সুদ্দী, কাতাদা (র) ও আরো অনেকেই এরূপ ব্যাখ্যা 


করেছেন। আভিধানিক অর্থও তাই । 


Pld AS Px dy w lt AE 
ধাতাং 8 Ed . 
আয়া ংশ NE) —_ le JU 


অর্থাৎ--‘আমি যেসব বস্তু সৃষ্টি করেছি এগুলোর কারণে আমি যাকে ইচ্ছে শাস্তি প্রদান 
করব । আমার রহমত তা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত । (সূরা আ‘রাফ ৪ ১৫৬) 

সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে আছে, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন ঃ “আল্লাহ 
তা'আলা যখন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃজন সমাপ্ত করেন তখন তিনি একটি লিপি লিখলেন 
ও আরশের উপর তার কাছে রেখে দিলেন, তাতে লেখা ছিল 44 ১ ১০ 

আল্লাহ তা‘আলা ইরশাদ করেন ঃ “সুতরাং এটা আমি তাদের জন্যে নির্ধারিত করব যারা 
তাকওয়া অবলম্বন করবে, যাকাত দেবে ও আমার নিদর্শনে বিশ্বাস করবে৷” অর্থাৎ আমি 
সুনিশ্চিতভাবে তাদেরকেই রহমত দান করব যারা এসব গুণের অধিকারী হবে। “আর যারা 
বাৰ্তাবাহক উশ্মী নবীর অনুসরণ করবে”--- এখানে মূসা (আ)-এর কাছে আল্লাহ তাআলা 
মুহাম্মদ (সা) ও তীর উম্মত সম্বন্ধে উল্লেখ করে তাদের মর্যাদার প্রতি ইঙ্গিত করেছেন এবং মূসা 
(আ)-এর সাথে একান্ত আলাপে আল্লাহ্‌ তা'আলা এ বিষয়টিও জানিয়ে দিয়েছিলেন। আমার 
তাফসীর গ্রন্থে এই আয়াত ও তার পরবর্তী আয়াতের তাফসীর বর্ণনাকালে আমি এ সম্পর্কে 
বিস্তারিত প্রয়োজনীয় আলোচনা পেশ করেছি । 


http://IslamiBoi.wordpress.com 


৬৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কাতাদা (র) বলেন, মূসা (আ) বলেছিলেন, “হে আমার প্রতিপালক! ফলকে আমি এমন 
এক উন্মতের উল্লেখ দেখতে পাচ্ছি যারা হবে শ্রেষ্ঠ উন্মত, মানব জাতির জন্য তাদের আবির্ভাব 
হবে, তারা সৎ কার্যের নির্দেশ দান করবে, অসৎ কাজে নিষেধ করবে। হে প্রতিপালক! 
তাদেরকে আমার উম্মত করে দিন! আল্লাহ তা'আলা বললেন, ‘না, ওরা আহমদের উম্মত !' 
পুনরায় মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! ফলকে আমি একটি উম্মতের উল্লেখ পাচ্ছি 
যারা সৃষ্টি হিসেবে সর্বশেষ কিন্তু জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে সর্বপ্রথম । হে আমার প্রতিপালক! 
তাদেরকে আমার উম্মত করে দিন!’ আল্লাহ তা‘আলা বললেন, ‘না, এরা আহমদের উন্মত !' 
আবার মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! ফলক্কে আমি একটি উম্মতের উল্লেখ পাচ্ছি, 
যাদের অন্তরে আল্লাহ তা'আলার কালাম সুরক্ষিত, অর্থাৎ ওরা আল্লাহ তা'আলার কালামের 
হাফিজ । তারা হিফজ হতে আল্লাহ তা'আলার কালাম তিলাওয়াত করবেন । উম্মতে মুহাম্মদীর 
পূর্বে যেসব উম্মত ছিলেন তারা দেখে দেখে আল্লাহ তা'আলার কালাম তিলাওয়াত করতেন । 
কিন্তু যখন তাদের থেকে আল্লাহ তা'আলার কালাম উঠিয়ে নেয়া হতো, তখন তারা আর কিছুই 
তিলাওয়াত করতে পারতো না । কেননা, তারা আল্লাহ তা'আলার কালামের কোন অংশই হিফজ 
করতে পারেনি তারা পরবর্তীতে আল্লাহ তা'আলার কালামকে আর চিনতেই সক্ষম হতো না। 
কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তা'আলার কালাম হিফজ করার তাওফীক দান করা হয়েছে, যা 
অন্য কাউকে দান করা হয়নি৷ মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! ওদেরকে আমার 
উন্মত করে দিন ।' আল্লাহ তা'আলা বললেন, “না, ওরা আহমদের উন্মত ৷' 

মূসা (আ) আবারো বললেন, “হে আমার প্রতিপালক! ফলকে আমি এমন একটি উম্মতের 
উল্লেখ পাচ্ছি, যারা তাদের পূর্বের আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং শেষ 
কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করবে ৷ তারা পথভ্রষ্ট বিভিন্ন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, 
এমনকি আখেরী যামানার একচক্ষুবিশিষ্ট মিথ্যাবাদী দাজ্জালের বিরুদ্ধেও জিহাদ করবে৷ 
তাদেরকে আমার উম্মত করে দিন!” আল্লাহ তা'আলা বললেন, ‘না, ওরা,আহমদের উম্মত ৷' 
মূসা (আ) পুনরায় বললেন, “হে আমার প্রতিপালক! ফলকে আমি এমন একটি উম্মতের উল্লেখ 
পাচ্ছি যারা আল্লাহ তা'আলার নামের সাদকা-খয়রাত নিজেরা খাবে কিন্তু তাদেরকে এটার জন্যে 
আবার পুরস্কারও দেয়া হবে৷” উম্মতে মুহাম্মদীর পূর্বে অন্যান্য উম্মতের কোন ব্যক্তি যদি সাদকা 
করত এবং তা আল্লাহ তা'আলার দরবারে কবুল হত তখন আল্লাহ তা'আলা আগুন প্রেরণ 
' করতেন এবং সে আগুন তা পুড়িয়ে দিত ৷ কিন্তু যদি তা কবূল না হত তাহলে আগুন তা 
পোড়াত না । বরং এটাকে পশু-পাখিরা খেয়ে ফেলত এবং আল্লাহ তা‘আলা এঁ উম্মতের ধনীদের 
সাদকা দরিদ্রদের জন্যে গ্রহণ করবেন ৷ মূসা (আ) বললেন, “হে আমার প্রতিপালক! এদেরকে 
আমার উন্মত বানিয়ে দিন।” আল্লাহ তা'আলা বললেন, ‘না, ওরা আহমদের উন্মত ৷' মূসা (আঁ) 
পুনরায় বললেন, “ফলকে আমি এমন এক উম্মতের উল্লেখ পাচ্ছি, তারা যদি একটি নেক কাজ 
করতে ইচ্ছে করে অথচ পরবর্তীতে তা করতে না পারে, তাহলে তাদের জন্য একটি নেকী লেখা 
হবে । আর যদি তা তারা করতে পারে, তাহলে তাদের জন্যে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত 
নেকী দেয়া হবে। ওদেরকে আমার উম্মত করে দিন!” আল্লাহ তা‘আলা বললেন, “না. ওরা 
আহমদের উন্মত ৷” মূসা (আ) পুনরায় বললেন, “আমি ফলকে এমন একটি উম্মতের উল্লেখ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৪৯ 


পাচ্ছি যারা অন্যদের জন্যে কিয়ামতের দিন সুপারিশ করবে এবং তাদের সে সুপারিশ কবূলও . 
করা হবে। তাদেরকে আমার উম্মত করে দিন।” আল্লাহ তা'আলা বললেন, “না, এরা 
আহমদের উন্মত ৷” 

কাতাদা (র) বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, অতঃপর মূসা (আ) ফলক 
ফেলে দিলেন এবং বললেন ১২! ২! ০:51! 1401 হে আল্লাহ! আমাকেও 
li AES UPL অনেকেই মূসা (আ)-এর এরূপ মুনাজাত উল্লেখ করেছেন 

বং মুনাজাতে এমন বিষয়াদি সম্বন্ধে উল্লেখ রয়েছে, যেগুলোর কোন ভিত্তি খুঁজে পাওয়া যায় 
EOE A NE RSE NEE SS EO 
সাহায্য, তাওফীক, হিদায়াত ও সহায়তা নিয়ে পেশ করব । 

হাফিজ আবূ হাতিম মুহাম্মদ ইব্‌ন হাতিম ইব্‌ন হিব্বান (র) তার বিখ্যাত ‘সহীহ’ গ্রন্থে 
জান্নাতীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মূসা (আ)-এর জিজ্ঞাসা 
সম্পর্কে বলেন ঃ মুগীরা ইব্ন শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (সা) থেকে বর্ণনা করেন যে, 
মূসা (আ) আল্লাহ তা‘আলাকে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতীদের মধ্যে মর্যাদায় সর্বনিম্ন কে? 
আল্লাহ তা‘আলা বলেন, ‘জার্াতীগণ জার্নাতে প্রবেশ করার পর এক ব্যক্তি আগমন করবে। 
তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ কর সে ব্যক্তি বলবে, আমি কেমন করে জান্নাতে 
প্রবেশ করবো অথচ লোকজন সকলেই নিজ নিজ স্থান করে নিয়েছে ও নির্ধারিত নিয়ামত লাভ 
করেছে। তাকে তখন বলা হবে যে, যদি তোমাকে দুনিয়ার রাজাদের কোন এক রাজার রাজ্যের 
সমান জান্নাত দেয়া হয়, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? উত্তরে সে বলবে, ‘হ্যা, আমার 
প্রতিপালক!’ তাকে তখন বলা হবে, তোমার জন্যে এটা এটার ন্যায় আরো একটা এবং এটার 
ন্যায় আরো এক জার্নাত । সে তখন বলবে, ‘হে আমার প্রতিপালক! আমি সন্তুষ্ট ' তখন তাকে 
বলা হবে, ‘এর সাথে রয়েছে তোমার জন্যে যা তোমার মন চাইবে ও যাতে চোখ জুড়াবে '” মূসা 
(আ) আল্লাহ তা'আলার কাছে জানতে চান, ‘জান্নাতীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে?’ 
নিজ কুদরতী হাতে রোপণ করেছি এবং তা চূড়ান্ত পর্যায়ে পৌছিয়েছি--- তা এমন যা কোন দিন 
কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি এবং যা কোন আদম সন্তানের কল্পনায় আসেনি ।” 

MD OE LTA Ne 


“dL Hd / LRAT ANY MM AAAAREY 


SLE a HSL nel 3 bn Rl CAS 

অর্থাৎ “ ‘কেউই জানে না তাদের জন্য নয়ন গ্রীতিকর কি লুক্কায়িত রাখা হয়েছে তাদের 
কৃতকর্মের পুরস্কার স্বরূপ ।” (৩২ সাজদা ৪ ১৭) 

অনুরূপভাবে ইমাম মুসলিম (র) ও ইমাম তিরমিযী (র) সুফিয়ান ইবন উয়াইনা (র) সূত্রে 
বর্ণনা করেন, মুসলিমের পাঠ হচ্ছে £ঃ ৯১১! ৭] J অতঃপর তাকে বলা হবে যদি 
পৃথিবীর কোন রাজার রাজ্যের সমতুল্য তোমাকে দান করা হয় তাতে কি তুমি সন্তুষ্ট হবে? তখন 
সে ব্যক্তি বলবে, ‘হে আমার প্রতিপালক! আমি এতে সন্তুষ্ট ।' আল্লাহ তা'আলা বলবেন, তোমার 
জন্যে রয়েছে এটা, এটার অনুরূপ এবং এটার অনুরূপ । এটার অনুরূপ, আরো এটার অনুরূপ 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮২ 


http://IslamiBoi.wordpress.com 


৬৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘পঞ্চম বারের পর সে ব্যক্তি বলবে £ ‘হে আমার প্রতিপালক! এটাতে আমি সন্তুষ্ট’ অতঃপর 
বলা হবে, এটা তো তোমার জন্যে থাকবেই এবং তার সাথে আরো দশগুণ, আর এছাড়াও 
তোমার জন্যে থাকবে যা তোমার মনে চাইবে ও যাতে তোমার চোখ জুড়াবে ৷’ তখন সে ব্যক্তি 
বলবে, ‘হে আমার প্রতিপালক! আমি সন্তুষ্ট" আর মূসা (আ) বললেন $ ‘হে আমার 
প্রতিপালক! এরাই তাহলে মর্যাদায় সর্বোচ্চ?’ তখন আল্লাহ্‌ তা'আলা বললেন, ‘তাদের সম্মানের 
বৃক্ষ আমি নিজ হাতে রোপণ করেছি এবং সম্মানের পরিচর্যার কাজও আমিই সমাপ্ত করেছি । 
তাদের এত নিয়ামত দেয়া হবে, যা কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি এবং কোন 
মানবহৃদয় এর কল্পনাও করেনি ৷' NOELLE কুরআন মজীদের আয়াতে তার 
যথার্থতার প্রমাণ রয়েছে। 41 44 4 15 96 


SE CELE ও সহীহ বলেছেন। কেউ কেউ বলেন, হাদীসটিকে 
মওকুফ বললেও বিশুদ্ধ মতে তা মারফ্‌* ৷ ইব্‌ন হিব্বান (র) তার ‘সহীহ’ গ্রন্থে মূসা (আ) কর্তৃক 
তাঁর প্রতিপালককে সাতটি প্রশ্ন জিজ্ঞাসা প্রসঙ্গে বলেন ৪ 

আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন । একদিন মূসা (আ) আপন 
প্রতিপালকের কাছে ছয়টি বিষয়ে প্রশ্ন করেন, আর এই ছয়টি বিষয় শুধু তারই জন্যে বলে তিনি 
মনে করেছিলেন সপ্তম বিষয়টি মূসা (আ) পছন্দ করেননি । মূসা (আ) প্রশ্ন করেন, (১) হে 
আমার প্রতিপালক! তোমার বান্দাদের মধ্যে সর্বাধিক পরহেজগার কে ? আল্লাহ তা‘আলা 
বললেন ঃ ‘যে ব্যক্তি যিকির করে এবং গাফিল থাকে না । (২) মূসা (আ) বলেন, তোমার 
বান্দাদের মধ্যে সর্বাধিক হিদায়াতপ্রাপ্ত কে? আল্লাহ তা'আলা বলেন, যে আমার হিদায়াতের 
অনুসরণ করে। (৩) মূসা (আঁ) বলেন, তোমার বান্দাদের মধ্যে সর্বোত্তম বিচারক কে? আল্লাহ্‌ 
তা'আলা বলেন, যে মানুষের জন্যে সেরূপ বিচারই করে যা সে নিজের জন্যে করে। (8) মূসা 
(আ) বলেন, তোমার বান্দাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী কে? আল্লাহ তা'আলা বলেন, এমন জ্ঞানী 
যে জ্ঞান আহরণে তৃপ্ত হয় না বরং লোকজনের জ্ঞানকে নিজের জ্ঞানের সাথে যোগ করে। (৫) 
মূসা (আ) বলেন, তোমার বান্দাদের মধ্যে সর্বাধিক সম্মানিত কে? আল্লাহ্‌ তা'আলা বলেন, যে 
বান্দা প্রতিশোধ খ্রহণের সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। (৬) মূসা (আ.) প্রশ্ন করেন ৪ 
তোমার বান্দাদের মধ্যে সর্বাধিক ধনী কে? আল্লাহ্‌ তা'আলা বলেন, ‘যে বান্দা তাকে যা দেয়া 
হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকে৷’ (৭) মূসা (আঁ) প্রশ্ন করেন £ তোমার বান্দাদের মধ্যে সর্বাধিক 
দর্ব্দ্রি কে? আল্লাহ্‌ তা'আলা বলেন, ‘মানকুস'--যার মনে অভাববোধ রয়েছে। রাসূলুল্লাহ (স) 
বলেন, “বাহ্যিক ধনীকে প্রকৃত পক্ষে ধনী বলা হয় না, অন্তরের ধনীকেই ধনী বলা হয়।” যখন 
আল্লাহ তা'আলা কোন বান্দার প্রতি কল্যাণ চান, তখন তাকে অন্তরে ধনী হবার এবং হৃদয়ে 
আল্লাহর প্রতি ভয় করার তাওফীক দেন। আর যদি কোন বান্দার অকল্যাণ চান তাহলে তার 
চোখ দারিদবুকে প্রকট করে তুলেন । হাদীসে বর্ণিত ,০ 55:১০ শব্দের ব্যাখ্যায় ইব্‌ন হিব্বান (র) 
বলেন, এটার অর্থ হচ্ছে তাকে যা কিছু দেয়া হয়েছে তা সে নগণ্য মনে করে এবং আরো অধিক 
চায় । 


ইব্‌ন জারীর (র) তীর ইতিহাস গ্রন্থে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন । তবে তিনি এতটুকু বর্ধিত করে বলেন, মূসা (আ) বলেন, ‘হে আমার প্রতিপালক! 


f 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫১ 


তোমার বান্দাদের মধ্যে কে সর্বাধিক জ্ঞানী? আল্লাহ্‌ তা'আলা বলেন, যে নিজের জ্ঞানের সাথে 
সাথে লোকজনের জ্ঞানও অন্বেষণ করে। অচিরেই সে একটি উপদেশ বাণী পাবে, যা তাকে 
আমার হিদায়াতের দিকে পথপ্রদর্শন করবে কিংবা আমার নিষেধ থেকে বিরত রাখবে । মূসা 
(আ) বললেন, হে আমার প্রতিপালক! আমার চেয়ে অধিক জ্ঞানী কি পৃথিবীতে কেউ আছেন? 
আল্লাহ্‌ তা‘আলা' বললেন, ‘হ্যা আছে, সে হচ্ছে খিষির ৷’ মূসা (আ) খিষির (আ)-এর সাথে 
সাক্ষাৎ করার জঙ্স্য পথের সন্ধান চান। পরবর্তীতে এর আলোচনা হবে। 

ইব্ন হিব্বানের বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস ইমাম আহমদ (র) বলেন, আবু সাঈদ 
খুদরী (রা) 'রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন, “একদিন মূসা (আ) বললেন, ‘হে আমার 
প্রতিপালক! তোমার মুমিন বান্দা দুনিয়াতে অভাবে-অনটনে দিন যাপন করে। আল্লাহ বলেন, 
তার জন্যে জান্নাতের একটি দ্বার খুলে দেয়া হবে তা দিয়ে সে জান্নাতের দিকে তাকাবে । 
‘আল্লাহ্‌ তা‘আলা বলেন, ‘হে মূসা! এটা হচ্ছে সেই বস্তু যা আমি তার জন্যে তৈরি করে 
রেখেছি” মূসা (আ) বলেন, ‘হে আমার প্রতিপালক! তোমার ইয্যত ও পরাক্রমের শপথ, যদি 
তার দুই হাত ও দুই পা কাটা গিয়ে থাকে এবং তার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত সে হামাগুড়ি 
দিয়ে চলে আর এটাই যদি তার শেষ গন্তব্যস্থল হয়, তাহলে সে যেন কোনদিন কোন কষ্টই 
ভোগ করেনি” রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “পুনরায় মূসা (আ) বলেন, ‘হে আমার প্রতিপালক! 
তোমার কাফির বান্দা দুনিয়ার প্রাচূর্যের মধ্যে রয়েছে।' আল্লাহ্‌ তা'আলা বলেন, ‘তার জন্যে 
জাহান্নামের একটি দ্বার খুলে দেয়া হবে৷’ আল্লাহ তা'আলা বলেন, ‘হে মূসা! এটা আমি তার 
জন্যে তৈরি করে রেখেছি’ মুসা (আ) বলেন, ‘হে আমার প্রতিপালক! তোমার ইয্যত ও 
পরাক্রমের শপথ, তার জন্ম থেকে কিয়ামত পর্যন্ত যদি তাকে পার্থিব সম্পদ দেয়া হত, আর 
এটাই যদি তার গন্তব্যস্থল হয় তাহলে সে যেন কখনও কোন কল্যাণ লাভ করেনি!” তবে এ 
হাদীসের সূত্রের বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। আল্লাহই সম্যক জ্ঞাত । 

ইব্‌ন হিব্বান (র) মূসা (আ) কর্তৃক আপন প্রতিপালকের কাছে ‘এমন একটি যিকির 
প্রার্থনা’ শিরোনামে আবু সাঈদ (রা) থেকে একটি হাদীস বর্ণনা করেন তিনি রাসূলুল্লাহ (সা) 
থেকে এটি বর্ণনা করেন যে, একদিন মূসা (আ) আরয করলেন, ‘হে আমার প্রতিপালক! 
আমাকে এমন কিছু শিক্ষা দিন, যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি ও ডাকতে 
পারি । আল্লাহ্‌ তা'আলা বলেন, হে মূসা! তুমি বল, «1]| Y। «| ? মূসা (আ) বললেন, ‘হে 
আমার প্রতিপালক! আপনার প্রত্যেক বান্দাই তো এই কলেমা বলে থাকে । আল্লাহ তা'আলা 
বললেন, তুমি বল «(| ¥। «| 3 মূসা (আ) বললেন, আমি এমন একটি কালেমা চাই যা 
আপনি আমার জন্যেই বিশেষভাবে দান করবেন । আল্লাহ তা'আলা বললেন, ‘হে মূসা! যদি 
সাত আসমান ও সাত যমীনের বাসিন্দাদেরকে এক পাল্লায় রাখা হয় এবং «1!| Y¥। কলেমাকে 
অন্য পাল্লায় রাখা হয় তাহলে «1]| Y। !| Y এর পাল্লাটি অপর পাল্লাটি থেকে অধিক ভারী 
হবে। এই হাদীসের সত্যতার প্রমাণ £3.11 ৩,১২ আর অর্থের দিক দিয়ে এ হাদীসের 
অতি নিকটবর্তী হল নিম্ন বর্ণিত হাদীস যা হাদীসের কিতাবগুলোতে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করেন, ‘সর্বোত্তম দু'আ হচ্ছে, আরাফাত ময়দানের দুআ ৷’ 


http://IslamiBoi.wordpress.com 


৬৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমি ও আমার পূর্ববর্তী নবীগণের সর্বোত্তম বাণী হল £ 
hls sill ddd .dsdpiYsssdiylaly 

অর্থাৎ এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ্‌ নেই, তিনি একক, অংশীদারহীন, তারই 
জন্য যত প্রশংসা এবং তিনিই সর্বশক্তিমান । ,-০১$11 %|-এর তাফসীর প্রসঙ্গে ইবন আবূ 
হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) হতে বর্ণনা করেন । তিনি বলেন, বনী ইসরাঈল মূসা (আ)-কে 
প্রশ্ন করলেন, তোমার প্রতিপালক কি ঘুমান? মূসা (আ) বললেন, তোমরা আল্লাহ্‌কে ভয় কর । 
তখন তার প্রতিপালক তাকে ডেকে বললেন, হে মূসা! তারা তোমাকে প্রশ্ব করেছে__ তোমার 
প্রতিপালক কি ঘুমান? তাই তুমি তোমার দুই হাতে দুইটি বোতল ধারণ কর এবং রাত জাগরণ 
কর । মূসা (আ) এরূপ করলেন, যখন রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হল, তিনি তন্ত্রাচ্ছনন 
হলেন এবং তার মাথা হাটুর উপর ঝুঁকে পড়ল। অতঃপর তিনি সোজা হয়ে দাড়ালেন এবং 
বোতল দু'টিকে মজবুত করে ধরলেন । এরপর যখন শেষরাত হলো তিনি তন্দ্রাচ্ছনু হয়ে 
পড়লেন । অমনি তার দুই হাতের দু'টি বোতল পড়ে গেল ও ভেঙ্গে গেল। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে বললেন, ‘হে মূসা! যদি আমি নিদ্রাচ্ছন্ন হতাম 
তাহলে আসমান ও যমীন পতিত হত এবং তোমার হাতের বোতল দু'টির ন্যায় আসমান-যমীন 

ংস হয়ে যেত বর্ণনাকারী বলেন, এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা রাসূল (সা)-এর কাছে 
আয়াতুল কুরসী নাযিল করেন। 

ইব্‌ন জারীর (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন; তিনি বলেন, ‘আমি রাসূল 
(সা)-কে মিম্বরে বসে মূসা (আ)-এর ঘটনা বর্ণনা করতে শুনেছি । রাসূলুল্লাহ (সা) বলেন, 
“একদিন মুসা (আ)-এর অন্তরে এই প্রশ্ন উদিত হল যে, আল্লাহ্‌ তাআলা কি নিদ্রা যান? তখন 
আল্লাহ তা‘আলা তীর কাছে একজন ফেরেশতাকে পাঠালেন, তিনি তাকে তিন রাত অন্ন্রা 
অবস্থায় রাখলেন । অতঃপর তাকে দুই হাতে দুটি কাচের বোতল দিলেন, আর এই দুটো 
বোতলকে সযত্বে রাখার নির্দেশ দিলেন । অতঃপর তার ঘুম পেলেই দু'টো হাত একত্র হয়ে 
যাবার উপক্রম হত এবং তিনি জেগে উঠতেন । অতঃপর তিনি একটিকে অপরটির সাথে একত্রে 
ধরে রাখতেন । এমনকি শেষ পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়েন ৷ তার দুটো হাত কেঁপে উঠলো এবং 
দুটো বোতলই পড়ে ভেঙ্গে গেল৷” রাসূল (সা) বলেন, আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর জন্যে 
এই একটি উদাহরণ বর্ণনা করেন যে, যদি আল্লাহ্‌ তা'আলা নিদ্রা যেতেন তাহলে আসমান ও 
যমীনকে ধরে রাখতে পারতেন না । 

উপরোক্ত হাদীস মারফুরূপে গরীব পর্যায়ের । তবে খুব সম্ভব এটা কোন সাহাবীর বাণী এবং 
এর উৎস ইহুদীদের বর্ণনা । 

ROU A a 


2, ACHAEA ADE A 
SE SUSI Us NE THY je in HL ASAE LEAS 
NAA A/ NAY 


k L / , 
HERE Le SA Ut 


f / 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫৩ 

EAE TO EEA ETA 

“স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উর্ধে উত্তোলন 

করেছিলাম; বলেছিলাম, আমি যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ কর এবং তাতে যা রয়েছে তা 

স্মরণ রাখ। যাতে তোমরা সাবধান হয়ে চলতে পার । এটার পরেও তোমরা মুখ ফিরালে! 

আল্লাহ্র অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্য ক্ষতিগ্রস্ত হতে ৷ 
(সুরা বাকারা ৪ ৬৩ - ৬৪) 


LAE 
Lila tl AE 2 rb A 2%. a A LLL AALLA 
KOSI NLS te GS 1% Ul oe 


ont os 157319 554, 

অর্থাৎ “স্মরণ কর, EH ME on Lt তা ছিল যেন এক 
চাদোয়া । তারা ধারণা করল যে, এটা তাদের উপর পড়ে যাবে। বললাম, আমি যা দিলাম তা 
দৃঢ়ভাবে ধারণ কর এবং ওতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী 
হও” (সূরা আরাফ ৪ ১৭১ ) 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) ও প্রাচীন যুগের উলামায়ে কিরামের অনেকেই বলেন, মূসা 
(আ) যখন তাওরাত সম্বলিত ফলক নিয়ে নিজ সম্পৃদায়ের কাছে আগমন করলেন তখন নিজ 
সম্প্রদায়কে তা গ্রহণ করতে ও শক্তভাবে তা ধরতে নির্দেশ দিলেন । তারা তখন বলল, 
তাওরাতকে আমাদের কাছে খুলে ধরুন, যদি এর আদেশ নিষেধাবলী সহজ হয় তাহলে আমরা 
তা গ্রহণ করব । মূসা (আ) বললেন, ‘তাওরাতের মধ্যে যা কিছু রয়েছে তা তোমরা কবূল কর, 
তারা তা কয়েকবার প্রত্যাখ্যান করে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদেরকে হুকুম করেন 
তারা যেন তুর পাহাড় বনী ইসরাঈলের মাথার উপর উত্তোলন করেন। অমনি পাহাড় তাদের 
মাথার উপর মেঘখণ্ডের ন্যায় ঝুলতে লাগল, তাদের তখন বলা হল, তোমরা যদি তাওরাতকে 
তার সব কিছুসহ কবূল না কর এই পাহাড় তোমাদের মাথার উপর পড়বে । তখন তারা তা 
কবুল করল । তাদেরকে সিজদা করার হুকুম দেয়া হলো, তখন তারা সিজদা করল । তবে তারা 
পাহাড়ের দিকে আড় নজরে তাকিয়ে রয়েছিল। ইহুদীদের মধ্যে আজ পর্যন্ত এরূপ বলাবলি 
করে থাকে যে, যে সিজদার কারণে আমাদের উপর থেকে আযাব বিদূরিত হয়েছিল তার থেকে 
উত্তম সিজদা হতে পারে না। 


আবূ বকর ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত আছে। তিনি বলেন, মূসা (আ) যখন 
তাওরাতকে খুলে ধরলেন তখন পৃথিবীতে যত পাহাড়, গাছপালা ও পাথর রয়েছে সবই কম্পিত 
হয়ে উঠল, আর দুনিয়ার বালক বৃদ্ধ নির্বিশেষে যত ইহুদীর কাছে তাওরাত পাঠ করা হল তারা 
প্রকম্পিত হয়ে উঠল ও মাথা অবনত করল । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ UE 

অর্থাৎ তোমরা এই মহাপ্রতিশ্র্তি ও বিরাট ব্যাপার দেখার পর তোমাদের অঙ্গীকার ও 
প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। 


http://IslamiBoi.wordpress.com 


৬৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
আল্লাহ তা‘আলা পুনরায় বলেন ৪ 
‘ LC SAME AAA 
lal Ct 2/4 1 dl LL 9 


অর্থাৎ__ তোমাদের প্রতি রাসূল ও কিতাব প্রেরণের মাধ্যমে যদি আল্লাহর অনুগ্রহ এবং 
অনুকম্পা না থাকত তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে। 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 
EE UG ELE LLG AA il bt rae JY 
SEL UTE LG CALS Spe SY st BA Yi 524 
YS SHBG SE IG BTL UELII SS gu sold Cd 
US alll eid 


Fd li 2 

Asl/Ch fiat { a# np /2e AA  / ald rd Lf ¢ 

~~ Le bl ~ 2 ae Ld A 
la Ee OPA! be Ph 11S Al 
IAC OLIN? LAL LLL rnd Pax? GALL TIL / lon 
LY I~ Ss YN ES JHSY $4 J 
RL DALL DNL LAIR dL LL Ls 2 

ে চি y 

Lad Pad SONAL L (aPLLLaltg MNARELADSG 

Go 72 CUSED nS 2 IS $e Il 


CO PEC ull eh et “ll 2 Lis 

অর্থাৎ স্মরণ কর, যখন মূসা (আ) আপন সনম্পৃদায়কে বলেছিল । আল্লাহ তোমাদেরকে 
একটি গরু যবেহ্র আদেশ দিয়েছেন তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ? মূসা 
বলল, আল্লাহ্র শরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই । তারা বলল, আমাদের জন্য 
তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল, ওটা কী রূপ? মূসা বলল, আল্লাহ্‌ বলেছেন, 
‘এটা এমন গরু যা বৃদ্ধও নয়, অল্পবয়ঙ্কও নয়__ মধ্যবয়সী । সুতরাং তোমরা যা আদিষ্ট হয়েছ 
তা কর । তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বল, এটার 
রং কি? মূসা বলল, আল্লাহ্‌ বলছেন, ‘এটা হলুদ বর্ণের গরু, এটার রং উজ্জ্বল গাঢ়, যা 
দর্শকদেরকে আনন্দ দেয়।’ তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে 
জানিয়ে দিতে বল, তা কোন্টি? আমরা গরুটি সম্পর্কে সন্দেহে পতিত হয়েছি এবং আল্লাহ্‌ ইচ্ছে 
করলে নিশ্চয়ই আমরা দিশা পাব । মূসা বলল, তিনি বলছেন, ওটা এমন এক গরু যা জমি চাষে 
ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত । তারা বলল, এখন তুমি সত্য 
এনেছো যদিও তারা যবেহ্‌ করতে প্রস্তুত ছিল না, তবুও তারা এটাকে যবেহ্‌ করল ৷ স্মরণ কর, 
যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫৫ 


তোমরা যা গোপন রাখছিলে, আল্লাহ্‌ তা ব্যক্ত করছেন। আমি বললাম, ‘এটার কোন অংশ 
দ্বারা ওকে আঘাত কর, এভাবে আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে 
দেখিয়ে থাকেন, যাতে তোমরা অনুধাবন করতে পার । (২ ৪ বাকারা ৪ ৬৭ - ৭৩) 

আবদুল্লাহ ইবন আব্বাস (রা) উবাইদা সালমানী আবূল আলীয়া (র) মুজাহিদ আর সূদ্দী 
(র) ও প্রাচীনকালের অনেক আলিম বলেন, বনী ইসরাইঈলের মধ্যে এক ব্যক্তি ছিল খুবই ধনী ও 
অতিশয় বৃদ্ধ । তার ছিল বেশ কয়েকজন ভাতিজা । তারা তার ওয়ারিশ হবার জন্যে তার মৃত্যু 
কামনা করছিল । তাই একরাতে তাদের একজন তাকে হত্যা করল এবং তার লাশ চৌরাস্তায় 
ফেলে রেখে এল । আবার কেউ কেউ বলেন, ভাতিজাদের একজনের ঘরের সামনে তা রেখে 
এল । ভোর বেলায় হত্যাকারী সম্বন্ধে লোকজনের মধ্যে মতবিরোধ দেখা দিল। তার এঁ ভাতিজা 
এসে কান্নাকাটি করতে লাগল এবং তার উপরে জুলুম হয়েছে বলে অভিযোগ করতে লাগল । 
অন্য লোকজন বলতে লাগল, তোমরা কেন ঝগড়া করছ এবং আল্লাহর নবীর কাছে গিয়ে কেন 
এটার ফয়সালা প্রার্থনা করছ না? তাই মৃত ব্যক্তির ভাতিজা আল্লাহর নবী মূসা (আ)-এর কাছে 
আগমন করে তার চাচার হত্যার ব্যাপারে অভিযোগ করল । মূসা (আ) তাদেরকে আল্লাহ্‌ 
তা‘আলার শপথ দিয়ে বললেন, কেউ যদি এ বিষয়ে কিছু জানে তাহলে সে যেন বিষয়টি 
আমাকে জানিয়ে দেয়। কিন্তু তাদের মধ্যে এমন একটি লোকও পাওয়া গেল না, যে এ বিষয়ে 
জানে । তারা বরং মূসা (আ)-কে অনুরোধ করল তিনি যেন নিজ প্রতিপালককে এই বিষয়ে প্রশ্ন 
করে তা জেনে নেন। সুতরাং মূসা (আ) আপন প্রতিপালকের নিকট তা জানতে চান । 

আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে হুকুম দিলেন; যাতে তিনি তাদেরকে একটি গাভী যবেহ্‌ 
করতে আদেশ করেন। তিনি বললেন ঃ 

EE 

অর্থাৎ - “নিশ্চয়ই আল্লাহ্‌ তোমাদেরকে একটি গরু যবেহ্‌ করার নির্দেশ দিয়েছেন” তারা . 
প্রতি উত্তরে বলল, তুমি কি আমাদের সাথে ঠাষ্টা করছ? অর্থাৎ আমরা তোমাকে নিহত ব্যক্তি 
প্রসঙ্গে প্রশ্ন করছি আর তুমি আমাদের গরু যবেহ্‌ করার পরামর্শ দিচ্ছ? মূসা (আ) বললেন, 
আমার কাছে প্রেরিত ওহী ব্যতীত অন্য কিছু বলার ব্যাপারে আমি আল্লাহ্‌ তা'আলার শরণ 
নিচ্ছি । তোমরা আল্লাহ তা‘আলাকে প্রশ্ন করার জন্যে আবেদন করেছ, আল্লাহ্‌ তা'আলা প্রশ্নের 
উত্তরে এটা বলেছেন। আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা), উবায়দা, মুজাহিদ, ইকরিমা, আবুল 
আলীয়া প্রমুখ বলেছেন, যদি তারা যে কোন একটি গাভী যবেহ্‌ করত তাহলে তার দ্বারা তাদের 
উদ্দেশ্য হাসিল হত । কিন্তু তারা ব্যাপারটি জটিল করাতে তাদের কাছে এটা জটিল আকার 
ধারণ করেছিল। একটি মারফ্‌ হাসীসে এ সম্পর্কে বর্ণিত আছে তবে এটার সূত্রে কিছু ক্রটি 
রয়েছে। অতঃপর তারা গকরুটির গুণাগুণ, রঙ ও বয়স সম্পর্কে প্রশ্ব করল এবং তাদেরকে 
প্রতিপালক আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে এমনভাবে জবাব দেয়া হল যে, এরূপ গরু খুঁজে 
পাওয়াই দুষ্কর হয়ে দাড়াল। তাফসীর গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । বস্তুত 
তাদেরকে একটি মধ্য বয়সী গরু যবেহ্‌ করার জন্যে হুকুম দেয়া হয়েছিল । অন্য কথায়, এটা 
বৃদ্ধও নয়, আবার অল্প বয়সীও নয় । 


http://IslamiBoi.wordpress.com 


৬৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এই অভিমতটি আবদুল্লাহ ইবন আব্বাস (রা), মুজাহিদ, আবুল আলীয়া, ইকরামা, হাসান, 
কাতাদা (র) প্রমুখ তাফসীরবিদের । তারপর তারা নিজেদের জন্য সংকীৰ্ণতা ও জটিলতা ডেকে 
আনল। তারা গরুটির রং সম্বন্ধে প্রশ্ন করল । তাই তাদেরকে এমন লোহিতাভ হলুদ রং-এর 
কথা বলা হল, যা দর্শকদেরও আনন্দ দেয়। এই রংটি একান্তই দুর্লভ । এরপর তারা আরো 
সংকীৰ্ণতা ও জটিলতা সৃষ্টি করে বলল, ‘হে মূসা! তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে 
দিতে বল যে, তা কোন্টি? আমরা গরুটি সম্পর্কে সন্দেহে পতিত হয়েছি এবং আল্লাহ্‌ ইচ্ছে 
‘করলে নিশ্চয়ই আমরা দিশা পাব৷’ এই প্রসঙ্গে ইব্‌ন আবূ হাতিম (র) ও ইব্ন মারদুওয়েহ্‌ 
রাসূলুল্লাহ (সা)-এর বরাতে একটি হাদীস বর্ণনা করেন যে, ইসরাঈল যদি গরু সম্বন্ধে পরিচিতি 
লাভ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ্‌ না বলত তাহলে কখনও তাদেরকে এ কাজ সম্পাদন করার 
জন্যে তাওফীক দেয়া হত না। তবে এ হাদীসের বিশুদ্ধতা সন্দেহমুক্ত নয়। আল্লাহ্‌ তা'আলাই 
অধিকতর জ্ঞাত ৷ 


15 ন Ml 
2 nt td / tC A 2/Ch 
ARE EE EER OO 


Es AC i EAL 55 ia ill IG Us LL 
অর্থাৎ__ মূসা বলল, তিনি বলছেন, ওটা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেতে পানি 
সেচের জন্য ব্যবহৃত হয়নি। সুস্থ, নিখুত তারা বলল, এখন তুমি সত্য এনেছ । যদিও তারা 
যবেহ্‌ করতে উদ্যত ছিল না । তবুও তারা তা যবেহ্‌ করল । (সূরা £ বাকারা ৪ ৬৮ - ৭১) 
উক্ত আয়াতে আরোপিত এ বৈশিষ্ট্যগুলো পূর্বের বৈশিষ্ট্যগুলোর তুলনায় আরো দুষ্প্রাপ্য 
ছিল। কেননা এতে শর্ত আরোপ করা হয়েছে যেন গরুটি জমি চাষ ও ক্ষেতে পানি সেচের জন্য 
ব্যবহত হওয়ার ফলে দুর্বল ও অসুস্থ না হয়ে থাকে, এবং তা যেন সুস্থ, সবল ও নিখুঁত হয় । 
এটি আবুল আলীয়া ও কাতাদা (র)-এর অভিমত ৷ আয়াতে উক্ত {4 {5 9 এর অর্থ হচ্ছে 
এটার মধ্যে নিজস্ব রঙ ব্যতীত এতে যেন অন্য কোন রঙ এর মিশ্রণ না থাকে । বরং এটা 
যাবতীয় দোষ ও অন্য সব রঙয়ের মিশ্রণ থেকে যেন নিখুঁত হয়। যখন গরুটিতে উল্লেখিত শর্ত 
ও গুণসমূহ আরোপিত করা হল তখন তারা বলল, এখন তুমি সত্য এনেছ। কথিত আছে যে, 
তারা এসব গুণবিশিষ্ট গরুটি খৌজাখুঁজি করে এমন এক ব্যক্তির কাছে এটাকে পেয়েছিল, যে 
ছিলেন অত্যন্ত পিতৃভক্ত । তারা তার কাছ থেকে গরুটি কিনতে চাইল, কিন্তু সে তাদের কাছে 
গরুটি বিক্রি করতে রাজি হল না । তারা তাকে অত্যন্ত চড়ামূল্য দিয়ে গরুটি খরিদ করল । 
সুদ্দী (র) উল্লেখ করেছেন, তারা প্রথমত গরুটির সম-ওজনের স্বর্ণ দিয়ে গরুটি ক্রয় করতে 
চায় । কিন্তু গরুর মালিক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তার ওজনের দশগুণ স্বর্ণ দিয়ে তারা 
গরুটি খরিদ করল । অতঃপর আল্লাহ্র নবী মুসা (আ) এটাকে যবেহ করার নির্দেশ দিলেন। 
তারা গরণটি যবেহ করার ব্যাপারে প্রথমত ইতস্তৃত করছিল। পরে রাজি হল । এরপর আল্লাহ্‌ 
তা'আলার তরফ থেকে হুকুম আসল যেন তারা নিহত ব্যক্তিটিকে যবেহ কৃত গরুটির কোন অঙ্গ 
দ্বারা আঘাত করে। কেউ কেউ বলেন, উক্লর গোশত দ্বারা আঘাত করার কথা বলা হয়েছিল; 
আবার কেউ কেউ কোমলাস্থি দ্বারা, আবার কেউ কেউ দুই কাধের মধ্যবর্তী গোশত দ্বারা আঘাত 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫৭ 


করার কথা বলা হয়েছিল বলে মত প্রকাশ করেন। যখন তারা মৃত ব্যক্তিকে ওটার দ্বারা আঘাত 
করল, তখন আল্লাহ তা'আলা তাকে পুনজীবিত করলেন এবং লোকটি উঠে দাড়াল । তার গলার 
শিরা থেকে রক্ত ঝরছিল। মূসা (আ) তাকে জিজ্ঞেস করলেন, ‘কে তোমাকে হত্যা করেছে?’ সে 
বলল, ‘আমার ভাতিজা ৷’ তার পর সে পূর্বের মত অবস্থায় ফিরে গেল : 
TT 
AL AIO) Ul LAS 


LIES EL SU Ee ET 

‘এভাবে আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদের দেখিয়ে থাকেন যাতে 
তোমরা অনুধাবন করতে পার ।' অর্থাৎ তোমরা যেমন আল্লাহ্‌ তা'আলার হুকুমে নিহত ব্যক্তির 
পুনরজীবিত হওয়া প্রত্যক্ষ করলে, তেমনি আল্লাহ তা'আলা এক মুহূর্তে সমস্ত মৃতকে যখন ইচ্ছে 
তখন জীবিত করবেন । যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ 


= is STUY RTT 
অর্থাৎ-_তোমাদের সকলের সৃষ্টি ও পুনরুথান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও EE 
অনুরূপ । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৩- 


http://IslamiBoi.wordpress.com 


মুসা (আ) ও খিযির (আ)-এর ঘটনা 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
Lal 8 a 3° nn UE 
NO TEA Cc 
Ss LIL LLL st nt ay ls ES Es 
ar PEE El RM Sled nytt 


/ 
LIAS Lal 0 A AANA 
LLL Cale ba fie 146 Ua Ln) ll Ve fs SUE ES bs 


Yd 
i Os LOMAS (Aw? OL AKA 
EE Ei Me IG. CEs 7 
7 ত LU i) aie Te) 


ALN K ETAL +” 2 Bee AAA 
IRB Adal CA AL RL A Ltd ‘Yt A ral 


ৰ al ) 3s 
EY RONEN 


tattle IA LUn CL 18 2 AL EA / rrr / 

GENE oe nls al lil CCR FO CE Ue 

sat 7 fe / EAE 

Sa lait se WEEE LC ae ES Os 
/ 


Ab dl bs CAL a LS 


NAAR IAEA fl & bf L 4 
LASSI Ls JU GL AR ol 43 42 1252 


http://IslamiBoi.wordpress.com 


‘ 

NFA SL Ll want 
GAEL LED FIN ad ch WN hed TE 
slssl ols | Ll, ই Luatc fi 3 UL lS uly be 
(7b/ UF ot CAE VC eC ara LY ) 
Le) Ls ul Ls. AS, Ed Li ul Glia is 


IAF lliod! {34 0 0 
. MEE 


| 
~~ 


Un 9 FOE EAE a Ltd 0 rl 


gl 
/ MAL CLUS 1 lwpd ot 
UNE Co 
‘ 


স্মরণ কর, যখন মুসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌছে আমি থামব 
না। অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব । তারা উভয়েই যখন দুই সমুদ্রের সংগমস্থলে 
পৌছল তারা নিজেদের মাছের কথা ভুলে গেল. এটা সুড়ংগের মত পথ করে সমুদ্রে নেমে 
গেল । যখন তারা আরো অগ্রসর হলো, মূসা তার সঙ্গীকে বলল, ‘আমাদের সকালের নাশ্তা 
নিয়ে এসো, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি ৷’ সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য 
করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম । 
শয়তানই এটার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল । মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ 
করে সমুদ্রে নেমে গেল৷ মূসা বলল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম । তারপর 
তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল । তারপর তারা সাক্ষাৎ পেল, আমার বান্দাদের মধ্যে 
একজনের, যাকে আমি আমার কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমার কাছ থেকে শিক্ষা 
দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান । 

মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা 
দেবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, আপনি কিছুতেই আমার সঙ্গে 
ধৈর্যধারণ করে থাকতে পারবেন না, যে বিষয়ে আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি 
ধৈর্যধারণ করবেন কেমন করে? মূসা বলল, আল্লাহ্‌ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন 
এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না। সে বলল, ‘আচ্ছা আপনি যদি আমার 
অনুসরণ করবেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্বন্ধে 
আপনাকে কিছু বলি!’ তারপর উভয়ে চলতে লাগল, ‘পরে তারা যখন নৌকায় আরোহণ করল, 
তখন সে ওটা বিদীর্ণ করে দিল মূসা বলল, আপনি কি আরোহীদের নিমজ্জিত করে দেবার 
জন্যে এটা বিদীর্ণ করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন ৷’ সে বলল, ‘আমি 
বলিনি যে, আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ করতে পারবেন না?' মূসা বলল, আমার 
ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন 
করবেন না। 


http://IslamiBoi.wordpress.com 


৬৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর উভয়ে চলতে লাগল । চলতে চলতে ওদের সাথে এক বালকের সাক্ষাত হলে সে 
তাকে হত্যা করল । তখন মূসা বলল, ‘আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন, হত্যার 
অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন ৷’ সে বলল, ‘আমি কি বলিনি 
যে, আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ করতে পারবেন না ?' মূসা বলল, ‘এটার পর যদি 
আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না, আমার 
ওযর আপত্তির চূড়ান্ত হয়েছে।'’ তারপর উভয়ে চলতে লাগল, চলতে চলতে তারা এক 
করতে অস্বীকার করলো । তারপর তারা এক পতনোন্ুুখ প্রাচীর দেখতে পেল এবং সে এটাকে 
সুদৃঢ় করে দিল । মূসা বলল, ‘আপনি তো ইচ্ছে করলে এটার জন) পারিশ্রমিক গ্রহণ করতে 
পারতেন’ সে বলল, ‘এখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্কছেদ হল; যে বিষয়ে আপনি 
ধৈর্যধারণ করতে পারেন নি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি ।' 

নৌকাটির ব্যাপার-_-এটা ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, ওরা সমুদ্রে জীবিকা অন্বেষণ 
করত; আমি ইচ্ছা করলাম নৌকাটিকে ক্রটিযুক্ত করতে ৷ কারণ, তাদের সম্মুখে ছিল এক রাজা 
যে বলপ্রয়োগে সকল নৌকা ছিনিয়ে নিত । আর কিশোরটি-_তার পিতামাতা ছিল মু'মিন । 
আমি আশঙ্কা করলাম যে, সে বিদ্রোহাচরণ ও কুফরীর দ্বারা তাদেরকে ব্বিত করবে । তারপরে 
আমি চাইলাম যে, ওদের প্রতিপালক যেন ওদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে 
হবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি-ভালবাসায় ঘনিষ্ঠতর । আর এ প্রাচীরটি__এটা ছিল নগরবাসী 
দুই পিতৃহীন কিশোরের, এর নিম্নদেশে আছে ওদের গুপ্তধন এবং ওদের পিতা ছিল 
সৎকর্মপরায়ণ । সুতরাং আপনার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে, ওরা বয়ঃপ্রাপ্ত 
হউক এবং ওরা ওদের ধনভাগ্ডার উদ্ধার করুক । আমি নিজ থেকে কিছু করিনি, আপনি যে 
বিষয়ে ধৈর্যধারণে অপারক হয়েছিলেন, এটাই তার ব্যাখ্যা । (সূরা কাহাফ £ ৫৯-৮২) 

কোন কোন কিতাবী বলে যে, খিযির (আ)-এর কাছে যে মূসা (আ) গমন করেছিলেন, তিনি 
হচ্ছেন মূসা (আ) ইবন মীশা ইবন ইউসুফ (আ) ইবন ইয়াকুব (আ) ইবন ইসহাক (আ) ইবন 
ইবাহীম আল খলীল (আ)। এ সব কিতাবীর অভিমতের সমর্থন করে যারা তাদের কিতাব ও 
বই-পুস্তক থেকে তথ্যাদি উদ্ধৃত করে থাকে, তাদের মধ্যে একজন ছিলেন নূপ ইবন ফুআলা 
আল হেমইয়ারী আশ-শামী, আল বুকালী। কথিত আছে যে, তিনি ছিলেন দামিশকের 
অধিবাসী । তীর মাতা হচ্ছেন কাব আহবারের স্ত্রী । বাহ্যত কুরআনের পূর্বাপর বর্ণনা ও সর্বজন 
গৃহীত বিশুদ্ধ হাদীসের স্পষ্ট দলীল দ্বারা প্রমাণিত হয় যে, মূসা (আ) ইবন ইমরানই হচ্ছেন বনী 
ইসরাঈলের কাছে প্রেরিত মূসা (আ)। 

ইমাম বুখারী (র) বলেন, সাঈদ ইবন জুবায়র (রা) বলেছেন__একদিন আমি ইবন আব্বাস 
(রা)-কে বললাম যে, নূফ আল বুকালীর ধারণা যে, খিষির (আ)-এর সাথে যে মূসা (আ) 
সাক্ষাত করেছিলেন তিনি বনী ইসরাঈলের মূসা (আ) নন। ইবন আব্বাস (রা) বলেন, 
“আল্লাহর দুশমন মিথ্যা বলেছে” উবাই ইব্ন কা'ব (রা) বলেন, তিনি রাসূলুল্লাহ (সা)-কে 
বলতে শুনেছেন যে, একদিন মূসা (আ) ইসরাঈলীদের কাছে বক্তব্য রাখছিলেন। এমন সময় 
তাকে প্রশ্ব করা হল যে, মানব জাতির মধ্যে সর্বাধিক জ্ঞানী কে ? তিনি বললেন ‘আমি'। 
যেহেতু জ্ঞানকে তিনি আল্লাহ্‌ তা'আলার দিকে সম্পর্কিত করেন নি তাই আল্লাহ্‌ তা'আলা তাকে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬১ 


ভর্ৎসনা করলেন । তার কাছে আল্লাহ্‌ তা'আলা এ মর্মে ওহী প্রেরণ করেন যে, দুই সমুদ্রের 
সংগমস্থলে আমার এক বান্দা রয়েছে যিনি তোমার চাইতে অধিক জ্ঞানী । মূসা (আ) বললেন, 
“হে আমার প্রতিপালক! আমি কেমন করে তার কাছে পৌছতে পারব?” আল্লাহ্‌ তাআলা 
বললেন, ‘একটি মাছ সাথে নিয়ে তা থলেতে পুরে নাও । যেখানেই মাছটি হারিয়ে যাবে, 
সেখানেই তাকে পাওয়া যাবে’ তিনি একটি মাছ নিয়ে তা একটি থলে পুরে নিলেন। তারপর 
তিনি চলতে লাগলেন । তার সাথে তার খাদিম ইউশা ইবন নূনও ছিলেন। যখন তারা 
শৈলশীলার কাছে পৌঁছলেন, তখন তারা তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ৷ মাছটি লাফ দিয়ে 
থলে থেকে বের হয়ে গেল এবং সুড়ঙ্গের পথ করে সাগরে নেমে গেল। 


আল্লাহ তা‘আলা মাছের যাত্রাপথের পানি ঠেকিয়ে রাখলেন, যাতে সুড়ঙ্গের মত হয়ে গেল। 
মুসা যখন জাগলেন, তখন খাদিম মাছটি সম্বন্ধে তাকে অবহিত করতে ভুলে গেলেন এবং তারা 
বাকি দিন ও রাত পথ চলতে লাগলেন । পরদিন সকালে মূসা (আ) তার খাদিমকে বলেন, 
‘আমাদের প্রাতঃরাশ আন, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি ৷’ যে স্থানে 
পৌছার জন্য আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে হুকুম দিয়েছিলেন সে স্থান অতিক্রম করার পূর্ব 
পর্যন্ত তিনি কোন ক্লান্তি বোধ করেননি । খাদিম মূসা (আ)-কে বললেন, “আপনি কি লক্ষ্য 
করেছেন আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? 
শয়তানই এটার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল । মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ 
করে সাগরে নেমে যায়৷” অর্থাৎ মাছটি পথ করে সমুদ্রে নেমে যাওয়ায় দু'জনই আশ্চর্যান্বিত 
হয়ে গেলেন । মূসা (আ) বললেন, ‘আমরা তো সেই স্থানটিরই অন্বেষণ করছিলাম ৷' 

তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং পাথরটির কাছে গিয়ে পৌছলেন। 
তীরা সেখানে একজন বস্তাবৃত লোককে দেখতে পান । মূসা (আ) তাকে সালাম দিলেন, তখন 
এ ব্যক্তি অর্থাৎ খিযির (আ) বললেন, আপনার এ জনপদে সালাম আসল কোখেকে? মূসা (আ) 
বললেন, আমি মূসা তিনি প্রশ্ন করলেন, বনী ইসরাঈলের মূসা (আ)? মূসা (আ) বললেন, হ্যা, 
তাই । সত্যের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন এজন্য 
আমি আপনার কাছে এসেছি । খিযির (আ) বললেন, “হে মূসা (আঁ)! আল্লাহ্‌ তা'আলা তার 
জ্ঞান থেকে আমাকে একটি বিশেষ জ্ঞান প্রদান করেছেন, যা আপনার অজ্ঞাত । অনুরূপভাবে 
আপনাকে এমন একটি জ্ঞান দান করেছেন যা আমার অজ্ঞাত । তাই আপনি কিছুতেই আমার 
সঙ্গে ধৈর্যধারণ করে থাকতে পারবেন না৷” 

হযরত মূসা (আ) খিযির (আ)-কে বললেন, “আল্লাহ্‌ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল 
পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না ।” খিষির (আ) মূসা (আ)-কে 
বললেন, ‘যদি আপনি আমার অনুকরণ করেনই, তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না 
যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি ৷’ তারপর উভয়ে সাগরের তীর ধরে চলতে 
লাগলেন এবং একটি নৌকার দেখা পেলেন। নৌকার মালিকদের সাথে পারাপারের ব্যাপারে 
আলোচনা করলেন । নৌকার মালিকগণ খিযির (আ)-কে চিনতে পারলেন এবং ভাড়া না নিয়েই 
তাদেরকে পার করে দিলেন। যখন তারা উভয়ে নৌকায় আরোহণ করলেন, খিষির (আ) 
কিছুক্ষণের মধ্যে কুঠার দ্বারা নৌকার একটি কাঠ খুলে ফেললেন । তখন মূসা (আ) তাকে 


http://IslamiBoi.wordpress.com 


ড৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বললেন, ‘এরা বিনাভাড়ায় আমাদেরকে পার করে দিলেন আর আপনি আরোহীদেরকে নিমজ্জিত 
করার জন্যে নৌকাটিকে বিদীর্ণ করে দিলেন! আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন!” 
তিনি মূসা (আ)-কে বললেন, “আমি কি আপনাকে বলিনি যে, আপনি আমার সাথে কিছুতেই 
ধৈর্যধারণ করতে পারবেন না?” মূসা (আ) বললেন, “আমার ভুলের জন্য আমাকে অপরাধী 
ঠাওরাবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না।” 

রসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, “প্রথম বারের প্রশ্নটি মূসা (আ) হতে ভুলক্রমে সংঘটিত 
হয়েছিল ।” রসূলুল্লাহ (সা) আরো বলেন, এমন সময় একটি চড়ুই পাখি এসে নৌকার এক 
পাশে বসল তারপর ঠোট দিয়ে পানি উঠাল। তখন খিযির (আ) মূসা (আ)-কে লক্ষ্য করে 
বললেন, “আল্লাহ্‌ তা'আলার জ্ঞানের তুলনায় আমার ও আপনার জ্ঞানের পরিমাণ হচ্ছে সাগর 
থেকে নেয়া চড়ুই পাখির এক বিন্দু পানির মত” তারা উভযে নৌকা থেকে অবতরণের পর 
সাগরের কুল ঘেষে চলতে লাগলেন । অতঃপর খিযির (আ) এক বালককে দেখতে পেলেন। সে 
অন্যান্য বালকের সাথে খেলাধুলা করছিল। খিযির (আ) কিশোরটির মাথা ধরে টেনে ছিড়ে 
ফেললেন । এভাবে তাকে তিনি হত্যা করলেন । মূসা (আ) তখন তাকে বললেন, “আপনি কি 
এক নিষ্পাপ জীরন নাশ করলেন, হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় 
কাজ করলেন!” তিনি বললেন, “আমি কি বলিনি যে, আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ 
করতে পারবেন না?” 


রসূলুল্লাহ (সা) বলেন, এবারের প্রশ্নটি উত্থাপন ছিল পূর্বের বারের চেয়ে গুরুতর ৷ তাই 
মূসা (আ) বললেন, এটার পর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি 
আমাকে সঙ্গে রাখবেন না। আমার ওযর আপত্তির চূড়ান্ত হয়েছে। অতঃপর উভয়ে চলতে 
লাগলেন_। চলতে চলতে তারা এক জনপদের আধিবাসীদের নিকট পৌছে তাদের কাছে খাদ্য 
চাইলেন । কিন্তু তারা এদের মেহমানদারী করতে অস্বীকার করল । অতঃপর তারা তথায় এক 
পতনোন্ুুখ প্রাচীর দেখতে পেলেন, তখন খিযির (আ) তা সুদৃঢ় করে দিলেন। তখন মূসা (আ) 
বললেন, “তারা এমন একটি সম্প্রদায় যাদের কাছে আমরা আগমন করলাম, তারা আমাদেরকে 
না দিল খাদ্য, না করল মেহমানদারী, আপনি তো ইচ্ছে করলে এটার জন্যে পারিশ্রমিক গ্রহণ 
করতে পারতেন” খিযির (আ) বললেন, “এখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্কছেদ 
হল । যে বিষয়ে আপনি ধৈর্যধারণ করতে পারেন নি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি ৷” 


রসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, ‘আমাদের এটা পছন্দনীয় ছিল যে, মূসা (আ) যদি 
ধৈর্যধারণ করতেন, তাহলে আল্লাহ্‌ তা'আলা তাদের সম্বন্ধে আমাদেরকে আরও অনেক 


BLA NG উপরোক্ত আয়াতে উল্লেখিত আয়াতাংশ 
Use ATE BL LS SEG স্থলে আব্দুল্পাহ ইবন আব্বাস 
(রা) পাঠ {১ শব্দটির সাথে £২1. বিশেষণ সহকারে পাঠ করতেন । পুনরায় 


আয়াতাংশ a (,({ -এর সাথে আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) পড়তেন। 


SL | £4 {3% £5 শব্দটি যোগ করে পড়তেন। হাদীস শরীফে উল্লেখ 


d 


রয়েছে যে, সে ছিল কাফির । বুখারী শরীফে সুফয়ান ইবন উয়ায়না (রা)-এর সূত্রে অনুরূপ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬৩ 


বর্ণনা রয়েছে। তবে এতে অতিরিক্ত রয়েছে, মূসা (আ) সফরে বের হয়ে পড়লেন । তার সাথে 
ছিলেন ইউশা ‘ইবন নুন এবং তাদের সাথে ছিল একটি মাছ । অতঃপর তারা উভয়ে একটি 
পাথরের কাছে পৌছলেন এবং দুজনেই পাথরের নিকট অবতরণ করলেন বর্ণনাকারী বলেন, 
‘মুসা (আ) পাথরের উপর তার মাথা রেখে ঘুমিয়ে পড়লেন । পাথরের উপর ছিল একটি প্রস্রবণ, 
যাকে {1 =! বলা হত । কোন কিছুর মধ্যে এ প্রস্রবণের পানি পড়লে এঁ বস্তুটি জীবিত হয়ে 
যেত ৷ ভুনা মাছটির উপরও উক্ত প্রস্নবণ থেকে পানি পড়েছিল । তাই মাছটি নড়ে উঠল, থলে 
থেকে বের হয়ে সমুদ্রে পড়ে গেল । অতঃপর যখন মূসা (আ) জেগে উঠলেন, তখন খাদিমকে 
বললেন, আমাদের নাশতা নিয়ে এস । আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি । 
তারপর হাদীসটির বাকি অংশ বর্ননা করা হয়েছে। উক্ত হাদীসে আরো আছে, তিনি বলেন, 
নৌকার একপাশে একটি চড়ুই পাখি এসে বসল; সমুদ্রে তার ঠোট ডুবাল ৷ তখন খিযির (আ) 
মূসা (আ)-কে বললেন, “আমার, আপনার এবং সমস্ত সৃষ্টিকুলের জ্ঞান আল্লাহর জ্ঞানের 
তুলনায় এই চড়ুই পাখির সমুদ্রে ডুবানো ঠোটের মাধ্যমে সংগৃহীত এক বিন্দু পানির ন্যায় 
নগণ্য । আতঃপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। 

ইমাম বুখারী (র) অন্য একটি সূত্রেও সাঈদ ইবন জুবায়র (রা) হতে এ হাদীসটি বর্ণনা 
করেন। সাঈদ ইবন জুবায়র (রা) বলেন, ‘একদিন আমরা আবদুল্লাহ ইবন আব্বাস (রা)-এর 
ঘরে উপবিষ্ট ছিলাম । তখন তিনি বললেন, “তোমরা আমাকে যে কোন প্রশ্ন করতে পার ৷” 
আমি বললাম, হে আবূ আব্বাস (রা)! আল্লাহ তা'আলা আপনার জন্যে আমাকে উৎসর্গ করে 
দিন, কূফাতে একজন বক্তা আছে, তাকে বলা হয় নুফ ৷ তার ধারণা যে, খিযির (আ)-এর সাথে 
যার ঘটনা ঘটেছে তিনি বনী ইসরাঈলের মূসা (আ) নন । বর্ননাকারী আমরের মতে, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আব্বাস (রা) বলেন, “আল্লাহর দুশমন মিথ্যা বলেছে ৷” বর্ণনাকারী ইয়ালা (র)-এর মতে, 
আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, আমাকে উবাই ইবন কা’ব (রা) বলেছেন যে, রসূলুল্লাহ 
(সা) বলেন, আল্লাহর রাসূল মূসা (আ) একদিন জনগণকে নসীহত করছিলেন, তাতে চোখে 
পানি এসে গিয়েছিল এবং অন্তরসমূহ বিগলিত হয়ে গিয়েছিল মূসা (আ) যখন স্থান ত্যাগ 
করছিলেন অমনি এক ব্যক্তি তাকে পেয়ে জিজ্ঞাসা করল, “হে আল্লাহর রাসূল! আল্লাহর যমীনে 
কি কেউ আপনার চেয়ে অধিক জ্ঞানী রয়েছেন ?” তিনি প্রতি উত্তরে বললেন “না” । জ্ঞানকে 
আল্লাহ তা‘আলার প্রতি সম্পর্কিত না করায় আল্লাহ তা'আলা মূসা (আ)-কে ভরসনা করেন। 
মূসা (আ)-কে বলা হল, “হ্যা রয়েছে।” মূসা (আ) বললেন, “হে আমার প্রতিপালক! তিনি 
কোথায় আছেন?” আল্লাহ তাআলা বললেন, “দুই সমুদ্রের সংগমস্থানে ৷” মূসা (আ) বললেন, 
“হে আমার প্রতিপালক! আমাকে একটি চিহ্ন নির্দেশ করুন যা দিয়ে আমি তাকে চিনে নিতে 
পারব” তিনি বললেন, “যেখানে মাছটি তোমার নিকট থেকে পৃথক হয়ে যাবে৷” 

ইয়ালা (র) বলেন, আল্লাহ তা'আলা বললেন, ‘একটি ভুনা মাছ সাথে নিয়ে নাও । যেখানেই 
তাতে প্রাণ সঞ্চার করা হবে সেখানেই তুমি খিযির (আ)-কে পাবে’ মূসা (আ) একটি মাছ 
নিয়ে একটি থলে রাখলেন । অতঃপর আবার খাদেমকে বললেন, “আমি তোমাকে অন্য কোন 
দায়িত্ব দিয়ে কষ্ট দেব না, তুমি শুধু যেখানে মাছটি আমাদের থেকে পৃথক হয়ে যাবে সে 
জায়গাটি সম্বন্ধে আমাকে অবহিত করবে!” খাদেম ইউশা (আ) বললেন, এটাতো আর তেমন 
কোন কঠিন কাজ নয়৷ এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, £1541 ০১ 41315 অর্থাৎ 


http://IslamiBoi.wordpress.com 


৬৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“স্মরণ কর, যখন মূসা (আ) আপন খাদেম ইউশা ইবন নূন-কে বললেন ৷' সাঈদ (রা) ব্যতীত 
অন্য বর্ণনাকারী বর্ণনা করেন, ইউশা (আ) একটি পরিষ্কার জায়গায় পাথরের ছায়ায় অবস্থান 
করছিলেন এবং মূসা (আ) নিদ্রিত ছিলেন। মাছটি নড়ে উঠল, ইউশা (আ) মনে মনে বললেন, 
নিজে না জেগেওঠা পর্যন্ত আমি মূসা (আ)-কে জাগাব না বরং জেগে উঠলে তার কাছে মাছের 
ঘটনাটি বলব । কিন্তু পরে তিনি তা বলতে ভুলে গেলেন । এদিকে মাছটি নড়াচড়া করতে করতে 
সাগরে নেমে গেল । আল্লাহর হুকুমে মাছের নির্গমন জায়গায় পানির চলাচল বন্ধ হয়ে গেল । 
পাথরের মধ্যেও মাছের কিছু চিহ্ন রয়ে যায় ৷ বর্ণনাকারী আমর সেই চিহ্ের প্রতি ইঙ্গিত করতে 
গিয়ে বৃদ্ধাঙ্গলি ও তার পাশের দুইটি আঙ্গুলের দ্বারা বৃত্ত তৈরি করে দেখালেন । 
অতঃপর মূসা (আ) বললেন 8 (১ ১ Ee al al 

‘আমরা এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি ৷' এ পর্যন্ত তোমা থেকে আল্লাহ তা'আলা ভ্রমণের কষ্ট 
দূর করে রেখেছিলেন। উভয়ে ফিরে চললেন এবং খিযির (আ)-কে পেয়ে গেলেন । উসমান 
ইবন আবু সুলাইমান (র) বলেন, খিষির (আ) সমুদ্রের বুকে একটি সবুজ রংয়ের চাটাইয়ের 
উপর ছিলেন । সাঈদ (রা) বলেন, তিনি তার কাপড়ে আবৃত অবস্থায় ছিলেন। কাপড়ের 
একপ্রান্ত ছিল তার দুই পায়ের নিচে এবং অপর প্রান্ত ছিল তার মাথার নিচে । মূসা (আ) তাকে 
সালাম করলেন । তখন তিনি চেহারা থেকে কাপড় সরালেন এবং বললেন, “এ অঞ্চলে কি 
সালামের প্রথা আছে? আপনি কে?” মূসা (আ) বললেন, “আমি মূসা ৷” তিনি বললেন, ‘বনী 
ইসরাঈলের মূসা?’ মূসা (আ) বললেন, হ্যা’ । খিযির (আ) বললেন, “ব্যাপার কী? আপনি কেন 
এসেছেন?” মূসা (আ) বললেন, ‘আপনি যে জ্ঞান শিক্ষা লাভ করেছেন তার থেকে আপনি 
আমাকে কিছু শিখাবেন এজন্যই আমি এখানে এসেছি’ আপনার হাতে তৌরাত রয়েছে তা কি 
যথেষ্ট নয়? হে মূসা (আ)! আপনার কাছে তো আল্লাহ্র ওহী আসে । আমার কাছে এক প্রকার 
জ্ঞান রয়েছে যা শিক্ষা করা আপনার পক্ষে সমীচীন নয়। অন্যদিকে আপনার কাছে এমন জ্ঞান 
রয়েছে যা আমাকে মানায় না। 


এমন সময় একটি পাখি তার ঠোট দ্বারা সমুদ্র থেকে এক বিন্দু পানি উঠাল ৷ খিযির (আ) 
বললেন, “আল্লাহর শপথ, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় আমার ও আপনার জ্ঞানের 
পরিমাণ হচ্ছে সমুদ্র থেকে উঠানো পাখির ঠোটের এ পানির বিন্দুর মত ৷ যখন তারা উভয়ে 
নৌকায় আরোহণ করলেন তখন তারা দেখলেন, ছোট ছোট ফেরী নৌকা রয়েছে, যেগুলো 
লোকদেরকে নদী পারাপার করে। তারা খিযির (আ)-কে চিনতে পেরে বলে উঠল $ “ইনি তো 
আল্লাহ্র পুণ্যবান বান্দা ৷” বর্ণনাকারী বলেন, আমরা সাঈদ (রা)-কে জিজ্ঞাসা করলাম $ তিনি 
কি খিযির (আ)? তিনি বললেন হ্যা’ । তারা আরো বলল, তার কাছ থেকে আমরা ভাড়া গ্রহণ 
করব না । খিযির (আ) নৌকাটিকে ফুটো করে দিলেন এবং এতে একটি পেরেক ঠুকে দিলেন। 
মুসা (আ) বললেন, “আপনি কি আরোহীদেরকে ডুবিয়ে ফেলার উদ্দেশ্যে ফুটো করে দিলেন ? 
আপনি তো একটা গুরুতর অন্যায় কাজ করলেন ৷” 

মুজাহিদ (র) বলেন, আয়াতে উল্লেখিত |, ০! শব্দটির অর্থ হচ্ছে ,<: অর্থাৎ অন্যায় 
কাজ । খিযির (আ) বললেন, “আমি কি বলিনি যে, আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬৫ 


করে থাকতে পারবেন না?” প্রথম প্রশ্নটি ছিল ভুলক্রমে, দ্বিতীয়টি ছিল শর্ত হিসেবে আর 
তৃতীয়টি ছিল ইচ্ছাকৃত ৷ মূসা (আ) বললেন, “আমার ভুলের জন্যে আমাকে অপরাধী 
ঠাওরাবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না!” তারপর উভয়ে 
চলতে লাগলেন, চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাত হলে তিনি তাকে হত্যা 
করলেন । বর্ণনাকারী ইয়ালা (র) বলেন, সাঈদ (রা) বলেছেন, তিনি অনেকগুলো ছেলেকে 
খেলারত অবস্থায় পেলেন, তাদের মধ্য থেকে তিনি একটি চটপটে কাফির বালককে শোয়ালেন 
এবং ছুরি দ্বারা যবেহ্‌ করে ফেললেন ৷ মূসা (আ) বললেন, “আপনি একটি নিষ্পাপ জীবন নাশ 
করলেন, যে এখনও কোন নোংরা কাজ করেনি!” ইবন আব্বাস (রা) আয়াতে উল্লেখিত (৯ 
‘কে - ০১০ ২513 ০৪১ পাঠ করেছেন অর্থাৎ নিষ্পাপ ও মুসলিম পবিত্রাত্মা 
বালক অতঃপর উভয়ে চলতে লাগলেন এবং তারা একটি পতনোন্ুখ প্রাচীর দেখতে পেলেন। 
তিনি এটাকে সুদৃঢ় করে দিলেন। বর্ণনাকারী হাত উঠিয়ে বলেন, খিযির (আ) এভাবে হাত 
উঠালেন এবং এতে প্রাচীরটি ঠিক হয়ে গেল৷ বর্ণনাকারী ইয়ালা বলেন, আমার ধারণা সাঈদ 
(র) বলেছেন, “খিযির (আ) প্রাচীরটিকে আপন হাত দ্বারা স্পর্শ করলেন । অমনিতেই এটা সুদৃঢ় 
হয়ে গেল ৷” মূসা (আ) বললেন, ‘আপনি তো ইচ্ছা করলে এটার জন্যে পারিশ্রমিক গ্রহণ করতে 
পারতেন, যা আমরা খেতে পারতাম ৷' আয়াতে উল্লেখিত ৪ 2%%1 55 (7, (তাদের পেছনে) 
কে ইবন আব্বাস (রা) ১৫ 5!- (তাদের সামনে) পড়েছেন। সাঈদ (র) ব্যতীত অন্য 
মুফাস্সিরগণ বলেন, উল্লেখিত বাদশার নাম ছিল £ (১-১ ০১) (হাদাদ ইবন বাদাদ)। 
আর নিহত কিশোরটির নাম ছিল জায়সূর । 

বাদশা'র সামনে দিয়ে যখন কোন খুঁত বিশিষ্ট নৌকা অতিক্রম করত তখন সে এটাকে 
খুঁতের কারণে ছেড়ে দিত এবং তারপর এ স্থান অতিক্রম করার পর মালিকের খুঁত সারিয়ে নিয়ে 
নৌকাকে কাজে লাগাত ৷ তাফসীরকারদের কেউ কেউ বলেন, ‘নৌকার ছিদ্রটি বন্ধ করা 
হয়েছিল কাচের দ্বারা" আবার কেউ কেউ বলেন, আলকাতরা দিয়ে। কিশোরটির পিতামাতা 
ছিলেন মু’মিন বান্দা কিন্তু কিশোরটি নিজে ছিল কাফির ৷ খিযির (আ) বলেন, তাই আমি আশঙ্কা 
করেছিলাম যে, তার প্রতি বাৎসল্যের কারণে পিতামাতা তার ধর্মের অনুসারী হয়ে পড়বেন । 
এজন্যেই আমি চেয়েছিলাম যে, তাদেরকে প্রতিপালক যেন ওর পরিবর্তে এমন এক সন্তান দান 
করেন, যে হবে পবিত্রতায় মহ্ত্তর ও ভক্তি-ভালবাসায় ঘনিষ্ঠতর ৷ সাঈদ ইবন জুবায়র (র)-এর 
ধারণা, ‘সন্তানটি ছিল বালক, মেয়ে নয় ৷’ দাউদ ইবন আবূ আসিম (র) অসংখ্য তাফসীরকারের 
থেকে বর্ণনা করেন যে, সন্তানটি ছিল বালিকা । 

আবদুর রাজ্জাক (র) আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) সূত্রে এবং মুহাম্মাদ ইবন ইসহাক (র) 
উবাই ইবন কা'ব সূত্রে অন্যরূপ হাদীছ বর্ণনা করেছেন। 

ইমাম যুহরী (র) আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন । ‘একদিন তিনি ও হুর 
ইবন কায়স ইবন হাসন ফারাবী মূসা (আ)-এর সঙ্গী সম্পর্কে বিতর্কে রত ছিলেন। ইবন 
আব্বাস (রা) বলেন, ‘তিনি ছিলেন খিষযির (আ) ৷’ এমন সময় উবাই ইবন কা'ব (রা) তাদের 
কাছ দিয়ে অতিক্রম করছিলেন। ইবন আব্বাস (রা) তাকে ডাকলেন এবং বললেন, আমি ও 
আমার এই সঙ্গী মূসা (আ)-এর সঙ্গী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছি, যার সাথে সাক্ষাত করার 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৪ 


http://IslamiBoi.wordpress.com 


৬৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জন্যে মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি এ সম্পর্কে 
রাসূলুল্লাহ (সা) থেকে কিছু শুনেছেন? তিনি বললেন, ‘হ্যাঁ’ । এরপর হাদীসের বাকি অংশটুকু 
বৰ্ণনা করেন । হাদীসের বিস্তারিত বর্ণনা বিভিন্ন সনদ সহকারে সূরায়ে কাহাফের তাফসীরে আমি 
MET 


(20 LL ELsl 


আয়াতাংশ 41% (44% 55 -এ উল্লেখিত ইয়াতীমদের সম্পর্কে সুহায়লী (র) 
বলেন, তারা ছিল কাশিহ-এর দুই ছেলে আসরাম ও সুরাইম । আয়াতে উল্লেখিত কান্য ( <) 
ছিল অর্থ স্বর্ণ । এটা ইকরিমা (র)-এর অভিমত ৷ আবার আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) বলেন, 
(}4<)-এর অর্থ হচ্ছে জ্ঞান। অধিক গ্রহণীয় অভিমত অনুসারে এটার অর্থ হচ্ছে, জ্ঞানের বাণী 
সম্বলিত একটি স্বর্ণের পাত । বায্যার (র) আবুযর (রা)-এর সূত্রে একটি মারফৃ* হাদীস বর্ণনা 
করেন এবং বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ্‌ তা'আলা তার কিতাবে যে ;-<-এর কথা 
উল্লেখ করেছেন তা ছিল একটি নিরেট সোনার পাত । 

তাতে লিখা ছিল ঃ 
a2 Ll ESS Se 2 LS MUL ol 


Ul YldlY Re ios Sioa csc, 

অর্থাৎ-_“তকদীরে বিশ্বাসী লোক কী করে ব্যতিব্যস্ত হয়, সে জন্যে বিস্মিত হই, দোযখের 
কথা মনে রেখেও যে ব্যক্তি হাসতে পারে তার জন্যে আমি বিস্ময় বোধ করি; যে ব্যক্তি মৃত্যুর 
কথা স্মরণে রেখেও লা-ইলাহা ইল্লাল্লাহ্‌ থেকে গাফিল থাকে, তার জন্য বিস্মিত রোধ করি ।” 

অনুরূপভাবে হাসান বসরী (র) ও জাফর সাদেক (র) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । 

আয়াতে উল্লেখিত (১% '১:{ বলতে কারো কারো সপ্তম পূর্ব-পুরুষের, আবার কারো কারো 
মতে দশম পূর্ব-পুরুষের কথা বলা হয়েছে। যাই হোক, এর দ্বারা বোঝা যাচ্ছে যে, আল্লাহ 
পুণ্যবান লোকের বংশধরদের হেফাজত করে থাকেন। 

আয়াতাংশ 41%) 54২ )-এর দ্বারা বোঝা যায় যে, খিযির (আ) নবী ছিলেন। তিনি 
নিজের থেকে কিছুই করেননি। বরং যা করেছেন তার প্রতিপালকের নির্দেশেই করেছেন। 
সুতরাং তিনি নবী ছিলেন। আবার কেউ কেউ বলেন, ‘তিনি একজন রাসূল ছিলেন।’ আবার 
কেউ কেউ বলেন, ’তিনি একজন ওলী ছিলেন।' একটি বিরল মতে, ‘তিনি একজন ফেরেশতা 
ছিলেন।’ এর চাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে যে, কেউ কেউ বলেন, ‘তিনি ফিরআউনের পুত্র 
ছিলেন।' আবার কেউ কেউ বলেন, ‘তিনি ছিলেন যাহ্হাকের পুত্র যিনি হাজার বছর ধরে গোটা 
পৃথিবীতে রাজত্ব করে গেছেন ।' 

ইবন জারীর তাবারী (র) বলেন, ‘কিতাবীদের অধিকাংশের অভিমত হচ্ছে, তিনি ছিলেন 
আফরীদুনের যুগের লোক’ আরো কথিত আছে যে, ‘তিনি ছিলেন সুপ্রসিদ্ধ যুল-কারনায়নের 
অগ্রগামী বাহিনীর সেনাপতি । আর এ যুলকুরনায়নকেই কেউ কেউ আফরীদুন ও যুল ফারাস 
বলে অভিহিত করেছেন। তিনি ছিলেন, ইবরাহীম খলীল (আ)-এর যুগের লোক ৷’ কিতাবীরা 
আরো মনে করেন যে, “তিনি ‘আবে-হায়াত’ পান করে অমর হয়ে গেছেন এবং আজও তিনি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬৭ 


জীবিত আছেন।” কেউ কেউ বলেন, ‘ইবরাহীম (আ)-এর প্রতি যারা ঈমান আনয়ন করেছিলেন 
এবং বাবেল শহর থেকে ইবরাহীম (আ)-এর সাথে হিজরত করেছিলেন, তিনি তাদের কারোর 
সন্তান ছিলেন।’ আবার কেউ কেউ বলেন, ‘তার নাম ছিল মাল্‌কান ৷’ কেউ কেউ বলেন, তার 
তিনি একজন নবী ছিলেন।’ ইবন জারীর (র) বলেন, আফরীদূন ও সাবাসিবের মধ্যে 
যুগ-যুগাস্তরের ফারাক ছিল যা সম্পর্কে বংশ বৃত্তান্তের পারদর্শীদের কেউ অনবহিত থাকতে পারে 
না। 

ইবন জারীর (র) বলেন, বিশুদ্ধ অভিমত হল যে, তিনি আফরীদূনের যুগের লোক, যিনি 
মূসা (আ)-এর যুগ পর্যন্ত জীবিত ছিলেন। মূসা (আ)-এর নবুওতের কাল ছিল মনুচেহেরের 
আমল ৷ আর মনুচেহের ছিলেন পারস্য সম্রাট আফরীদূনের পৌত্র এবং আবরাজের পুত্র । 
পিতামহ আফরীদূনের পর যুবরাজ মনুচেহের সম্রাট হন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তিনিই 
প্রথম পরিখা খনন করেছিলেন এবং তিনিই প্রথম প্রত্যেক গ্রামে সদার নিযুক্ত করেছিলেন। তার 
রাজত্বকাল প্রায় ১৫০ বছর পর্যন্ত বিস্তৃত ছিল ৷ কথিত আছে যে, তিনি ছিলেন ইসহাক ইবন 
ইবরাহীমের অধস্তন বংশধর ৷ তার বহু বাগ্যিতাপূর্ণ সুন্দর সুন্দর বক্তৃতা ও উক্তির উল্লেখ পাওয়া 
যায়, যা শ্রোত্বর্গকে বিস্ময়াভিভূত করে। আর এটাই প্রমাণ করে যে, তিনি ইবরাহীম খলীল 
(আ)-এর অধঃস্তন বংশধর ছিলেন। আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত । 

আল্লাহ তাআলা ইরশাদ করেন $ 

LL 34 LLL, 


2 LAM (A AA b 
AES LDS GOS Sp AR ন $ te alt 559 
ads AE Al fd att aEtest {2/2 
22 


PEAR sds Ll 
স্মরণ কর, যখন আল্লাহ তা'আলা নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে, তোমাদেরকে কিতাব 
ও হিকমত যা কিছু দিয়েছি আর তোমাদের কাছে যা আছে তার সমর্থকরূপে, যখন একজন 
রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে । তিনি 
বললেন, তোমরা কি স্বীকার করলে? (সূরা আল ইমরান ৪ ৮১) 


অন্য কথায়, আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যে, তিনি তার পরে 
আগত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবেন ও তাকে সাহায্য করবেন । যদি রাসূলুল্লাহ (সা)-এর 
যমানায় খিযির (আ) জীবিত থাকতেন, তাহলে রসুলুল্লাহ (সা)-এর আনুগত্য স্বীকার, তার 
সাথে মিলিত হওয়া ও তার সাহায্য করা ব্যতীত খিষির (আ)-এর কোন গত্যন্তর থাকত না। 
তিনি অবশ্যই এসব লোকের অন্তর্ভুক্ত হতেন যারা বদরের দিন রসুলুল্লাহ (সা)-এর পতাকাতলে 
সমবেত হয়েছিলেন। যেমনটি জিবরাঈল (আ) ও ফেরেশতাদের সর্দারগণ হয়েছিলেন কিংবা 
তিনি রাসূল ছিলেন-_যা কেউ কেউ বলেছেন; অথবা তিনি ফেরেশতা ছিলেন-_যেমনি কেউ 
কেউ উল্লেখ করেছেন । খিযির (আ) নবী ছিলেন এবং এটিই সঠিক অভিমত ৷ তিনি যাই হয়ে 
থাকুন না কেন, জিবরাঈল (আ) হচ্ছেন ফেরেশতাদের সর্দার এবং মূসা (আ) মর্যাদায় খিযির 
(আ)-এর তুলনায় শ্রেষ্ঠ । রসূলুল্লাহ (সা)-এর যমানায় যদি মূসা (আ) জীবিত থাকতেন, তবে 
রসূলুল্লাহ (সা)-এর প্রতি ঈমান আনা ও তার সাহায্য করা তার জন্যেও অপরিহার্য হত । 


E) 


Js 


http://IslamiBoi.wordpress.com 


৬৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এমতাবস্থায় খিযির (আ) যদি ওলীই হয়ে থাকেন যেমনি অনেকেই মনে করে থাকেন । তবে 
তার উন্মতভুক্ত হওয়াটা অধিকতর যুক্তিযুক্ত হতো । কিন্তু কোন হাসান পর্যায়ের কিংবা 
নির্ভরযোগ্য দুর্বল হাদীসেও পাওয়া যায় না যে, তিনি একদিনও রসুলুল্লাহ (সা)-এর দরবারে 
হাযির হয়েছিলেন কিংবা তার সাথে মিলিত হয়েছিলেন। এ সম্পর্কে হাকীম (র) কর্তৃক যে 
শোকবাণী সংক্রান্ত হাদীস বর্ণিত রয়েছে, তার সূত্র খুবই দুর্বল । পরবর্তীতে খিযির (আ) সম্বন্ধে 
স্বতন্ত্রভাবে আলোচনা করা হবে। 


মূসা (আ)-এর কাহিনী সম্বলিত পরীক্ষার হাদীস 


ইমাম আবূ আবদুর রহমান নাসাঈ (র) তার ‘সুনানের’ কিতাবুত তাফসীরে কুরআন 
মজীদের সূরায়ে তা-হার ৪০ নং আয়াতের তাফসীরে ০+%1৷ =:৩= বা পরীক্ষার হাদীস 
বৰ্ণনা করেন৷ 

আয়াতটি হচ্ছে 8 - LL  JUs le Jl Ln sly 

“আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে; অতঃপর আমি তোমাকে দুশ্চিন্তা হতে মুক্তি 
দেই, আমি তোমাকে বহু পরীক্ষা করেছি ।” আর সে হাদীসটি হচ্ছে নিম্নরূপ ৪ 

আব্দুল্লাহ ইবন মুহাম্মদ (র) হতে বর্ণিত ৷ তিনি সাঈদ ইবন জুবায়র (রা) থেকে বর্ণনা 
করেন, তিনি একদিন আয়াতাংশ ১১৪ এ; ,-এর তাফসীর প্রসঙ্গে’ ইবন আব্বাস 
(রা)-কে প্রশ্ন করলেন, ‘ফুতুন’ কি? আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) বললেন, ‘হে ইবন জুবায়র! 
দিন ফুরিয়ে আসছে ১,৪2 সম্বন্ধে একটি সুদীর্ঘ হাদীস রয়েছে । বর্ণনাকারী বললেন, পরদিন 
সকালে সে প্রতিশ্রুত ফুতুন সংক্রান্ত হাদীসটি শোনার জন্যে আমি আবদুল্লাহ ইবন আব্বাস 
(রা)-এর কাছে গেলাম । তিনি বললেন $ ইবরাহীম (আ)-এর বংশে আল্লাহ তা'আলা যে নবীগণ 
ও রাজ-রাজড়ার উদ্ভব ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে সম্পর্কে ফিরআউন ও তার 
পরামর্শদাতারা আলোচনায় বসে ৷ তাদের কেউ কেউ বলল, বনী ইসরাঈলরা এটা সম্বন্ধে কোন 
সন্দেহ পোষণ করে না । তাই তারা এটার জন্যে অপেক্ষা করছে। তারা ধারণা করেছিল যে, 
ইউসুফ ইবন ইয়াকুব (আ) সেই প্রতিশ্রুত নবী । কিন্তু যখন তিনি ইনতিকাল করলেন, তখন 
তারা বলল, ইবরাহীম (আ)-কে এরূপ ওয়াদা দেয়া হয়নি । 

ফিরআউন বলল, তোমাদের অভিমত কি? অতঃপর তারা পরামর্শ করল এবং এ কথার 
উপর একমত হল যে, ফিরআউন কিছু সংখ্যক লোককে বড় বড় ছুরিসহ পাঠাবে । তারা বনী 
ইসরাঈলের মধ্যে ঘুরে ঘুরে যখনই কোন ছেলে সন্তান পাবে, তখনই তাকে হত্যা করবে ৷ তারা 
কিছুদিন যাবত এরূপ করল । অতঃপর যখন তারা দেখল যে, বনী ইসরাঈলের বৃদ্ধরা মৃত্যুর 
কারণে এবং ছোটরা হত্যার কারণে নিঃশেষ হয়ে যাচ্ছে, তখন তারা বলাবলি করতে লাগল যে, 
এভাবে বনী ইসরাঈলরা ধ্বংস হয়ে গেলে যে সব দৈহিক শ্রম ও সেবার কাজ তারা করত তা 
ভবিষ্যতে কিবতীদেরকে করতে হবে, তাই তারা পুনরায় স্থির করল যে, এক বছর প্রতিটি ছেলে 
সন্তান হত্যা করা হবে এবং পরের বছর তাদের কাউকে হত্যা করা হবে না । নবজাতকণগুলো 
বড় হয়ে বৃদ্ধদের মধ্যে যারা মারা যাবে তাদের স্থান পূরণ করবে। আর বৃদ্ধরা সংখ্যায় যাদের 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৬৯ 


জীবিত রাখা হচ্ছে, তাদের চেয়ে অধিক হবে না। মোটকথা, প্রয়োজনীয় কর্মীদের সংখ্যা পূর্বের 
. মত থাকবে, তাতে হত্যার দ্বারা কোন প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না। সুতরাং এই 
সিদ্ধান্তে তারা একমত হল । যে বছর নবজাতকদের হত্যা করা হবে না, সে বছরই মূসা 
(আ)-এর মা হারুন (আ)-কে নিয়ে অন্তঃসত্ত্বা হন এবং তিনি নিবিঘ্নে নবজাতক হারূন (আ)-কে 
জন্ম দেন। পরবর্তী বছর তিনি মূসা (আ)-কে গর্ভে ধারণ করেন। তাই তার অন্তরে ভীতি ও 
দুশ্চিন্তার উদ্রেক হল । ইবন আব্বাস (রা) বলেন, হে ইবন জুবায়র! এটা ছিল ‘ফুতুন’ বা 
পরীক্ষাসমূহের একটি ৷ মাতৃগর্ভে থাকতেই আল্লাহর ইচ্ছায় মূসা (আ)-কে এই পরীক্ষার সম্মুখীন 
হতে হয়। 

আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর মায়ের কাছে ইল্হাম করলেন যে, তুমি ভীত হবে না ও 
চিন্তাগ্রস্ত হবে না, আমি তাকে আবার তোমার কাছে ফেরত পাঠাব এবং তাকে রাসূলদের 
অন্তর্ভুক্ত করব ৷ আল্লাহ্‌ তা'আলা তখন তাকে নির্দেশ দিলেন যে, যখন তুমি তাকে প্রসব করবে 
তখন তাকে একটি সিন্দুকে পুরে নদীতে ভাসিয়ে দেবে। যখন তিনি মূসা (আ)-কে প্রসব করেন 
তখন সে মতে কাজ করেন। সন্তান যখন মার কাছ থেকে দূরে সরে গেল, তখন তার কাছে 
শয়তান আগমন করল । মা মনে মনে বলতে লাগলেন, হায়! আমার ছেলেকে আমি কী 
করলাম । যদি আমার সামনে ছেলেকে যবেহ্‌ করা হত, আমি তাকে দাফন-কাফন করতে 
পারতাম । তাহলে ছেলেটিকে সাগরের প্রাণী ও মাছের খাদ্য হিসেবে নদীতে ফেলে দেয়া থেকে 
আমার কাছে অধিকতর প্রিয় হতো । পানির স্রোত সিন্দুকটিকে প্রায় নদীমুখে নিয়ে গেল, যেখান 
থেকে ফিরআউনের স্ত্রীর বাদীরা পানি উঠিয়ে নিয়ে যেতো । যখন তারা সিন্দুকটি দেখতে পেল, 
তখন এটা তারা উঠিয়ে নিল এবং খুলতে চাইল । তাদের একজন বলল, ‘এটার ভেতরে যদি 
কোন সম্পদ থাকে আর আমরা এটা খুলি তাহলে এটাতে আমরা যা পাব ফিরআউনের স্ত্রী তা 
বিশ্বাস নাও করতে পারেন।' সুতরাং তারা যেরূপ পেলো হুবহু সে অবস্থায় এটাকে 
ফিরআউনের স্ত্রীর কাছে নিয়ে হাযির করল । ফিরআউনের স্ত্রী যখন সিন্দুকটি খুললেন তাতে 
একটি নবজাতক শিশুকে দেখতে পেলেন এবং তার অন্তরে শিশুটির প্রতি এক অভূতপূর্ব স্নেহের 
উদ্বেক হল । অন্যদিকে মূসা (আ)-এর মা অস্থির হয়ে পড়লেন এবং তার মনে শুধু মূসা 
(আ)-এর স্মৃতিই ভাসতে লাগল । জল্লাদেরা যখন এ নবজাতকটির কথা শুনতে পেল তখন তারা 
আব্বাস (রা) বললেন, হে ইবন জুবায়র! এটাও ছিল সে ফুতুন বা পরীক্ষাসমূহের অন্যতম । 

ফিরআউনের স্ত্রী জল্পাদদের বললেন, ফিরআউন না আসা পর্যন্ত একে ছেড়ে দাও ৷ এই 
একটি ছেলের জন্যে বনী ইসরাঈল সংখ্যায় বেড়ে যাবে না। তিনি আসলে আমি তার কাছ 
থেকে তাকে চেয়ে নেবো, যদি তিনি তা মঞ্জুর করেন, তাহলে এটা হবে তোমাদের একটা 
চমৎকার কাজ, আর যদি তিনি তাকে হত্যার নির্দেশ দেন, তাহলে তোমাদের বিরুদ্ধে আমার 
কোন অভিযোগ থাকবে না । তিনি তখন ফিরআউনের কাছে গেলেন এবং বললেন, এই শিশুটি 
আমার ও আপনার চোখ জুড়াবে। ফিরআউন বলল, তোমার জন্যে তা হতে পারে, কিন্তু আমার 
জন্যে নয়, আমার এটার কোন প্রয়োজন নেই ৷ রসূলুল্লাহ (সা) ইরশাদ করেন. সে পবিত্র সত্তার 
শপথ! যার শপথ গ্রহণ করা হয়ে থাকে, যদি ফিরআউন মূসা নবজাতককে নয়ন গ্রীতিকর-রূপে 


http://IslamiBoi.wordpress.com 


৬৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


গ্রহণ করে নিত, যেমন তার স্ত্রী সাদরে গ্রহণ করে নিয়েছিলেন, তাহলে তাকে আল্লাহ তা'আলা 
সুপথ প্রদর্শন করতেন যেমন তার স্ত্রীকে করেছিলেন কিন্তু সে তা থেকে বঞ্চিত থাকে ৷ সুতরাং 
ফিরআউনের স্ত্রী তার আশে-পাশের প্রতিটি মহিলার কাছে লোক প্রেরণ করে একজন ধাত্রী 
তালাশ করতে লাগলেন। কিন্তু যে মহিলাই তাকে দুধ পান করাতে আসে কারো স্তন নবজাতক 
মূসা গ্রহণ করলেন না । তাতে ফিরআউনের স্ত্রী আশংকা করতে লাগলেন যে, হয়তো এই 
শিশুটি দুধ না খেয়ে মারাই যাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন । 


অতঃপর তিনি এ আশায় তাকে বাজারে ও লোকালয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন যে, 
হয়তো এই ধরনের কোন ধাত্রী পাওয়াও যাবে, যার স্তন শিশুটি গ্রহণ করবে । কিন্তু শিশুটি 
কারো স্তনই গ্রহণ করলেন না । অন্যদিকে মূসা জননী ব্যাকুল হয়ে মূসার বোনকে বললেন, তার 
পিছনে পিছনে যাও এবং খৌজ নাও যে, তার কোন সংবাদ পাওয়া যায় কিনা, সে জীবিত আছে 
নাকি কোন জীব-জস্তু তাকে খেয়ে ফেলেছে। আর এসময় তিন তার সন্তান সম্পর্কে তার 
প্রতিপালকের প্রতিশ্রুতির কথাটি ভুলেই বসেছিলেন। দূর থেকে মূসা (আ)-এর বোন তার দিকে 
লক্ষ্য রাখছিলেন, কিন্তু লোকজন টের পায়নি। মূসার বোন দেখলেন, কোন ধাত্রীই মূসা 
(আ)-কে দুধ পান করাতে পারছে না । তখন তিনি অত্যন্ত খুশী হয়ে ধাত্রী অন্বেষণকারীদের 
বলতে লাগলেন, আমি তোমাদের এমন একটি পরিবারের সন্ধান দিতে পারি, যারা তাকে 
স্নেহ-মমতা দিয়ে সুচারুরূপে লালন-পালন করার দায়িত্ব নিতে পারে। তারা সব সময়ই তার 
হিতাকাঙ্ক্ষী হবে। তারা বলতে লাগল, তুমি কেমন করে জানতে পারলে যে, তারা তার 
হিতাকাজ্কী হবে, তারা কি তাকে চিনে? এ ব্যাপারে তারা সন্দেহ করতে লাগল । ইবন আব্বাস 
(রা) বলেন, হে ইবনে জুবায়র! এটাও ছিল সে পরীক্ষাসমূহের একটা ৷ 


মূসার বোন বললেন, তারা তার হিতাকাঙ্কী ও তার প্রতি সদয় । কেননা, তারা সম্রাটের 
শ্বশুর পক্ষের সন্তুষ্টি বিধান ও সম্রাটের কাছ থেকে উপকার লাভের আকাঙ্ক্ষা পোষণ করে। তার 
কথায় তারা মুগ্ধ হয়ে মূসার বোনকে তার মায়ের কাছে প্রেরণ করল । তিনি মায়ের কাছে গিয়ে 
এ সংবাদ দিলেন। তখন তার মা আসলেন। যখন তিনি তাকে আপন কোলে তুলে নিলেন, 
তখন তিনি মায়ের স্তন চুষতে আরম্ভ করেন ও তৃপ্তিসহকারে দুধ পান করেন। তখন একজন 
সংবাদদাতা ফিরআউনের স্ত্রীর কাছে গিয়ে এ সুসংবাদ দিলেন যে, আমরা আপনার ছেলের 
জন্যে ধাত্রী পেয়েছি । ফিরআউনের স্ত্রী মা ও শিশুকে ডেকে পাঠান ৷ তারা তার কাছে গিয়ে 
পৌছলেন। তিনি যখন তার প্রতি শিশুটির আকর্ষণ লক্ষ্য করলেন, তখন তিনি তাকে বললেন, 
তুমি এখানে থেকে যাও এবং আমার এই সন্তানকে দুধ পান করাও । কেননা, সে আমার কাছে 
অতি প্রিয় । মা বললেন, আমার সন্তানাদি ও বাড়িঘর ছেড়ে আমি এখানে থাকতে পারি না, 
তাতে আমার সব কিছু বিনাশ হয়ে যাবে। যদি আপনি ভাল মনে করেন, তাহলে তাকে আমার 
কাছে সমর্পণ করতে পারেন, আমি তাকে নিয়ে বাড়ি চলে যেতে পারি। সে আমার সাথে 
থাকবে। তার কল্যাণ সাধনে আমার কোন প্রকার ক্রটি হবে না। আমি আমার ঘরবাড়ি ও 
সন্তানাদি ছেড়ে কোথাও থাকতে পারব না । মূসার মা এ মুহূর্তে আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতি স্মরণ 
করে ফিরআউনের স্ত্রীর নিকট অনড় রইলেন এবং নিশ্চিত থাকলেন যে, আল্লাহ তা'আলা 
অবশ্যই তার প্রতিশ্রুতি পূরণ করবেন । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭১ 


তারপর মূসার মা আপন সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন । তখন থেকে আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-কে তার মায়ের তত্বাবধানে অতি উত্তম রূপে লালন-পালন করতে লাগলেন এবং তাকে 
ভাগ্য-নির্ধারিত পন্থায় তাকে হিফাজত করলেন। ইতিপূর্বে বনী ইসরাঈল যেরূপ উপহাস ও 
জুলুমের শিকার হচ্ছিল তা কিছুটা লাঘব হল এবং তারা শহরের এক প্রান্তে বসবাস করতে 
লাগল মূসা (আ) যখন আরো বেড়ে উঠলেন, তখন একদিন ফিরআউনের স্ত্রী মূসার মাকে 
বললেন, “একদিন আমাকে তুমি আমার ছেলেটি দেখাবে” মূসার মা ছেলেকে দেখাবার জন্যে 
একটি দিন নির্ধারণ করেন। এদিকে ফিরআউনের স্ত্রী খাজাঞ্চী ধাত্রী ও আমলাদেরকে নির্দেশ 
দিলেন প্রত্যেকে যেন উপহারসহ তার পুত্র মূসা (আ)-কে সংবর্ধনা জানায় । তিনি অন্য একজন 
বিশ্বস্ত কর্মচারীকে পাঠালেন, যাতে তাদের মধ্যে কে কি উপহার দেয় তার হিসাব রাখে। 

মূসা (আ) মায়ের বাড়ি থেকে বের হবার পর হতে ফিরআউনের স্ত্রীর কাছে পর্যন্ত আসার 
পথে অসংখ্য উপহার ও উপটৌকন লাভ করেন । ফিরআউনের স্ত্রীর কাছে এসে পৌছলে তিনিও 
তাকে উপঢৌকনাদি প্রদান করলেন এবং অত্যন্ত খুশি হলেন ' মূসা (আ)-এর মাকেও তার 
উত্তম সেবার জন্যে বহু টাকা-পয়সা প্রদান করলেন । অতঃপর তিনি বললেন, আমি মূসা 
(আ)-কে নিয়ে ফিরআউনের কাছে যাবো, যাতে করে তিনিও তাকে উপঢৌকন প্রদান করেন ও 
তার মর্যাদা বৃদ্ধি করেন । যখন ফিরআডউনের স্ত্রী মূসা (আ)-কে নিয়ে তার কোলে তুলে দিলেন, 
তখন মূসা ফিরআউনের দাড়ি ও মাটির দিকে আকর্ষণ করলেন । তখন ফিরআউনকে আল্লাহর 
শত্ৰু পথভ্রষ্ট পারিষদরা বলল, আপনার কি স্মরণ নেই যে, আল্লাহ্‌ তা'আলা তার নবী ইবরাহীম 
(আ)-কে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইবরাহীমের একজন 
অধঃন্তন বংশধর আপনার উত্তরাধিকারী হবেন । তিনি আপনার উপর জয়লাভ করবেন ও 
আপনাকে পরাজিত করবেন। সুতরাং আপনি কসাই জনল্লাদের নিকট কাউকে প্রেরণ করেন 
যাতে তারা এসে তাকে হত্যা করে ফেলে ৷ আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন, হে ইবন 
জুবায়র! এটাও ছিল একটা পরীক্ষা ৷ 

ফিরআউনের স্ত্রী একথা শুনে ফিরআউনের কাছে দৌড়ে আসলেন এবং বললেন যে, শিশুটি 
আপনি আমাকে দান করেছেন, এর ব্যাপারে আপনার কী হয়েছে? ফিরআউন বলল, তুমি কি 
দেখতে পাচ্ছ না যে, এই শিশুটির ধারণা সে আমাকে পরাস্ত করবে ও আমার উপর বিজয়ী 
হবে। ফিরআউনের স্ত্রী বললেন, আপনি বরং তাকে পরীক্ষা করুন । চলুন আমরা এমন একটি 
কাজ করি যা থেকে সঠিক তথ্য বের হয়ে আসবে । দু'টি জ্বলন্ত অঙ্গার ও দুটি মুক্তা তার সামনে 
রেখে দিন যদি সে মুক্তা দু'টি ধরে এবং জৃলসন্ত অঙ্গার না ধরে, তাহলে বুঝতে হবে যে তার 
বোধশক্তি আছে। আর যদি জ্বলন্ত অঙ্গার দু'টি ধরে এবং মুক্তা না ধরে, তাহলে বুঝতে হবে 
তার এখনও বোধোদয় হয়নি। কেননা বোধশক্তি সম্পন্ন কেউ মুক্তার উপর অঙ্গারকে অগ্রাধিকার 
দিতে পারে না । সে মতে দু'টি জ্বলন্ত অঙ্গার ও দুটি মুক্তা তার সামনে রাখা হল । তিনি জ্বলন্ত 
অঙ্গার ধরলেন। ফিরআউন তার হাত পুড়ে যাবে এ ভয়ে তার হাত থেকে অঙ্গারগুলো সরিয়ে 
নিল । ফিরআউনের স্ত্রী বললেন, আপনি কি লক্ষ্য করছেন না? 


শিশু মূসা মুক্তা ধরার জন্যে ইচ্ছে করেছিলেন কিন্তু আল্লাহ তা'আলা তা থেকে তাকে 
ফিরিয়ে রাখলেন আল্লাহ তা'আলা তার সিদ্ধান্ত কার্যকরী করেই থাকেন মূসা (আ) যখন 


http://IslamiBoi.wordpress.com 


৬৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যৌবনে পদার্পণ করলেন, তখন ফিরআউন সম্প্রদায়ের কারো পক্ষে বনী ইসরাঈলের প্রতি 
কোনরূপ জুলুম বা কটাক্ষ করার উপায় ছিল না। এখন বনী ইসরাঈল পুরোপুরি বিরত থাকে ৷ 
একদিন মূসা (আ) শহরের এক প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অমনি দেখলেন যে, দুইটি লোক 
একে অপরের সাথে ঝগড়া করছে। এদের একজন কিবতী ও অন্য একজন ইসরাঈলী ৷ মূসা 
(আ)-কে দেখে ইসরাঈলীটি তার কাছে কিবতীর বিরুদ্ধে ফরিয়াদ করল । তাতে মূসা (আ) 
অত্যন্ত ক্রুদ্ধ হলেন । কেননা, কিবতীটি ইসরাঈলীদের মধ্যে মূসা (আ)-এর অবস্থান এবং তিনি 
ইসরাঈলীদের হিফাজত করে থাকেন তা জানতো । যদিও অন্য কারে। তা জানা ছিল না । তখন 
মূসা (আ) কিবতীটিকে একটি ঘুষি দিলেন । ফলে সে মারা গেল । ইসরাঙঈলী ও আল্লাহ ব্যতীত 
অন্য কেউ_এই হত্যার ব্যাপ্রারটি দেখতে পায়নি । যখন লোকটি মারা গেল, তখন মূসা (আ) 


p b 
বললেন, ERA URAC EE 
অর্থাৎ_এটা শয়তানের কাণ্ড! সে তো প্রকাশ্য শক্ত ও বিভ্রান্তকারী । (কাসাস ৪ ১৫) 
অতটা তন বলেন 


EAL COE i NANA Yh 
ELA SLUMS MIG SAE Ll ty JG 
EL 7 ath SAL bl es 55 

সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি । সুতরাং 
আমাকে ক্ষমা কর । অতঃপর তাকে ক্ষমা করলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । সে 
আরো বলল, হে আমার প্রতিপালক! তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছ, আমি কখনও 
অপরাধীদের সাহায্যকারী হবো না। অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তার প্রভাত 
হল ৷ (সূরা কাসাস ৪ ১৬-১৮) 

ফিরআউনের কাছে তার সম্পুদায় সংবাদ পৌছাল যে, বনী ইসরাঈলরা ফিরআউন 
সম্পৃদায়ের এক ব্যক্তিকে হত্যা করেছে। হে ফিরআউন! আমাদের জন্য প্রতিশোধ গ্রহণ করুন, 
আমরা তাদেরকে ক্ষমা করব না। ফিরআউন বলল, হত্যাকারীকে তোমরা খুঁজে বের করে দাও, 
সাক্ষী উপস্থিত করো । কেননা, সম্রাট তার সম্প্রদায়কে ভালবাসলেও বিনা সাক্ষ্য-প্রমাণে তাদের 
জন্যে কাউকে হত্যা করা তার পক্ষে সমুচিত হবে না । সুতরাং তাকে খোজ করে বের কর; 
আমি এর প্রতিশোধ নেব তারা খুঁজতে লাগল কিন্তু তারা কোন প্রমাণ খুঁজে পেল না । পরের 
দিন মূসা (আ) উক্ত ইসরাঈলীকে দেখতে পেলেন, সে অন্য একজন কিবতীর সাথে ঝগড়া 
করছে । মূসা (আ)-কে দেখে সে পূর্বের দিনের মত কিবতীটির বিরুদ্ধে মূসা (আ)-এর কাছে 
ফরিয়াদ করল । মূসা (আ) অগ্রসর হলেন। কিন্তু আগের দিন যেই ঘটনা ঘটে গেছে তার জন্য 
খুবই লজ্জিত ছিলেন এবং আজকের দৃশ্যও অপছন্দ করতে লাগলেন। এদিকে ইসরাঈলীটি খুবই 
রাগাধ্বিত হয়ে কিবতীকে আক্রমণ করতে উদ্যত হুল । গতদিনের ও আজকের কাজের জন্য মূসা 
(আ) ইসরাঈলীকে লক্ষ্য করে বললেন $ £25 £41 4% অৰ্থাৎ তুমি তো স্পষ্টই একজন 
বিভ্রান্ত ব্যক্তি । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭৩ 


ইসরাঈলীটি মূসা (আ)-এর প্রতি তাকাল । মূসা (আ)-এর কথা শুনে এবং আগের দিনের 
ন্যায় রাগান্বিত অবস্থায় দেখে সে ঘাবড়ে গেলো এবং ভয় করতে লাগলো যে, তাকে স্পষ্টই 
একজন বিভ্রান্ত ব্যক্তি বলার পর হয়ত মূসা (আ) তাকেই আক্রমণ করতে পারেন । অথচ তিনি 
কিবতীকে আক্রমণ করতেই উদ্যত ছিলেন। ইসরাইঈলীটি মূসা (আ)-কে লক্ষ্য করে বলল ঃ হে 
' মুস৷ গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ, সেভাবে আমাকেও কি হত্যা করতে চাও? 
তাকে ফ্ত্যা করার জন্যে মূসা (আ) আক্রমণ করছেন ভেবেই সে এ কথাটি বলল । ততক্ষণে 
তারা দু'জন ঝগড়া থেকে ক্ষান্ত হল । কিন্তু কিবতীটি তার সম্পদায়ের কাছে ইসরাঈলীর মুখে 
শোনা হত্যা তথ্যটি জানিয়ে দিল। এই কথা শুনে ফিরআউন জন্পাদদের মূসা (আ)-কে হত্যার 
জন্যে প্রেরণ করল । ফিরআডউন প্রেরিত জন্পাদরা রাজপথ ধরে ধীর গতিতে মূসা (আ)-এর 
দিকে অগ্রসর হতে লাগল । মূসা (আ) তাদের হাতছাড়া হয়ে গেল এরূপ কোন আশংকা তাদের 
ছিল না। অতঃপর মূসা (আ)-এর দলের একজন লোক শহরের প্রান্ত থেকে সংক্ষিপ্ত পথ ধরে 
তাদের পূর্বেই মূসা (আ)-এর কাছে পৌছে এ সংবাদটি দিল । আবদুল্লাহ ইবন আব্বাস (রা) 
বলেন, হে ইবন জুবায়র (রা)! মূসা (আ)-এর জন্য এটাও ছিল একটি পরীক্ষা । 

মূসা (আ) তখন মাদায়ান শহরের দিকে রওয়ানা হয়ে গেলেন। ইতিপূর্বে মূসা (আ) এ 
ধরনের কোন পরীক্ষার শিকার হননি এবং এ রাস্তায়ও চলাচল করেন নি। কাজেই এই রাস্তা 
ছিল তার অপরিচিত কিনতু আল্লাহ তা'আলার ওপর ছিল তীর অগাধ বিশ্বাস ও অটল ভরসা । 
তিনি বলেছিলেন J | 140, 034749 ৬1129 ০2 -আশা করি আমার 
প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন। 


LEA // fAL al (6 wb? MEd OE CET 


(eR UF Sl SS alate 2 sri ld 


AAAS A 
+ Js 22 


অর্থাৎ-_যখন সে মাদায়ানের কূপের নিকট পৌছল, দেখল একদল লোক তাদের 
পশুগুলোকে পানি পান করাচ্ছে এবং ওদের দুটি স্ত্রীলোক তাদের পশুগুলোকে আগলাচ্ছে অর্থাৎ 
ছাগলগুলোকে ৷ 

মূসা (আ) তাদের দু'জনকে বললেন, তোমাদের কী ব্যাপার? তোমরা পৃথক হয়ে বসে আছ, 
লোকজনের সাথে পশুগুলোকে পানি পান করাচ্ছ না? তারা দু'জন বললেন, ‘জনতার ভিড় ঠেলার 
শক্তি আমাদের নেই । আমরা তাদের পান করাবার পর উচ্ছিষ্ট পানির অপেক্ষা করছি ।' মূসা 
(আ) তাদের দুজনের বকরীগুলোকে পানি পান করালেন । তিনি বালতি দিয়ে এত বেশি পানি 
উঠাতে সক্ষম হলেন যে, তিনিই রাখালদের অগ্রবর্তী হয়ে গেলেন । এরপর দু'জন মহিলা তাদের 
ব্য তলো সিয়ে জানার বদ গতা: কাছে গছলেল ।অণাদিকে ন (তা গছ তমা 
আশ্রয় নিলেন এবং বলতে লাগলেন ঃ - HR AS Le aE LEE 
SN ELS MNES TELL HEE COE HET 
আজ বকরীগুলোকে নিয়ে দেরি না করে দ্রুত পৌছায় তাদের পিতার কাছে কেমন কেমন 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৫ 


http://IslamiBoi.wordpress.com 


৬৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ঠেকছিল। তাই বললেন £ আজকে তোমাদের ব্যাপার কী? তখন তারা দু'জনেই মূসা (আ 
সম্বন্ধে তাদের পিতাকে অবহিত করল । তীকে ডেকে আনার জন্যে পিতা একজনকে মূসা 
(আ)-এর কাছে পাঠালেন । তাদের একজন মূসা (আ)-এর. কাছে গিয়ে তাকে ডেকে আনলেন 
মুসা (আ) যখন মহিলাদের পিতার সাথে আলোচনা করলেন, তখন তিনি মূসা (আ)-কে অভয় 
দিয়ে বললেন ৪ CLEMENT অর্থাৎ__তুমি জালিম সম্প্রদায়ের কবল 
হতে বেঁচে গিয়েছ। অমাদের এখানে ফিরআউন ও তার সণ্পৃদায়ের কোন কর্তৃত্ব নেই। আমরা 
তার রাজত্বে বাস করি না। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


LEAN Iarts At rad AS _ i 
eb SREP EAE Ry ES SEE 


অর্থাৎ “তাদের একজন বলল, হে পিতা! তুমি তাকে মজুর নিযুক্ত কর। কারণ তোমার 
মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি, যে শক্তিশালী-_বিশ্বস্ত ৷” পিতাকে তার মর্যাদাবোধ সম্বন্ধে 
জিজ্ঞাসা করতে বাধ্য করল যে, তুমি কেমন করে জানলে যে, সে শক্তিশালী এবং আমানতদার? 
মেয়েটি বলল, তার শক্তির বিষয়ে প্রমাণ এই যে, পানি পান করানোর ক্ষেত্রে বালতি টানার 
ব্যাপারে এর চেয়ে অধিক শক্তিশালী আমি কাউকে দেখিনি । আমানতদারীর বিষয়ে প্রমাণ এই 
যে, আমি যখন তার কাছে গিয়ে পরিচয় দিলাম, তখন তিনি একবার আমার দিকে 
তাকিয়েছিলেন। যখন তিনি আঁচ করতে পারলেন আমি একজন মহিলা, তখন তিনি তার মাথা 
নীচু করলেন। আপনার সংবাদ তার কাছে না পৌছানো পর্যন্ত তিনি আর মাথা উঠিয়ে 
তাকাননি। অতঃপর আমাকে বললেন, তুমি আমার পেছনে চলবে এবং রাস্তার নির্দেশনা দেবে। 
তার এ কাজের দ্বারা প্রতীয়মান হয় যে, তিনি আমানতদার । পিতার কাছে সবকিছু পরিষ্কার হয়ে 
গেল, মেয়ের কথার সত্যতাও প্রমাণিত হল এবং মেয়ের বক্তব্য অনুযায়ী মূসা (আ) সম্বন্ধে তিনি 
CU MUD SAD 


/ A a SOLA dd EE Ad ॥ 4" 
LAA dt LAA ? 7 / A | ir fn 
ll tL Pfs fas ly Lf 


‘আমি আমার এই কন্যা দুটির একটি তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে, তুমি 
আট বছর আমার কাজ করবে ৷ যদি তুমি দশ বছর পূর্ণ কর, সে তোমার ইচ্ছে। আমি তোমাকে 
কষ্ট দিতে চাই না । আল্লাহ্‌ চাহেতো তুমি আমাকে.সদাচারী পাবে’ (সূরা কাসাস ৪ ২৭) 

তিনি এ প্রস্তাবে রাধী হলেন। আট বছর কাজ করা ছিল মূসা (আ)-এর উপর অপরিহার্য । 
আর দুই বছর ছিল তার পক্ষ থেকে অঙ্গীকার । আল্লাহ্‌ তাআলা তাকে পূর্ণ দশ বছরের মেয়াদ 
পালনের তাওফীক দেন। সাঈদ ইব্ন জুবায়র (রা) বলেন, ‘একদিন এক খৃস্টান পণ্ডিত আমার 
সাথে সাক্ষাৎ করে বললেন, ‘তুমি কি জান, মূসা (আ) কোন্‌ মেয়াদটি পূর্ণ করেছিলেন?’ তখন 
আমি জানতাম না, তাই বললাম, ‘না, আমি জানি না।' এরপর আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস 
(রা)-এর সাথে সাক্ষাৎ করলাম এবং এ সম্পর্কে আমি তার সাথে আলোচনা করলাম ৷ তিনি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭৫ 


বললেন, তুমি কি জান না যে, আট বছর পূর্ণ করা আল্লাহ্‌র নবীর উপর ওয়াজিব ছিল । তিনি 
কোনক্রমেই তার থেকে কম করতে পারতেন না । তুমি জেনে রেখ, আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-এর দ্বারা ওয়াদা মুতাবিক দশ বছরের মেয়াদ পূরণ করান। অতঃপর আমি উক্ত খৃস্টানের 
সাথে সাক্ষাৎ করে তাকে সংবাদটি দিলাম, তখন সে বলল, ‘তোমাকে এ ব্যাপারে যে সংবাদ 
দিয়েছে সে কি তোমা থেকে বেশি জ্ঞানী?’ উত্তরে আমি বললাম, ‘হ্যা, তিনি শ্রেষ্ঠ ও অগ্রগণ্য ৷” 


মূসা (আ) যখন তার পরিবার নিয়ে রওয়ানা হলেন, তখন আগুন, লাঠি ও হাতের মু‘জিযা 
প্রকাশিত হল-_ যা আল্লাহ্‌ তা'আলা কুরআনুল করীমে বর্ণনা করেছেন। অতঃপর মূসা (আ) 
নিহত ব্যক্তি ও মুখের জড়তা সম্পর্কে ফিরআউন সম্পুদায়ের পক্ষ থেকে যে আশঙ্কা পোষণ 
করতেন, সে সম্বন্ধে তিনি আল্লাহ্‌ তাআলার দরবারে ফরিয়াদ করেন। মুখের জড়তা অনর্গল 
কথাবার্তা বলার ব্যাপারে কিছুটা অন্তরায় সৃষ্টি করত । তাই তিনি তার প্রতিপালকের কাছে 
প্রার্থনা করলেন যেন আল্লাহ্‌ তা'আলা তীর ভাই হারূনের মাধ্যমে তার সাহায্য করেন৷ তার 
পক্ষ থেকে হার্ন (আ.) প্রাঞ্জল ভাষায় জনগণের সাথে কথা বলেন, যেখানে মূসা (আ) তাদের 
সাথে অনর্গল কথা বলতে অপারক ৷ আল্লাহ্‌ তা'আলা তার দরখাস্ত মঞ্জুর করলেন তার মুখের 
জড়তা দূর করে দিলেন, হারূন (আ)-এর কাছে ওহী প্রেরণ করলেন ও তাকে হুকুম দিলেন যেন 
তিনি তার ভাই মূসা (আ)-এর সাথে সাক্ষাৎ করেন। মূসা (আ) আপন লাঠিসহ ফিরে 
আসলেন । শেষ পর্যন্ত হারুন (আ)-এর সাথে তার সাক্ষাৎ হয়। 

অতঃপর দু'জন একত্রে ফিরআউনের কাছে গমন করলেন এবং তার ফটকে বহুক্ষণ ধরে 
অপেক্ষা করলেন কিন্তু তাদেরকে অনুমতি দেয়া হল না। কঠোর গোপনীয়তা অবলম্বন করে 
তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া হল । তারা বললেন, আমরা তোমার প্রতিপালকের দূত । 
ফিরআউন বলল, তোমাদের প্রতিপালক কেঃ তারা তার উত্তর প্রদান করেন, যার বর্ণনা 
কুরআনুল করীমে রয়েছে। ফিরআউন বলল, ‘তোমরা কী চাওঃ’ প্রসঙ্গক্রমে সে ইত্যবসরে 
হত্যার কথাও উল্লেখ করল । হত্যার ব্যাপারে ওযর পেশ করে মূসা (আ) বলেন, আমি চাই যে, 
তুমি আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং বনী ইসরাঈলকে আমার সাথে যেতে দেবে। 
ফিরআউন তা অস্বীকার করল এবং বলল, যদি তুমি সত্যবাদী হও তাহলে কোন মু‘জিযা প্রদর্শন 
কর । তখন তিনি তার লাঠি নিক্ষেপ করলেন । অমনি তা একটি বিরাট অজগরে পরিণত হল, যা 
বিরাট হা মেলে ফিরআউনের দিকে দ্রুত অগ্রসর হয় ফিরআউন যখন দেখল অজগরটি তার 
দিকে অগ্রসর হচ্ছে, সে ভয় পেয়ে গেল এবং সিংহাসন থেকে লাফিয়ে পড়ল । মূসা (আ)-এর 
কাছে এটাকে ফিরিয়ে রাখার জন্যে ফরিয়াদ করতে লাগল । তখন মূসা (আ) তা-ই করলেন. 

£পর মূসা (আ) তার হাত বগলের নীচ থেকে বের করলেন । ফিরআউন এটাকে শুভ্রসমুজ্জ্বল 
নির্দোষ ও শ্বেত রোগে আক্রান্ত নয় দেখতে পেল । তিনি আবার হাত ভিতরে নিয়ে নিলেন । এটা 
অমনি পূর্বের রঙ ধারণ করল । ফিরআউন যা দেখল তা নিয়ে তার পারিষদবর্গের সাথে 


ত লা! 


AA / [) tN ell EAL IAP ut Rt 
7 


http://IslamiBoi.wordpress.com 


৬৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


‘এ দু'জন অবশ্যই জাদুকর, তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ 
থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা ধ্বংস করতে !' 

অর্থাৎ তোমাদের রাজত্ব এবং সুখ-স্বাচ্ছন্্য থেকে তোমাদেরকে বিতাড়িত করতে ৷ এভাবে 
মুসা (আ) যা চেয়েছিলেন ফিরআউন ও তার পারিষদবর্গ তার কিছুই দিতে রাযী হল না। 
পারিষদরা ফিরআউনকে পরামর্শ দিল, “আপনার রাজত্বে জাদুকরের অভাব নেই, কাজেই সকল 
জাদুকর একত্রিত হবার জন্যে আপনি নির্দেশ দেন, যাতে তারা তাদের দু'জনের উপস্থাপিত 
জাদুকে পরাজিত করতে পারে।” অতঃপর ফিরআউন বিভিন্ন শহরে জাদুকর সংগ্রহকারী পাঠাল, 
যাতে তারা উঁচুমানের জাদুকরদের ডেকে আনে । যখন তারা ফিরআউদ্নর কাছে আসল তখন 
বলতে লাগল, কি দিয়ে তিনি জাদু দেখান? পারিষদবর্গ বলল, ‘সাপ দিয়ে ৷' তখন তারা বলল, 
আল্লাহ্র শপথ, তাহলে তারা উভয়ে আমাদের উপর জয়লাভ করতে পারবে না । কেননা, 
পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, যে আমাদের ন্যায় সাপ, রশি ও লাঠি দিয়ে আমাদের চাইতে 
আমাদের পুরস্কার কী হবে? ফিরআউন তাদেরকে বলল, ‘তাহলে তোমরা আমার নৈকট্য 
লাভকারী ও বিশিষ্ট সভাষদবর্গের অন্তর্ভুক্ত হবে। আর তোমরা যা চাইবে তা-ই আমি 
তোমাদেরকে দেবো ।' এভাবে তারা ফিরআউন থেকে প্রতিশ্রুতি আদায় করল ও উৎসবের দিন 
নির্ধারিত করল, যে দিন পূর্বাহে জনগণকে সমবেত করা হবে। 


সাঈদ ইব্ন জুবায়র (রা) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) আমার কাছে বর্ণনা করেন, 
উৎসবের দিনেই আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে ফিরআউন ও তার জাদুকরদের বিরুদ্ধে বিজয় 
দান করেছিলেন। আর সেই দিনটি ছিল আশুরার দিন। যখন তারা একটি মাঠে সমবেত হলো, 
তখন লোকজন বলাবলি করতে লাগল-__চল, আজ আমরা তাদের এই প্রতিযোগিতা দেখার 
জন্যে উপস্থিত হই এবং উপহাস ছলে বলতে লাগল, ‘যদি নতুন জাদুকররা (মূসা ও হারুন) 
জয়লাভ করে তাহলে আমরা তাদের অনুসরণ করবো । জাদুকরগণ বলল, ‘হে মূসা! হয় তুমি 
প্রথমে নিক্ষেপ কর, নতুবা আমরাই প্রথমে নিক্ষেপ করি৷’ মূসা (আ) বললেন, ‘বরং তোমরাই 
নিক্ষেপ কর ৷’ তখন তারা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করল ও বলতে লাগল, ‘ফিরআউনের 
ইযযতের শপথ, আমরাই জয়ী হব ৷’ মূসা (আ) তাদের জাদু প্রত্যক্ষ করলেন ও তাতে তিনি 
তীর অন্তরে কিছু ভীতি অনুভব করলেন । তীর কাছে আল্লাহ্‌ তা'আলা ওহী পাঠালেন, ‘হে মুসা! 
তোমার লাঠি নিক্ষেপ কর ৷’ যখন তিনি তীর লাঠি নিক্ষেপ করলেন, তখন তা একটি বিরাট 
" অজগরে পরিণত হল, যা হা করে থাকে৷ সে লাঠি ও দড়িগুলোকে একত্র মিশিয়ে সবগুলোকে 
তার মুখে পুরতে লাগল । এমনকি কোন লাঠি বা দড়িই অবশিষ্ট রইল না। জাদুকররা যখন 
ঘটনার যথার্থতা বুঝতে পারল, তখন তারা বলতে লাগল, ‘মূসা (আ)-এর ব্যাপারটি যদি জাদু 
হত তাহলে আমাদের জাদুকে এটা কখনও গ্রাস করতে পারত না । এটা নিশ্চিতভাবেই আল্লাহ্‌ 
তা‘আলার পক্ষ থেকে কাজেই আমরা আল্লাহ্‌ তা'আলার প্রতি ও মূসা (আ) যা কিছু নিয়ে 
‘এসেছেন তার প্রতিও বিশ্বাস স্থাপন করলাম, আমরা পূর্বে যা কিছু পাপ করেছি তার থেকে 
তওবা করলাম ।' এভাবে আল্লাহ্‌ তা'আলা উক্ত জনপদে ফিরআউন ও তার পারিষদবর্গের শক্তি 
চূর্ণ-বিচূৰ্ণ করে দিলেন। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭৭ 


সত্য প্রতিষ্ঠিত হল এবং তাদের সমস্ত কার্যকলাপ মিথ্যা প্রতিপন্ন হল ! তারা পরাভূত হল ও 
অপদস্থ হল । অন্যদিকে ফিরআউনের স্ত্রী ছিন্ন বসন পরিহিতা অবস্থায় বের হলেন এবং 
ফিরআউন ও ফিরআউনীদের বিরুদ্ধে মূসা (আ)-এর সাহায্যের জন্যে আল্লাহ্র কাছে দু'আ 
করতে লাগলেন ফিরআউনের গোত্রের যারা তাকে দেখল তারা মনে করতে লাগল যে, তিনি 
ফিরআউন ও ফিরআউনীদের জন্যে সহানুভূতি প্রদর্শনার্থে ছিন্ন বসন পরেছেন।.আসলে তার 
সমস্ত চিন্তা-ভাবনা ছিল মূসা (আ)-এর জন্যেই । মূসা (আ)-এর সাথে কৃত ফিরআউনের মিথ্যা 
প্রতিশ্রুতির বিষয়টি দীর্ঘায়িত হতে লাগল । বনী ইসরাঈলকে মূসা (আ)-এর কাছে প্রত্যর্পণ 
করার জন্যে যখনই ফিরআউন কোন নিদর্শন প্রদর্শন করার শর্ত আরোপ করতো এবং মূসা 
(আ)-এর দু'আয় আল্লাহ্র পক্ষ থেকে নিদর্শন প্রকাশিত হতো, তখনই ফিরআডউন প্রতিশ্রুতি 
ভঙ্গ করে বলতো, ‘হে মূসা! তোমার প্রতিপালক কি এটা ব্যতীত অন্য একটি নিদর্শন আমাদের 
জন্যে প্রদর্শন করার ক্ষমতা রাখেন?’ 

এরূপ বার বার প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আল্লাহ্‌ তা'আলা ফিরআউনের সম্প্রদায়ের 
প্রতি স্পষ্ট নিদর্শন হিসেবে পর্যায়ক্রমে তুফান, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত আযাবরূপে 
পাঠান । প্রত্যেকটি মুসীবত অবতীর্ণ হলে ফিরআউন মূসা (আ)-এর কাছে ফরিয়াদ করত এবং 
তা দূর করার জন্যে মূসা (আ)-কে অনুরোধ করত যে, মুসীবত দূর হয়ে গেলে সে বনী 
ইসরাঈলকে মূসা (আ)-এর কাছে প্রত্যর্পণ করবে। আবার যখনই মুসীবত দূর হয়ে যেত, 
তারপর দিনই সে প্রতিশ্রুতি ভঙ্গ করত ৷ শেষ পর্যন্ত আপন সম্প্রদায়সহ উক্ত জনপদ ত্যাগ 
করার জন্যে মূসা (আ)-এর প্রতি আল্লাহ্‌র নির্দেশ আসল । মূসা (আ) তাদেরকে নিয়ে রাতের 
বেলা রওয়ানা হয়ে পড়লেন প্রত্যুষে ফিরআউন টের পেল যে, বনী ইসরাঈলরা চলে গেছে। 
তখন সে বিভিন্ন শহরে লোক পাঠাল এবং বিরাট এক সৈন্যদল নিয়ে তাদের পিছু ধাওয়া করল । 
এদিকে আল্লাহ্‌ তা'আলা সমুদ্রকে হুকুম দিলেন, আমার বান্দা মূসা (আ) তোমাকে লাঠি দিয়ে 
আঘাত করবে, তখন তুমি বারটি খণ্ডে খণ্ডিত হয়ে যাবে, যাতে মূসা ও তার সাথীরা নির্বিঘ্নে পার 
হয়ে যেতে পারে। অতঃপর তুমি ফিরআউন ও তার সাথীদেরকে গ্রাস করে ফেলবে । 

লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করতে মূসা (আ) ভুলে গেলেন ও সমুদ্রের পাড়ে পৌছে 
গেলেন। মূসা (আ) তীর লাঠি দ্বারা আঘাত করবেন আর সে গাফিল থাকবে, যার কারণে সে 
হবে আল্লাহ্‌ তা'আলার কাছে নাফরমান--_এই ভয়ে সাগর উত্তাল ছিল৷ যখন উভয় দল 
পরস্পরকে দেখল ও নিকটবর্তী হল, মূসা (আ)-এর সাথিগণ তাকে বলল, আল্লাহ্‌ আপনার 
প্রতিপালক, আল্লাহ্‌ তা'আলা যা হুকুম করেন তাই করুন, নচেৎ আমরা ধরা পড়ে যাব। তিনি 
মিথ্যা বলেননি এবং আপনিও আমাদেরকে মিথ্যা বলেননি মূসা (আ) বলেন, আমার 
প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, আমি যখন সমুদ্রের কিনারায় আসব, তখন তা বার 
ভাগে বিভক্ত হয়ে যাবে যাতে আমি নির্বিঘ্নে সমুদ্র পার হয়ে যেতে পারি । অতঃপর লাঠির কথা 
স্মরণে আসল, তখন তিনি আপন লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন । এরপর যখন ফিরআউনের 
সেনাবাহিনীর অগ্রভাগ মূসা (আ)-এর সেনাবাহিনীর পশ্চাৎভাগের নিকটবর্তী হলো, সমুদ্র তার 
প্রতিপালকের নির্দেশ অনুযায়ী ও মূসা (আ)-এর প্রতিশ্রুতি মোতাবেক বিভক্ত হয়ে গেল । যখন 
মূসা (আ) ও তার সাথিগণ সকলেই সমুদ্র পার হলেন এবং ফিরআউন ও তার সাথীরা সমুদ্রে 


http://IslamiBoi.wordpress.com 


৬৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রবেশ করল, নির্দেশ মোতাবেক সমুদ্র দু'দিক থেকে মিশে গিয়ে তাদের ডুবিয়ে দিল । আবার 
মূসা (আ) যখন পার হয়ে গেলেন, তখন তার সাথিগণ বলতে লাগল, আমাদের আশংকা হচ্ছে 
ফিরআউন হয়তো ডুবেনি । আমরা তার ধ্বংসের ব্যাপারে সুনিশ্চিত নই । 


মুসা (আ) তার প্রতিপালকের কাছে এ ব্যাপারে দু'আ করলেন। ফলে আল্লাহ্‌ তা‘আলা 
ফিরআউনের শরীর সমুদ্র থেকে বের করে দিলেন যাতে তারা ফিরআউনের ধ্বংসের ব্যাপারে 
নিশ্চিত হল । অতঃপর বনী ইসরাঈলরা এমন এক সম্প্রদায়ের কাছে আগমন করলেন যাদের 
ইবাদতের জন্যে প্রতিমা রয়েছে, ML A oS ALU 


EAE ALO TAA 17 AZ 


SLs ELT EE 
ES A EA 


তারা বলল, EE Fe ELA এক দেবতা গড়ে দাও ৷” 
তিনি বললেন, তোমরা তো এক মুর্খ সম্পৃদায়, এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত 
হবে এবং তারা যা করছে তাও অমূলক ৷” (সূরা আরাফ ৪ ১৩৮) 

অর্থাৎঁ--হে আমার সম্পৃদায়! তোমরা তো সমুদ্র পার হওয়ার ব্যাপারটি নিজ চক্ষে প্রত্যক্ষ 
করলে এবং নিজ কানেও শুনলে, যা তোমাদের পক্ষে আল্লাহ্র কুদরত অনুধাবন করার জন্যে 
যথেষ্ট । 

অতঃপর মুসা (আ) পথ চলতে লাগলেন এবং তাদেরকে নিয়ে অবতরণ করলেন ও বলতে 
লাগলেন, তোমরা হারুন (আ)-এর আনুগত্য করবে। কেননা, আল্লাহ্‌ তা'আলা তাকে আমার 
প্রতিনিধি মনোনীত করেছেন। আমি আমার প্রতিপালকের সমীপে যাচ্ছি এবং ত্রিশ দিন পর 
আমি তোমাদের কাছে ফিরে আসব । মুসা (আ) যখন তার প্রতিপালকের সাথে ত্রিশ দিনের 
মধ্যে কথাবার্তা বলার ইচ্ছে করলেন ও ত্রিশ দিন-রাত রোযা রাখলেন, তখন তিনি রোযাদারের 
মুখের গন্ধের ন্যায় গন্ধ অনুভব করলেন এবং আপন প্রতিপালকের সাথে এ গন্ধ নিয়ে কথাবার্তা 
বলা অপছন্দনীয় মনে করলেন । তাই মূসা (আ) একটি গাছের ডাল নিয়ে চিবালেন যাতে মুখের 
দুর্গন্ধ দূর হয়ে যায় । মূসা (আ) যখন আল্লাহ্র সমীপে পৌছলেন, তখন তার প্রতিপালক তাকে 
বললেন, তুমি রোযা কেন ভঙ্গ করলে? অথচ কেন তিনি এরূপ করেছিলেন এ ব্যাপারে তিনিই 
অধিক জ্ঞাত ছিলেন ৷ মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! সুগন্ধিযুক্ত মুখ নিয়ে ছাড়া 
আপনার সাথে কথাবার্তা বলা আমার অপছন্দনীয় ছিল।' আল্লাহ্‌ তা'আলা বললেন, ‘হে মূসা! 
তুমি কি জান না, রোযাদারের মুখের গন্ধ মিশকের গন্ধের চেয়ে শ্রেয়? কাজেই তুমি ফেরত 
যাও, আরো দশটি রোযা রাখ এবং তারপর আস !' প্রতিপালক যা নির্দেশ দিলেন মূসা (আ) 
তা-ই করলেন। 


এদিকে মুসা (আ)-এর সম্পৃদায় যখন দেখতে পেল যে, মূসা (আ) নির্ধারিত সময়ে অর্থাৎ 
ত্রিশদিনের মধ্যে ফেরত আসছেন না, এটা তাদের কাছে খুবই খারাপ লাগল । হারূন (আ) বনী 
ইসরাঈলদেরকে লক্ষ্য করে বললেন, ‘তোমরা মিসর থেকে বের হয়ে এসেছ অথচ তোমাদের 
কাছে ফিরআউন সম্পৃদায়ের দেয়া ও আমানতের প্রচুর বস্তু রয়েছে। অনুরূপভাবে তোমাদেরও 
প্রচুর বস্তু তাদের কাছে রয়েছে। আমার মতামত হচ্ছে, তাদের কাছে তোমাদের যে পরিমাণ বস্তু 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭৯ 


রয়েছে, সে পরিমাণ তোমরা হিসাব করে রেখে দিতে পার, তবে তাদের ধার দেয়া বস্তু 
তোমাদের কাছে তাদের আমানতী বস্তু, আমি তোমাদের জন্য হালাল মনে করি না। আর 
আমরা তাদের কোন বস্তু তাদের কাছে ফেরত পাঠাতে পারছি না। অন্যদিকে আমরা তাদের 
কোন বস্তু নিজেরাও ভোগ করতে পারছি না। হারূন (আ) একটি গর্ত খুড়তে হুকুম দিলেন, 
যখন একটি বিরাট গর্ত খোঁড়া হল, তখন তিনি সম্পু্দায়ের সকলকে তাদের কাছে মজুদ 
জিনিসপত্র ও অলংকারাদি গর্তে নিক্ষেপ করতে আদেশ করলেন । অতঃপর তাতে আগুন ধরিয়ে 
তা পুড়িয়ে দেয়া হল ৷ হারুন (আ) বললেন, এ সম্পদ আমাদেরও নয় এবং তাদেরও নয়। 

সামিরী ছিল বনী ইসরাঈলের পড়শী এমন এক সম্পৃদায়ের অন্তর্ভুক্ত যারা গরু পূজা করত । 
সে বনী ইসরাঈলের লোক ছিল না। মূসা (আ) ও বনী ইসরাঈলের সাথে সমুদ্র পাড়ি দেবার 
সময় সে জিবরাঈলের ঘোটকীর পায়ের ধুলা দেখতে পেয়ে এক মুষ্টি তুলে নিয়েছিল । এখন সে 
হারূন (আ)-এর কাছে গেল হারূন (আ) তাকে লক্ষ্য করে বললেন £ ‘হে সামিরী! তোমার 
মুষ্ঠির মধ্যে যা রয়েছে তুমি কি তা অগ্নিতে নিক্ষেপ করবে না?’ সে সকলের অলক্ষ্যে সেই ধুলা 
মুঠোয় ধরে রেখেছিল । সে বলল, এটাতো সেই দূতের ঘোটকীর পায়ের ধুলা, যে আপনাদেরকে 
সমুদ্র পার করিয়েছেন, তবে আমি এটাকে কিছুতেই নিক্ষেপ করব না, যতক্ষণ না আপনি 
আল্লাহ্‌ তা'আলার কাছে দুআ করেন যে, আমি যে কাজের জন্য এটাকে নিক্ষেপ করব সে 
কাজই যেন হয়ে যায় । সে মতে তিনি দু'আ করলেন এবং সে তা নিক্ষেপ করে বলল, আমি চাই 
এগুলো যেন বাছুরে পরিণত হয়ে যায়। ফলে গর্তের মধ্যে যত সোনা-দানা, সহায়-সম্পদ 
অলংকারাদি তামা-লোহা ইত্যাদি ছিল, একত্রিত হয়ে একটি বাছুরের আকার ধারণ করল । যার 
মধ্যখানটা ছিল ফাকা, তার মধ্যে প্রাণ ছিল না, ছিল শুধু গরুর ডাক । 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) বলেন, আল্লাহ্র কসম, বাছুরটির কোন শব্দ ছিল না, বাতাস 
তার পেছনের দিক্‌ দিয়ে ডুকত এবং সামনের দিক্‌ দিয়ে বের হয়ে যেত । এজন্য এক প্রকারের 
শব্দ হত, বাছুরের নিজস্ব কোন শব্দ ছিল না ৷ এই ঘটনার পর বনী ইসরাঈল তিন ভাগে বিভক্ত 
হয়ে পড়ল । একদল বলল, হে সামিরী! এটা কি? তুমিই তো এটা সম্পর্কে অধিক জ্ঞাত । 
সামিরী বলল, এটা তোমাদের প্রতিপালক । তবে মূসা (আ) পথ হারিয়ে ফেলেছেন । অন্য 
একদল বলল, যতক্ষণ না মূসা (আ) আমাদের কাছে ফিরে আসেন, আমরা এটাকে মিথ্যা 
প্রতিপন্ন করব না। এমনও তো হতে পারে যে, এটাই আমাদের প্রতিপালক! তাই এটাকে 
আমরা বিনষ্ট করলাম না আর এটা সম্বন্ধে আমরা বিপাকেও পড়লাম না। তাই আমরা এটাকে 
দেখে-শুনে রাখব । আর যদি এটা আমাদের প্রতিপালক বলে প্রমাণিত না হয়, তাহলে এ 
সম্পর্কে আমরা মূসা (আ)-এর নির্দেশই মান্য করব । অন্য একদল বলল, এটা শয়তানের কাজ, 
এটা আমাদের প্রতিপালক নয়, এটাতে আমরা বিশ্বাস স্থাপন করি না, এটাকে আমরা সত্য বলে 
গ্রহণও করি না৷ বাছুরটি সম্বন্ধে সামিরী যা বলেছিল, তাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তার 
FREESE TO RT 


LLG IL0/ LANE AA AIA 
EA ENO 2 2 el PL 


http://IslamiBoi.wordpress.com 


৬৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“হে আমার সম্পৃদায়! এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের 
প্রতিপালক দয়াময় ৷” এটা তোমাদের প্রতিপালক নয় । তারা হারুন (আ)-কে প্রশ্ন করল, মূসা 
(আ)-এর খবর কি? আমাদের সাথে ত্রিশদিনের ওয়াদা করে গিয়েছেন, তিনি তো আমাদের 
সাথে কৃত ওয়াদা পূরণ করলেন না! চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাদের মধ্যে যারা 
নির্বোধ, তারা বলল, মূসা (আ) তার প্রতিপালককে পাননি, তাই তিনি তাকে খুঁজে বেড়াচ্ছেন । 
আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর সাথে কথা বলার সময় তিনি তাকে বনী ইসরাঈলের মধ্যে 
সংঘটিত ব্যাপারসমূহ অবগত করেন তাতে মূসা (আ) অত্যন্ত ক্ষুব্ধ ও রাগাঝ্বিত হয়ে নিজ 
সম্পৃদায়ের কাছে ফিরে আসেন । এরপর তিনি তাদেরকে যা বললেন, তা কুরআনুল করীমে 
উল্লেখিত হয়েছে। 

মূসা (আ) তার সহোদর হারূন (আ)-এর কেশ ধরে আকর্ষণ করতে লাগলেন এবং রাগের 
কারণে ফলকগুলো ফেলে দেন। তারপর তিনি তার সহোদরের ওযর গ্রহণ করে নিলেন এবং 
তার জন্যে আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করলেন । অতঃপর তিনি সামিরীর দিকে মনোযোগ 
দিলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, ‘তুমি এমনটি কেন করলে?' সামিরী বলল, “আমি 
 জিবরাঈলের ঘোটকীর পায়ের এক মুঠো ধুলা সংগ্রহ করেছিলাম, আমি এটার অলৌকিক ক্ষমতা 
অনুধাবন করেছিলাম এবং আপনাদের কাছে ছিল এটা অজানা বস্তু । এরপর এটাকে নিক্ষেপ 
করলাম এবং আমার মন এরূপ করাই আমার জন্য শোভন করেছিল । মূসা (আ) বললেন, ‘দূর 
হ’, তোর জীবদ্দশায় তোর জন্যে এটাই রইল যে, তুই বলবি, ‘আমাকে কেউ ছুঁয়ো না' এবং 
তোর জন্য রইল একটি নির্দিষ্ট কাল, তোর বেলায় যার ব্যতিক্রম হবে না; তুই তোর সেই 
ইলাহের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুই রত ছিলে, আমরা এটাকে জ্বালিয়ে দেবই; অতঃপর 
এটাকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই ৷” 

বলাবাহুল্য, এটা যদি উপাস্যই হত তাহলে এটাকে এরূপ কেউ করতে পারত না । এজন্যই 
বনী ইসরাঈল এটাকে নিশ্চিতভাবে পরীক্ষা হিসেবে গণ্য করে। আর যাদের মতামত হারূন 
(আ)-এর মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল তারা মহাখুশী হলো এবং নিজেদের সম্পৃদায়ের 
উপকারার্থে মূসা (আ)-কে লক্ষ্য করে তারা আরো বলল, “হে মূসা (আ)! আপনি আল্লাহ্‌ 
তাআলার কাছে প্রার্থনা করুন, যেন তিনি আমাদের জন্যে তওবা করার নিমিত্তে একটি বিধি 
ব্যবস্থা করেন, যা আমরা আঞ্জাম দিলে, আমাদের কৃত পাপরাশির কাফ্ফারা হয়ে যায়৷” 

£পর মূসা (আ) তার সম্প্রদায় থেকে সত্তরজন এমন লোককে এ কাজের জন্যে মনোনীত 
করলেন, যারা ভাল কাজ সম্পাদনে ক্রুটি করে না এবং আল্লাহ্‌ তা'আলার সাথে কাউকে শরীক 
করে না, তাদের নিয়ে মূসা (আ) তওবার জন্যে চললেন । অতঃপর ভূমিকম্প দেখা দিল। আর 
এতে আল্লাহ্‌র নবী, তার সম্প্রদায় ও মনোনীত লোকদের কাছে লজ্জিত হলেন এবং বলতে 
লাগলেন, “হে আল্লাহ্‌ তাআলা! ইচ্ছে করলে তুমি তাদেরকে ও আমাকে এর পূর্বেই ধ্বংস করে 
দিতে পারতে । আমাদের মধ্যে যারা নির্বোধ, তাদের কৃতকর্মের জন্যে কি আমাদেরকে তুমি 

ংস করবে?” উত্তর আসল, তাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের অন্তরে বাছুরগ্রীতি রয়েছে 
ও এটার প্রতি তারা বিশ্বাস রাখে; তাই তাদেরকে নিয়ে ভূমি কেঁপে উঠেছিল । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৮১ 

শলা তাআলা তলত! 
LABIAL OLA! LALOr Gul, OLE LIAL OLAS 7 nals te 
Hl SHI USS UH SH Sad ph IS Sag FDI 


(Ln AA EIAAT Bld ATE AE HH LAL AZT Luft AL 
SI Host od JH BH uP bbb 


x 
AA AG ALIA A 
SE EE PE ESE EO 
“আমার দয়া--তা তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত । সুতরাং আমি এটা তাদের জন্যে নির্ধারিত 
করব যারা তাক্ওয়া অবলম্বন করে, যাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে, যারা অনুসরণ 
করে বার্তাবাহক উন্মী নবীর, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জীল, যা তাদের কাছে আছে তাতে 
লিপিবদ্ধ পায়।” (সূরা আ'রাফ £ ১৫৬-১৫৭) 
মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের জন্য আমি তোমার কাছে 
তওবা কবুলের দু'আ করছি, আর তুমি আমাকে বলছ, নিশ্চয়ই আমার রহমত এমন একটি 
সম্পূদায়ের জন্যে লিপিবদ্ধ করেছি যা তোমার সম্প্রদায় থেকে ভিন্ন । হায়! যদি তুমি আমার 
জন্যকে আরো বিলম্ব করতে এবং আমাকে সেই রহমতপ্রাপ্ত ব্যক্তির উন্মতের অন্তর্ভুক্ত করতে, 
কতই না ভাল হত! আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে বললেন, তাদের তওবা হচ্ছে তাদের মধ্য 
হতে যে ব্যক্তি যার সাথে সাক্ষাৎ করবে, তার পিতা বা সন্তান হোক না কেন সে তাকে তরবারি 
দ্বারা হত্যা করবে । কে নিহত হলো, এ ব্যাপারে কোন পরোয়া করবে না । যাদের গুনাহ্‌ মূসা 
(আ) ও হারূন (আ)-এর কাছে অজ্ঞাত থাকলেও আল্লাহ্‌ তা'আলা তাদের পাপ সম্বন্ধে অবহিত 
ছিলেন। তারা নিজ নিজ পাপের কথা স্বীকার করলো ও তাদেরকে যা করতে বলা হয়েছে তা 
করলো । তখন আল্লাহ্‌ তা“আলা হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়কে মাফ করে দিলেন। 
অতঃপর মূসা (আ) বনী ইসরাঈলদেরকে নিয়ে পবিত্র ভূমির দিকে অগ্রসর হলেন রাগ 
থেমে যাবার পর তিনি ফলকগুলো কুড়িয়ে নিলেন এবং ফলকে লিখিত বিভিন্ন করণীয় কাজ 
সম্পর্কে উদ্মতদেরকে নির্দেশ দিলেন। এগুলো তাদের কাছে কঠিন মনে হতে লাগল এবং 
এগুলোকে পুরোপুরি স্বীকার করে নিতে তারা অস্বীকৃতি জ্ঞাপন করল । তখন আল্লাহ্‌ তা'আলা 
তুর পাহাড় তাদের মাথার উপর চাদোয়ার মত উত্তোলিত করলেন । পাহাড় তাদের নিকটবর্তী 
হতে লাগল, এমনকি তারা ভয় করতে লাগল যে, তা তাদের মাথার উপর না পড়ে যায় । তারা 
একদিকে তাদের ডান হাতে কিতাবখানা ধরে রেখেছিল, অন্যদিকে গভীর মনোযোগ সহকারে 
পাহাড়ের প্রতি দৃষ্টি রেখেছিল । তারা ছিল পাহাড়ের পেছনে ৷ ভয় করছিল, না জানি কখন 
তাদের উপর তা পড়ে যায়। 
অতঃপর তারা চলতে চলতে পবিত্র ভূমিতে পৌছে গেল এবং সেখানে তারা একটি শহর 
পেল, যাতে রয়েছে একটি দুর্ধর্ষ জাতি৷ তারা ছিল নিকৃষ্ট চরিত্রের অধিকারী । তাদের 
ফল-ফলাদি অত্যন্ত বৃহৎ আকারের ছিল বলে বর্ণনা করা হয়েছে । বনী ইসরাঈলরা বলল, ‘হে 
মূসা! এখানে রয়েছে একটি দুর্দান্ত জাতি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি আমাদের নেই, 
যতক্ষণ পর্যন্ত এরা শহরে অবস্থান করবে আমরা তাতে প্রবেশ করব না । যদি তারা বের হয়ে 
যায় তাহলেই কেবল আমরা সেখানে প্রবেশ করব! দুর্দান্ত সম্পৃদায়টির মধ্য থেকে দুই ব্যক্তি 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৬ 


http://IslamiBoi.wordpress.com 


৬৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যারা আল্লাহ্‌ তা‘আলাকে ভয় করত; বললেন, আমরা মূসা (আ)-এর প্রতি ঈমান এনেছি এবং 
আমরা আমাদের সম্পুদায় থেকে বেরিয়ে এসেছি । তারা আরো বললেন, আমরা আমাদের 
সম্প্রদায়ের শক্তি ও সামর্থ্য সম্পর্কে সম্যক অবগত । তোমরা তাদের বিরাট শরীর ও সংখ্যার 
আধিক্য দেখে ভীত-সন্তরস্ত হয়ে পড়েছো । আসলে তাদের তেমন শক্তি-সামর্থ্য নেই । তোমরা 
তাদের ফটক দিয়ে প্রবেশ করার চেষ্টা কর। তোমরা তাতে প্রবেশ করতে পারলেই তাদের 
উপর জয়ী হবে। কেউ কেউ বলেন, যাদের উক্তি উপরে উল্লেখ কর৷ হল, তারা হলেন মূসা 
(আ)-এর সম্প্রদায়ের লোক অর্থাৎ বনী ইসরাঈলের মধ্যে যারা ভয় করছিল। 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 

ET 

AON 

“তারা বলল, হে মূসা! তারা যতদিন সেখানে থাকবে, ততদিন আমরা সেখানে প্রবেশ 
করবই না । সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর । আমরা এখানেই বসে 
থাকব । (৫ মায়িদা £ ২৪)! 

এরূপ বলে তারা মূসা (আ)-এর ক্রোধের উদ্রেক করল । তিনি তাদের জন্য বদদু‘আ 
করলেন, তাদেরকে ‘ফাসিক’ বলে আখ্যায়িত করলেন । এর আগে তিনি তাদের বিরুদ্ধে আর 
বদদু‘আ করেননি । কেননা, এখন তিনি তাদের মধ্যে পাপ এবং অবাধ্যতা দেখতে পেলেন, আর 
আল্লাহ্‌ তা‘আলা তার বদদু‘আ কবুল করলেন এবং আল্লাহ্‌ তা‘আলাও তাদেরকে ফাসিক বলে 
আখ্যায়িত করলেন--যেমনটি মূসা (আ) করেছিলেন। চল্লিশ বছরের জন্যে পবিত্র ভূমিতে 
প্রবেশ তাদের জন্যে নিষিদ্ধ করে দিলেন। যাতে তারা পৃথিবীতে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে । 
সারাদিন ধরে তারা চলতেই থাকবে৷ তাদের কোন স্বস্তি নসীব হবে না । অতঃপর আল্লাহ্‌ 
তাআলা সদয় হয়ে তাদের উপর তীহের ময়দানে মেঘের ছায়া দান করেন; তাদের জন্যে মান্না 
ও সালওয়া অবতীর্ণ করেন । তাদেরকে এমন পোশাক দান করেন যা না ছিড়ে, না ময়লা হয়। 
তাদেরকে এমন একটি বর্গাকৃতির পাথর দান করলেন এবং এটাকে লাঠি দ্বারা আঘাত করার 
জন্য মূসা (আ)-কে নির্দেশ দিলেন ফলে পাথর থেকে বারটি প্রস্রবণ প্রবাহিত হল । প্রতি দিকে 
তিনটি করে প্রত্ববণ অবস্থিত ছিল, তাদের প্রতিটি গোত্র নিজ নিজ প্রস্ববণের পরিচয় পেয়ে 
গেল ৷ তারা নিজ নিজ প্রত্বণ থেকে পানি পান করতো । আবার তারা যখন এক জায়গা থেকে 
অন্য জায়গায় যেত, সেখানেই এই পাথরটিকে পূর্বদিনের অবস্থানে পেত । 

উপরোক্ত হাদীসটি মারফু বলে ইব্‌ন আব্বাস (রা) উল্লেখ করেছেন। আমার মতে এটাই 
যথার্থ । কেননা, একদা মু‘আবিয়া (রা) ইব্‌ন আব্বাস (আ) থেকে শোনার পর মূসা (আ) কর্তৃক 
নিহত ব্যক্তিটি সম্বন্ধে ফিরআউনীকে তথ্য প্রকাশকারী হিসেবে মানতে অস্বীকার করেন । তিনি 
বলেন, এ ব্যাপারে ফিরআউন বংশীয় লোকটির জানার কোন উপায়ই ছিল না । জানতো কেবল 
ইসরাঈলীটি, যে সেখানে উপস্থিত ছিল। তাহলে ফিরআউনী ব্যক্তিটি কেমন করে এ তথ্য 
প্রকাশ করতে পারে? তার এই উক্তি শুনে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) রাগান্বিত হলেন এবং 
মু‘আবিয়া (রা)-এর হাত ধরলেন ও তাকে নিয়ে সা'দ ইব্ন মালিক যুহরী (রা)-এর কাছে গেলেন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৮৩ 


এবং তাকে বললেন, ‘হে আবূ ইসহাক! আপনার কি এ দিনটির কথা মনে পড়ে? যেদিন 
রাসূলুল্লাহ্‌ (সা) মূসা (আ) কর্তৃক নিহত ফিরআউন সম্প্রদায়ের লোকটি সম্বন্ধে বর্ণনা 
করেছিলেন? তথ্যটি ইসরাঈলীটি প্রকাশ করেছিল, না-কি ফিরআউনী? জবাবে তিনি 
বলেছিলেন, এই তথ্যটি প্রকাশ করেছিল ফিরআউনী । তবে সে এটা শুনেছিল ইসরাঈলী থেকে, 
যে এ ঘটনার সাক্ষ্য দিয়েছিল ও এটা উল্লেখ করেছিল। 

ইমাম নাসাঈ (র)-ও অনুরূপ হাদীস বর্ণনা করেন । ইব্ন জারীর তাবারী (র) ও ইব্‌ন আবূ 
হাতিম (র) তাদের তাফসীরে এরূপ হাদীসের উল্লেখ করেছেন তবে এ হাদীসটি মরফু না হয়ে 
মওকুফ হওয়ার সম্ভাবনাই অধিক । এ বর্ণনার অধিকাংশই ইসরাঈলী বর্ণনা থেকে গৃহীত । এতে 
কিছু কিছু অংশ এমনও রয়েছে যা সন্দেহমুক্ত নয়। আমি আমার উত্তাদ হাফিজ আবূল হাজ্জাজ 
মী (র) থেকে শুনেছি তিনি বলেন, এটা ইহুদী আলিমদের বর্ণনা হওয়ার সম্ভাবনাই অধিক । 
আল্লাহ্‌ই সর্বজ্ঞ ৷ 


তাবু গন্বজের নির্মাণ প্রসঙ্গ 

কিতাবীরা বলে, আল্লাহ্‌ তা'আলা একবার মূসা (আ)-কে শিমশার কাঠ, পশুর চামড়া ও 
ভেড়ার পশমের দ্বারা একটি তাবু তৈরি করতে নির্দেশ দিলেন । তাদের বিস্তারিত বর্ণনা অনুযায়ী 
রঙিন রেশম, স্বর্ণ ও রৌপ্য দ্বারা এটাকে সজ্জিত করার হুকুম দেয়া হয়েছিল । এতে ছিল ১০টি 
শামিয়ানা । প্রতিটি শামিয়ানার দৈর্ঘ ছিল ২৮ হাত ও প্রস্থ ছিল ৪ হাত । এতে ছিল ৪টি দরজা । 
এর রশিগুলো ছিল বিভিন্ন প্রকার ও বিভিন্ন বর্ণের রেশমের, এতে এর চৌকাঠ এবং তাক ছিল 
স্বর্ণ-রৌপের ৷ প্রতিটি কোণে ছিল ২টি দরজা, এছাড়া আরো অনেক বড় বড় দরজা ছিল। এর 
পর্দাগুলো ছিল রঙিন রেশমের ৷ 

এ ধরনের বহু সাজসজ্জার সামগ্রী ছিল, যার ফিরিস্তি ছিল দীর্ঘ । আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-কে শিমশার কাঠের একটি সিন্দুকও তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। যার দৈর্ঘ আড়াই 
হাত এবং প্রস্থ দুই হাত এবং উচ্চতা ছিল দেড় হাত । ভিতরে ও বাইরে খাঁটি স্বর্ণ দ্বারা 
মোড়ানো, এটার চার কোণে ছিল চারটি আঙটা, সম্মুখ ভাগের দুই দিকে ছিল চারটি আঙটা; 
সম্মুখ ভাগের দুই দিক ছিল স্বর্ণের পাখাবিশিষ্ট । তাদের ধারণায় দুইজন ফেরেশতার মূর্তি 
যেগুলো মুখোমুখিভারে স্থাপিত ছিল। এগুলো ছিল বাসলিয়াল নামক এক প্রসিদ্ধ শিল্পীর তৈরি । 
তীরা তাকে নির্দেশ দিয়েছিলেন শিমশার কাঠের একটি খাঞ্চা তৈরি করতে যার. দৈর্ঘ দুই হাত ও 
প্রস্থ ছিল দেড় হাত । এতে ছিল উপরের ডালায় স্বর্ণের তালা ও স্বর্ণের মুকুট; এর চতুর্দিকে ছিল 
চারটি আঙটা যেগুলোর কিনারাগুলো ছিল সোনা দিয়ে মোড়ানো, আনারের ন্যায় কাঠের তৈরি । 
তারা তাকে নির্দেশ দেন, তিনি যেন খাঞ্চাটিতে বড় বড় বরতন; পেয়ালা ও গ্লাসের ব্যবস্থা 
করেন । তিনি যেন স্বর্ণের মিনারা তৈরি করেন যাতে প্রতি দিকে তিনটি করে ৬টি সোনার 
আলোক স্তম্ভ থাকে, আবার প্রতিটি স্তম্ভে যেন ৩টি করে বাতি থাকে । আর মিনারের মধ্যে যেন 
চারটি ঝাড় বাতি থাকে । এগুলো এবং অন্যান্য পানপাত্র যেন স্বর্ণ দ্বারা নির্মিত হয়। এ সবই 
ছিল বাসলিয়ালের তৈরী বাসলিয়াল পশু যবাইর বেদীও তৈরী করে। উপরোক্ত তাবুটি তাদের 


http://IslamiBoi.wordpress.com 


৬৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বছরের প্রথম দিন স্থাপন করা হয়। আর সেই দিনটি ছিল বসন্ত ঝতুর প্রথম দিন। আবার 
‘শাহাদতের তাবৃত’ও এতে স্থাপন করা হয়েছিল । সম্ভবত কুরআনুল করীমে নিমোক্ত আয়াতে 
এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে। 


Pf 6 
1AL bol /tindobtndt Al ILA al AZALI 
oe Lr iC HEPA CEO ECO 
A / / tr 


CAE / / / 
AZAD LOALOUI NL lo ELAR G1 AL (OAR LGLL Lars 
(Ln 4b 
iD $0 


ৰ 

“তার রাজত্বের নিদর্শন এই যে, তোমাদের কাছে সেই তাবৃত (ইসরাইলীদের পবিত্র 
সিন্দুক) আসবে, যাতে তোমাদের প্রতিপালকের কাছ থেকে চিত্ত প্রশান্তি এবং মূসা ও হারূন 
ংশীয়গণ যা পরিত্যাগ করেছে তার অবশিষ্টাংশ থাকবে; ফেরেশতাগণ এটা বহন করে 
আনবে । তোমরা মু'মিন হও, তবে অবশ্যই তোমাদের জন্য এটাতে নিদর্শন রয়েছে৷” (সূরা 
বাকারা £ ২৪৮) 


ইসরাঈলী কিতাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে। এতে রয়েছে তাদের শরীয়ত, 
তাদের জন্যে নির্দেশাবলী, তাদের কুরবানীর বৈশিষ্ট্য ও নিয়ম-পদ্ধতি সম্বন্ধে আলোচনা ৷ 
আবার এতে বর্ণিত রয়েছে যে, তার গন্বুজ তাদের বাছুর পূজার পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল । আর 
বাছুর পূজার ব্যপারটি ঘটেছিল তাদের বায়তুল মুকাদ্দাসে আগমনের পূর্বে । আবার এটা ছিল 
তাদের কাছে কাবা শরীফ তুল্য । তারা এটার ভিতরে ও এটার দিকে মুখ করে প্রার্থনা করত 
এবং এটার কাছেই আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশা করত ৷ মূসা (আ) যখন এটার 
ভিতরে প্রবেশ করতেন, তখন বনী ইসরাঈলরা এর পাশে দণ্ডায়মান থাকত । এটার দ্বারপ্রান্তেই 
মেঘমালার জ্যোতির্ময় স্তম্ভ অবতীর্ণ হত । তখন তারা আল্লাহ্‌ তা'আলার উদ্দেশে সিজদায় 
লুটিয়ে পড়ত । আল্লাহ তা‘আলা মেঘমালার স্তম্ভের ভেতর থেকে মূসা (আ)-এর সাথে কথা 
বলতেন ৷ মেঘমালাটি ছিল আল্লাহ্‌ তাআলার নূর আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে লক্ষ্য করে 
একান্তে কথা বলতেন তার প্রতি আদেশ-নিষেধ অবতীর্ণ করতেন এবং মূসা (আ) তাবূতের 
কাছে দণ্ডায়মান থাকতেন ও পূর্বোক্ত মূর্তি দুইটির মধ্যবর্তী স্থানে অবস্থান করতেন এঁ সময় 
শাসন সংক্রান্ত ফয়সালাদি আসতো । ইবাদতখানায় স্বর্ণ, রঙিন মুক্তার ব্যবহার তাদের শরীয়তে 
বৈধ ছিল। কিন্তু আমাদের শরীয়তে বৈধ নয়। আমাদের শরীয়তে মসজিদে জীকজমকপূর্ণ 
অলংকরণ নিষিদ্ধ, যাতে সালাতে মুসন্দরীদের মনোযোগ বিঘ্নিত না হয়। মসজিদুন নববী 
সম্প্রসারণের সময় উমর ইবন খাত্তাব (রা) নির্মাণ কার্যে নিযুক্ত ব্যক্তিকে বললেন, এমনভাবে 
মসজিদটি নির্মাণ কর যাতে বেশি বেশি লোকের জায়গা হয়। তবে মসজিদকে লাল কিংবা 
হলদে রং করা থেকে বিরত থাকো । কেননা, তাতে মুসন্লীগণের একাগ্রতা বিঘ্নিত হবে । 
আবদুল্মাহ ইবন আব্বাস (রা) বলেন, আমরা অবশ্যই আমাদের মসজিদসমূহ এমনভাবে 
সাজাবো যেরূপ ইয়াহুদ ও নাসারাগণ তাদের গির্জা ও ইবাদতখানাগুলোকে সাজায় । এটা হবে 
মসজিদের ইজ্জত-সম্মান ও পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে । কেননা, এই উন্মত পূর্বেকার উম্মতের 
মত নয়। তাদেরকে আল্লাহ তা'আলা তাদের সালাতে আল্লাহ্‌ তাআলার প্রতি একনিষ্ঠ ও 
মনোযোগী হবার, গাইরুল্লাহ থেকে নিজেদেরকে বিরত রাখার, এমনকি অন্য সকল চিন্তা ও 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৮৫ 


ধ্যান-ধারণা থেকে মুক্ত থেকে শুধু আল্লাহ তা'আলার দিকে একাগ্রচিত্ত হবার নির্দেশ দিয়েছেন। 
আল্লাহর জন্যেই সমস্ত প্রশংসা । 

উপরোক্ত ‘তাবু গন্থজ’ তীহ্‌ প্রান্তরে বনী ইসরাঈলদের সাথে ছল, তারা এটার দিকে মুখ 
করে সালাত আদায় করত । এটা ছিল তাদের কিবলা ও কা'বা এবং মূসা (আ) ছিলেন তাদের 
ইমাম আর তার ভাই হারূন (আ) ছিলেন কুরবানীর দায়িত্প্রাপ্ত । যখন হারূন (আ) এবং 
তারপর মূসা (আ) ইন্তিকাল করলেন, তখন হারূন (আ)-এর বংশধররা নিজেদের মধ্যে 
কুরবানী প্রথা চালু রাখেন এবং এটা আজ পর্যন্তও তাদের মধ্যে চালু রয়েছে । মুসা (আ) এরপর 
তীর খাদেম ইউশা ইবন নূন (আ) রিসালাতসহ সমস্ত কাজের দায়িতৃভার গ্রহণ করেন এবং 
তিনি তাদেরকে নিয়ে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেন। এ ঘটনাটি পরে বর্ণনা করা হবে । 

মোদ্দা কথা, বায়তুল মুকাদ্দাসের নিয়ন্রণভার যখন ইউশ! ইবন নূন (আ)-এর উপর ন্যস্ত 
হল, তখন তিনি বায়তুল মুকাদ্দাসের একটি পাথরের উপর এই তাবু গন্থজটি স্থাপন করেন৷ 
বনী ইসরাঈলরা এটার দিকে মুখ করে সালাত আদায় করত । অতঃপর যখন তাবু গন্থজটি বিনষ্ট 
হয়ে যায় তখন তারা গন্বুজের স্থান অর্থাৎ পাথরের দিকেই সালাত আদায় করতে লাগল । এ 
জন্যেই ইউশা (আ)-এর পর থেকে রাসূলুল্লাহ (সা)-এর যুগ পর্যন্ত সমস্ত নবীর কিবলা ছিল 
এটাই । এমনকি রাসূলুল্লাহ্‌ (সা)ও হিজরতের পূর্বে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত 
আদায় করতেন, তবে কাবা শরীফকে সামনে রেখেই তা করতেন রাসূল (সা) যখন মদীনায় 
হিজরত করেন, তখন তাকে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ 
দেয়া হয় এবং ষোল মাস মতান্তরে সতের মাস তিনি বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে 
সালাত আদায় করেন। অতঃপর দ্বিতীয় হিজরীর শাবান মাসে আসরের নামাযে মতান্তরে 
জোহরের সময় ইবরাহীমী কিবলা কাবার দিকে কিবলা পরিবর্তিত হয়। তাফসীরে এ সম্পর্কে 
নিম্ন বর্ণিত আয়াতের ব্যাখায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। 


MULL: 

Iald td ALE bg sd Aad, 

ls Ls Hi tls Sd SE gE Ss LN TALS 
Anu 


(0D, af FAL An 
pS ee MT 
CAS ANTAL 1 ALS LV dad 


i ALAA et sie LULL 
Te Ne OE re 
কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বল, পূর্ব ও পশ্চিম আল্লাহরই । তিনি যাকে ইচ্ছে সরল পথে 
পরিচালিত করেন। আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করি । 
সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি, যা তুমি পছন্দ কর । অতএব, 
তুমি মসজিদুল হারমের দিকে মুখ ফিরাও ৷ তোমরা যেখানেই থাক না কেন সেদিকে মুখ 
ফিরাও ৷ (সূরা বাকারা £৪ ১৪২ ও ১৪৪) 


http://IslamiBoi.wordpress.com 


মূসা (আ)-এর সাথে কারূনের ঘটনা 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 
ASAP AL lta Af Zl MALIA 
5) ey os FEMI ott ole gH 55 SE S330 
A € IA 
J hte 05616: i. 554 {EMA CA EE FR 
i LAL 


5 VEAL 2 (ll ANE AAA 

EL TTC EAN td JUN ls Seite 
/ 74 2 

Le. A LLG 

/ ENN AS AA TLNE SAA }! A 

f ze 


/ 


Az LAL as AL LLL Las APA LLB Sas (S 
‘/ 
El 


AY ফ | 552% AAA 
us 2 


LEI 3 LS Cf LY CANE 

LCA TLL RA SEE | js 

Kk d LE Ls 25 13 CLS LL qu Ads ae 
SE CTE 
2 


y= 


DE, sf [LAF 


ee 


Ed # 


Y Bi 
Saal Ls bo 
A ESA 


AS 
2 EL S00 until AMEE EE CEE 
Cb ঢ! / [) 
is 0 RAY ELLA ndt a 99S lls 
AE LG, IEEE IE 31 ats 652 3261 
2 


/ 


EERO TAT) Ls 

কারূন ছিল মূসার সম্পরদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি ওদ্ধত্য প্রকাশ করেছিল । আমি 
তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের 
পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ কর, তার সম্পৃদায় তাকে বলেছিল, দম্ভ করবে না, নিশ্চয় আল্লাহ্‌ 
দান্ভিকদেরকে পছন্দ করেন না । আল্লাহ্‌ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৮৭ 


অনুসন্ধান কর এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলবে না । তুমি অনুগ্রহ কর যেমনটি আল্লাহ্‌ 
তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়ো না। আল্লাহ্‌ বিপর্যয় 
সৃষ্টিকারীকে ভালবাসেন না । সে বলল, ‘এ সম্পদ আমি আমার জ্ঞানবলে প্রাপ্ত হয়েছি’ সে কি 
জানত না আল্লাহ্‌ তার পূর্বে ধ্বংস করেছেন বহু মানবগোষ্ঠীকে, যারা তার চাইতে শক্তিতে ছিল 
প্রবল, জনসংখায় ছিল অধিক । অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। 
কারণ, তার সম্পুদায়ের সম্মুখে উপস্থিত হয়েছিল জাকজমক সহকারে । যারা পার্থিব জীবন 
কামনা করত তারা বলল, আহা! কারূনকে যেরূপ দেয়া হয়েছে আমাদেরকেও যদি তা দেয়া 
হত! প্রকৃতই সে মহাভাগ্যবান। এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলল, ধিক 
তোমাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং 
ধৈর্যশীল ব্যতীত এটা কেউ পাবে না । তারপর আমি কারূনকে তার প্রাসাদসহ ভূগর্ভে প্রোথিত 
করলাম । তার স্বপক্ষে এমন কোন দল ছিল না, যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য 
করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না।‘ আগের দিন যারা তার মত হবার 
কামনা করেছিল তারা বলতে লাগল, ‘দেখলে তো আল্লাহ্‌ তার বান্দাদের মধ্যে যার জন্য 
ইচ্ছে, তার রিযিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছে হ্রাস করেন । যদি আল্লাহ আমাদের 
প্রতি সদয় না হতেন তবে আমদেরকেও তিনি ভূগর্ভে প্রোথিত করতেন। দেখলে তো কাফিররা 
সফলকাম হয় না । এটা আখিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য, যারা 
এই. পৃথিবীতে উদ্ধত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্য । 

(সূরা কাসাস ৪ ৭৬-৮৩) 

আ'মাশ (র) আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, কারূন ছিল 
মূসা (আ)-এর চাচাতো ভাই । অনুরূপভাবে ইবরাহীম নাখয়ী আবদুল্লাহ ইবন হারিস ইবন 
নওফল (র) সিমাক ইবন হরব (র) কাতাদা (র) মালিক ইবন দীনার (র) ও ইবন জুরাইজ (র) 
বলেছেন, তবে তারা মূসা (আ) ও কারূনের বংশপরন্পরা নিম্নরূপ বর্ণনা করেন। কারূন ইবন 
ইয়াসৃহার ইব্‌ন কাহিস; মূসা (আ) ইবন ইমরান ইব্‌ন হাফিছ। ইব্ন জুরাইজ ও অধিকাংশ 
উলামায়ে কিরামের মতে কারন ছিল মূসা (আ)-এর চাচাতো ভাই। 

' ইব্ন ইসহাক (র) তাকে মুসা (আ)-এর চাচা বলে মনে করেন, কিন্তু জুরাইজ (র) তা 
প্রত্যাখ্যান করেন৷ কাতাদা (র) বলেছেন, সুমধুর কণ্ঠে তাওরাত পাঠের জন্যে তাকে নূর বলে 
আখ্যায়িত করা হতো । কিন্তু আল্লাহ্র শত্রু মুনাফিক হয়ে গিয়েছিল, যেমনি সামিরী হয়েছিল। 
অতঃপর তার ধন-দৌলতের কারণে তার দান্তিকতা তাকে ধ্বংস করে দিয়েছিল । শাহ্‌র ইব্‌ন 
হাওশাব (র) বলেন, নিজ সম্পৃদায়ের উপর গর্ব করার উদ্দেশ্যে কারন তার পরিধেয় কাপড়ের 
দৈৰ্ঘ এক বিঘত লম্বা করে দিয়েছিল । 

আন্পাহ্‌ তাআলা কারূনের প্রচুর সম্পদের কথা কুরআনুল করীমে উল্লেখ করেছেন। তার 
চাবিগুলো শক্তিশালী লোকদের একটি দলের জন্যে কষ্টকর বোঝা হয়ে যেতো । কেউ কেউ 
বলেন, এ চাবিগুলো ছিল চামড়ার তৈরি আর এগুলো বহন করতে ষাটটি খচ্চরের প্রয়োজন 
হতো । এ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলাই সমধিক জ্ঞাত । তার সম্পৃদায়ের উপদেশ দাতাগণ তাকে 
উপদেশ দিয়েছিলেন । তারা তাকে বলেছিলেন, তোমাকে যা দেওয়া হয়েছে, তা নিয়ে গর্ব করো 
না এবং অন্যের উপর দর্প করো না । কেননা, আল্লাহ্‌ তাআলা দাম্ভিক লোকদের পছন্দ করেন 


http://IslamiBoi.wordpress.com 


৬৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


না। আল্লাহ্‌ যা তোমাকে দিয়েছেন, তা দিয়ে আখিরাতের আবাস অন্বেষণ কর । অর্থাৎ তারা 
বলেছিলেন, হে কারূন! আখিরাতে আল্লাহ্‌ তা'আলা থেকে যাবতীয় ছওয়াব অর্জন করার প্রচেষ্টা 
তোমার অব্যাহত থাকা প্রয়োজন । কেননা, এটা তোমার জন্যে উত্তম ও অধিকতর স্থায়ী । 
এতদসত্বেও তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলবে না অর্থাৎ বৈধভাবে অর্জন ও ব্যয় করবে 
এবং হালাল পবিত্র বস্তুসমূহ উপভোগ করবে। তবে আল্লাহ্‌ তাআলার সৃষ্টির প্রতি অনুগ্রহ 
করবে, যেমনটি তাদের সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তা'আলা তোমার প্রতি অনুগ্রহ করেছেন । আল্লাহ্‌র 
যমীনে ফিৎনা-ফাসাদ করবে না । আমার নির্দেশ লঙ্ঘন করে তাদের সাথে দুর্ব্যবহার ও 
ঝগড়াঝাটি করবে না । অন্যথায় তোমাকে শাস্তি দেয়া হবে এবং তোমাকে যা দেয়া হয়েছে তা 
কেড়ে নেয়া হবে। কেননা, আল্লাহ্‌ তাআলা ফিৎনা সৃষ্টিকারীকে ভালবাসেন না । 

তার সম্প্রদায়ের এরূপ স্পষ্ট নসীহতের জবাবে তার একমাত্র উত্তর ছিল, আমার জ্ঞানের 
জন্যে আমাকে এসব দেয়া হয়েছে। তোমরা আমাকে যেসব নসীহত করলে এগুলো মান্য করার 
আমার কোন প্রয়োজন নেই । কেননা, এগুলো আল্লাহ্‌ তা'আলা আমায় দান করেছেন এ জন্য 
যে, তিনি আমাকে এসব বস্তুর উপযুক্ত বলে মনে করেছেন। যদি আমি তার অন্তরঙ্গ না হতাম 
কিংবা তার কাছে আমার কোন প্রাপ্য না থাকত তাহলে কখনও তিনি আমাকে যা দিয়েছেন তা 


CU HA AGL 


bt Fr 3 SLI Ay Al A EEL LL 


Ar চর / A gs 
oh RAT Le কং 
“সে কি জানত না, আল্লাহ্‌ তার পূর্বে ধ্বংস করেছেন বহু মানব গোষ্ঠীকে, যারা তার 
চাইতে শক্তিতে ছিল প্রবল, জনসংখ্যায় ছিল অধিক । অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে 
প্রশ্ন করা হবে না ।” (সূরা কাসাস £ ৭৮) 
অর্থাৎ তার পূর্বে বহু উম্মতকে তাদের পাপ ও অপরাধের জন্যে ধ্বংস করে দিয়েছি, যারা 
কারন অপেক্ষা শক্তিতে অধিক প্রবল ছিল, ধনবলে, জনবলে তার চাইতে অগ্রগামী ছিল । যদি 
কারনের বক্তব্য যথার্থ হত তাহলে তার চাইতে অধিক শক্তিশালী ও সম্পদশালী কাউকে শাস্তি 
দিতাম না৷ সুতরাং তার সম্পদ আমার প্রিয়পাত্র বা অনুখরহভাজন হওয়ার প্রমাণ নয়। যেমন 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


AMNATIEN ae Ut ZA Os Adland AAAI 
Ul SS Ue ASntt ot EIT IIIA LS 
AIL 
“তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী 


করে দেবে। তবে তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে। (সুরা সাবা £৩৭) 
WY LAGE 
ERNE 142 - 
SE TAT AOPASEEY SU be aps CLS 


apt AV 
Ful 
AA 


EAA HH 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৮৯ 


“তারা কি মনে করে যে, আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি 
দান করি তা দিয়ে তাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্রাত্বিত করেছি ? না, বরং তারা বুঝে 
না৷” (সূরা মুমিনূন £ ৫৫-৫৬) | 

উপরোক্ত প্রতিউত্তর দ্বারা বোঝা যায় যে, আয়াতাংশ $৪ a 
ৰি অৰ্ৱভানয খা ৰায়ত তা যথা ।তাৱ খারা করেন করব জাল গর বরাতে 
কি রসায়নশাস্ত্রে তার পারদর্শিতা কিংবা তা ছিল তার ইসমে আজমের জ্ঞান, যা প্রয়োগের 
মাধ্যমে সম্পদ আহরণ করত, তাদের ধারণা সঠিক নয়। কেননা রসায়নশাস্ত্র এমন একটি শিল্প 
যা বস্তুর মৌলিক কোন পরিবর্তন সাধন করে না এবং এটা সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে তুলনীয় নয় । 
ইসমে আজম-এর মাধ্যমে কাফিরের দু'আ উর্ধজগতে উত্বিত হয় না। আর কারূন ছিল অন্তরে 
কাফির এবং দৃশ্যত মুনাফিক । এ ছাড়াও এই ব্যাখ্যা গ্রহণ করলে তার উত্তরটি সঠিক হয় না। 
অধিকন্তু দুটি বাক্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কও বিরাজমান থাকে না। এই সম্পর্কে তাফসীর 
be LALLA dln a Ua ladies 


অতঃপর আল্লাহ্‌ তাআলা বলেন, EE ৭3১8 4 {554 এর ব্যাখ্যা প্রসঙ্গে 
কারন তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হয়েছিল জাকজমক সহকারে ৷ (সূরা কাসাস ঃ ৭৯) 
বহু তাফসীরকার উল্লেখ করেছেন যে, একদিন কারন মূল্যবান পোশাক-পরিচ্ছদ পরিধান 
করে গাড়ি, ঘোড়া, বহু সংখ্যক লস্কর ও পরিচর্যাকারী নিয়ে শহরে বের হল । যারা পার্থিব 
সম্পদকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকে, কারূনকে এরূপ শান-শওকতে দেখে তারা কামনা 
করতে লাগল যদি তাদেরও এরূপ ধন-সম্পদ থাকত! তারা তার প্রতি ঈর্ষাধিত হলো । তখনকর 
বুকধিনযি সাজত ও যাযকধ ভার রং গলে ত তেরকে দহা করে বলেনি ও 
ESTA 


. SR A ES EATS 
অৰ্থাৎ_'ধিক তোমাদেরকে! আখিরাতের জীবনে আল্লাহ্‌ দত্ত পুরস্ধারই শেষ্ অধিকতর 
স্থায়ী ও উন্নতর ।' আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 5442401 3} অৰ্থাৎ_এ পৃথিবীর চাকচিকোর 
দিকে ভ্রক্ষেপ না করে আখিরাতের মহাকল্যাণ লাভের জন্য যে উপরোক্ত নসীহতকে গ্রহণ 
করতে পারে একমাত্র এ ব্যক্তি--যার অন্তরে আল্লাহ্‌ তা'আলা হিদায়ত প্রদান করেছেন, তাকে 
দৃঢ়চিত্ত করেছেন, তার বুদ্ধি-বিবেক পোক্ত করেছেন এবং তীর গন্তব্যস্থলে পৌছার তাকে 
তাওফীক দান করেছেন। কোন কোন বুযুগনে দীন কতই না উত্তম কথা বলেছেন, সন্দেহের 

স্থলে দূরদৃষ্টি এবং ইন্দ্রিয়সুখ ভোগের ক্ষেত্রে পরিপূর্ণ বুদ্ধিমত্তা আল্লাহ্‌ তাআলার কাছে প্রিয় । 


অর্থাৎ__আল্লাহ্‌ তা'আলা যখন কারূনের জাকজমক ও দান্তিকতাসহ স্বীয় সম্প্রদায়ের উপর 
গর্ব সহকারে তার শহর প্রদক্ষিণের কথা বর্ণনা করে তার পরিণতি সম্পর্কে বলেন, তাকে তার 
বাড়িঘরসহ আমি ভূগর্ভে প্রোথিত করলাম । (সূরা কাসাস £ ৮১) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৭ 


http://IslamiBoi.wordpress.com 


৬৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম বুখারী (র) আবূ সালিম (রা) সূত্রে বর্ণনা করেন ঃ$ তিনি বলেন, এক ব্যক্তিকে রাসূল 
(সা) দেখতে পেলেন, সে তার পরিধেয় বস্ত্র হেঁচড়িয়ে চলছে। সে ভূগর্ভে চলে যাচ্ছে। 
কিয়ামতের দিন পর্যন্ত সে এভাবে ভূগর্ভে তলিয়ে যেতেই থাকবে । 
ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) থেকেও অনুরূপ হাদীস বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস 
(রা) ও ইমাম সুদ্দী (র) বর্ণনা করেছেন, একদিন কারূন একজন ব্যভিচারী মহিলাকে এ শর্তে 
কিছু অর্থ দিল যে, সে জনতার সামনে প্রকাশ্যে বলবে, হে মূসা! তুমি আমার সাথে ব্যভিচার 
' করেছ। কথিত আছে যে, মহিলাটি জনসমক্ষে মূসা (আ)-কে এরূপ বলেছিল । মূসা (আ) 
আঁৎকে উঠলেন এবং দু'রাকাত নামায আদায় করলেন । অতঃপর মহিলাটির দিকে অগ্রসর হয়ে 
শপথ সহকারে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন, ‘তোমাকে এরূপ মিথ্যা অপবাদে কে প্ররোচিত 
করেছে?’ মহিলাটি তখন উল্লেখ করল যে, কারূনই তাকে এ কাজে প্ররোচিত করেছে। সে 
আল্লাহ্‌ তা'আলার কাছে ক্ষমা চাইল এবং তওবা করল । তখন মূসা (আ) সিজদাবনত হলেন 
এবং কারূনের বিরুদ্ধে বদ্‌ দু'আ করলেন । আল্লাহ্‌ তা'আলা মুসা (আ)-এর কাছে এ মর্মে ওহী 
প্রেরণ করলেন যে, ভূমিকে নির্দেশ দেয়া হয়েছো এ ব্যাপারে সে তোমার যাবতীয় নির্দেশ মান্য 
করবে। তখন মূসা (আ) কারূন ও তার ঘরবাড়ি গ্রাস করার জন্যে ভূমিকে নির্দেশ দিলেন। 
ফলে তা-ই হয়। আল্লাহ্‌ তা‘আলাই সর্বজ্ঞ ৷ 
" এরূপও কথিত আছে যে, একদিন কারূন সাজসজ্জা করে সৈন্য-সামস্ত, ঘোড়া, খচ্চর ও 
মূল্যবান পোশাক-পরিচ্ছদে সজ্জিত হয়ে তার সম্পৃদায়কে নিজ ক্ষমতা প্রদর্শনার্থে মূসা 
(আ)-এর মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিল। মূসা (আ) তখন তার সম্পৃদায়কে তাৎপর্যপূর্ণ 
ঘটনাবহুল দিনগুলো সম্বন্ধে নসীহত করছেন। জনতা যখন কারূনকে দেখল, তখন মজলিসের 
অনেকেই তার দিকে ফিরে তাকাল । মূসা (আ) তাকে ডাকালেন এবং তার এরূপ করার কারণ 
জিজ্ঞেস করলেন। কারূন বলল, হে মূসা! যদিও তুমি নবুওত প্রাপ্ত হয়ে আমার উপর শ্রেষ্ঠত্ব 
অর্জন করেছ, কিন্তু মনে রেখো, আমিও বিত্ত-সম্পদের দিক থেকে তোমার উপর শ্রেষ্ঠত্ব অর্জন 
করেছি । যদি ইচ্ছে কর, তাহলে তুমি ঘরের বের হয়ে আমার বিরুদ্ধে আল্লাহ্‌র কাছে বদদু'আ 
করতে পার এবং আমিও তোমার বিরুদ্ধে বদ দুআ করব। 
তখন তারা উভয়েই জনতার সামনে হাযির হলেন। মূসা (আ) বললেন, ‘তুমি দু'আ করবে, 
‘ না কি আয় দু'আ করব? “অতঃপর কারূন দুআ করল কিন্তু মূসা (আ)-এর বিরুদ্ধে তার দু'আ 
কবুল হুলো না। মূসা (আ) বললেন, এবার আমি দু'আ করব কি? কারূন বলল, ‘হ্যা’ ৷ মূসা 
(আ) বললেন, ৪ | ১৯০-১ ১৯১১১০ ০৫U। “হে আল্লাহ্‌! ভূমিকে নির্দেশ দাও, যাতে 
সে আজ আমার নির্দেশ মান্য করে।’' অতঃপর আল্লাহ্‌ তা'আলা মুসা (আ)-কে ওহীর মাধ্যমে 
জানালেন, ‘আমি ভুমিকে নির্দেশ দিয়ে দিয়েছি ৷’ তখন মূসা (আ) বললেন, ‘হে ভূমি! তাদেরকে 
পাকড়াও কর!’ ভূমি তাদেরকে তাদের পা পর্যন্ত গ্রাস করল । এরপর মূসা (আ) বললেন, 'হে 
ভূমি তাদেরকে আরো পাকড়াও কর’ ভূমি তাদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করল । তারপর কাঁধ 
পর্যন্ত । পুনরায় মূসা (আ) বললেন, ‘তাদের পঞ্জীভূত ধন-দৌলতের দিকে অগ্রসর হও। 'ভূমি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯১ 


এগুলোর দিকে অগ্রসর হল এবং তারা সে দিকে তাকাল মূসা (আ) আপন হাতে ইংগিত 
করলেন এবং বললেন, ‘বনু লাওয়ী নিপাত যাও!’ সাথে সাথে ভূমি তাদেরকে গ্রাস করে 
ফেলল । 


কাতাদা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, কারূন ও তার সম্পর্দায় কিয়ামত পর্যন্ত প্রতিদিন 
একটি মানব দেহের পরিমাণ তলিয়ে যেতে থাকবে । আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) থেকে 
বর্ণিত । তিনি বলেন, সপ্ত যমীন পর্যন্ত ভূমি তাদেরকে ভূগর্ভস্থ করেছিল। এই প্রসঙ্গে বহু 
তাফসীরকার বহু ইসরাঈলী বর্ণনা পেশ করেছেন, আমি ইচ্ছাকৃতভাবে এগুলো পরিহার 
TR 3 57 5b Us এ অর্থ হচ্ছে /। < Pr SI 

SABA TT “, তার জন্যে নিজের থেকে কিংবা অপর থেকে কোন 
পাহায্যকারী ছিল না। 

যেমন আল্লাহ্‌ তা'আলা বলেছেন ৪ 794 953% 4% 45 অৰ্থাৎ তার শক্তিও নেই 
কিংবা তার সাহায্যকারীও নেই যখন কারূন ভূগর্ভে চর্লে গেল তার বাড়িঘর, জান-মাল, 
পরিবার-পরিজন, জমি-জমা নিশ্চিহ্ন হয়ে গেল। কারূনের ন্যায় যারা সম্পদ কামনা করেছিল 
তারা লজ্জিত হল এবং আল্লাহ্‌ তা'আলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করল । আল্লাহ্‌ তা'আলা 
' মানুষের জন্যে উত্তম ব্যবস্থাপনা করে থাকেন। এ জন্যেই তারা বলল ৪ 


EELS CO LEE CLS 


“যদি আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রতি সদয় না হতেন, তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে 
প্রোথিত করতেন । দেখলে তো, কাফিররা সফলকাম হয় না। (সূরা কাসাস ৪ ৮২) 


আয়াতে উল্লেখিত (471 শাদিটি ছাষ্প্কে তিল রে জানত আলোচনা করা. হয়েছে । 
EES TU BI TT এর অর্থ হচ্ছে %,{ 5 11 অর্থাৎ তুমি কি দেখনি? ও অর্থের 
দিক দিয়ে এটি একটি চমৎকার উক্তি । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা জানিয়ে দেন ৪ SISA 31S G2 $s SHOALS 

‘আখিরাতের আবাস অর্থাৎ স্থায়ী আবাস ৷' HEE alt Ed he CEE 
ঈর্ষার পাত্র হয়। আর যাকে বঞ্চিত করা হয় সে করুণার পাত্র হয়। এরূপ আবাসস্থল এমন 
লোকদের জন্যে তৈরি করে রাখা হয়েছে, যারা পৃথিবীতে উদ্ধত হতে চায় না কিংবা কোন 
প্রকার বিপর্যয়ও সৃষ্টি করতে চায় না। আয়াতে উল্লেখিত %2 কথাটির অর্থ হচ্ছে গুদ্ধত্য 
অহংকার ও গর্ব 2/5 বা বিপর্যয়ের অর্থ হচ্ছে পাপের কাজ যা পাপী ব্যক্তির নিজের মধ্যে 
হোক বা অন্যের সাথে সম্পৃক্ত হোক । যেমন লোকের সম্পদ আত্মসাৎ করা ও তাদের জীবিকা 
অর্জনের পথে বিঘ্ন সৃষ্টি করা, তাঁদের প্রতি দুরঘবহার : মক 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন *- SEAT {5019 “শুভ পরিণতি তাকওয়া 
অবলস্বনকারীদের জন্যে ৷” কারূনের ঘটনার্টি হয়ত বা তাদের মিসর থেকে বের হবার পূর্বেই 
সংঘটিত হয়েছিল । 


http://IslamiBoi.wordpress.com 


৬৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


10 


কেননা, আল্লাহ্‌ তা‘আলা বলেছেন ৪ ee ET EE FASE তাকে ও তার 
প্রাসাদ ভূগর্ভে প্রোথিত করলাম । _,|১-এর প্রকাশ্য অর্থ প্রাসাদই হয়ে থাকে। আবার এটা হয়ত 
বা তীহের ময়দানেই হয়েছিল । তাহলে এখানে _।১ এর অর্থ হবে এমন একটি স্থান যেখানে 
তাৰু নিৰ্মাদ বরা হয়েখাকে। যন এদিন করিআনত রাহ বলছেন ত 


lil Uae dls Ea cit gi all sl sal Lie: SUL 
এখানে _॥১ শব্দটি স্থান অর্থেই ব্যবহৃত হয়েছে। আল্লাহ্‌ তা'আলা কারূনের অপকীর্তির 
কথা একাধিক আয়াতে বর্ণনা করেছেন। তিনি বলেন ৫- 
SLelas Lye ll) LE HE OE OTs 
< AS HGS 576g 
“আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ EE EEE CHO CMEC 
ও কারূনে র নিকট, কিন্তু তারা বলেছিল এ তো এক জাদুকর, চরম মিথ্যাবাদী । (সূরা মু'মিন 
£২৩ - ২৪) 


আল্লাহ্‌ তা'আলা সূরায়ে আনকাবূতে ‘আদ, ছামূদ, কারন, ফিরআউন ও হামানের কথা 
উল্লেখের পর বলেন $ 


ALLL ALS g I/%{ Ay A), AL, 

RWS AH FEA DSU 

ee a ls UR AC 7 AL AAlL oD ESE 
A ASAE / od LAL Sbtts Lt os 


dt |e E39 NE ALES 
EA ETL a! sate AAR 

“মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসহ এসেছিল। তখন তারা দেশে দন্ত করত, কিন্তু তারা 
আমার শাস্তি এড়াতে পারেনি তাদের প্রত্যেককেই আমি তার অপরাধের জন্যে শাস্তি 
দিয়েছিলাম । তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড ঝড় । তাদের কাউকে আঘাত 
করেছিল মহানাদ, কাউকে আমি প্রোথিত করেছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম 
নিমজ্জিত । আল্লাহ্‌ তাদের প্রতি কোন জুলুম করেননি । তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম 
করেছিল । (সূরা আনকাবূত £ ৩৯-৪০) 

যাকে ভূগর্ভে প্রোথিত করা হয়েছিল সে ছিল কারূন, যার কথা পূর্বে বর্ণনা করা হয়েছে। 
যাদেরকে নিমজ্জিত করা হয়েছিল, তারা ছিল ফিরআউন, হামান ও তাদের সৈন্য-সামন্ত । তারা 
ছিল অপরাধী । 

ইমাম আহমদ (র) আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন 
রাসূলুল্লাহ্‌ (সা) সালাত সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেন ঃ যে ব্যক্তি সালাত নিয়মিত আদায় 
করে, কিয়ামতের দিন এই সালাত তার জন্যে হবে নূর, দলীল ও পরিত্রাণের উপকরণ আর যে 
ব্যক্তি সালাত নিয়মিত আদায় করবে না তার জন্যে কোন নূর, দলীল ও নাজাত হবে না এবং 
কিয়ামতের দিন সে কারূন, ফিরআউন, হামান ও উবাই ইব্‌ন খালফের সঙ্গী হবে। এটি ইমাম 
আহ্মদ-এর একক বর্ণনা । 


Lal 


http://IslamiBoi.wordpress.com 


মুসা (আ)-এর ফযীলত স্বভাব গুণাবলী ও ওফাত 


RL 


ei NE ANE 


y Lila fl kl 


/ 

“স্মরণ কর, এই কিতাবে উল্লেখিত মূসার কথা, সে ছিল বিশুদ্ধচিত্ত এবং সে ছিল রাসূল, 
নবী । তাকে আমি আহবান করেছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক থেকে এবং আমি অন্তরঙ্গ 
আলাপে তাকে নিকটবর্তী করেছিলাম । আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে 
নবীরূপে ৷” (সূরা মারয়াম £৪ ৫১ - ৫৩) 

আল্লাহ্‌ তা'আলা অন্য আয়াতে ইরশাদ করেন ৪ 

SS rs yi GE Ce ee Er A 

EE EEE EE i EME ETE 7 AEE OO 
মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি । (সূরা আরাফ £ ১৪৪) 

সহীহ বুখারী ও মুসলিমের বরাতে একটি হাদীস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ৪ 
আমাকে তোমরা মূসা (আ)-এর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করবে না। কেননা, কিয়ামতের দিন যখন 
মানব জাতি সংজ্ঞাহীন হয়ে পড়বে, তখন আমিই প্রথম ব্যক্তি, যে সংজ্ঞা ফিরে পাবো ৷ তখন 
আমি মূসা (আ)-কে আল্লাহ্‌ তা'আলার আরশের একটি স্তম্ভ ধরে রয়েছে দেখতে পাব। আমি 
জানি না, তিনি কি অচেতন হয়েছিলেন? অতঃপর আমার পূর্বে তিনি চেতনা ফিরে পেলেন, 
নাকি তুরে অচেতন হওয়ার প্রতিদানে তিনি আদৌ অচেতনই হননি । একথা আমরা পূর্বে উল্লেখ 
করেছি যে, এ ধরনের উক্তি ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিনত্রতা ও বিনয়ের প্রকাশ স্বরূপ ৷ 
কেননা, তিনি ছিলেন সর্বশেষ নবী, তিনি ছিলেন দুনিয়া ও আখিরাতে নিঃসন্দেহে আদম 
সন্তানের সর্দার । এর বিপরীত হওয়ার কোন অবকাশ নেই । 


EE 
Lad 8d ALK te \ EE It 4 EEE $l rb 


RYAN rE IAS EE / / V/A / 

tls te A tall Jel sist 
2 { ANNA 21 AY / | f Hs t 
Alen ED BOAE os J ess Bo AMOS LLG REAR A ERA 


Un dL EE IOLA AP AFA (PG NAL, A 10d 
st Ads cnlt otal IE 


http://IslamiBoi.wordpress.com 


৬৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“আমি তো তোমার কাছে ওহী প্রেরণ করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে 
প্রেরণ করেছিলাম, ইবরাহীম, ইস্মাঈল, ইসহাক, ইয়াকুব ও তান বংশধরগণ ঈসা, আইয়ূব, 
ইউনুস, হারূন ও সুলায়মান-এর নিকটও ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে যাবূর 
দিয়েছিলাম । অনেক রাসূল প্রেরণ করেছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলেছি এবং অনেক 
রাসূল, যাদের কথা তোমাকে বলিনি এবং মূসার সাথে আল্লাহ্‌ সাক্ষাত বাক্যালাপ করেছিলেন। 
(সূরা নিসা £ ১৬৩ - ১৬৪) 

আল্লাহ্‌ তা'আলা আরও ইরশাদ করেন $ 


EY EA hl CLE Sah fs 
AR E 

হে মুমিনগণ! মুসাকে যারা ক্লেশ দিয়েছে, তোমরা তাদের মত হয়ো না । ওরা যা রটনা 
করেছিল, আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান । 
(সুরা আহযাব ঃ£ ৬৯) 

ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা) 
ইরশাদ করেন; মূসা (আ) ছিলেন এক লজ্জাশীল ও পদ রক্ষাকারী ব্যক্তি । শালীনতার কারণে 
তার দেহের কোন অংশই দেখা যেতো না । তাই বনী ইসরাঈলের কিছু সংখ্যক লোফ তাকে 
অপবাদ দিল ও বলতে লাগল, কোন রোগের কারণে তিনি নিজের পায়ের চামড়া কাউকে 
দেখতে দেন না । তিনি শ্বেত রোগ কিংবা একশিরা অথবা অন্য কোন রোগে আক্রান্ত রয়েছেন । 
আল্লাহ্‌ তা'আলা তাকে সে সব দোষ থেকে মুক্ত বলে প্রতিপন্ন করতে ইচ্ছে করলেন । একদিন 
মুসা (আ) এক নির্জন স্থানে গোসল করছিলেন ও পাথরের উপর কাপড় রেখেছিলেন । যখন 
তিনি গোসল সেরে কাপড় পরার জন্যে কাপড় ধরতে গেলেন, অমনি পাথর কাপড় নিয়ে 
দৌড়াতে লাগল । মুসা (আ) হাতে লাঠি ধারণ করলেন ও পাথরের পেছনে ছুটলেন এবং বলতে 
লাগলেন, হে পাথর! আমার কাপড়, হে পাথর! আমার কাপড় । এমনিভাবে তিনি দৌড়াতে 
দৌড়াতে বনী ইসরাঈলের গণ্যমান্য লোকদের সামনে হাযির হয়ে গেলেন। তখন তারা তীকে 
বিবনস্তু অবস্থায় দেখে নিল যে, আল্লাহ্‌ তা‘আলা তাকে সর্বাঙ্গ সুন্দর করে সৃষ্টি করেছেন। এভাবে 
আল্লাহ্‌ তা‘আলা তাদের অপবাদ থেকে তাকে নির্দোষ প্রমাণ করেন। পাথরটি থেমে গেল, মুসা 
(আ) আপন কাপড় তুলে নিয়ে পরে নিলেন আর পাথরকে তিনি লাঠি দিয়ে আঘাত করতে 
লাগলেন । তিনটি, চারটি কিংবা পাচটি আঘাতের কারণে পাথরের উপর অংশ ক্ষত-বিক্ষত হয়ে 
যাহ এ জহারথ £017 করা হত গিলর শযাতে । 


(2 | 2 
EE LN NE ISIE ed ee fe 


ঠি ie 9 $l LE HE 

হে মু'মিনগণ! তোমরা ওদের মত হয়ো না, যারা মূসাকে ক্লেশ দিয়েছিল । ওরা যা রটনা 

করেছিল, আল্লাহ্‌ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন এবং আল্লাহ্র নিকট সে ম্য্দাবান ৷ 
(সূরা আহযাব £ ৬৯) 


Rl 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯৫ 


ইমাম আহমদ (র), ইমাম বুখারী (র) ও মুসলিম (র) বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা 
করেছেন । প্রাচীন কালের আলিমগণের কেউ কেউ বলেন, মূসা (আ)-এর মাহাত্ম্যের একটি 
ছিল-_তিনি আল্লাহ্‌ তা'আলার সমীপে আপন ভাই-এর ব্যাপারে সুপারিশ করেছিলেন এবং 
তাকে তার সাহায্যকারী হিসেবে পাওয়ার জন্যে দরখাস্ত করেছিলেন আল্লাহ্‌ তা'আলা তার 
দরখাস্ত কবুল করেছিলেন এবং তার ভাইকে নবীও করে দিয়েছিলেন যেমন আল্লাহ তাআলা 
ইরশাদ করেন ৪ & 5 5530 35 Mt bs HULLS 

আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারুনকে নবীরূপে । (সূরা মারয়াম £৪ ৫৩) 

ইমাম বুখারী (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন 
রাসূল (সা) কিছু সম্পদ সাহাবীদের মধ্যে বণ্টন করেন। তখন এক ব্যক্তি বলল, এই বন্টনের 
দ্বারা আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখা হয়নি৷ বর্ণনাকারী বলেন, তখন আমি 
রাসূলুল্লাহ (সা)-এর দরবারে এসে তাকে তা জানালাম । তখন আমি তার চেহারায় ক্রোধের 
ভাব লক্ষ্য করলাম । তখন তিনি ইরশাদ করেন, মূসা (আ)-এর উপর আল্লাহ্‌ তা'আলার রহমত 
বর্ষিত হোক। তাকে এর চাইতেও বেশি ক্লেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি ধৈর্যধারণ 
করেছিলেন ৷ ইমাম মুসলিম (র)-ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

ইমাম আহমদ (র)-ও আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, 
রাসুলুল্লাহ তীর সাহাবীগণকে সম্বোধন করে বলেন, তোমাদের মধ্য হতে কেউ যেন কারোর 
দোষ সম্বন্ধে আমাকে অবহিত না করে। কেননা আমি চাই, যেন তোমাদের মধ্যে পরিষ্কার মন 
নিয়ে চলাফেরা করি। অর্থাৎ আমার মনে যেন তোমাদের কারো ব্যাপারে বিরূপ ধারণা না 
থাকে । বর্ণনাকারী বর্ণনা করেন, ইতিমধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে কিছু সম্পদ এসে 
পৌছল ৷ তখন তিনি এগুলো বিতরণ করলেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলেন, আমি দুই 
ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একজন অন্যজনকে বলছিল, আল্লাহ্র শপথ, এই বিরতণে 
মুহাম্মদ (সা) আল্লাহ্‌র সন্তুষ্টি কিংবা আখিরাত কামনা করেন নি। তখন আমি সেখানে দাড়ালাম 
ও তাদের কথোপকথন শুনলাম । এরপর আমি রাসুলুল্লাহ (সা)-এর কাছে আগমন করলাম এবং 
বললাম, ‘হে আল্লাহ্র রাসূল! আপনি বলেছেন যে, আমার সাহাবীদের মধ্য হতে কেউ যেন 
আমার কাছে কারোর দুর্ণাম না করে। কিন্তু আমি অমুক ও অমুকের কাছ দিয়ে অতিক্রম 
করছিলাম আর তারা এরূপ এরূপ বলছিল । এতে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা রক্তিম হয়ে 
গেল তিনি এতে খুবই দুঃখ পেলেন এবং বললেন, “এসব বাদ দাও, মূসা (আ)-কে এর 
চাইতেও অধিক দুঃখ-কষ্ট দেয়া হয়েছিল । তবুও তিনি ধৈর্যধারণ করেছিলেন ।” 

আবূ দাউদ ও তিরমিযী (র) ভিন্ন সূত্রে অনুরূপ বর্ণনা করেন । সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমের মি‘রাজের হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) মূসা (আ)-এর কবরের পাশ 

সহীহায়নের অন্য হাদীসে বর্ণিত রয়েছে যে,-মি'রাজের রাতে ষষ্ঠ আসমানে রাসূলুল্লাহ্‌ 
(সা) মূসা (আ)-এর সাথে সাক্ষাত করেন । জিবরাঈল (আ) বললেন, ইনিই মূসা, একে সালাম 
করুন । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ‘আমি তাকে সালাম করলাম । উত্তরে তিনি বললেন, পুণ্যবান 


http://IslamiBoi.wordpress.com 


৬৯৬ - আল-বিদায়া ওয়ান নিহায়া 


নবী ও পুণ্যবান ভাইকে স্বাগতম !’ রাসুল (সা) বলেন, যখন আমি তাকে অতিক্রম করি তখন 
তিনি কাদতে লাগলেন তাকে জিজ্ঞেস করা হলো, “আপনি কাঁদছেন কেন?” তিনি বললেন, 
“আমার পরে একজন যুবককে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, যার বেহেশতে প্রবেশকারী 
উন্মতের সংখ্যা আমার উন্মতের চাইতে বেশি হবে।” পক্ষান্তরে ইবরাহীম (আ) সপ্তম আসমানে 
অবস্থান করছিলেন বলে উল্লেখ করা হয়েছে। কোন কোন বর্ণনায় ইবরাহীম (আ) ষষ্ঠ আসমানে 
এবং ঈসা (আ) সপ্তম আসমানে অবস্থান করছিলেন বলে উল্লেখ রয়েছে । কিন্তু পূর্বোক্ত বর্ণনা 
বিশুদ্ধতর ৷ 

রিশিষ্ট মুহাদ্দিসগণের মতে, মূসা (আ) ষষ্ঠ আসমান এবং ইবরাহীম (আ) সপ্তম আসমানে 
বায়তুল মামুরের প্রতি পিঠ দিয়ে হেলান দেয়া অবস্থায় ছিলেন । বায়তুল মামুরে প্রতিদিন সত্তর 
হাজার ফেরেশতা যিয়ারত করেন এবং তারা আর কোনদিন সেখানে আসেন না । তবে এ 
ব্যাপারে সমস্ত বর্ণনাকারীই একমত যে, আল্লাহ্‌ তা'আলা যখন মুহাম্মদ (সা) ও তার উন্মতের 
প্রতি দিনে-রাতে পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করেন তখন রাসূলুল্লাহ্‌ (সা) মূসা (আ)-এর পাশ 
দিয়ে যাচ্ছিলেন । মূসা (আ) বললেন, আপনি আপনার প্রতিপালকের কাছে ফেরত যান এবং 
তাঁর কাছে আবেদন করুন, যেন তিনি আপনার উম্মতের জন্যে তা লাঘব করে দেন। কেননা, 
আমি আপনার পূর্বে বনী ইসরাঈলের আচরণে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি। অথচ আপনার 
উন্মত চোখ, কান ও অন্তরের দিক থেকে বনী ইসরাঈল থেকে দুর্বলতর । 

মূসা (আ)-এর পরামর্শে রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌ তা'আলার দরবারে গিয়ে প্রতিবার ত্রাস 
করাতে করাতে শেষ পর্যন্ত পাচ ওয়াক্তে পৌঁছলেন। এবার আল্লাহ্‌ তা'আলা বললেন, এই নাও 
পাচ ওয়াক্ত কিন্তু সওয়াবের দিক থেকে তা হবে পঞ্চাশ ওয়াক্তের সমান৷ আল্তগাহ তা'আলা 
রাসূলুল্লাহ্‌ (সা) ও মূসা (আ) উভয়কে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন । 

ইমাম বুখারী (র) আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন 
রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের কাছে তাশরীফ আনেন এবং বলেন, “আমার সম্মুখে সকল উম্মতকে 
পেশ করা হয়। তখন আমি একটি বিরাট দল দেখতে পেলাম যা দিগন্ত জুড়ে রয়েছে। ঘোষণা 
করা হল যে, এই হচ্ছে মূসা (আ) ও তার উন্মত ইমাম বুখারী (র) সংক্ষিপ্ত আকারে এবং 
ইমাম আহমদ (র) বিস্তারিতভাবে হাদীসটি বর্ণনা করেন । তিনি বলেন, “একদিন হুসায়ন ইব্ন 
আবদুর রহমান সাঈদ ইব্ন জুবায়র (রা)-এর কাছে উপস্থিত ছিলেন । তিনি বললেন, তোমাদের 
মধ্যে কে এঁ তারকাটি দেখেছ, যা গত রাতে বিধ্বস্ত হয়েছে?” হুসায়ন (রা) বলেন, ‘আমি 
দেখেছি ৷' এরপর তিনি আবার বলেন, ‘আমি নামাযে ছিলাম না । কেননা আমাকে বিচ্ছু বা সাপ 
দংশন করেছিল ।‘ তিনি বললেন, তখন তুমি কী করলে? তখন আমি বললাম, ‘আমি ঝাড়-ফুঁক 
করাই ৷’ তিনি বললেন, ‘তুমি কেন তা করতে গেলে?’ তখন আমি বললাম, ‘বুরাইদাহ্‌ 
আসলামী (র) থেকে বর্ণিত হাদীসের ভিত্তিতে ৷‘ তিনি বলেন, ঝাড়-ফুঁক করা হয় অন্যের কুদৃষ্টি 
অথবা দংশন থেকে রক্ষা পাবার জন্যে । 

সাঈদ ইব্ন জুবায়র বলেন ৪ শ্রুত হাদীসের উপর যিনি হুবহু আমল করে থাকেন, তিনি 
উত্তম কাজই করে থাকেন ।’ অতঃপর তিনি বলেন $ ‘আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) রাসূলুল্লাহ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯৭ 


(সা) থেকে বর্ণনা করেন যে, তিনি ইরশাদ করেছেন $ ”সকল উন্মতকে আমার সামনে পেশ 
করা হলে আমি কোন নবীকে দেখলাম, তার সাথে একটি ক্ষুদ্ু দল রয়েছে, আবার কোন 
নবীকে দেখলাম তার সাথে কেবল একজন কি দুইজন ৷ আবার এমন নবীকেও দেখলাম যার 
সাথে একজন লোকও নেই । অতঃপর আমার কাছে একটি বিরাট জামাতকে উপস্থিত করা 
হলো। আমি বললাম, এরাই বুঝি আমার উন্মত । তখন বলা হল, এ হচ্ছে মূসা (আ) ও তার 
সম্পৃদায় । আমাকে বলা হল, এবার দিগন্ত রেখার দিকে তাকান । দেখতে পেলাম, একটি ' 
বিশাল দল ৷ অতঃপর বলা হল, ‘এদিকে একটু লক্ষ্য করুন!’ দেখলাম, এ দিকেও একটি 
বিশাল দল । তখন বলা হল, ‘এরাই হচ্ছে আপনার উন্মত ৷ তাদের সাথে রয়েছে এমন সত্তর 
হাজার ব্যক্তি যারা বিনাহিসাবে এবং শাস্তি ভোগ ব্যতীতই জান্নাতে প্রবেশ করবে ।“ 
ঃপর রাসূলুল্লাহ্‌ (সা) উঠে দাড়ালেন এবং ঘরে প্রবেশ করলেন। তখন সকলে এ 

ব্যাপারে চিন্তা-ভাবনা করতে লাগলেন। তখন তারা বলাবলি করতে লাগলেন, এরা কারা হতে 
পারে, যারা বিনা হিসাবে ও আযাব ভোগ ব্যতীতই জান্নাতে প্রবেশ করবেন? কেউ কেউ 
বললেন, সম্ভবত তারা হচ্ছেন নবী করীম (সা)-এর সাহাবীগণ । আবার কেউ কেউ বললেন, 
সম্ভবত তারা হচ্ছেন এ সব ব্যক্তি যারা ইসলামের যুগে জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহ্‌ 
তা‘আলার সাথে কখনো কাউকে শরীক করেন নি। এ ধরনের অনেক কিছুই তারা উল্লেখ 
করলেন রাসূলুল্লাহ্‌ (সা) অতঃপর তাদের দিকে বেরিয়ে আসলেন এবং বললেন, তোমরা 
কাদের ব্যাপারে বলাবলি করছ? তখন তারা তাদের কথোপকথন সম্বন্ধে তাকে অবহিত 
করলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “তারা হচ্ছে এ সব ব্যক্তি যীরা কপটতা করে না, 
যারা ঝাড়ফুকের আশ্রয় নেয় না। যাঁরা অশুভ নিয়ে কু-সংস্কারের আশ্রয় নেয় না এবং তারা 
তাদের প্রতিপালকের প্রতি ভরসা রাখে ৷” 

এই হাদীস শুনে উক্কাশা ইব্‌ন মুহায়সিন আল আসাদী (রা) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমি তাদের একজন । রাসূলুল্লাহ (সা) বললেন, হ্যা, তুমি তাদের একজন । অতঃপর অন্য এক 
ব্যক্তি দাড়িয় বললেন, ‘হে আল্লাহ্র রাসুল! আমিও তাদের একজন ।' রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, 
উক্কাশা এ ব্যাপারে তোমার চাইতে অগ্রগামী হয়ে গেছে। এই হাদীসটি বিভিন্ন সূত্রে বিভিন্ন 
গ্রন্থে সংকলিত হয়েছে। আমরাও কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনাকালে আবার এটার উল্লেখ 
করব । আল্লাহ্‌ তা'আলা মূসা (আ) সম্পর্কে কুরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন ও তার 
প্রশংসা করেছেন এবং তার কালামে মজীদে মূসা (আ)-এর কাহিনী কোথাও বিস্তারিত আবার 
কোথাও সংক্ষিপ্ত আকারে বহুবার উল্লেখ করেছেন। কুরআনের বহু স্থানে মুহাম্মদ (সা) ও তীর 
প্রতি প্রেরিত কিতাবের পাশাপাশি মূসা (আ) ও তার প্রতি প্রদত্ত কিতাব তাওরাত সম্বন্ধে উল্লেখ 
করেছেন। যেমন সুরা বাকারায় রয়েছে ৪ 


4 CE AAA Ele El 


sll a 
eA RZ el Ge 


EEE TEEN Gated DER ENG যে তাদের নিকট যা রয়েছে 
তার সমর্থক, তখন যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহ্র কিতাবটিকে 
পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা জানে না । (সূরা বাকারা ৪ ১০১) 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৮ 


http://IslamiBoi.wordpress.com 


৬৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
| 
UL ei) Ba 15% hah BO 128) 0 FANT 


a) AME HANA NAA 
EEE SEE PHA I LA ad GSLs 
Gul Ib AG lf Glatl / Gs az t / 
A LET die Ul 3 EArt) Skt J 

y - 


অথৎ-_আলিফ লাম মীম, আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ ' নেই ৷ তিনি চিরপ্তীব ও 
সর্বসত্তার ধারক । তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা তার পূর্বের 
কিতাবের সমর্থক । আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইঞ্জীল ইতিপূর্বে, মানব জাতির 
সৎপথ প্রদর্শনের জন্য আর তিনি ফুরকানও অবতীর্ণ করেছেন যারা আল্লাহ্র নিদর্শনকে 
প্রত্যাখ্যান করে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ্‌ মহাপরাক্রমশালী দণ্ডদাতা ৷ 
(সুরা আল ইমরান ১ - ৪) 


SDE CE 

Jee Lt GE UG SL G2 dt 1338 Us 
CHESS sy LE PE Chai cls pt Ligh SHS 
OE AE SE EC PE Ee EAT 
228 Ge tn Ses UE 0 


/ 
EEN SET UB EA BL ECS 
নিকট কিছুই নাযিল করেন নি। বল, কে নাযিল করেছেন মূসার আনীত কিতাব যা মানুষের 
জন্য আলো ও পথনির্দেশ ছিল তা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ কর ও যার 
অনেকাংশ গোপন রাখ এবং যা তোমাদের পিতৃ-পুরুষগণ ও তোমরা জানতে না তাও শিক্ষা 
দেয়া হয়েছিল? বল, আল্লাহ্‌ই; তারপর তাদেরকে নিরর্থক আলোচনারূপ খেলায় মগ্ন হতে 
দাও। আমি এ কল্যাণময় কিতাব নাযিল করেছি, যা এর পূর্বেকার কিতাবের সমর্থক এবং যা 
দ্বারা তুমি মক্কা ও এর চতুর্পার্শ্বের লোকদেরকে সতর্ক কর, যারা আখিরাতে বিশ্বাস করে তারা 
তাতে বিশ্বাস করে এবং তারা তাদের সালাতের হেফাজত করে। (সূরা আন'আম £ ৯১-৯২) 
ETD CUNT 
ততোধিক প্রশংসা করেছেন । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯৯ 


EE RAE RT 


A A PE AEA 
S(t AT AA: ER Et re 
hs sf টু EG 
{BDO LULL AS AIA OL ALi dC dU art Wd 
(Ne ১ PIPL lay USF 09+ 7 oe 
ী Ak / 


ts LA nl Lee AAA A 
Eel Me 


তারপর আমি মুসাকে দিয়েছিলাম কিতাব যা সৎকর্মপরায়ণের জন্য সম্পূর্ণ, এস কিছ 
বিশদ বিবরণ, পথ-নির্দেশ এবং দয়াস্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের সাক্ষাত সম্বন্ধে 
বিশ্বাস করে। এই কিতাব আমি নাযিল করেছি যা কল্যাণময় । সুতর'ং এটার অনুসরণ কর এবং 
সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে । (সূরা আন'আম ৪ ১৫৪-১৫৫) 


আল্লাহ্‌ তা'আলা সূরা মায়িদায় ইরশাদ করেনঃ 


lad A 72 A ad A pl ps 
es Mil bah sk RSS SS LA Us & STL! 
2 / L 
Eile hs CTU TEE Oe ds 
Pi 
/ ad 
SAG Cnt ssl ENG 35k sl gis gt nip 
I LA EAM ৬ A Lat ad 
EN CA CTE lS 
ee LAL EX AL 
EB EEE AE Ce SSMS pone 
ড 
ALL Led NENA ERA HA AL ALRLALS 
Cele uel 3d OY Ugly 2 LLL FOL LEG Wl MG 
ele 


নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম; তাতে ছিল পথনির্দেশ ও আলো; নৰীগণ যারা 
আল্লাহ্র অনুগত ছিল তারা ইহুদীদের সে অনুসারে বিধান দিত, আরো বিধান দিত রাব্বানীগণ 
এবং বিদ্ধানগণ, কারণ তাদেরকে আল্লাহ্র কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল তার 
সাক্ষী । সুতরাং মানুষকে ভয় করবে না, আমাকেই ভয় করবে এবং আমার আয়াতসমূহ তুচ্ছ 
মূল্যে বিক্রি করবে না। আল্লাহ্‌ যা অবতীর্ণ করেছেন, সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই 
কাফির । 


ইনজীল অনুসারীগণ যেন আল্লাহ্‌ তাতে যা অবতীর্ণ করেছেন, সে অনুসারে বিধান দেয় ৷ 
আল্লাহ্‌ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিধান দেয় না তারাই ফাসিক। আমি তোমার 
প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি এর পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক রূপে । 
(সূরা মায়িদা £ 88, ৪৭ ও ৪৮) 
উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা কুরআনুল করীমকে অন্যান্য কিতাবের 
ব্যাপারে চূড়ান্ত ফয়সালাকারী, এগুলোর সমর্থক অন্যান্য কিতাবে যা কিছু বিকৃতি ও পরিবর্তন 
করা হয়েছে তার প্রকাশকারীরূপে গণ্য করেছেন। কিতাবীদেরকে তাদের কিতাবসমূহের রক্ষক 


http://IslamiBoi.wordpress.com 


৭০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নিযুক্ত করা হয়েছিল, কিন্তু তারা এগুলোর হিফাজত করতে পারেনি । এগুলো সংরক্ষণ ও 
এগুলোর পবিত্রতা রক্ষা করতে সমর্থ হয়নি । এ জন্যই তাদের নির্বুদ্ধিতা, জ্ঞানের স্বল্পতা, 
তাদের উপাস্যের প্রতি বিশ্বাসঘাতকতা ইত্যাদির কারণে এ সব কিতাবে বিভিন্ন ধরনের 
পরিবর্তন সাধিত হয়েছে। আর তাদের প্রতিও কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌ তা'আলার লা’'নত ৷ এ 
জন্যেই তাদের কিতাবগুলোতে আল্লাহ্‌ তা'আলা ও তার রাসূল সম্পর্কে এমন সব স্পষ্ট ভ্রান্তি 
' লক্ষ্য করা যায়, যেগুলোর কদর্যতা ভাষায় বর্ণনা করা যায় না। 


Ub Me SL 
/ A Ln? d / NAA 
TA El SI EULA EDL as ALLEN) 


ECT Nl EEE LEN OSA 

3352 YL LL 

আমি তো মূসা ও হারূনকে দিয়েছিলাম ফুরকান, জ্যোতি ও উপদেশ, মুত্তাকীদের জন্যে 

যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে এবং তারা কিয়ামত সম্বন্ধে ভীত-সন্তস্ত । এটা 

কল্যাণময় উপদেশ, আমি এটা অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা এটাকে অস্বীকার কর? 
(সূরা আম্বিয়া £ঃ ৪৮ - ৫০) 


BS EO pil Ls Sabin Gates dl 
GG SAS GR 1 Ua 


PALA UAF ud 
VF HS 8 gS C072 j ) 
AEA G AMAL bos / Nl AVATAR ie 
olen Lr Al 2 ll es 2 sb Ur usr l V 
(OY f 
a 2.42 
st 


তারপর যখন আমার নিকট থেকে তাদের নিকট সত্য আসল, তারা বলতে লাগল, মুসাকে 
যেরূপ দেয়া হয়েছিল, তাকে সেরূপ দেয়া হলো না কেন? কিন্তু পূর্বে মূসাকে যা দেয়া হয়েছিল 
তা কি তারা অস্বীকার করেনি? ওরা বলেছিল, দুটিই জাদু, একে অপরকে সমর্থন করে। এবং 
ওরা বলেছিল, ‘আমরা সকলকে প্রত্যাখ্যান করি ।' বল, তোমরা সত্যবাদী হলে আল্লাহ্র নিকট 
হতে এক কিতাব আনয়ন কর, যা পথনির্দেশে এ দুটি থেকে উৎকৃষ্টতর হবে, আমি সেই কিতাব 
অনুসরণ করব । (সূরা কাসাস £ ৪৮ - ৪৯) 

উক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা উভয় কিতাব ও উভয় রাসূলের প্রশংসা করেছেন । 

রাসূলুল্লাহ (সা)-এর দরবার হতে ফিরে গিয়ে জিন্রা তাদের সম্পুদায়কে বলেছিলেন, 
আমরা এমন একটি কিতাবের বাণী শুনেছি, যা মূসা (আ)-এর পরে অবতীর্ণ হয়েছে । 

রহ: ৭0: রণ (ত গল হজ 


ba A AA es A A 
SS 5) le EERE EE OE 
NEES CLR SAGL WA es add FAS 
Me GLE Tl SH LY) 


/ / / 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭০১ 


পাঠ কর, তোমার প্রতি পালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হতে । 
পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন 
মানুষকে, শিক্ষা দিয়েছেন যা সে জানত না । (সূরা আলাক $ ১-৫) 

এই প্রথম ওহী নাযিল হবার প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল তা শোনার পর ওয়ারকা ইবন 
নওফল বলেছিল, পবিত্র, পবিত্র, ইনিই সেই জিবরীল (নামুস) যিনি মূসা ইব্‌ন ইমরানের নিকট 
ওহী নিয়ে এসেছিলেন মোটকথা, মূসা (আ)-এর শরীয়ত ছিল মহান, তার উন্মতের সংখ্যা 
ছিল প্রচুর, তাদের মধ্যে ছিলেন বহু নবী, আলিম-ইবাদতগোযার বান্দা, সাধুসন্তু, বুদ্ধিজীবী, 
বাদশাহ, আমীর-সর্দার ও সন্তরান্ত ব্যক্তি । কিন্তু তারা যখন বিদায় নিলেন, তখন সে উম্মতের 
মধ্যেও পরিবর্তন দেখা দিল । যেমন তাদের এবং তাদের শরীয়তেও বিকৃতি ঘটলো । তারা নিজ 
নিজ কর্মদোষে বানর ও শুকরে পরিণত হলো । একের পর এক বিধান রহিত হতে লাগল এবং 
তাদের উপর বিপদাপদ নেমে আসতে লাগল । তাদের এই ঘটনাসমূহ খুবই দীর্ঘ ও 
আলোচনা-সাপেক্ষ । তাই অতি সংক্ষেপে অবহিত হতে ইচ্ছুকদের জন্যে তার কিঞ্চিত বর্ণনা 
করা হবে। 


মূসা (আ)-এর বায়তুল্লাহয় হজ্জ পালন 

ইমাম আহমদ (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ 
(সা) ‘আল আষরাক' উপত্যকায় গমন করেন এবং প্রশ্ন করেন এটা কোন্‌ উপত্যকা? উপস্থিত 
সাহাবায়ে কিরাম বললেন, আল আযরাক উপত্যকা ৷ তখন তিনি ইরশাদ করলেন, আমি যেন 
মূসা (আ)-কে দেখতে পাচ্ছি, তিনি যেন রাস্তার মোড় থেকে অবতরণ করছেন এবং তালবিয়া 
সহকারে আল্লাহ্‌ তা*'আলাকে উচ্চৈঃস্বরে ডাকছেন। এরপর রাসূলুল্লাহ (সা) হারশা মোড়ে 
পৌছলেন এবং প্রশ্ব করলেন, এটা কোন্‌ মোড়? উপস্থিত সাহাবায়ে কিরাম বললেন, “এটা 
হারশা মোড়” । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি যেন ইউনুস ইব্ন মাত্তা (আ)-কে দেখতে 
পাচ্ছি। তিনি একটি লাল রঙের উটের উপর সওয়ার রয়েছেন, তার পরনে পশমের একটি 
জুব্বা এবং তার উটের নাকের দড়ি ছিল খেজুর গাছের ছালের । তিনি তালবিয়া পড়ছেন । এই 
হাদীসটি মুসলিমও বর্ণনা করেছেন। 

তাবারানী (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে মারফ্‌ রূপে হাদীস বর্ণনা করেন যে, মূসা (আ) 
একটি লাল রঙের খাড়ে সওয়ার হয়ে হজ্জ করেছিলেন। এ হাদীসটি অত্যন্ত গরীব পর্যায়ের । 

ইমাম আহমদ (র) মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা একদিন 
আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা)-এর নিকটে ছিলাম ! সকলে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে 
লাগলেন । কেউ একজন বললেন, দাজ্জালের কপালে দুই চক্ষুর মাঝে লিখা থাকবে ,--এ। 
ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদকে বলেন, ‘তারা কি বলাবলি করছে?’ মুজাহিদ (র) বললেন, তারা 
বলছেন, দাজ্জালের দুই চোখের মাঝখানে লিখা থাকবে ,--৩। আবদুল্লাহ ইবন আব্বাস 
(রা) বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমি এরূপ কথা বলতে শুনিনি । তবে এই কথা বলতে 
"শুনেছি, ইবরাহীম (আ) সম্বন্ধে জানতে হলে তোমাদের সাথীর দিকে অর্থাৎ আমার দিকে লক্ষ্য 
‘কর । আর মূসা (আঁ) ছিলেন ধূসর রংয়ের ব্যক্তি, তার ছিল কোকড়ানো চুল । তিনি লাল রঙের 


http://IslamiBoi.wordpress.com 


৭০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উটের উপর সওয়ার ছিলেন। উটের নাকের দড়ি ছিল খেজুর গাছের ছালের ৷ রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেন, ‘আমি যেন তাকে দেখতে পাচ্ছি। আর তিনি উপত্যকা থেকে তালবীয়া পড়ায় রত 
অবস্থায় নেমে আসছেন। 


ইমাম আহমদ (র) অন্য এক সুত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, “(মি'রাজের রাতে) ঈসা ইব্ন মারয়াম, মূসা (আ) ও ইবরাহীম 
(আ)-কে দেখেছি । তবে ঈসা (আ)-এর রঙ সাদা! তিনি ছিলেন কোকড়ানো চুল ও চওড়া 
বুকধারী। মূসা (আ) ছিলেন ধূসর রঙের এবং বিশালদেহী ৷’ সাহাবায়ে কিরাম বললেন, 
ইবরাহীম (আ) কেমন ছিলেন? তিনি বললেন, ‘তোমাদের সাথী অর্থাৎ আমার দিকে তাকাও !' 


ইমাম আহমদ (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন৷ তিনি বলেন, 
‘আল্লাহ্‌র নবী বলেছেন, মিরাজের রাতে আমি মূসা (আ) ইব্‌ন ইমরানকে দেখেছি একজন 
দীর্ঘদেহী ও কৌকড়ানো চুলধারী ব্যক্তি হিসেবে, মনে হয় যেন তিনি শানুয়া গোত্রের লোক! 
ঈসা ইব্ন মারয়াম (আ)-কে দেখেছি মাঝারি গড়ন, লাল-সাদা মিশ্রিত রং ও লম্বাটে মাথার 
অধিকারী । ft 

ইমাম আহমদ (র) অন্য এক সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, 
‘রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, ‘মিরাজের রাতে আমি মূসা (আ)-এর সাথে সাক্ষাত করেছি । 
অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তার শারীরিক গঠন বর্ণনা করেন তিনি বলেন, তিনি ছিলেন ঢেউ 
খেলানো চুলের অধিকারী, যেন তিনি শানুয়া গোত্রের একজন । এরপর আমি ঈসা (আ)-এর 
সাথে সাক্ষাত করলাম ৷’ রাসূলুল্লাহ্‌ (সা) ঈসা (আ)-এর শারীরিক গঠন বর্ণনা করেন এবং 
বলেন, তিনি ছিলেন মাঝারি গড়নের ও গৌরবর্ণের অধিকারী ৷ মনে হয় তিনি যেন এইমাত্র 
গোসলখানা থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, আমি ইবরাহীম (আ)-কে দেখেছি । তার 
বংশধরের মধ্যে তার সাথে আমার অত্যধিক সামঞ্জস্য রয়েছে। ইবরাহীম (আ)-এর আলোচনায় 
এই ধরনের অধিকাংশ হাদীস উল্লেখ করা হয়েছে। 


মূসা (আ)-এর ইন্তিকাল 

ইমাম বুখারী (র) তার ‘সহীহ বুখারী’তে 'মূসা (আ)-এর ইন্তিকাল শিরোনামে আবূ 
হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন মৃত্যুর ফেরেশতা (আযরাঈল)-কে মূসা 
(আ)-এর কাছে প্রেরণ করা হয়। যখন তিনি মূসা (আ)-এর কাছে আসলেন, তখন তিনি তাকে 
চপেটাঘাত করলেন। ফেরেশতা আল্লাহ্‌ তা'আলার দরবারে ফিরে গিয়ে আরয করলেন, 
‘আপনি আমাকে এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন যিনি মৃত্যু চান না ৷’ আল্লাহ্‌ তা'আলা 
বললেন, তীর কাছে পুনরায় যাও ও তাকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বল এবং এ 
কথাটিও বল যে, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে তাকে তত বছরের আয়ু দেয়া হবে ৷’ 
মূসা (আ) কললেন, ‘হে আমার প্রতিপালক! তারপর কি হবে?’ আল্লাহ্‌ বললেন, ‘তারপর 
মৃত্যু ৷’ তখন তিনি বললেন, ‘তাহলে এখনই তা হয়ে যাক!” 

বর্ণনাকারী বলেন, তখন তিনি আল্লাহ্‌ তা'আলার দরবারে আরয করলেন যেন তাকে একটি 
ঢিল নিক্ষেপের দূরত্বে পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী করা হয়। আবু হুরায়রা (রা) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭০৩ 


বলেন, তখন রাসুলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, “যদি আমি সেখানে এখন থাকতাম, তাহলে এ 
স্থানটিতে তার কবরটি তোমাদেরকে চিহ্নিত করে দেখাতাম ৷ এটা রাস্তার পার্শ্বে ‘লাল ঢিবির' 
নিকটে অবিস্থৃত।” ভিন্ন সূত্রেও অনুরূপ বর্ণিত রয়েছে। ইমাম মুসলিম (র) ও ইমাম আহমদ 
(র) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে আহমদ (র)-ও আবু হুরায়রা (রা)-এর উক্তিরূপে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মৃত্যুর ফেরেশতা মূসা (আ)-এর নিকট আগমন করে বললেন, 
‘আপনি আপনার প্রতিপালকের ডাকে সাড়া দিন । তিনি তখন মৃত্যুর ফেরেশতাকে চপেটাঘাত 
করে তার একটি চোখ নষ্ট করে দেন। ফেরেশতা তখন আল্লাহ্‌ তা'আলার কাছে গিয়ে বললেন, 
’'আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন, যিনি মৃত্যু চান না। তিনি 
আমার চোখ নষ্ট করে দিয়েছেন’ বর্ণনাকারী বলেন, তখন আল্লাহ্‌ তা'আলা তার চোখ নিরাময় 
করে দিলেন এবং বললেন, তুমি আমার বান্দার কাছে ফিরে যাও এবং তাকে বল, আপনি কি 
দীর্ঘায়ু চান? যদি আপনি দীর্ঘায়ু চান, তাহলে আপনি একটি ষাড়ের পিঠের উপর আপনার হাত 
রাখুন এবং আপনার হাতের নিচে যতগুলো লোম পড়বে তত বছরের আয়ু আপনাকে প্রদান 
করা হবে । মূসা (আ) বললেন, ‘তারপর কি হবে?’ আল্লাহ্‌ তা'আল৷ বললেন, ‘তারপর মৃত্যু ।' 
মূসা (আ) বললেন, ‘হে আমার প্রতিপালক! তাহলে অচিরেই মৃত্যু দেয়া হোক ।' এ বর্ণনাটি শুধু 
ইমাম আহমদ (র)-এরই ৷ 

ইব্ন হিব্বান (র)-ও উপরোক্ত হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করে এ হাদীসে 
কিছু জটিলতা রয়েছে বলে ইঙ্গিত করে এগুলোর যে উত্তর প্রদান করেছেন তার সারসংক্ষেপ 
নিম্নরূপ $ 

মৃত্যুর ফেরেশতা যখন মূসা (আ)-কে মৃত্যুর কথা বললেন, তখন তিনি তাকে চিনতে 
পারেননি । কেননা, তিনি মূসা (আ)-এর কাছে অপরিচিত অবয়বে আগমন করেছিলেন যেমন 
একবার জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকটে এক বেদুঈনের অবয়বে আগমন 
করেছিলেন। ইবরাহীম (আ) ও লূত (আ)-এর নিকট ফেরেশতাগণ যুৰকের অবয়বে 
এসেছিলেন। তাই তারা তাদেরকে প্রথমে চিনতে পারেননি অনুরূপভাবে মূসা (আ)-ও তাকে 
সম্ভবত চিনতে পারেননি, তাই তাকে চপেটাঘাত করে তার চোখ নষ্ট করে দিয়েছিলেন। 
কেননা, তিনি বিনা অনুমতিতে মূসা (আ)-এর ঘরে প্রবেশ করেছিলেন। এই ব্যাখ্যাটি আমাদের 
শ্রীয়তসম্মত। কেননা, যদি কেউ কারো ঘরের মধ্যে বিনা অনুমতিতে তাকায় তাহলে এভাবে 
তার চোখ ফুটো করে দেয়ার বৈধতা রয়েছে। অতঃপর তিনি হাদীসটি আবূ হুরায়রা (রা) থেকে 
বৰ্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, একদা মূসা (আ)-এর রূহ কবয করার জন্যে 
মৃত্যুর ফেরেশতা মূসা (আ)-এর কাছে আগমন করে তাকে বলেন, আপনার প্রতিপালকের 
ডাকে সাড়া দিন! তখন মূসা (আ) মৃত্যুর ফেরেশতাকে চপেটাঘাত করলেন । তাতে তার চোখ 
বিনষ্ট হয়ে যায় এরপর তিনি সম্পূর্ণ হাদীসটি বর্ণনা করেন, যেমন ইমাম বুখারী (র)-ও এর 
প্রতি ইঙ্গিত করেছেন। 


অতঃপর তিনি তার ব্যাখ্যায় বলেন, ‘যখন মূসা (আ) মৃত্যুর ফেরেশতাকে চপেটাঘাত 
করার জন্যে হাত উঠালেন, তখন ফেরেশতা তাকে বললেন £ ৬৩]; , =! অর্থাৎ “আপনার 


http://IslamiBoi.wordpress.com 


৭০৪8 আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতিপালকের ডাকে সাড়া দিন ।” তার এ ধরনের ব্যাখ্যা যথার্থ বলে মেনে নেয়া যায় না, 
কেননা মূল পাঠে তাকে চপেটাঘাত করার বিষয়টি ‘প্রতিপালকের ডাকে সাড়া দিন' বলার 
পরের ঘটনা বলে উল্লেখিত হয়েছে। তবে প্রথম ব্যাখ্যাটি মূল পাঠের সাথে সামঞ্জস্যশীল ৷ 
কেননা, মূসা (আ) মৃত্যুর ফেরেশতাকে চিনতে পারেন নি। এ নির্দিষ্ট সময়টিতে ফেরেশতা রূহ 
কবয করার জন্যে আসবেন এরূপ ধারণা করাও হয়নি । কেননা, মূসা (আ) অনেক কিছু করার 
আশা পোষণ করেছিলেন আর সেই সব কাজ বাকি রয়ে গিয়েছিল। যেমন মূসা (আ) ময়দানে 
তীহ থেকে বের হয়ে পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করার প্রবল আকাজঙ্কা পোষণ 
করেছিলেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা নির্ধারণ করে রেখেছিলেন যে, তিনি হারূন (আ)-এর পর 
‘তীহ' প্রান্তরে ইনতিকাল করবেন। অচিরেই এ সম্পর্কে বর্ণনা পেশ করা হবে। 

কোন কোন তাফসীরকার মনে করেন, মূসা (আ) বনী ইসরাঈলকে নিয়ে তীহ ময়দান 
থেকে বের হয়ে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেছিলেন। এই অভিমতটি কিতাবীদের ও জমহুর 
উলামার অভিমতের পরিপন্থী । আর এটা মূসা (আ)-এর সেই দু'আর সাথেও সঙ্গতিপূর্ণ 
যাতে তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক! আমাকে একটি ঢিল নিক্ষেপের তফাতে বায়তুল 
মুকাদ্দাসের নিকটবর্তী করুন । যদি তিনি তথায় প্রবেশই করে ফেলতেন, তাহলে তিনি এরূপ 
দু'আ করতেন না । কিন্তু তিনি তার সম্প্রদায়ের সাথে তীহ প্রান্তরে ছিলেন যখন তার মৃত্যু 
সন্নিকট হল, তখন তিনি যেই পবিত্র ভূমিতে হিজরত করার জন্যে যাত্রা শুরু করেছিলেন, সেই 
ভূমির নিকটবর্তী হবার জন্যে আগ্রহ প্রকাশ করলেন এবং নিজের সম্প্রদায়কে এই কাজে 
অনুপ্রাণিত করলেন, কিন্তু তাদের ও তাদের আকাঙ্ক্ষিত পবিত্র ভূমির মাঝে ভাগ্য অন্তরায় হয়ে 
দীড়ায়। এই জন্যই সারা দুনিয়ার জন্যে প্রেরিত রাসূল ও মানব-কুল শিরোমনি মুহাম্মদ (সা) 
ইরশাদ করেন, ‘যদি আমি সেখানে যেতাম, তাহলে তোমাদেরকে লাল ঢিবির কাছে মূসা 
(আ)-এর কবর দেখাতাম ৷' 

ইমাম বুখারী (র) আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করেন, মি‘রাজের.রাতে যখন আমি মূসা (আ)-এর কাছে গমন করলাম তখন 
আমি তাকে লাল ঢিবির নিকট তার কবরে সালাত আদায় করতে দেখলাম । 

ইমাম মুসলিম (র)-ও অনুরূপ হাদীস বর্ণনা করেন। সুদ্দী (র) ইব্‌ন আব্বাস (রা), ইবন 
মাসউদ (রা) প্রমুখ সাহাবায়ে কিরাম (রা) থেকে বর্ণনা করেন । তাঁরা বলেন, অতঃপর আল্লাহ 
তা'আলা মুসা (আ)-এর কাছে ওহী প্রেরণ করলেন, আমি হারূন (আ)-কে মৃত্যু দান করব । 
তাই তাকে অমুক পাহাড়ে নিয়ে আস । নির্দেশ মুতাবিক মূসা (আ) ও হারূন (আ) নির্দেশিত 
পাহাড়ের দিকে রওয়ানা হলেন। পথে তারা এমন একটি গাছ দেখতে পেলেন, যেরূপ গাছ 
কেউ কোনদিন দেখেনি । এরপর তারা একটি পাকা ঘর দেখতে পেলেন, সেখানে একটি খাট 
রয়েছে এবং খাটে সুসজ্জিত বিছানাও রক্মেছে। আর ঘরে তখন সুবাতাস খেলছে । 

হারূন (আ) যখন পাহাড় ও ঘরের দিকে তাকালেন তখন এগুলো তার কাছে খুবই ভাল 
লাগল । তাই তিনি বললেন ঃ ‘হে মূসা! আমি এই খাটে ঘুমাতে চাই ৷' মূসা (আ) বললেন, 
আপনার ভাল লাগলে আপনি এখানে ঘুমিয়ে পড়ুন । হারূন (আ) বললেন, তবে আমার ভয় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭০৫ 


হচ্ছে, ঘরের মালিক যদি এসে আমার উপর রাগাতিত হন। মূসা (আ) বললেন, এ ব্যাপারে 
আপনি কোন ভয় করবেন না, ঘরের মালিকের ব্যাপারটি আমিই দেখব । আপনি ঘুমিয়ে পড়ুন । 
তিনি বললেন, ‘হে মূসা! তুমিও আমার সাথে ঘুমিয়ে পড় । যদি ঘরের মালিক আসেন তাহলে 
তিনি আমাদের দু'জনের প্রতিই রাগান্বিত হবেন ৷’ যখন তারা দু'জনই ঘুমিয়ে পড়লেন, হারুন 
(আ)-কে মৃত্যু স্পর্শ করল ৷ যখন তিনি ব্যাপারটি টের পেলেন, তখন বললেন, “হে মূসা! তুমি 
আমাকে ফাকি দিয়েছ ৷” হারূন (আ) যখন ইস্তিকাল করলেন, ঘর, গাছ ও খাট আসমানে 
উঠিয়ে নেয়া হল। অতঃপর মূসা (আ) যখন তার সম্পুদায়ের কাছে ফিরে আসলেন, অথচ 
হারূন (আ)-ও তার সাথে নেই, তখন বনী ইসরাঈলরা বলতে লাগল, “নিশ্চয়ই মূসা হারূনকে 
হত্যা করেছেন। বনী ইসরাঈলরা হার্ধন (আ)-কে যেহেতু অধিকতর ভালবাসে, সে জন্য মূসা 
হিংসা করে হারূন (আ)-কে হত্যা করেছেন। বস্তুত মূসা (আ) থেকে বনী ইসরাঈলের কাছে 
হারূন (আ) ছিলেন অধিকতর নমনীয় ৷ পক্ষান্তরে মূসা (আ)-এর মধ্যে ছিল কিছুটা কঠোরতা । 
”মূসা (আ) একথা শুনে তাদেরকে বললেন, “তোমাদের জন্য আমাদের আফসোস, তোমরা কি 
জান না, তিনি ছিলেন আমার সহোদর | তোমরা কি করে ভাবলে যে, আমি তাকে হত্যা করতে 
পারি? যখন তারা এ বিষয় নিয়ে মূসা (আ)-কে অধিক জ্বালাতন করতে লাগল, তখন তিনি 
দাড়িয়ে দু‘রাকাত সালাত আদায় করলেন ও আল্লাহ্‌ তা'আলার কাছে প্রার্থনা করলেন তখন 
খাটটি উপর থেকে নিচে নেমে আসল এবং তারা সকলে আসমান ও যমীনের মধ্যবর্তী জায়গায় 
হারূন (আ)-এর লাশটি দেখতে পেল। 


অতঃপর মূসা (আ) ও তীর খাদেম ইউশা (আ) একদিন পায়চারী করছিলেন। এমনি সময় 
একটি কাল বাতাস বইতে লাগল । ইউশা (আ) সেদিকে তাকালেন এবং এটাকে কিয়ামতের 
আলামত বলে ধারণা করলেন । তখন তিনি মূসা (আ)-কে জড়িয়ে ধরলেন এবং বলতে 
লাগলেন, কিয়ামত সমাগত আর আমি আল্লাহর নবী মূসা (আ)-কে জড়িয়ে ধরে আছি। মূসা 
(আ) তখন জামার ভিতর থেকে বেরিয়ে পড়লেন এবং ইউশা (আ)-এর হাতে জামা রয়ে গেল । 
ইউশা (আ) জামা নিয়ে যখন বনী ইসরাঈলের কাছে আসলেন, তখন তারা তাকে অভিযুক্ত 
করে বলতে লাগল, “তুমি আল্লাহর নবীকে হত্যা করেছ।” তিনি বললেন, না, আল্লাহ্র শপথ, 
আমি তাকে হত্যা করিনি । বরং তিনি আমার হাত থেকে ছুটে চলে গেছেন। তারা তীর কথা 
বিশ্বাস করল না এবং তাকে হত্যা করতে উদ্যত হল । ইউশা (আ) বললেন, “যেহেতু তোমরা 
আমাকে বিশ্বাস করছ না, সেহেতু আমাকে তিন দিনের অবকাশ দাও ।” অতঃপর তিনি আল্লাহ্‌ 
তাআলার নিকট প্রার্থনা করেন। ফলে যত জন ইউশা (আ)-কে পাহারা দিত সকলকে স্বপ্নে 
দেখানো হল যে, ইউশা (আ) মূসা (আ)-কে হত্যা করেন নি বরং তাঁকে আল্লাহ্‌ তা'আলা 
উঠিয়ে নিয়ে গেছেন। ফলে তারা ছেড়ে দিল। অন্যদিকে মূসা (আ)-এর সাথে যারা দুর্ধর্ষ 
কেউই এ শহরের বিজয়ের সময় অবশিষ্ট ছিল না । সকলেই মৃত্যুমুখে পতিত হয়েছিল ৷ তবে 
উপরোক্ত বর্ণনার সূত্রে কিছু দুর্বলতা রয়েছে। আল্লাহই অধিকতর জ্ঞাত পূর্বে আমরা বর্ণনা 
করেছি যে, মূসা (আ)-এর সাথে যারা ছিলেন, তাদের মধ্য হতে ইউশা ইব্‌ন নূম (আ) ও 
কালিব ইব্ন ইউকাল্লা (আ) ব্যতীত অন্য কেউ তীহ প্রান্তর থেকে বের হতে পারেনি। কালিব 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৮৯ 


http://IslamiBoi.wordpress.com 


৭০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছিলেন মূসা (আ) ও হারূন (আ)-এর বোন মারয়ামের স্বামী । তীরা উল্লেখিত দুই ব্যক্তি 
ইসরাঈলদেরকে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করার পক্ষে মত প্রকাশ করেছিলেন। 

ওহাব ইব্ন মুনাব্বিহ্‌ (র) উল্লেখ করেছেন যে, একদিন মূসা (আ) একদল ফেরেশতার 
নিকট আগমন করলেন । তারা তখন একটি কবর খুঁড়ছিলেন। এই কবর থেকে উত্তম, সুন্দর ও 
মনোরম কবর কখনও দেখা যায়নি । তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কার 
জন্যে এই কবরটি খুঁড়ছেন? তারা বললেন, “এটা আল্লাহ্‌ তা'আলার এক বান্দার জন্যে যিনি 
খুবই সন্মানিত । যদি আপনি এরূপ সম্মানিত বান্দা হতে চান তাহলে এ কবরে প্রবেশ করুন ৷ 
বহুক্ষণ এখানে সটান শুয়ে পড়ুন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন এবং 
আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকুন । তিনি তাই করলেন ও ইন্তিকাল করলেন । ফেরেশতাগণ 
তার জানাযার নামায আদায় করেন এবং তাকে দাফন করেন। 

কিতাবীরা ও অন্যান্য উলামায়ে কিরাম উল্লেখ করেন যে, মূসা (আ) যখন ইন্তিকাল 
করেন তখন তার বয়স ছিল একশ বিশ বছর ৷ ইমাম আহমদ (র) আবূ হুরায়রা (রা) থেকে 
মারফু হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন; পূর্বে মৃত্যুর ফেরেশতা 
জনগণের কাছে প্রকাশ্যে আগমন করতেন । তাই একদিন মূসা (আ)-এর কাছেও প্রকাশ্যে 
আগমন করলেন। অমনি মূসা (আ) তীকে চপেটাঘাত করে তার চোখ নষ্ট করে দেন। 
ফেরেশতা প্রতিপালকের কাছে আগমন করলেন ও বললেন, হে আমার প্রতিপালক! আপনার 
বান্দা মূসা (আ) আমার চোখ বিনষ্ট করে দিয়েছেন। তিনি যদি আপনার কাছে সম্মানিত না 
হতেন তাহলে আমি তার প্রতি ক্ষোভ প্রকাশ করতাম । 

আল্লাহ্‌ তা'আলা বললেন, “হে ফেরেশতা! তুমি আমার বান্দার কাছে ফিরে যাও এবং 
তাকে বল যে, সে যেন একটি যীড়ের পিঠের উপর তার হাত রাখে ৷ তাতে তার হাতের নিচে 
যতটি লোম পড়বে তাকে তত বছরের আয়ু দেয়া হবে। মুসা (আ) বললেন, তারপর কী হবে? 
তিনি বললেন, “তারপর মৃত্যু ৷” মূসা (আ) বললেন, “তাহলে তা এখনই হোক ।” বর্ণনাকারী 
বলেন, মৃত্যুর ফেরেশতা তাকে একটি বস্তুর ঘ্রাণ নিতে দিলেন এবং এভাবে তার রূহ কবয 
করলেন । বর্ণনাকারী বলেন, ‘অতঃপর আল্লাহ্‌ তাআলা মৃত্যুর ফেরেশতার চোখ নিরাময় করে 
দিলেন। এরপর থেকে মৃত্যুর ফেরেশতা লোকজনের কাছে গোপনে আসেন। ইব্‌ন জারীর 
তাবারী (র)-ও অনুরূপ হাদীস মারফ্‌‘ভাবে বর্ণনা করেন। 


ইউশা (আ)-এর নবুওত লাভ এবং বনী ইসরাঈলের দায়িত্ব গহণ 


তিনি হলেন ইউশা ইব্‌ন নূন ইব্‌ন আফরাসীম ইব্‌ন ইউসুফ (আ), ইব্ন ইয়াকুব (আ), 
ইব্‌ন ইসহাক (আ), ইব্ন ইবরাহীম খলীল (আ)। কিতাবীরা বলেন, “ইউশা হলেন হুদ 
(আ)-এর চাচাতো ভাই ৷ আল্লাহ্‌ তাআলা কুরআন শরীফে খিযির (আ)-এর ঘটনা প্রসঙ্গে 
ইউশা (আ)- এর নাম উল্লেখ না করে তাঁর বর্ণনা দিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ '১)$ 
১] ১১2 06 “স্মরণ কর, যখন মূসা তার খাদেমকে বলেছিল’ ৷ বুখারী শরীফেও উবায় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭০৭ 


ইব্ন কা'ব (রা) থেকে নাম ধরে তাঁর বর্ণনা এসেছে । রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন যে, তিনি 
হলেন ইউশা ইব্ন নূন (আ) ৷ কিতাবীদের মধ্যে তীর নবুওত সম্পর্কে একমত্য রয়েছে। তাদের 
একটি দল যারা সামিরাহ বলে বিখ্যাত, তারা মূসা (আ)-এর পর ইউশা ইব্ন নূন (আ) ব্যতীত 
কারো নবুওত স্বীকার করে না। তাওরাতে ইউশা (আ)-এর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 
তাই তারা ইউশা (আ) ব্যতীত অন্যের নবুওতকে অস্বীকার করে। অথচ অন্যদের নবুওত 
' প্রতিপালকের তরফ থেকে সত্য ও যথার্থ । তাদের উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌ তা'আলার 
লা’নত বর্ষিত হতে থাকবে। 


ইব্ন জারীর প্রমুখ তাফসীরকার, মুহাম্মদ ইব্‌ন ইসহাক থেকে বর্ণনা করেন; মূসা (আ)-এর 
শেষ জীবনে মূসা (আ) হতে ইউশা (আ)-এর দিকে নবুওত স্থানান্তরিত হয়। মূসা (আ) ইউশা 
(আ)-এর সাথে সাক্ষাত করে প্রশ্ন করতেন যে, কি কি নতুন অ'দেশ-নিষেধ অবতীর্ণ হয়েছে। 
একদিন ইউশা (আ) বল্লেন, “হে কালীমুল্লাহ্‌! আমি আপনাকে কোন দিনও প্রশ্ব করিনি যে, 
আপনার কাছে আল্লাহ্‌ তা'আলা কী ওহী প্রেরণ করেছেন, আপনিই বরং প্রয়োজনে আমাকে 
নিজের পক্ষ থেকে ওহী সম্পর্কে ব্যক্ত করতেন" তখন মূসা (আ) বেঁচে থাকাকে অপছন্দ 
করলেন এবং মৃত্যুকেই শ্রেয় বিবেচনা করলেন। উপরোক্ত বর্ণনায় সন্দেহের অবকাশ রয়েছে। 
কেননা মূসা (আ)-এর কাছে মৃত্যুর পূর্ব পর্যন্ত সর্বদাই আল্লাহ্র আদেশ, ওহী, শরয়ী নির্দেশ ও 
কথাবার্তা অবতীর্ণ হত এবং তিনি আল্লাহ্‌ তা'আলার নিকট আজীবন সম্মানিত, যোগ্য, 
মর্যাদাবান ও দক্ষতাসম্পন্ন নবী রূপেই ছিলেন । বুখারী শরীফে মূসা (আ) কর্তৃক মৃত্যুর 
ফেরেশতার চোখ বিনষ্ট করা সম্পর্কিত হাদীসটি ইতিপূর্বে উদ্ধৃত হয়েছে। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)-এর উপরোক্ত বর্ণনাটি যদি তিনি আহলি কিতাবদের কিতাব 
থেকে বর্ণনা করে থাকেন তাহলে জেনে রাখা দরকার যে, তাদের তাওরাত নামী কিতাবে 
উল্লেখ রয়েছে যে, মূসা (আ)-এর জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বনী ইসরাঈলের প্রয়োজন 
মুতাবিক আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-এর প্রতি আদেশ-নিষেধ সংক্রান্ত ওহী অবতীর্ণ করেছেন। 
তাবু আকৃতির গনম্বুজে স্থাপিত সাক্ষ্যদানে তাবৃত সম্বন্ধে তাদের কিতাবে উল্লেখিত তথ্যাদি 
পর্যালোচনা করলে তা সহজেই প্রতীয়মান হয়। বনী ইসরাঈলের তৃতীয় যাত্রা পুস্তকে উল্লেখ 
রয়েছে যে, বনী ইসরাঈলকে ১২টি গোত্রে বিভক্ত করার জন্যে আল্লাহ্‌ তা'আলা মূসা (আ) ও 
হারুন (আ)-কে নির্দেশ দিয়েছিলেন । আবার প্রতিটি গোত্রের একজন আমীর নির্ধারণ করার 
জন্যে হুকুম দিয়েছিলেন। আমীরকে বলা হতো নকীব। তীহ ময়দান থেকে বের হবার পর দুর্ধর্ষ 
জাতির বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি হিসেবে তাদেরকে এরূপ বিভক্ত করার হুকুম দেয়া হয়েছিল । 
আর এ নির্দেশটি ছিল চল্লিশ বছর অতিক্রান্ত হবার শেষের দিকে। এ জন্যই কেউ কেউ 
বলেছেন, ‘মূসা (আ) মৃত্যুর ফেরেশতার চোখ বিনষ্ট করে দিয়েছিলেন। কারণ, তিনি তাকে 
তীর এঁ সময়ের অবয়বে চেনেননি। অধিকন্তু আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-কে এমন একটি 
কাজের নির্দেশ দিয়েছিলেন তার যমানায় যেটা সংঘটিত হবার তিনি আশা পোষণ করছিলেন 
কিন্তু তার আমলে এটা সংঘটিত হওয়া তকদীরের ফয়সালা ছিল না। বরং এটা তার খাদেম 
ইউশা ইবন নুনের ভাগ্যেই নির্ধারিত ছিল। 


http://IslamiBoi.wordpress.com 


qo৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যেমন রাসূলুল্লাহ্‌ (স) সিরিয়ার রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছে করেছিলেন এবং 
এজন্য নবম হিজরীতে তিনি তাবুকে পৌছেও ছিলেন কিন্তু এ বছর তিনি যুদ্ধ না করে ফিরে 
আসেন । অতঃপর দশম হিজরীতে তিনি হজ আদায় করেন ও মদীনায় ফিরে এসে উসামা 
(রা)-কে আমীর নিযুক্ত করেন। তার জীবদ্দশায় সিরিয়ার উদ্দেশে একটি সেনাদল প্রেরণের 
প্রস্তুতির নির্দেশ দেন এবং নিম্ন বর্ণিত আয়াতের মর্মানুযায়ী স্বয়ং যুদ্ধে যাবার প্রস্তুতি নেন । 
যাতে আল্লাহ তা'আলা বলেন ৪ 


b YA (Of 2 
oe se SHS I LHL 


/ / / 4 
As 2nd (BINA Lal IAA Gt 
LAF ALY TALLIS SY 
use ms nor Lt 


যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহে ঈমান আনে না, শেষ 
দিনেও নয়। এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন, তা হারাম গণ্য করে না এবং সত্য 
দীন অনুসরণ করেনা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে স্বহস্তে জিযিয়া 
দেয়। (সূরা তওবা : ২৯) 

রাসূলুল্লাহ (সা) উসামা বাহিনী প্রস্তুত করার সাথে সাথেই ইনতিকাল করেন। তখন উসামা 
জুরাফ নামক স্থানে স্থাপিত তীবুতে অবস্থান করছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের পর 
তার খলীফা আবূ বকর সিদ্দিক (রা) উসামা বাহিনী প্রেরণের সিদ্ধান্ত কার্যকরী করেন। অতঃপর 
যখন আরব উপদ্বীপের অবস্থা স্বাভাবিক হয় ও নিজেদের অভ্যন্তরীণ মতবিরোধের অবসান ঘটে 
এবং সত্য তার নিজস্ব পথে অগ্রসর হয়, পূর্ব-পশ্চিমে ইরাক-সিরিয়ায় এবং পারস্য সম্রাট 
কিসরার সাথী-সংগীও রোম সম্রাট কায়সরের বাহিনীর বিরুদ্ধে ইসলামী বাহিনী প্রেরণ করা হয় 
এবং আল্লাহ্‌ তা'আলা তাদেরকে বিজয় দান করেন এবং শত্রু পক্ষের জানমালের অধিকারী 
করে দেন। এ সম্বন্ধে ইনশাআল্লাহ যথাস্থানে বিস্তারিত আলোচনা করা হবে। অনুরূপ আল্লাহ 
তা'আলা মুসা (আ)-কে বনী ইসরাঈল থেকে সৈন্য সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন এবং তাদের 
ETT TE 

MRSA TT CEPA EL st al ABO 


আল্লাহ্‌ তাআলা বনী ইসরাঈলের অংগীকার গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য হতে 
বারজন নেতা নিযুক্ত করেছিলেন। (EH 


{ ! / 2% / 
pete RT ie AE ad. 3 Lb Le AZ A if a ) IE 
LE et COLAND “t Ls META br / চন 
Si ~ TY | ‘ TRS CA bei, | EES) 


a 


NASA OETA fit 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া f ৭০৯ 


আর আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা যদি সালাত কায়েম কর, 
যাকাত দাও, আমার রাসূলগণে ঈমান আন ও তাদেরকে সম্মান কর এবং আল্লাহকে উত্তম ঝণ 
প্রদান কর, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং নিশ্চয় তোমাদেরকে দাখিল করব 
জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত; এর পরও কেউ কুফরী করলে সে সরল পথ হারাবে । 
(সূরা মায়েদা ৪ ১২) 

অর্থাৎ আল্লাহ্‌ তা‘আলা বনী ইসরাঈলকে উদ্দেশ করে বলেন, তোমাদের প্রতি আমি যা 
বাধ্যতামূলক করেছি তা যদি তোমরা যথাযথ পালন কর এবং যুদ্ধ থেকে বিরত না 
থাক-__যেমন পূর্বে বিরত ছিলে তাহলে এটার সওয়াবকে আমি তোমাদের উপর পতিত গযব ও 
শাস্তির কাফফারা রূপে গণ্য করব । এ প্রসঙ্গে হুদায়বিয়ার যুদ্ধে যে সব বেদুঈন রাসূলুল্লাহ 
(সা) থেকে পিছু হটে রয়েছিল তাদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ 

A LEE A tat AL IAAL Pal! 12 
me SIAL dur FA OF 2 


ASI A (9% 32 fot pd NEN 3 
RC EE EOE ETT OT 


/ A ff ULLAL ASD (FPA A ABNGDVL 
sl 


Ef SE KS Fal 
যে সব আরব মরুবাসী পশ্চাতে রয়ে গিয়েছিল তাদেরকে বল, তোমরা আহ্ুত হবে এক 
প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে; তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না 
তারা আত্মসমর্পণ করে। তোমরা এ নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার 
দান করবেন। আর তোমরা যদি পূর্বের মত পৃষ্ঠপ্রদর্শন কর, তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি 
দেবেন ৷ (সূরা ফাত্হ £ ১৬) 
অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলের ক্ষেত্রেও বলেছেন ৪ 


HLL Si EL LYS UKE BG 

‘এরপরও তোমাদের কেউ কুফরী করলে সে সরল পথ হারাবে ৷' অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
তাদের দুষ্ধর্মের ও ওয়াদাভঙ্গের জন্য তিরস্কার করেন । যেমন তাদের পর খৃস্টানদের ধর্মীয় ' 
ব্যাপারে মতবিরোধের জন্য আল্লাহ্‌ তাআলা তাদেরকে তিরস্কার করেন। এ সম্পর্কে তাফসীরের 
কিতাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। 

বস্তুত আল্লাহ্‌ তা‘আলা মূসা (আ)-কে বনী ইসরাঈলের এসব যোদ্ধার নাম লিপিবদ্ধ করার 
জন্যে নির্দেশ দেন যারা অন্ত্রধারণ করতে পারে, যুদ্ধ করতে পারে এবং বিশ বছর কিংবা তার 
অধিক বয়সে পৌছেছে আর তাদের.প্রতিটি দলের জন্যে একজন নকীব তথা নেতা নির্ধারণেরও 
তিনি হুকুম দেন। 

‘প্রথম গোত্রটি. ছিল রূবীল-এর গোত্র । রূবীল ছিলেন ইয়াকুব (আ)-এর প্রথম সন্তান । এ 
গোত্রে যোদ্ধার সংখ্যা ছিল ৪৬ হাজার ৫শ’ ৷ তাদের নেতা ছিলেন আল ইয়াসূর ইব্‌ন শাদ 
ইয়াসূরা ৷ 

দ্বিতীয় গোত্রটি ছিল শামউন-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৫৯ হাজার ৩শ’ ৷ তাদের 
নেতা ছিলেন শালো মীঈল ইবন হুরইয়া শুদাই । 


http://IslamiBoi.wordpress.com 


৭১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তৃতীয়টি ছিল ইয়াহুদা-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৭৪ হাজার ৬শ' ৷ তাদের নেতা 
ছিলেন নাহশূন ইবন ওযমায়না দাব। 

চতুৰ্থ ছিল ঈশাখার-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৫৪ হাজার ৪শ’ ৷ তাদের নেতা ছিলেন 
নাশাঈল ইবন সাওগার ৷ 

পঞ্চম গোত্রটি ছিল ইউসুফ (আ)-এর ৷ তাদের সংখ্যা ছিল ৪০ হাজার ৫শ’ ৷ তাদের নেতা 
ছিলেন ইউশা ইবন নূন (আ)। 

ষষ্ঠ ছিল মীশা-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৩১ হাজার ২শ’ ৷ তাদের নেতা ছিলেন 
জামলীঈল ইবন ফাদাহ সুর ৷ 

সপ্তম গোত্রটি ছিল বিন ইয়ামীন-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৩৫ হাজার ৪শ’ ৷ তাদের 
নেতা ছিলেন আবীদান ইবন জাদউন ৷ 

অষ্টম গোত্রটি ছিল হাদ-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৪৫ হাজার ৬শ' ৫০ জন । তাদের 
নেতা ছিলেন আল ইয়াসাফ ইবন রাউঈল 

নবমটি ছিল আশীর-এর ৷ তাদের সংখ্যা ছিল ৪১ হাজার ৫শ' ৷ তাদের নেতা ছিলেন 
ফাজ-ঈল ইবন আকরান । 

দশম গোত্রটি ছিল দান-এর ৷ তাদের সংখ্যা ছিল ৬২ হাজার ৭শ’ ৷ নেতা ছিলেন আখী 
আযার ইব্‌ন আম শুদাই । 

একাদশতম গোত্রটি ছিল নাফতালী-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৫৩ হাজার ৪শ'। 
তাদের নেতা ছিলেন আখীরা ইব্‌ন আইন । 

দ্বাদশতম গোত্রটি ছিল যাবূলুন-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ৫৭ হাজার ৪শ' ৷ তাদের 
নেতা ছিলেন আলবাব ইবন হাইলূন ৷ উপরোক্ত বর্ণনাটি ইহুদীদের কিতাবে উল্লেখিত রয়েছে। 
আল্লাহ্‌ তা‘'আলাই অধিক পরিজ্ঞাত। 

বনু লাওয়ী উপরোক্ত বনী ইসরাঈলের অন্তর্ভুক্ত নয়। তাই আল্লাহ্‌ তা'আলা তাদেরকে বনী 
ইসরাঈলের সাথে যোদ্ধা হিসাবে গণ্য করতে নিষেধ করেছেন। কেননা, তারা ছিল তাবু- 
গম্বুজের বহন, খাটানো ও গুটানোর দায়িত্বে নিয়োজিত তারা ছিল মূসা (আ) ও হারূন 
(আ)-এর গোত্র । তাদের সংখ্যা ছিল ২২ হাজার ৷ এ সংখ্যার মধ্যে ১ মাস বা তদুর্ধ বয়সের 
শিশুদেরকেও ধরা হয়েছে তারা আবার নিজেরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল । প্রতিটি ছোট ছোট 
গোত্র তাবু গম্বুজের বিভিন্ন কাজের দায়িত্বে নিযুক্ত ছিল । একদল এটাকে পাহারা দিত, অন্য 
একদল এটার যাবতীয় মেরামতের কাজে নিয়োজিত থাকত । যখন বনী ইসরাঈলরা অন্যত্র 
গমন করত, তখন একটি দল তাবু পরিবহন ও খাটানোর কাজে নিয়োজিত থাকত ৷ তারা 
সকলেই তাবু গন্থুজের আশেপাশে, সামনে, পেছনে, ডানে ও বামে হেফাজতে নিয়োজিত 
থাকত । : 

বনু লাওয়ী ব্যতীত বনী ইসরাঈলের যোদ্ধাদের মোট সংখ্যা যা উপরে উল্লেখ করা হয়েছে 
তা হচ্ছে ৫ লাখ ৭১ হাজার ৬শ' ৫৬; কিন্তু তারা বলে ২০ বছর বয়স্ক ও তপূর্ধের অস্ত্র 
ধারণকারী বনী ইসরাঈলের যোদ্ধাদের সংখ্যা হচ্ছে (তা অবশ্য বনু লাওয়ীকে বাদ দিয়ে) ৬ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১১ 


লাখ ৩ হাজার ৫শ’ ৫৫ জন ১ এরূপ বর্ণনায় সন্দেহের অবকাশ রয়েছে। কেননা, তাদের 
কিতাবে উল্লেখিত উপরোক্ত সৈন্যদের মোট সংখ্যার সাথে তাদের উল্লেখিত সৈন্য সংখ্যার মিল 
নেই । আল্লাহ্‌ তা‘আলাই অধিক পরিজ্ঞাত । 

চলার সময় তাবু-গন্থজের হেফাজতে নিযুক্ত বনু লাওয়ীরা বনী ইসয়াঈলের মধ্যভাগে 
অবস্থান করতেন । আর ডান-পাশের শীর্ষে থাকতেন বনু রুবীল ও বাম পার্শ্বের শীর্ষে থাকতেন 
বনুবান । বনু নাফতালী হতেন পশ্চাৎ্বর্তী দলে অন্তর্ভুক্ত । আল্লাহ্‌ তা‘আলার নির্দেশে মূসা (আ) 
বনু হারূন (আ)-কে ইমাম নির্ধারণ করলেন। তাদের পূর্বে তাদের পিতারাও এরূপ ইমাম 
ছিলেন । তারা ছিলেন নাদাব; হুবকারাহ, আবীহু, আল আযির ও ইয়াসমার । 

বন্ধুত বনী ইসরাঈলের যারা মূসা (আ)-কে বলেছিল, তুমি ও তোমার প্রতিপালক শক্রুর 
সাথে গিয়ে যুদ্ধ কর, আমরা এখানেই বসে রইলাম ৷ অর্থাৎ যারা দুর্দান্ত লোকজন অধ্যুষিত 
শহর বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, তাদের একজনও তখন 
জীবিত ছিল না৷ 

এটা সাওরী (র)-এর অভিমত ৷ তিনি ইবন আব্বাস (রা) থেকে এরূপ বর্ণনা করেন। 
অনুরূপভাবে কাতাদা (র), ইকরিমা (র) ও সুদ্দী (র), ইব্‌ন আব্বাস (রা), ইবন মাসউদ (রা) 
প্রমুখ সাহাবায়ে কিরাম থেকে বর্ণনা করেন। আবদুল্লাহ ইবন আব্বাস (রা)-সহ পূর্ব ও পরের 
উলামায়ে কিরাম বলছেন, হারুন (আ) ও মূসা (আ) উভয়েই ইতোপূর্বে তীহের প্রান্তরে 
ইনতিকাল করেছিলেন। তবে ইবন ইসহাক (র) মনে করেন যে, যিনি বায়তুল মুকাদ্দাস জয় 
করেছেন, তিনি হচ্ছেন মূসা (আ) আর ইউশা (আ) ছিলেন তার অগ্রগামী দলের প্রধান । তিনি 
iNOS LE iL 


AE Al p 

Hl 12 (/ SLs Lt Ua FAR in ATE 
1 [A Eh Ll 

SEE CR CH Es HI pg Ss 


BES Lui Eee SLAAEIALSM El fet Lats jE Ls uh 


/ bd fl, 
CEE TRL PALS A Llt nti Lisl Col, YE 0 cl 


CUS LE AMG Calls TE দা 
তারক ৰ রাজিরত্তাত গড় জাওযাকে জমিয়ে ন 5 OE 
বর্জন করে ও শয়তান তার পেছনে লাগে, আর সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয় । আমি 
ইচ্ছে করলে এটার দ্বারা তাকে উচ্চমর্যাদা দান করতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে 
ও তার প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা কুকুরের মত, যার ওপর তুমি বোঝা চাপালে সে 
হাঁপাতে থাকে এবং তুমি বোঝা না চাপালেও হাপায় ৷ যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান 
করে তাদের অবস্থাও এরূপ; তুমি বৃত্তান্ত বিবৃত কর যাতে তারা চিন্তা করে৷ যে সম্প্রদায় আমার 
নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে তাদের অবস্থা কত মন্দ! (সূরা 
আ'রাফ ৪ ১৭৫-১৭৭) 


http://IslamiBoi.wordpress.com 


৭১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বালয়াম ইবন বাওর-এর ঘটনা তাফসীরে উল্লেখ রন্রেছে। ইবন আব্বাস (রা) প্রমুখ 
উল্লেখ করেছেন যে, সে ইসমে আযম জানত ৷ তার সম্প্রদায় তাকে মূসা (আ) ও তার 
সম্প্রদায়ের উপর অভিশাপ দিতে অনুরোধ করেছিল । প্রথমত সে বিরত ছিল কিন্তু যখন তারা 
তাকে পুনঃ পুনঃ অনুরোধ করল, তখন সে তার একটি গাধার উপর আরোহণ করল । এরপর 
বনী ইসরাঈলের শিবিরের দিকে অগ্রসর হল ৷ যখন সে তাদের নিকটবর্তী হল, তখন গাধাটি 
তাকে নিয়ে বসে পড়ল । সে গাধাটিকে মারধর করতে লাগল । গাধাটি দাড়িয়ে কিছু দূর চলার 
পর আবার বসে পড়ল । তখন সে গাধাটিকে আগের চাইতে অধিক মার দিল। গাধাটি দাড়াল, 
পরে আবার বসে পড়ল। তখন সে আবার গাধাটিকে অধিক জোরে পিটাতে লাগল । তখন 
গাধাটির মুখে ভাষা ফুটল। সে বালয়ামকে বলতে লাগল, হে বালয়াম! তুমি কোথায় যাচ্ছ? ' 
তুমি কি ফেরেশতাদের দেখছ না-তারা আমার সামনে দাড়িয়ে আমাকে তীব্রভাবে বাধা 
দিচ্ছেন? তুমি কি আল্লাহ্র নবী ও মু’মিনদের অভিশাপ দেওয়ার জন্য যাচ্ছ? তবু সে বিরত 
রইল না, সে আবার গাধাটিকে মার দিল। 


গাধাটি অগ্রসর হল এবং হাসবান পাহাড়ের চূড়ার নিকটবর্তী হল । বালয়াম মূসা (আ)-এর 
শিবির ও বনী ইসরাঈলের দিকে তাকালো এবং তাদেরকে অভিশাপ দিতে লাগল । তবে তার 
জিহবা তার এখতিয়ারে ছিল না। সে মূসা (আ) ও তার সম্প্রদায়ের জন্যে আশীর্বাদ করতে 
লাগল এবং তার নিজের সম্প্রদায়ের উপর অভিশাপ দিতে লাগল । তার সম্প্রদায় তাকে এ জন্য 
তিরস্কার করতে লাগল । তখন সে তার সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বলল যে, সে 
তার জিহ্থাকে নিয়ন্ত্রণ করতে পারছে না । তার জিহবা ক্রমেই ঝুলে পড়ছিল এবং তা শেষ পর্যন্ত 
বুকের উপর গিয়ে পড়ল । সে তার সম্প্রদায়কে বলতে লাগল, আমার দুনিয়া ও আখিরাত 
বরবাদ হয়ে গেল । প্রতারণা ও ধোকাবাজি ব্যতীত আমার জন্যে আর কোন পথই বাকি রইলো 
না। তারপর সে তার সম্প্রদায়কে নির্দেশ দিল তারা যেন তাদের নারীদেরকে বিশেষ সাজে 
সঙ্জিত করে পণ্য বিক্রয়ের ছলে মূসা (আ)-এর সৈন্যদের কাছে পাঠায় । তারা তাদের কাছে 
মালপত্র বিক্রয় করবে ও নিজেদেরকে তাদের কাছে সমর্পণ করবে যাতে তারা তাদের সাথে 
ব্যভিচারে লিপ্ত হয়। কেননা, তাদের মধ্য হতে যদি একজনও ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এটা 
তাদের সকলের ধ্বংসের জন্য যথেষ্ট । তারা এরূপ করল । তাদের নারীদের বিশেষভাবে সজ্জিত 
করল এবং তাদেরকে বনী ইসরাঈল শিবিরে পাঠাল । তাদের মধ্যকার কুস্তি নামী একজন নারী 
বনী ইসরাঈলের একজন সরদারের কাছে গেল । তার নাম ছিল যামরী ইবন শালুম ৷ কথিত 
আছে যে, সে ছিল বনু শামাউন ইবন ইয়াকুব (আ)-এর গোত্রের সরদার। সে তখনই এই 
নারীটিকে নিয়ে তার তাঁবুতে প্রবেশ করল ও তার সাথে ব্যভিচারে লিপ্ত হল । আল্লাহ্‌ তা'আলা 
বনী ইসরাইলের প্রতি প্রেগ রোগ পাঠালেন। এ রোগ তাদের মধ্যে ছড়াতে লাগল । এই সংবাদ 
যখন ফিনহাস ইবন আযার ইবন হারূন-এর কাছে পৌছল, তখন তিনি তার লোহার বর্শা হাতে 
এঁ তীবুতে ঢুকে তাদের দুইজনকেই বিদ্ধ করলেন। অতঃপর তাদেরকে নিয়ে ঘরের বের হয়ে 
জনসমক্ষে আসলেন ।.তখন তার হাতে এ হাতিয়ারটিও ছিল। পুরুষ ও মহিলা উভয়ের লাশ 
তিনি ঘরের বাইরে নিয়ে আসেন এবং আকাশের দিকে লাশ দুটি তুলে ধরে বললেন, হে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১৩ 


আল্লাহ্‌! আপনার অবাধ্যের সাথে আপনি এরূপ আচরণই করে থাকেন। এরপর প্রেগের প্রকোপ 
প্রশমিত হয়ে যায়। এঁ প্লেগ মহামারীতে সত্তর হাজার লোক মারা গিয়েছিল ৷ যারা এ সংখ্যা কম 
' করে বলেন, তারাও বিশ হাজার লোক মারা গিয়েছিল বলে থাকেন। 

ফিনহাস ছিলেন তার পিতার প্রথম সম্তান। তার পিতা আল আযার ছিলেন হারন (আ)-এর 
পুত্র । এ জন্য বনী ইসরাঈলরা কুরবানীর পশুর নিতম্ব, বাহু ও চোয়াল ফিনহাস বংশীয়দের 
প্রাপ্য বলে মনে করত । অনুরূপভাবে তাদের সবকিছুর প্রথমটি তাদের প্রাপ্য বলে মনে করত । 
বালয়ামের উপরোক্ত ঘটনাটি ইবন ইসহাক (র) বর্ণনা করেন । আর তা যথার্থই বলে বুযুর্গানে 
দীনের অনেকেই মন্তব্য করেছেন। তবে হয়ত মিসর থেকে প্রথমবার বায়তুল মুকাদ্দাস 
প্রবেশের জন্যে মুসা (আ) যে উদ্যোগ গ্রহণ করেন তিনি তা বোঝাতে চেয়েছেন । কিন্তু কোন 
কোন বর্ণনাকারী তা অনুধাবনে সক্ষম হননি । ইতিপূর্বেও এ সম্বন্ধে কিছু বর্ণনা তাওরাতের 
বরাতে উদ্ধৃত করা হয়েছে। আল্লাহই অধিক পরিজ্ঞাত। আবার এ ঘটনাটি তীহ্‌ ময়দানে 
ভ্রমণকালে সংঘটিত একটি ভিন্ন ঘটনাও হতে পারে। কেননা, এ ঘটনার বর্ণনায় হাসবান 
পাহাড়ের উল্লেখ রয়েছে। তা বায়তুল মুকাদ্দাস থেকে বনু দূরে অবস্থিত । অথবা এ ঘটনা ছিল 
মূসা (আ)-এর বাহিনীর যারা ইউশা ইবন নূন (আ)-এর নেতৃত্বে বায়তুল মুকাদ্দাসের উদ্দেশে 
তীহ ময়দান থেকে বের হয়ে এসেছিল তাদের__যেমন সুদ্দী (র) বলেছেন । 

উপরোক্ত বিভিন্ন মতামতের প্রেক্ষিতে জমহুর উলামায়ে কিরাম এ ব্যাপারে একমত যে, 
হারুন (আ) তার ভাই মূসা (আ)-এর প্রায় দু'বছর পূর্বে তীহ প্রান্তরে ইনতিকাল করেন। 
তারপর মূসা (আ)ও সেখানেই ইনতিকাল করেন। একথা আমরা পূর্বেই উল্লেখ করেছি যে, মূসা 
(আ) তার প্রতিপালকের কাছে বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী স্থানে তাকে নিয়ে যাওয়ার জন্য 
দ'আ করেছিলেন এবং তা কবূলও হয়েছিল৷ 

বনী ইসরাঈল খার সাথে তীহ ময়দান থেকে বের হয়েছিল এবং বায়তুল মুকাদ্দাসের 
উদ্দেশে যাত্রা করেছিল, তিনি ছিলেন ইউশা ইব্‌ন নূন (আ)। কিতাবীরা ও অন্যান্য 
ইতিহাসবেত্তা উল্লেখ করেন যে, ইউশা ইবন নূন (আ) বনী ইসরাঈলকে নিয়ে জর্দান নদী 
অতিক্ৰম করে উরায়হায় পৌছলেন । উরায়হা ছিল ময়দানের মধ্যে সবচেয়ে বেশি মজবুত 
প্রাচীরঘেরা দুর্গ, সুউচ্চ অক্টালিকাপূর্ণ জনবহুল শহর । তিনি এ শহরটিকে ছয় মাস অবরোধ 
করে রাখেন । অতঃপর একদিন ইউশা (আ)-এর সৈন্যরা শহরটি আক্রমণ করলেন এবং যুদ্ধের 
শিংগায় ফুঁক এবং সমস্বরে তাকবীর দিতে লাগলেন, শহরের প্রাচীরগুলোতে ফাটল সৃষ্টি হল 
এবং প্রাচীরের একটি বিধ্বস্ত অংশ দিয়ে ইউশা (আ)-এর সৈন্য দুর্গে ঢুকে গেলেন । তারা প্রচুর 
গণিমত লাভ করলেন এবং বার হাজার নারী-পুরুষকে হত্যা করলেন । এভাবে তারা বহু 
রাজরাজড়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন। 

এরূপও কথিত আছে যে, ইউশা (আ) সিরিয়ার একত্রিশজন রাজার বিরুদ্ধে জয়লাভ 
করেছিলেন আবার এরূপও বর্ণিত রয়েছে যে, উপরোক্ত শহরটির অবরোধ জুম'আর দিন 
আসরের পর পর্যন্ত দীর্ঘায়িত হয়। যখন সূর্য অস্ত যায় কিংবা অস্ত্র যাওয়ার উপক্রম হয় ও 
তাদের জন্য তাদের শরীয়তে নিষিদ্ধ শনিবার প্রায় আগত, তখন ইউশা (আ) সূর্যকে লক্ষ্য করে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৯০ 


http://IslamiBoi.wordpress.com 


৭১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বললেন, তুমি অস্ত যাবার জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, আর আমিও এই শহরকে 
জয় করার জন্য নির্দেশ প্রাপ্ত । হে আল্লাহ! সূর্যকে আমার জন্যে ঠেকিয়ে রাখুন । শহরটি 
জয়লাভ করা পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা সূর্যকে ইউশা (আ)-এর জন্য ঠেকিয়ে রাখলেন ৷ অন্যদিকে 
আলাহ্‌ তা‘আলা চাদকে হুকুম দিলেন-_যেন উদয় হতে-বিলম্ব করে ৷ এতে প্রতীয়মান হয় যে, 
উক্ত রাতটি ছিল পূর্ণিমার রাত সূর্যের ঘটনাটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীসে উল্লেখিত রয়েছে 
যা একটু পরেই আমরা আলোচনা করছি । তবে চাদের ব্যাপারটি কিতাবীদের দ্বারা বর্ণিত এবং 
তা হাদীসের পরিপন্থী নয়; বরং এটা অতিরিক্ত । এ বর্ধিত অংশকে সত্য বা মিথ্যা বলা যায় না। 
তারা আরো উল্লেখ করেন যে, এ ঘটনাটি ঘটেছিল উরায়হা বিজয়কালে : 'তবে এতে সন্দেহের 
অবকাশ রয়েছে। আল্লাহ্‌ তা'আলা অধিক পরিজ্ঞাত । অধিকতর গ্রহণযোগ্য মতামত হচ্ছে _ এ 
ঘটনাটি ঘটেছিল বায়তুল মুকাদ্দাস বিজয়কালে ৷ মূল লক্ষ্য ছিল বায়তুল মুকাদ্দাস বিজয় আর 
উরায়হা বিজয় ছিল তার উপায় মাত্র। 

ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) ইরশাদ 
করেন--ইউশা (আ) ব্যতীত অন্য কারোর জন্যে সূর্যকে নিশ্চল করে রাখা হয়নি । এ বর্ণনাটি 
শুধু ইমাম আহমদ (র) থেকেই বর্ণিত । তবে এটা ইমাম বুখারী (র)-এর শর্ত অনুযায়ী সূত্রে 
বৰ্ণিত । এ হাদীসের দ্বারা বোঝা যায়, বায়তুল মুকাদ্দাস নির্মিত হয় ইউশা ইবন নূন (আ)-এর 
হাতে, মূসা (আ)-এর হাতে নয়। আর সূর্যের নিশ্চলতা ছিল বায়তুল মুকাদ্দাস বিজয়কালে, 
উরায়হা বিজয় করার সময় নয়। এ কথা আমরা পূর্বেই বর্ণনা করেছি। আবার এটাও বোঝা 
যায় যে, সূর্যকে নিশ্চল করে রাখা ছিল ইউশা (আ)-এর অন্যতম বৈশিষ্ট্য । এই বর্ণনার দ্বারা 
নিম্নোক্ত হাদীসের দুর্বলতাও বোঝা যায়, যাতে বলা হয়েছে যে, একদা রাসূলুল্লাহ (সা) আলী 
(রা)-এর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন। সে জন্য আলী (রা) আসরের নামায আদায় করতে 
পারেননি তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আবেদন করলেন, যেন সূর্যকে তার জন্য ফিরিয়ে 
দেয়া হয়_- যাতে তিনি আসরের নামায আদায় করতে পারেন। তখন সূর্যকে ফিরিয়ে দেয়া 
হয়। উপরোক্ত হাদীস আলী ইবন সালেহ আল মিসরী (র) বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। 
কিন্তু এটা মুনকার হাদীস যার মধ্যে বিশুদ্ধতার লেশমাত্র নেই ৷ এমনকি এটাকে হাসান পর্যায়ের 
হাদীসও বলা যায় না। এ ঘটনাটি বহু সংখ্যক বর্ণনাকারী কর্তৃক বর্ণিত হওয়াই ছিল স্বাভাবিক 
অথচ এক পর্যায়ে আহলে বায়তের কোন একজন মাত্র অপরিচিত মহিলা হাদীসটি বর্ণনা 
করেছেন। 

ইমাম আহমদ (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন একজন নবী যুদ্ধের প্রস্তুতি নেন । 
তখন তিনি তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, যে ব্যক্তি নব বিবাহিত, এখনও বাসর রাত 
যাপন করেনি, সে যেন আমার সৈন্যদলের অন্তর্ভুক্ত না হয়, আর এমন ব্যক্তিও যেন অন্তর্ভুক্ত না 
'হয়-_যে ঘরের ভিত্তি পত্তন করেছে কিন্তু এখনও তার ছাদ দিতে পারেনি । আবার এমন ব্যক্তিও 
যেন অন্তর্ভুক্ত না হয়, যে বকরী কিংবা মেষ খরিদ করেছে ও শাবক জন্মের অপেক্ষায় রয়েছে। 
অতঃপর তিনি যুদ্ধ করতে করতে এমন সময় শহরের নিকটবর্তী হলেন, যখন আসরের সালাত 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১৫ 


আদায় করা হয় কিংবা তিনি বলেন, আসরের ওয়াক্তের নিকটবর্তী হন । তখন তিনি সূর্যকে 
লক্ষ্য করে বলেন, তুমি যেমন নির্দেশপ্রাপ্ত তেমনি আমিও নির্দেশপ্রাপ্ত । হে আল্লাহ! এটাকে 
ক্ষণকাল আমার জন্যে নিশ্চল করে রাখুন! অতঃপর আল্লাহ্‌ তাআলা বিজয় দান পর্যন্ত সূর্যকে 
নিশ্চল করে রাখেন। নবীর সৈন্যগণ গনীমতের মাল এক স্থানে জড়ো করলেন এবং আগুন 
এগুলোকে গ্রাস করার জন্যে আসল কিন্তু গ্রাস করতে অস্বীকার করল । তখন তিনি বললেন, হে 
আমার সম্প্রদায়! তোমরা কেউ এ গনীমতের মাল হতে কিছু মালে খিয়ানত করেছ, কাজেই 
তোমাদের প্রতি গোত্র থেকে একজন করে আমার কাছে বায়আত কর । তারা বায়আত 
করলো। একজনের হাত নবীর হাতের সাথে আটকে গেল ৷ তখন তিনি বললেন, তোমাদের 
গোত্রের লোকই গনীমতের মাল আত্মসাৎ করেছে। কাজেই তোমাদের গোত্রের লোকজনকে 
বল, আমার বায়আত গ্রহণ করতে ৷ গোত্রের সকলে তার হাঁতে বায়আত হল, কিন্তু দুই বা 
তিনজনের হাত নবীর হাতের সাথে আটকিয়ে গেল । তখন নবী বললেন, তোমাদের কাছে চুরির 
মাল রয়েছে। তোমরাই আত্মসাৎকারী ৷ তখন তারা একটি গরুর মাথা পরিমাণ স্বর্ণ বের করে 
দিল । বর্ণনাকারী বলেন, তারা তা গনীমতের মালের সাথে রেখে দিল ৷ মাল ময়দানে রাখা 
ছিল। এরপর আগুন অগ্রসর হয়ে আসল এবং মালগুলোকে গ্রাস করে নিল । আমাদের উন্মতের 
পূর্বে কারোর জন্য গনীমতের মাল বৈধ ছিল না । আল্লাহ্‌ তা'আলা আমাদের দুর্বলতা ও 
অক্ষমতার দিকে লক্ষ্য করে গনীমতের মাল আমাদের জন্য বৈধ করে দিলেন। উপরোক্ত সূত্রে 
শুধু ইমাম মুসলিম (র)-ই এ হাদীসটি বর্ণনা করেছেন। 

বাষ্যায (র)ও অন্য সূত্রে আবূ হুরায়রা (রা)-এর বরাতে রাসুলুল্লাহ (সা) থেকে অনুরূপ 
বর্ণনা করেছেন। মোদ্দাকথা, যখন ইউশা (আ) বনী ইসরাইলকে নিয়ে শহরের দরজায় 
পৌঁছেন তখন তাদেরকে বিনীতভাবে শহরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ যেহেতু 
সেজন্য তাদেরকে অনুনয়-বিনয়ের সাথে শোকর গোযার হয়ে ও রুক্‌ অবস্থায় প্রবেশ করতে 
হুকুম দেয়া হল ৷ তাদেরকে আরো হুকুম দেয়া হল, যেন তারা প্রবেশ করার সময় মুখে উচ্চারণ 
করে {= অর্থাৎ পূর্বে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করতে অস্বীকার করে আমরা ও আমাদের 
পূর্ব পুরুষেরা যে ভুল করেছিলাম সেই ভুল ক্ষমা কর । আর এজন্যই মক্কা বিজয়ের সময় যখন 
রাসূলুল্লাহ (সা) মকঙ্কায় প্রবেশ করেন, তখন তিনি উটের উপর আরোহণ করে অত্যন্ত 
বিনীতভাবে আল্লাহর শোকর গোযার ও প্রশংসাকারী রূপে প্রবেশ করেন। তিনি মাথা এতই নিচু 
করেছিলেন যে, তার পবিত্র দাড়ি জিনের গদি স্পর্শ করছিল। আর তার সাথে ছিল এমন 
সৈন্য-সামন্ত যাদের মাথানত থাকার কারণে শুধু চোখের কাল অংশই দেখা যাচ্ছিল। বিশেষ 
করে রাসূলুল্লাহ (সা) যে সবুজ বাহিনীতে অবস্থান করছিলেন তাদের অবস্থা এরূপ ছিল। 
রাসূলুল্লাহ্‌ (সা) মন্কায় পৌছে গোসল করেন ও আট রাকাত সালাত আদায় করেন। এই সালাত 
সম্পর্কে উলামায়ে কিরামের দুইটি মতামত রয়েছে। কেউ কেউ বলেন, এটা ছিল শোকরানা 
সালাত । যেহেতু আল্লাহ্‌ তা'আলা তাকে মহা বিজয় দান করেছিলেন। আবার কেউ কেউ 
বলেন,এটা ছিল চাশতের সালাত ৷ কেননা, রাসুলুল্লাহ (সা) চাশতের ওয়াক্তে এই সালাতটি 
আদায় করেন । বনী ইসরাঈল কথায় ও কাজে আল্লাহ্‌ তা'আলার নির্দেশের বিরোধিতা করেছিল 


http://IslamiBoi.wordpress.com 


৭১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এবং নিতম্বের ওপর ভর করে দ্বারে প্রবেশ করেছিল ও বলতে ছিল ১,5, 4% {= অর্থাৎ 
বীজ তার খোসায় অন্য বর্ণনা মতে, তারা বলেছিল 5,২. ৯ ২৮:১ অর্থাৎ গম তার 
খোসায় । মোটকথা, তাদেরকে যা নির্দেশ দেয়া হয়েছিল তারা তা পাল্টে দিয়েছিল ও এ নিয়ে 
ঠা্টা-বিদ্বপ করেছিল । মক্কী সূরা আল আ'রাফের উক্ত ঘটনার বর্ণনা প্রসঙ্গে আল্লাহ্‌ তাআলা 


ইরশাদ করেন ঃ 
LL CARAS LATA IA OAPLLLUIALL TL MBL PBL Ad 
CEE SE dE NE ES OLB ETP KR hi 


/ 

VE ENE BUA SME AE 
(/ ALA A / 

5 SE FILA EA As es ELS i EY ECL 


EAA or 


OA ETE 2 
HE EE EEE: TE EEE ERO TE CEE 
এবং বল, ক্ষমা চাই এবং নতশিরে দরজায় প্রবেশ কর । আমি তোমাদের অপরাধ ক্ষমা করব । 
আমি সৎকর্মপরায়ণদেরকে আরও অধিক দান করব । কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল 
তাদেরকে যা বলা হয়েছিল, তার পরিবর্তে তারা অন্য কথা বলল । সুতরাং আমি আকাশ 
থেকে তাদের প্রতি শাস্তি প্রেরণ করলাম-_ যেহেতু তারা সীমালংঘন করেছিল । (সূরা আরাফ ৪ 
১৬১-১৬২) ] 
মাদানী সুরা আলবাকারায় ইরশাদ হয়েছে ৪ 


[A 7 adit [A 27 A AA 
A i Eo Ns Ue Ves Ll PA Es CE Ys 
> A / 2d ut 
Ae CE REE SUL a 3b ET AL 


/ 
2 tts SALLY TE EES sl 


EE EEE UE CE PE EAE EE OUT EE 
স্বচ্ছন্দে আহার কর, নতশিরে প্রবেশ কর দরজা দিয়ে এবং বল, ক্ষমা চাই । আমি তোমাদের 
অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করব । কিন্তু যারা 
অন্যায় করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল ৷ সুতরাং 
অনাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল । 
(সুরা বাকারা £ ৫৮-৫৯) 


সাওরীর (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে আয়াতংশ 1482, U1 1/3353 -এর 


তাফসীর বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি বলেছেন নটৰ হছে চদা বললি 
প্রবেশ কর । হাকিম (র), ইবন জারীর (র), ইবন আবু হাতিম (র) এবং আওফী (র) ইবন 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ' ৭১৭ 


আব্বাস (রা) থেকে এটি বর্ণনা করেছেন। সাওরী (র) থেকে ভিন্ন সূত্রেও অনুরূপ বর্ণনা 
রয়েছে মুজাহিদ, সুদ্দী ও যাহ্‌হাক (র) বলেন, উপরোক্ত দরজাটি ছিল বায়তুল মুকাদ্দাসের 
বায়তে ঈলিয়ার বাবে হিত্তা। 

আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, তারা নির্দেশের বিরুচদ্ধাচরণ করে তাদের মাথা উঁচিয়ে 
প্রবেশ করে। তবে এটি ইবন আব্বাস (রা)-এর মতের পরিপষ্টী নয় । ইবন আব্বাস (রা) 
বলেছেন যে, তারা তাদের নিতম্বের উপর ভর দিয়ে প্রবেশ করেছিল । তারা মাথা উঁচিয়ে 
নিতম্বের ওপর ভর দিয়ে প্রবেশ করেছিল বলে একটি হাদীস পরবর্ততে আসছে । 

আয়াতাংশে উল্লেখিত £১ 1% 353 এ ‘ওয়াও’ অক্ষরটি অবস্থা জ্ঞাপক IN 
সংযোজক অব্যয় (২&৮) নয়। অৰ্থাৎ-_-তোমরা (4) বলতে বলতে নতশিরে প্রবেশ 
কর । ইবন আব্বাস (রা), আতা, হাসান বসরী, কাতাদা, রাবী (র) বলেন, তাদেরকে ক্ষমা 
চাওয়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছিল । 

ইমাম বুখারী (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন : 
বনী ইসরাঈলকে বলা হয়েছিলে, নতশিরে দরজায় প্রবেশ কর, 4 বল কিন্তু তারা 
তাদের নিতম্বের ওপর ভর করে প্রবেশ করেছিল । এভাবে তারা 4 এর পরিবর্তে বলেছিল 
5১45 8: অৰ্থাৎ চুলের মধ্যে বীজ রয়েছে। অনুরূপভাবে নাসাঈ (র) মওকুফ রূপে 
হাদীসটি বর্ণনা করেছেন। 

আবদুর রাজ্জাক (র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন, 
দ্বারে প্রবেশ কর এবং বল {= অর্থাৎ ক্ষমা চাই, তাহলে তোমাদের তাবৎ পাপ মাফ করে 
দেব। কিন্তু তারা আল্লাহ্‌ তাআলার নির্দেশ পরিবর্তন করে নিতম্বের ওপর ভর করে 
১১২০১ = {৮:১ বলতে বলতে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে। ইমাম বুখারী, মুসলিম ও 
তিরমিযী (র) এ হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী (র) হাদীসটিকে হাসান ও সহীহ পর্যায়ের 
বলে মন্তব্য করেছেন। 

মুহাম্মদ ইবন ইসহাক (র) আবু হুরায়রা ও ইবন আব্বাস (রা) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। তবে সে বর্ণনায় 5 ,এ% ০ এর স্থলে তারা 5 ১% ৪ {= বলেছিল 
বলে উল্লেখ আছে । যার অর্থ হচ্ছে যবের মধ্যে গম ৷ 

মাসউদ (রা) থেকে বর্ণনা করে আসবাত (র) আয়াতাংশ ৪ 

Ml Us G3 LEY 13 Ln 0 {এর তাফসীর প্রসঙ্গে বলেন, 
নিজ ভাষায় বনী ইসরাঈল বলেছিল £ ০ 5)! ১, ০ আরবী অর্থ হচ্ছেঃ 

Selig Syl Osi slabs 
অর্থাৎ ‘লাল গমের বীজ যার মধ্যে খচিত ছিল কাল দানা ৷” 


http://IslamiBoi.wordpress.com 


৭১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল্লাহ্‌ তাআলা কুরআনুল করীমে উল্লেখ করেছেন যে, তাদের এ বিরোধিতার জন্যে তিনি 
আযাব নাযিল করেছিলেন। আর এই আযাব হচ্ছে প্নেগ, যেমন সহীহ বুখারী ও সহীহ মুসলিমে 
উল্লেখ রয়েছে। উসামা ইবন যায়িদ (র) থেকে বর্ণিত রয়েছে যে, রাসূল (সা) ইরশাদ 
করেন--এই ব্যথা কিংবা রোগ (প্লেগ) একটি আযাব, তোমাদের পূর্বে কোন কোন সম্প্রদায়কে 
এর মাধ্যমে শাস্তি দেয়া হয়েছিল। 

ইমাম নাসাঈ (র) ও ইবন আবু হাতিম (র) সাদ ইবন আবু ওয়ান্কাস (রা) উসামা ইবন 
যায়দ ও খুযায়ম (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা) বলেন, প্লেগ রোগটি একটি 
আযাব, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এর মাধ্যমে আযাব দেয়৷ হয়েছিল । পাঠটি ইব্‌ন 
আবু হাতিমের ৷ যাহহাক (র) ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, ;= ১ শব্দটির অর্থ 
হচ্ছে আযাব । 

অনুরূপভাবে মুজাহিদ, আবু মালিক, সুদ্দী, হাসান বসরী (র) ও কাতাদা (র) বলেছেন ৪ 

আবুল আলীয়া (র) বলেন ;এ , -এর অর্থ গযব । শাবী বলেন ;= ১ শব্দটির অর্থ প্লেগ 
কিংবা তূষারপাত ৷ সাঈদ ইবন জুবায়র (রা) বলেন, তা হচ্ছে প্লেগ । 

যখন বনী ইসরাঈল বায়তুল মুকাদ্দাসে আধিপত্য বিস্তার করে, তখন থেকেই তারা সেখানে 
বসবাস করতে থাকে । আর তাদের মধ্যে ছিলেন আল্লাহর নবী ইউশা (আ) । আল্লাহর কিতাব 
তাওৱাতের নির্দেশ মুতাবিক তিনি তাদের প্রশাসন কার্য পরিচালনা করতেন । অতঃপর তিনি 
একশ’ সাতাশ বছর বয়সে ইন্তিকাল করেন। তিনি মূসা (আ)-এর ইনস্তিকালের পর সাতাশ 


বছরকাল জীবিত ছিলেন 
নিতুন নতুন বাংলায় ইসলামীক বই ডাউনলোড করতে ইসলামী বই ওয়েব সাইট ভিজিট করুণ] 


http://IslamiBoi.wordpress.com 


খিযির (আ) ও ইলিয়াস (আ)-এর ঘটনা 


খিযির (আ) সম্পর্কে পূর্বে বর্ণনা করা হয়েছে যে, তার নিকট থেকে ইলমে লাদুন্নী অর্জন 
করার জন্যে মূসা (আ) তার কাছে গমন করেছিলেন । আল্লাহ তাআলা তাদের দু'জনের ঘটনা 
তার পবিত্র গ্রন্থের সূরা কাহাফে বর্ণনা করেছেন। উল্লেখিত ঘটনা সম্পর্কে তাফসীরে বিস্তারিত 
বর্ণনা রয়েছে। আমরা সেখানে এ হাদীসটিরও উল্লেখ করেছি যাতে খিযির (আ)-এর নাম স্পষ্ট 
উল্লেখিত হয়েছে। আর যিনি তার কাছে গমন করেছিলেন, তিনি ছিলেন বনী ইসরাঈলের নবী 
মূসা (আ) ইবন ইমরান, যার প্রতি তাওরাত অবতীর্ণ হয়েছিল । 

খিযির (আ)-এর নাম, বংশ পরিচয়, নবুওত ও অদ্যাবধি জীবিত থাকা সম্পর্কে উলামায়ে 
কিরামের মধ্যে মতভেদ রয়েছে। তার কিছু বর্ণনা নিম্নে পেশ করা হল : 

হাফিজ ইবন আসাকির (র) বলেন, কথিত আছে যে, খিযির (আ) আদম (আ)-এর 
ওঁরসজাত সন্তান । 

তিনি দারা কুতনীর বরাতে-_ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, যে, খিযির (আ) 
আদম (আ)-এর ওঁরসজাত সন্তান । দাজ্জালকে মিথ্যা প্রতিপন্ন করার সময় পর্যন্ত তাকে আয়ু 
দান করা হয়েছে। এই হাদীসটি ‘মুনকাতে’ এবং গরীব পর্যায়ের । 

আবু হাতিম (র) বলেন, আমার উত্তাদ আবূ উবায়দাহ প্রমুখ বলেছেন, আদম সন্তানদের 
মধ্যে দীর্ঘতম আয়ুর অধিকারী হচ্ছেন খিযির (আ) আর তার নাম হচ্ছে খাযরুন ৷ তিনি ছিলেন 
আদম (আ)-এর পুত্র কাবীল এর সন্তান । তিনি আরো বলেন, ইবন ইসহাক (র) উল্লেখ 
‘করেছেন, যখন আদম (আ)-এর মৃত্যুর সময় হল, তখন তিনি তার সন্তানদেরকে জানালেন যে, 
একটি প্লাবন আসন্ন । তিনি তাদেরকে ওসীয়ত করলেন, তারা যেন তার মৃতদেহ তাদের সাথে 
নৌযানে উঠিয়ে নেয় এবং তার নির্দেশিত স্থানে তাকে দাফন করে। যখন প্লাবন সংঘটিত হল, 
তখন তারা তীর লাশ তাদের সাথে উঠিয়ে নিলেন আর যখন তারা অবতরণ করলেন, তখন নূহ 
(আ) তীর পুত্রদের নির্দেশ দিলেন, যেন তারা তাকে তার ওসীয়ত মত নির্দিষ্ট স্থানে দাফন 
করেন তখন তারা বলতে লাগলেন, পৃথিবী এখনও বসবাসযোগ্য হয়ে উঠেনি । এখনো তা' 
নিভৃত নিৰ্জন তখন নূহ (আ) তাদেরকে দাফনের কাজে উৎসাহিত করলেন তিনি বললেন, 
‘আদম (আ)-এর দাফনের দায়িত্ব যিনি নেবেন, তাকে দীর্ঘায়ু করার জন্যে আদম (আ) আল্লাহর 
দরবারে দু'আ করেছিলেন । এঁ সময় তীরা দাফনের নির্দেশিত স্থানে যেতে ভীতিবোধ করলেন। 
ফলে আদম (আ)-এর দেহ তাদের কাছেই রয়ে গেল। শেষ পর্যন্ত খিযির (আ) আদম 
(আ)-এর দাফনের দায়িত্ব পালন করেন । এবং আল্লাহ্‌ তা‘'আলাও তার প্রতিশ্রতি পূর্ণ করেন। 
তাই আল্লাহ্‌ তা‘আলা যত দিন চান, খিযির (আ) ততদিন জীবিত থাকবেন। 


http://IslamiBoi.wordpress.com 


৭২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবনে কুতায়বা তার মাআরিফ গ্রন্থে উল্লেখ করেছেন যে, খিযির (আ)-এর নাম বালিয়া ৷ 

কেউ কেউ বলেন, তার নাম ঈলীয়া ইবন মালকান, ইবন ফালিগ ইবন আবির, ইবন 
শালিখ, ইবন আর-ফাখশায, ইবন সাম, ইবন নূহ (আ) । 

ইসমাঈল ইবন আবূ উয়ায়েস (র) বলেন, আমাদের জানা মতে, তিবির:ডাো -এর জাম 
হচ্ছে__ মামার ইবন মালিক ইবন আবদুল্লাহ ইবন নসর ইবন লাযিদ। 

আবার কেউ কেউ বলেন, খিযির (আ)-এর নাম হচ্ছে __-খাযিরুন ইবন আমীয়াঈল, ইবন 
ইয়াফিয ইবন ঈস, ইবন ইসহাক, ইবন ইবরাহীম. খলীল (আ)। কেউ কেউ বলেন, তার নাম 
আরমীয়া ইবন খালকীয়া । আল্লাহ তা'আলাই অধিক পরিজ্ঞাত । 

কেউ কেউ বলেন, তিনি ছিলেন মূসা (আ)-এর সমসাময়িক মিসরের সম্রাট ফিরআউনের 
পুত্র । এটা অত্যন্ত দুর্বল অভিমত । 

ইবনুল জাওযী (র) বলেন, উপরোক্ত অভিমতটি মুহাম্মদ ইবন আইয়ুব, ইবন লাইীয়া থেকে 
বর্ণনা করেন । আর তারা দু'জনই হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল ৷ 

কেউ কেউ বলেন, তিনি হচ্ছেন ইবন মালিকক ও ইলিয়াস (আ)-এর ভাই । এটা সুদ্দী 
(র)-এর. অভিমত । 

কেউ কেউ বলেন, তিনি যুলকারনায়নের অগ্রবর্তী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ছিলেন । 

কেউ কেউ বলেন, তিনি ছিলেন এমন এক মুমিন বান্দার পুত্র, যিনি ইবরাহীম খলীল 
(আ)-এর প্রতি ঈমান আনয়ন করেছিলেন এবং তার সাথে হিজরতও করেছিলেন । 

কেউ কেউ বলেন, তিনি বাশতাসিব ইবন লাহরাসিরের যুগে নবী ছিলেন। 

ইবন জারীর তাবারী (র) বলেন, শুদ্ধমত হল যে, তিনি ছিলেন আফরীদূন ইবন 
আসফীয়ান-এর যুগের প্রথম দিকের লোক এবং তিনি মূসা (আ)-এর যুগ পেয়েছিলেন। 
হাফিজ ইবন আসাকির (র) সাঈদ ইবনুল মুসায়্যিব (রা) থেকে বর্ণনা করেন-__তিনি বলেন, 
খিযির (আ)-এর মা ছিলেন রোম দেশীয় এবং পিতা ছিলেন পারস্য দেশীয় । 

এরূপ বর্ণনাও পাওয়া যায়__যাতে বোঝা যায় যে, তিনি ছিলেন ফিরআউনের যুগে বনী 
ইসরাঈলের অন্তর্ভুক্ত ৷ 

আবু-যুরআ (র) ১+ 453১ এ উবাই ইবন কাব (র) থেকে বর্ণনা করেন যে, নবী 
করীম (সা) মিরাজের রাতে সুগন্ধি অনুভব করেন। তখন তিনি বলেন, হে জিবরাঈল! এই 
সুগন্ধি কিসের? জবাবে জিবরাঈল (আ) বললেন, এটা ফিরআউন কন্যার চুল বিন্যাসকারিণী 
মহিলা, তার কন্যা ও তার স্বামীর কবরের সুগন্ধি । আর এই সুগন্ধির সূচনা হয়েছিল নিম্নরূপ ৪ 

খিযির (আ) ছিলেন বনী ইসরাঈলের সন্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত । তার রাস্তায় ছিল এক 
ধর্মযাজকের ইবাদতখানা । তিনি খিযির (আ)-এর সন্ধান পান এবং তাকে সত্যধর্ম ইসলামের 
শিক্ষা দেন । খিযির (আ) যখন বয়ঃপ্রাপ্ত হন, তখন তার পিতা তাকে বিবাহ দেন। তখন খিযির 
(আ) তার স্ত্রীকে ইসলাম শিক্ষা দেন এবং তার থেকে প্রতিশ্রুতি নেন যে, তিনি তা কারো কাছে 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭২১ 


ব্যক্ত করবেন না । খিযির (আ) ফ্রেহেতু স্ট্রী সংসর্গে যেতেন না, তাই তিনি তাকে তালাক দেন। 
তারপর তার পিতা তাকে অন্য এক মহিলার সাথে বিবাহ দেন। তিনি তাকেও ইসলাম শিক্ষা 
দেন এবং তার থেকেও প্রতিশ্রুতি নেন যে, তিনি কারো কাছে তা ব্যক্ত করবেন না। অতঃপর 
তিনি তাকেও তালাক দেন । তাদের একজন তা প্রন্কাশ না করলেও অপরজন প্রকাশ করে দিল। 
তাই তিনি পলায়ন করলেন এবং সাগরের একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে দু'জন 
কাঠুরিয়া তাঁকে দেখতে পায়। তাদের মধ্য হতে একজন তার কথা গোপন রাখল কিন্তু অন্যজন 
প্রকাশ করে দিল । সে বলল, আমি ইযকীল অর্থাৎ খিখযির (আ)-কে দেখেছি তাকে বলা হল, 
তুমি ইযকীলকে দেখেছ, তবে তোমার সাথে আর কে দেখেছে? সে বলল, আমার সাথে 
অমুকও দেখেছে তাকে প্রশ্ব করা হল, তখন সে এ সংবাদটি গোপন করল । আর তাদের ধর্মে 
এ রীতি ছিল, যে ব্যক্তি মিথ্যা বলত তাকে হত্যা করা হত, তাই তাকে হত্যা করা হল। 
ঘটনাচক্রে ইতিপূর্বে গোপনকারী ব্যক্তিটি পূর্বোক্ত গোপনকারিণী মহিলাকে বিয়ে করেছিল। 
বর্ণনাকারী বলেন, একদিন মহিলাটি ফিরআউনের কন্যার চুল আচড়াচ্ছিল, এমনি সময় তার 
হাত থেকে চিক্ুনিটি পড়ে যায়, তখন সে বলে উঠল__-ফিরআউন ধ্বংস হোক । কন্যা তার 
পিতাকে এ সংবাদটি দিল এ মহিলাটিৱ স্বামী ও দুইটি পুত্ৰ ছিল। ফিরআউন তাদের কাছে 
দূত পাঠাল এবং মহিলা ও তার স্বামীকে তাদের ধর্ম ত্যাগ করতে প্ররোচিত করল কিন্তু তীরা 
তাতে অস্বীকৃতি জানাল । তখন সে বলল, ‘আমি তোমাদের দু'জনকে হত্যা করব । তাঁরা 
বললেন, যদি তুমি আমাদেরকে হত্যাই কর তাহলে আমাদেরকে এক কবরে দাফন করলে তবে 
এটা হবে আমাদের প্রতি তোমার অনুগ্রহ । বর্ণনাকারী বলেন, এর চেয়ে অধিক সুগন্ধি আর 
কখনও পাওয়া যায়নি । মহিলাটি জান্নাতের অধিকারী হন। আর এই মহিলাটিই ছিল 
ফিরআউনের কন্যার সেবিকা, যার ঘটনা পূর্বেই বর্ণিত হয়েছে । 

খিযির (আ)-এর ব্যাপারে চিরুনির ঘটনাটি সংক্রান্ত উক্তি সম্ভবত উবাই ইবন কা'ব (রা) 
কিংবা আবদুল্লাহ ইবন আব্বাস (রা)-এর ৷ আল্লাহই সম্যক জ্ঞাত । 

কেউ কেউ বলেন, খিযির (আ)-এর উপনাম ছিল আবুল আব্বাস । তবে খিযির তার উপাধি 
ছিল- এটাই অধিক গ্রহণযোগ্য ৷ 

ইমাম বুখারী (র) আবূ হুরায়রা (রা)-এর বরাতে রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন। 
খিষির (আ)-কে খিযির বলে আখ্যায়িত করা হয়েছে এজন্য যে, একদিন তিনি একটি সাদা 
চামড়ার উপর বসেছিলেন । অকস্মাৎ দেখা গেল তার পেছন থেকে সাদা চামড়াটি সবুজ আকার 
ধারণ করে কেঁপে উঠল । 

অনুরূপভাবে আবদুর রাজ্জাক (র) বর্ণনা করেন। অতঃপর তিনি বলেন, হাদীস শরীফে 
উল্লেখিত £5 শব্দটির অর্থ হচ্ছে সাদা শুকনো ঘাস এবং এক্সপই অন্য জিনিস যেমন শুকনো 
তুষ। 

খাত্তাবী (র) বলেন, আবূ উমর (র) বলেছেন 5,৯ এর অর্থ হচ্ছে শুভ্র রংয়ের ভূমি যার 
উপর কোন খাস জন্মেনি। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৯১ 


http://IslamiBoi.wordpress.com 


৭২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেউ কেউ বলেন, এটা ছিল সাদা তৃষ; রূপক অর্থে ফারুওয়া শব্দটি ব্যবহৃত হয়েছে। এ 
অর্থেই বলা হয়ে থাকে 41 | 55,4 এটার অর্থ হচ্ছে, চুলসহ মাথার চামড়া । যেমন আরবী 
JS ln lbs blll lids adsl, 

SAL lb nl ob ml) A 
অর্থাৎ তুমি আমাদের ঘরের পাশে কাফ্রীটিকে আনন্দিত দেখবে, তখন যেদিন সে 
খাবার পায়। কাফ্রীটির কোকড়া চুলও খুশীতে আন্দোলিত-_তার দুটোও হাটু এমন দেখতে 
পাবে, মনে হয় যেন তার মাথার চামড়ায় বীজ বপন করা হয়েছে আর মাথার দুই পাশে মরিচ 
' ধরে রয়েছে। 

খাত্তাবী (র) বলেন, “খিযির (আ)-কে তার সৌন্দর্য ও চেহারার উজ্জ্বলতার জন্যে খিষির 
নামে অভিহিত করা হয়েছে” এ বর্ণনাটি বুখারী শরীফের বর্ণনার পরিপন্থী নয়'। আবার বর্ণিত 
কারণের যে কোনটির প্রয়োজনীয়তা অনুভূত বিধায় বুখারী শরীফের উল্লেখিত তথ্যটি অধিকতর 

গ্রহণীয় । তাই অন্য কোন ব্যাখ্যার প্রয়োজন নেই । 

হাফিজ ইবন আসাকির (র) ও.... ইবন আব্বাস (রা) সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। 
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেন, খিযির (আ)-কে খিযির বলা হয়ে থাকে এ জন্যে 
যে, তিনি একবার সাদা চামড়ার ওপর সালাত আদায় করেন । অকস্মাৎ চামড়াটি সবুজ বর্ণ 
ধারণ করে নড়ে উঠে। হাদীসের উপরোক্ত সূত্রটিতে কোন এক পর্যায়ে একজন বর্ণনাকারী 
রয়েছেন। | 

মুজাহিদ (র) বলেন, ‘তাকে খিযির (আ) বলা হত এজন্যে যে, তিনি যখন কোথাও সালাত 
আদায় করতেন তার আশেপাশের স্থানটিতে ঘাস জন্মাত ও স্থানটি সবুজ হয়ে যেত !’ তিনি 
আরো বলেন, ‘মূসা (আ) ও ইউশা (আ) যখন পদাঙ্ক অনুকরণ করে পশ্চাতে অগ্রসর হচ্ছিলেন, 
তখন তারা সমুদ্রের মাঝে একটি ফরাশের উপর শোয়া অবস্থায় খিযির (আ)-কে দেখতে 
পেলেন । তিনি কাপড়ের দুই প্রান্ত মাথা ও দুই পায়ের নিচে মুড়ে রেখেছিলেন। মূসা (আ) 
তাকে সালাম করলেন । তখন তিনি মুখ থেকে কাপড় সরালেন ও সালামের উত্তর দিলেন এবং 
বললেন, এ জায়গায় সালাম কোথেকে এল? আপনি কে? মুসা (আ) বললেন, ‘আমি মূসা ৷' 
তিনি বললেন, ‘আপনি কি বনী ইসরাঈলের মূসা?’ তিনি বললেন, জি হ্যা । অতঃপর যা 
ঘটেছিল আল্লাহ্‌ তা'আলা কুরআন শরীফে তা বর্ণনা করেছেন। 

এ কাহিনীর বর্ণনা ধারা থেকে খিযির (আ) যে নবী ছিলেন তার কিছুটা ইঙ্গিত মিলে । 
| প্রথমত আল্লাহুর বাণী : 

EU ENE SE ECE EEL 
als 
অতঃপর তারা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে এমন একজনের, যাকে আমি আমার 
নিকট হতে অনুগ্রহ দান করেছিলাম ও আমার নিকট হতে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান । 
স্ূরো কাহাফ 8 ৬৫) 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭২৩ 
NE LEA 
A A ( / A bg Al 
sh Lit LUD, ili CA fi / 
|) 
ll FS nt ITY 


ra 
UEDA 1 Add / 


ET SEE CTS TE ET TE PE CHU CT 
শিক্ষা দেবেন-_ এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি?” (স বলল, “আপনি কিছুতেই 
আমার সঙ্গে ধৈর্যধারণ করে থাকতে পারবেন না। যে বিষয় আপনার অবগতিতে জ্ঞানায়ত্ত নেই, 
সে বিষয়ে আপনি ধৈর্যধারণ করবেন কেমন করে?” মূস৷ বলল, “আল্লাহ চাইলে আপনি 
আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না৷” সে বলল, 
“আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, 
যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি ।” (সূরা কাহাফ £ঃ ৬৬-৭০) 

যদি তিনি ওলী হতেন ও নবী না হতেন তাহলে মূসা (আ)ও তাকে লক্ষ্য করে এরূপ 
বলতেন না। আর তিনিও এরূপ জবাব দিতেন না। বরং মূসা (আ) তার সঙ্গ লাভের 
আবেদন করেছিলেন যাতে তিনি তার কাছ থেকে এমন কিছু ইল্‌ম শিখতে পারেন, যা আল্লাহ্‌ 
তা'আলা তাকেই বিশেষভাবে দান করেছিলেন। তিনি নবী না হলে তিনি মাসুম বা নিষ্পাপ 
হতেন না। 

মহান নবী, সম্মানিত রাসূল ও নিষ্পাপ সত্তা মূসা (আ)। নিষ্পাপ হওয়া জরুরী নয় এমন 
একজন ওলীর কাছ থেকে শিক্ষা লাভের জন্য এত আগ্রহী হতেন না। আবার মূসা (আ)ও যুগ 
যুগ ধরে তাকে খুঁজে তার কাছে পৌছার ইচ্ছে পোষণ করতেন না। কেউ কেউ বলেন, ‘এখানে 
উল্লেখিত 5 শব্দের অর্থ হচ্ছে আশি বছর ৷’ অতঃপর মূসা (আ) যখন তার সাথে মিলিত 
হলেন, তখন তিনি বিনয় ও শ্দ্ধা প্রদর্শন করলেন এবং তাঁর কাছ থেকে উপকৃত হবার মানসেই 
তাকে অনুসরণ করেন। 

এ থেকে প্রতীয়মান হয় যে, তিনি মূসা (আ)-এর মতই একজন নবী ছিলেন, যার কাছে 
তাঁরই মত ওহী প্রেরিত হত, আর তাকে আল্লাহ তা'আলা এমন সব লাদুরী ইল্‌ম ও নবুওতের 
গোপনীয় তথ্যাদি দান করেছিলেন, যে সম্বন্ধে বনী ইসরাঈলের মূসা (আ)-কে অবহিত 
করেননি ৷ রুম্মানী (র) খিযির (আ)-এর নৰুওতের অনুকূলে এ দলীলটি পেশ করেছেন । 

তৃতীয়ত, খিযির (আ) কিশোরটিকে হত্যা করলেন । আর এটা মহান আল্লাহর ওহী ব্যতীত 
হতে পারে না। এটিই তার নবুওতের রীতিমত একটি দলীল এবং তার নিষ্পাপ হবার প্রকৃষ্ট 
প্রমাণ । কেননা, ওলীর পক্ষে ইলহামের মাধ্যমে আদিষ্ট হয়ে প্রাণ বধ করার পদক্ষেপ গ্রহণ বৈধ 
নয়। ইলহামের দ্বারা নিষ্পাপ হবার বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণিত হয় না, বরং এখানে 
ভুল-ভ্রান্তির আশংকা সর্বজন স্বীকৃত । কিশোরটি প্রাপ্ত বয়স্ক হলে কাফির হবে, তার প্রতি গভীর 


http://IslamiBoi.wordpress.com 


৭২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মহব্বতের দরুন তার পিতামাতা তার অনুকরণে পথভ্রষ্ট হবেন ইত্যাদি তথ্য অবগত হয়ে 
অপ্রাপ্ত বয়সের কিশোরটিকে খিষির (আ) হত্যা করার পদক্ষেপ নেয়ায় বোঝা যায় যে, এ 
হত্যাকাণ্ডে বিরাট কল্যাণ নিহিত ছিল । আর তা হচ্ছে তার পিতার এতিহ্যিবাহী বংশ রক্ষা এবং 
কুফরী ও তার শাস্তি থেকে তাকে রক্ষার ব্যবস্থা করা । এটাই তার নবুওতের প্রমাণ ৷ 

অধিকন্তু এতে বোঝা যায় যে, তিনি তার নিষ্পাপ হওয়ার কারণে আল্লাহর সাহায্যপুষ্ট । 
শায়খ আবূল ফারাজ ইবন জাওযী (র) তার মতবাদের পক্ষে খিযির (আ)-এর নবুওত প্রমাণের 
জন্যে এই দলীলটি পেশ করতেন । আর রুন্মানী (র)ও এটাকে তার দলীল রূপে পেশ 
করেছেন। | 

চতুর্থত, খিযির (আ) যখন তাঁর কর্মকাণ্ডের রহস্য মূসা (আ)-এব কাছে ব্যাখ্যা করলেন 
এবং মূসা (আ)-এর কাছে তার তাৎপর্য সুস্পষ্ট হলো তির এহি (3) 1730 জাক 


Kl AS C340 Le nu .tA 
‘srl oe bi Ls sl a Lao 


অৰ্থাৎ "জামি যা কিছু করেছি আমার নিজের ইচ্ছে মত করিনি বরংজাি এরূপ করতে 
আদিষ্ট হয়েছিলাম । আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল ।” 

এসব কারণ দ্বারা খিযির (আ) যে নবী ছিলেন তা প্রমাণিত হয় । তবে এটা তার ওলী হওয়া 
বা রাসূল হওয়ার পরিপন্থী নয়, যেমন অন্যরা বলেছেন। তার ফেরেশতা হওয়ার সম্ভাবনা 
অত্যন্ত ক্ষীণ । উপরোক্ত বর্ণনায় তার নবী হওয়ার ব্যাপারটা প্রমাণিত হবার পর তিনি ওলী 
হওয়ার সপক্ষে কোন নির্ভরযোগ্য প্রমাণ থাকে না। যদিও কোন কোন সময় আল্লাহর ওলীগণ 
এমনসব তথ্য অবগত হন, যেগুলো সম্বন্ধে প্রকাশ্য শরীয়ত প্রতিষ্ঠার জন্যে নিয়োজিত ব্যক্তিবর্গ 
অবহিত থাকেন না। 


খিযির (আ)-এর আজ পর্যন্ত বেঁচে থাকার ব্যাপারে মতবিরোধ রয়েছে। তবে জমহুর 
উলামার মতে, তিনি এখনও জীবিত রয়েছেন। কেউ কেউ বলেন, নূহ (আ)-এর বংশধরগণ 
প্রাবন শেষে জাহাজ থেকে অবতরণ করার পর আদম (আ)-এর লাশকে নির্ধারিত জায়গায় 
যেহেতু তিনিই দাফন করেছিলেন, সেহেতু তিনি দীর্ঘ হায়াতের ব্যাপারে পিতা আদম (আ)-এর 
দু‘আ পেয়েছিলেন । আবার কেউ কেউ বলেন, তিনি আবে হায়াত পান করেছিলেন, তাই তিনি 
এখনও জীবিত রয়েছেন। 

তথ্য বিশারদগণ বিভিন্ন তথ্য পেশ করেছেন এবং এগুলোর মাধ্যমে খিযির (আ)-এর আজ 
পর্যন্ত জীবিত থাকার প্রমাণ পেশ করেছেন। যথাস্থানে আমরা এ সম্বন্ধে আলোচনা করব । 
RTT 

lL Al Re ELS HIS Bs Alt AE Ex BGs Ii 

ৰালেই জাপরার-এবং য়ায় অদারবের ইডি রা নিরয়ে ভালনি রর করতে 
পারেননি, আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি । (সূরা কাহাফ : ৭৮) 


এ সম্পর্কে অনেক মুনকাতে বা বিচ্ছিন্ন সুত্রের হাদীস বর্ণিত রয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭২৫ 


বায়হাকী (র) আবূ আবদুল্লাহ মুলাতী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মূসা (আ) 
যখন খিযির (আ) থেকে বিদায় নিতে চাইলেন, তখন তিনি তাকে বললেন, ‘আমাকে ওসীয়ত 
করুন!’ খিযির (আ) বললেন, “মানুষের জন্য কল্যাণকারী হবেন, অকল্যাণকারী হবেন না, 
হাসিমুখে থাকবেন, ক্রুদ্ধ হবেন না । একণ্ডঁয়েমি করবেন না, প্রয়োজন ব্যতিরেকে ভ্রমণ করবেন 
না৷” অন্য এক সূত্রে অতিরিক্ত রয়েছে : 2 ৬০০! এ] ০১১ ১ ‘অদভুত কিছু না 
দেখলে হাসবেন না ।' 

ওহাব ইব্‌ন মুনাব্বিহ (র) বলেন, খিযির (আ) বলেছিলেন, “হে মূসা! দুনিয়া সম্বন্ধে 
মানুষের নিমগ্নুতা অনুযায়ীই তাদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান করা হয়ে থাকে” বিশর ইবন 
হারিস আল হাফী (র) বলেন : মূসা (আ) খিযির (আ)-কে বলেছলেন, “আমাকে উপদেশ 
দিন। তখন তিনি বলেছিলেন, আল্লাহ তা'আলা আপনার জন্যে তার আনুগত্যকে সহজ করে 
দিন!” এ সম্পর্কে একটি মারফু হাদীস ইবন আসাকির (র) থেকে যাকারিয়া ইবন ইয়াহইয়া 
আল ওকাদ সূত্রে বর্ণিত রয়েছে। তবে এ যাকারিয়া একজন চরম মিথ্যাবাদী, সে বলে.... উমর 
(রা) বলেছেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন, “আমার ভাই মূসা (আ) বলেছিলেন, হে আমার 
প্রতিপালক! এ কথা বলে তিনি আল্লাহর বাণী স্মরণ করেন, অতঃপর তার কাছে খিযির (আঁ) 
আসলেন, তিনি ছিলেন একজন যুবক ৷ সুরভিতদেহী, ধবধবে সাদা কাপড় পরিহিত ও 
কাপড়কে টেনে ধরে রয়েছেন । তিনি মূসা (আ)-কে বলঙ্লন, আপনার প্রতি আল্লাহ্‌র শাস্তি ও 
রহমত বর্ষিত হোক, হে মুসা ইবন ইমরান! আপনার প্রতিপালক আপনার কাছে সালাম প্রেরণ 
করেছেন” মূসা (আ) বললেন, “তিনি নিজেই সালাম (শান্তি), তার কাছেই সালাম, সমস্ত 
প্রশংসা আল্লাহ তা‘আলার, যিনি সারা জগতের প্রতিপালক, যার যাবতীয় অনুগ্রহের হিসাব করা 
সম্ভব নয় এবং তার সাহায্য ব্যতীত তীর যাবতীয় নিয়ামতের শোকরগুজারীও সম্ভব নয় । 

এরপর মূসা (আ) বললেন, আমি আপনার কাছে কিছু উপদেশ চাই যেন আল্লাহ্‌ তা'আলা 
আপনার পরে আমাকে এগুলোর দ্বারা উপকৃত করেন। খিযির (আ) বললেন, 'হে জ্ঞান 
অন্বেষী, জেনে রাখুন, বক্তা শ্রোতা থেকে কম ভর্€সনার পাত্র, তাই আপনি যখন কারো সাথে 
কথা বলবেন, তাদেরকে বিরক্ত করবেন না। আরো জেনে রাখুন, আপনার অন্তরটি একটি 
পাত্রের ন্যায় । তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে কি দিয়ে আপনি তা পরিপূর্ণ করছেন! দুনিয়া 
থেকে সামান্য গ্রহণ করুন, বাকিটা আপনার পেছনে ফেলে রাখুন ৷ কেননা, দুনিয়া আপনার 
জন্যে বসবাসের জায়গা নয়। এটি শান্তি পাবার জায়গাও নয়। দুনিয়াকে বান্দাদের জন্য স্বল্প 
পরিমাণ বলেই আখ্যায়িত করা হয়েছে এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহের স্থান বলেই মনে 
করতে হবে । ধৈর্যধারণ করবেন, তাহলে পাপ থেকে বাচতে পারবেন। হে মূসা (আ)! জ্ঞান 
অন্বেষন কর, যদি তুমি জ্ঞান লাভ করতে চাও__ কেননা, জ্ঞান যে অন্বেষণ করে, সেই তা লাভ 
করতে পারে। জ্ঞান অন্বেষণের জন্যে অতিরিক্ত বকবক করবেন না । কারণ, তাতে আলিমগণ 
বিরক্ত হন ও বোকামি প্রকাশ পায়। তবে আপনাকে মধ্যমপন্থী হতে হবে। কেননা, এটা 
আল্লাহ্‌ প্রদত্ত তাওফীক ও সত্যপথ লাভের উপায় ৷ মূর্খদের মূর্খতা থেকে বিরত থাকুন! 
বোকাদের ব্যাপারে ধৈর্যধারণ করুন । কেননা, এটাই বুদ্ধিমানের কাজ ও এটাতেই উলামায়ে 


http://IslamiBoi.wordpress.com 


৭২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কিরামের সৌন্দর্য নিহিত । যদি কোন মূর্খ লোক আপনাকে গাল দেয়, ধৈর্যধারণ করে চুপ 
থাকবেন ও সতর্কতার সাথে তাকে পরিহার করবেন । কেননা, তার বোকামি আপনারই অধিক 
ক্ষতি করবে ও আপনাকে আরও অধিক তিরস্কৃত করবে। 


“হে ইমরানের পুত্র! আপনি কি অনুভব করেন না যে আপনাকে অতি অল্প জ্ঞানই দেয়া 
হয়েছে। কোন কিছুতে অযথাই জড়িয়ে পড়বেন না এবং বিপথগামী হবেন না । হে ইমরানের 
পুত্র! আপনি এমন কোন বন্ধ দরজা খুলবেন না, যেটা কিসে বন্ধ করেছে তা আপনার জানা 
নেই ৷ অনুরূপ এমন কোন খোলা দরজা বন্ধ করবেন না যা কিসে উন্ক্ত করেছে তা আপনার 
জানা নেই ৷ হে ইমরানের পুত্র! যে ব্যক্তির দুনিয়ার প্রতি লোভের শেষ নেই, দুনিয়ার প্রতি তার 
আকর্ষণের অস্ত নেই এবং যে ব্যক্তি নিজেকে হীন বোধ করে এবং তার ভাগ্যের ব্যাপারে আল্লাহ্‌ 
তা'আলাকে দোষারোপ করে সে কেমন করে সংসারাসক্তিমুক্ত হতে পারবে? প্রবৃত্তি যার উপর 
প্রভাব বিস্তার করে রয়েছে, তাকে কি কামনা-বাসনা থেকে বিরত রাখা যায়? কিংবা মূর্খতা 
যাকে গ্রাস করে ফেলেছে, জ্ঞান অন্বেষণ কি তার কোন উপকার সাধন করতে পারে? না, পারে 
না। কেননা, তার অভীষ্ট আখিরাত হলেও সে তো শুধু দুনিয়ার প্রতিই আকৃষ্ট ৷” 

“হে মূসা! যা শিখবেন তা কার্যে পরিণত করার জন্য শিখবেন । কোন কিছু নিয়ে শুধু গল্প 
করার জন্যই তা শিখবেন না। যদি এরূপ করেন, তাহলে এটা ধ্বংসের কারণ হবে আপনার 
জন্যে অথচ তা অন্যের জন্যে আলোকবর্তিকা হবে। হে মূসা ইবন ইমরান! সংসার ‘থেকে 
মোহমুক্তি ও তাকওয়াকে আপনার পোশাকরূপে গ্রহণ করুন । আর ইলম ও যিকিরকে নিজের 
বুলিতে পরিণত করুন! বেশি বেশি করে নেক আমল করবেন; কেননা, অচিরেই আপনি মন্দ 
কাজের শিকার হতে পারেন । আল্লাহর ভয়ে নিজের অন্তরকে কম্পমান রাখুন, কেননা তা 
আপনার প্রতিপালককে সন্তুষ্ট করবে। সৎ কাজ করুন, কেননা, সন্দ কাজ করা অবশ্যম্ভাবী ৷ 
আমার এসব নসীহত আপনার কাজে আসবে, যদি আপনি তা স্মরণ রাখেন ৷” বর্ণনাকারী 
বলেন, অতঃপর খিষযির (আ) চলে গেলেন এবং মুসা (আ) দুঃখ-ভারাক্রান্ত মনে কার্নবাকাটি 
করতে লাগলেন। 

উপরোক্ত বর্ণনাটি শুদ্ধ নয়। সম্ভবত এটা যাকারিয়া ইবন ইয়াহয়া আল ওক্কাদ আল মিসরীর 
মনগড়া বর্ণনা । একাধিক হাদীস বিশারদ তাকে মিথ্যাবাদী প্রতিপন্ব করেছেন । তবে বিস্ময়ের 
ব্যাপার হচ্ছে যে, হাফিজ ইবন আসাকির (র) তার ব্যাপারে নিশ্চুপ । 

হাফিজ আবু নুয়ায়ম আল ইসফাহানী (র) আবু উমামাহ (রা) হতে বর্ণনা করেন। তিনি 
বলেন, রাসুলুল্লাহ (সা) তার সাহাবিগণকে লক্ষ্য করে একদিন বললেন, ‘আমি কি তোমাদের 
কাছে খিষযির (আ) সম্বন্ধে কিছু বলবো? তারা বললেন, জী হ্যা! হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ 
(সা) বললেন, ‘একদিন খিযির (আ) বনী ইসরাঈলের একটি বাজারে হাঁটছিলেন। এমন সময় 
একজন মুকাতাব১ ক্রীতদাস তাকে দেখল এবং বলল, “আমাকে কিছু সাদকা দিন, আল্লাহ 


১. মুকাতাব হচ্ছে এ দাস যে তার মালিককে নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ পরিশোধের শর্তসাপেক্ষে স্বাধীনতা লাভের 
প্রতিশ্রুতি পেয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭২৭ 


তাআলা আপনাকে বরকত দান করবেন ৷” খিযির (আ) বললেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী 
একজন বান্দা আল্লাহ তা'আলা যা ইচ্ছা করেন, তাই হয়ে যাক। আমার কাছে তোমাকে দান 
করার মত কিছু নেই । 


মিসকিন ব্যক্তিটি বলল, আমি আল্লাহর নামে আপনার কাছে যাঞ্চা করছি যে, আমাকে 
কিছু সাদকা দিন। 


আমি আপনার চেহারায় আসমানী আলামত লক্ষ্য করেছি এবং আপনার কাছে বরকত 
কামনা করছি । খিযির (আ) বললেন, আল্লাহ্‌ তাআলার প্রতি ঈমান রেখে অর্থাৎ শপথ করে 
বলছি, ‘আমার কাছে তোমাকে দেবার মত কিছুই নেই । তবে তুমি আমাকে নিয়ে বিক্রি করে 
দিতে পার’ মিসকিন লোকটি বলল, এটা ঠিক আছে তো? তিনি বললেন, হ্যা, এটা আমি 
তোমাকে সত্যিই বলছি । তুমি আমার কাছে একটি বড় যাঞ্চা করেছ। তবে আমি আমার 
প্রতিপালকের সন্তুষ্টির জন্য তোমাকে নিরাশ করব না। তুমি আমাকে বিক্রি করে দাও ৷’ 
বর্ণনাকারী বলেন, সে তাকে বাজারে উঠাল এবং চারশ’ দিরহামের বিনিময়ে তাকে বিক্রি করে 
দিল । তিনি ক্রেতার কাছে বেশ কিছুদিন অবস্থান করলেন । কিন্তু ক্রেতা তাকে কোন কাজে 
নিয়োজিত করলেন না । খিযির (আ) ক্রেতাকে বললেন, আমা থেকে কিছু না কিছু উপকার 
পাবার জন্য আপনি আমাকে ক্রয় করেছেন, তাই আপনি আমাকে কিছু করতে দিন! ক্রেতা 
বললেন, ‘আপনাকে কষ্ট দিতে আমি পছন্দ করি না। কেননা, আপনি একজন অতি বৃদ্ধ দুর্বল 
লোক ৷’ খিযির (আ) বললেন, ‘আমার কোন কষ্ট হবে না !' ক্রেতা বললেন, ‘তাহলে আপনি এ 
পাথরগুলোকে সরিয়ে দিন ৷’ প্রকৃতপক্ষে একদিনে ছয়জনের কম লোক এগুলোকে সরাতে 
পারতো না। ক্রেতা লোকটি তার কোন কাজে বের হয়ে পড়লেন ও পরে ফিরে আসলেন। 
অথচ এক ঘন্টার মধ্যে পাথরগুলো সরানোর কাজ সমাপ্ত হয়েছিল। ক্রেতা বললেন, ‘বেশ 
করেছেন! চমৎকার করেছেন। আপনি যা পারবেন না বলে আমি ধারণা করেছিলাম তা আপনি 
করতে সমর্থ হয়েছেন ।' 


অতঃপর লোকটির সফরের প্রয়োজন দেখা দিল । তিনি খিযির (আ)-কে বললেন, আমি 
আপনাকে আমানতদার বলে মনে করি। তাই আপনি আমার পরিবারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন 
করুন! তিনি বললেন, ‘তাহলে আমাকে কি করতে হবে বলে দিন!’ ক্রেতা লোকটি বললেন, 
আমি আপনাকে কষ্ট দেয়াটা পছন্দ করি না। তিনি বললেন, না আমার কোন কষ্ট হবে না। 
তখন তিনি বললেন, ‘আমি ফিরে আসা পর্যন্ত আপনি আমার ঘরের জন্য ইট তৈরি করবেন !' 
লোকটি তার ভ্রমণে বের হয়ে পড়ল ও কিছুদিন পর ফেরত আসল এবং তার প্রাসাদ তৈরি 
দেখতে পেল । তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞাসা 
করছি, ‘আপনি কে? এবং আপনার ব্যাপারটি কী?’ তিনি বললেন, আপনি আল্লাহর শপথ দিয়ে 
আমাকে জিজ্ঞাসা করেছেন। আর আল্লাহর নামে যাঞ্চাই আমাকে দাসে পরিণত করেছে। আমি 
আপনাকে বলে দিচ্ছি, আমি কে । আমিই খিযির-_ যার কথা আপনি শুনে আসছেন; আমার 
কাছে একজন মিসকিন ব্যক্তি সাদকা চেয়েছিল । আমার কাছে তাকে দেবার মত কিছুই ছিল 
না। সে আল্লাহর নামে ও আল্লাহর সন্তুষ্টির দোহাই দিয়ে আমার কাছে পুনরায় কিছু চাইল । 


http://IslamiBoi.wordpress.com 


৭২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অগত্যা আমি নিজেকেই তার হাতে তুলে দিলাম । তখন সে আমাকে বিক্রি করে দেয়। আমি 
একটি তথ্য আপনার কাছে বলছি, আর তা হচ্ছে__ ‘আল্লাহ তা'আলার সন্তুষ্টির দোহাই দিয়ে 
যদি কেউ কারো কাছে কিছু যাঞ্চা করে আর সে ব্যক্তি সামর্থ্য থাকা সত্বেও তা না দেয়, তাহলে 
সে কিয়ামতের দিন তার শরীরে মাংসবিহীন চামড়া নিয়ে দণ্তায়ঘান হবে এবং চলার সময় 
মটমট শব্দকারী কোন হাড়ও তার শরীরে থাকৰে না ৷’ ক্ৰেতা লোকটি বলল, ‘হে আল্লাহর 
নবী! আমি আল্লাহ তা‘আনার প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করলাম এবং না চিনে আমি আপনাকে 
কষ্ট দিয়েছি।’ তখন তিনি বললেন, ‘তাতে কোন কিছু আসে-যায় না, বরং তুমি ভালই করেছ ও 
নিজকে সংযত্ত রেখেছ ৷’ লোকটি বলল, ‘হে আল্লাহর নবী! আপনার প্রতি আমার পিতা-মাতা 
কুরবান হোক! আপনি আমার পরিবার ও সম্পদ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলার নির্দেশিত হুকুম 
অনুযায়ী নির্দেশ করুন, যাতে আমি আপনাকে মুক্ত করে দিতে পারি’ তিনি বললেন, ‘আমি 
চাই, তুমি আমাকে মুক্ত করে দাও যাতে আমি আমার প্রতিপালকের ইবাদত করতে পারি ৷' 
অতঃপর লোকটি খিযির (আ)-কে মুক্ত করে দিলেন। তখন খিযির (আ) বললেন £ ‘সমস্ত 
প্রশংসা আল্লাহ্‌ তা'আলার যিনি আমাকে দাসত্বে নিপতিত করেছিলেন এবং পরে তা থেকে 
মুক্তি দিয়েছেন।’এ হাদীসটিকে মারফু বলা ঠিক নয় সম্ভবত এটা মওকুফ পর্যায়ের । 
বর্ণনাকারীদের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিও রয়েছেন। আল্লাহ্‌ তা'আলাই সমধিক জ্ঞাত । 


ইবনুল জাওযী (র) তার কিতাব L4৯৯ J Co Sd oll Ul -4 
আবদুল ওহ্‌হাব ইবন যাহৃহাক (র)-এর বরাতে বর্ণনা করেন। কিন্তু এ ব্যক্তিটি গ্রহণযোগ্য নয় । 

হাফিজ ইবন আসাকির (র) সুদ্দী (র) সূত্রে বর্ণনা করেন যে, খিযির ও ইলিয়াস (আ) 
ছিলেন দুই সহোদর ভাই । তাদের পিতা একজন বাদশাহ ছিলেন। একদিন ইলিয়াস (আ) তার 
পিতাকে বললেন, আমার ভাই খিযির-এর রাজত্বের প্রতি কোন আগ্রহ নেই, যদি আপনি তাকে 
বিয়ে দেন তাহলে হয়ত তার কোন সন্তান জন্ম নিতে পারে, যে হবে রাজ্যের কর্ণধার । অতঃপর 
তীর পিতা একটি সুন্দরী কুমারী যুবতীর সাথে ভার বিয়ে দিলেন। খিযির (আ) মহিলাকে 
দিতে পারি। আর যদি চাও তাহলে তুমি আমার সাথে থাকতেও পার। আল্লাহ্‌ তা'আলার 
ইবাদত করবে ও আমার রহস্যাদি গোপন রাখবে” মহিলা তাতে সম্মত হলেন । এভাবে তিনি 
তার সাথে এক বছর অবস্থান করলেন। এক বছর পর বাদশাহ মহিলাটিকে ডেকে পাঠালেন 
এবং বললেন, “ভুমি যুবতী এবং আমার ছেলেও যুবক, তোমাদের সন্তান কোথায়?” মহিলা 
বললেন, “সন্তান তো আল্লাহর তরফ থেকে হয়ে থাকে ৷ তিনি যদি চান সন্তান হয়, আর না 
চাইলে হয় না৷” তখন পিতা পুত্রকে নির্দেশ দিলেন এবং পুত্র মহিলাকে তালাক দিলেন । পিতা 
তাকে আবার অন্য একটি সন্তানবতী স্বামীহীনা মহিলার সাথে বিয়ে দিলেন মহিলা বাসর ঘরে 
এলে খিযির (আ) পূর্বের মহিলাকে যা বলেছিলেন তাকেও তাই বললেন ৷ তখন মহিলা তার 
সাথে থাকাকেই বেছে নিলেন। ষখন এক বছর গত্ত হল, বাদশাহ মহিলাকে সন্তান সম্পর্কে 
জিজ্ঞাসা করলেন । মহিলা উত্তরে ৰললেন, “আপনার ছেলে, মেয়েদের কোন প্রয়োজনবোধ 
করেন না ।” তীর পিতা তখন তাকে ডাকলেন, কিন্তু তিনি পলায়ন করলেন ৷ তীকে ধরে আনার 
জন্য লোক পাঠানো হয়, কিন্তু তারা তাঁকে ধরে আনতে সমর্থ হলো না। 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭২৯ 


কথিত আছে যে, তিনি দ্বিতীয় মহিলাটিকে হত্যা করেছিলেন, কেননা সে তার রহস্য ফাস 
করে দিয়েছিল । এ কারণেই তিনি অতঃপর পলায়ন করেন ও দ্বিতীয় মহিলাকে তিনি নিজ থেকে 
এভাবে মুক্ত করলেন । 

পূর্বের মহিলা শহরের কোন এক পাশে নির্জন জায়গায় থেকে আল্লাহ্‌ তা'আলার ইবাদত 
করছিলেন । এমনি সময় একদিন এক লোক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন । মহিলা পুরুষটিকে 
বিসমিল্লাহ পড়তে শুনলেন । মহিলা পুরুষকে বললেন, “তোমার কাছে এ নামটি কেমন করে 
আসল?” অর্থাৎ তুমি কোথা থেকে এ নামটি শিখলে? তিনি বললেন, আমি খিষির (আ)-এর 
একজন শিষ্য । তখন মহিলা তাকে বিয়ে করলেন ও তার গু'বসে সম্ভান ধারণ করলেন। 
অতঃপর এ মহিলাই ফিরআউনের কন্যার চুল বিন্যাসকারিণী রূপে নিযুক্ত হন। একদিন মহিলা 
ফিরআউনের কন্যার মাথার চুল আঁচড়াছিলেন, এমন সময় তীর হাত থেকে চিরুনিটি পড়ে 
যায় । চিরুনিটি উঠাবার সময় মহিলা বললেন, ‘বিসমিল্লাহ’ অর্থাৎ আল্লাহর নামে উঠাচ্ছি। 
ফিরআউন কন্যা বলল ৪ “আমার পিতার নামে বল৷” মৃহিল| বললেন, “না বরং এমন আল্লাহর 
নামে উঠবে যিনি আমার, তোমার ও তোমার পিতার প্রতিপালক ৷" মেয়েটি তার পিতাকে এ 
ব্যাপারটি সম্পর্কে জানাল । ফিরআউন তখন একটি গর্তে তামা ভর্তি করে তা উত্তপ্ত করতে 
নির্দেশ দিল । এরপর তার নির্দেশে গর্তের মধ্যে মহিলাটিকে নিক্ষেপ করা হল । মহিলা যখন তা 
দেখতে পেলেন, তখন তিনি যাতে এ গর্তে পড়ে না যান এজন্যে পিছিয়ে আসলেন । তখন তার 
একটি ছোট ছেলে যে তার সাথে ছিল-_ বলল, ‘হে আশ্মাজান! তুমি ধৈর্য ধর, কেননা তুমি 
সত্যের উপর রয়েছ।’ তখন তিনি আগুনে ঝাপ দিলেন এবং প্রাণ ত্যাগ করলেন । (আল্লাহ্‌ 
তা'আলা তার প্রতি রহমত নাযিল করুন!) 

ইবন আসাকির (র) আবূ দাউদ আল-আমা নাফী থেকে বর্ণনা করেন। আর সে ছিল 
একজন চরম মিথ্যুক ও জাল হাদীস রচয়িতা । সে আনাস ইব্ন মালিক (রা) সূত্রে এবং কাসীর 
ইবন আবদুল্লাহ ইবন আমর ইবন আউফ থেকে আর সেও ছিল আরেকজন চরম মিথ্যুক । সে 
তার পিতামহের বরাতে বর্ণনা করে যে, খিযির (আ) একরাতে রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আসলেন এবং রাসুলুল্লাহ (সা)-কে দু'আ করতে শুনলেন । তখন রাসুলুল্লাহ (সা) বলছিলেন, 
“হে আল্লাহ! আমাকে ভয়ভীতি থেকে রক্ষাকারী বস্তুসমূহ অর্জনে সাহায্য কর! আর তোমার 
₹ নেককার বান্দাদের আগ্রহের ন্যায় তাদের আগ্রহের বস্তুসমূহের প্রতি আমার আগ্রহ সৃষ্টি করে 
দাও ৷” রাসূলুল্পাহ (সা) তার কাছে আনাস ইবন মালিক (রা)-কে পাঠালেন। আনাস (রা) 
তাকে সালাম দিলেন । তখন তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, রাসুলুল্লাহ (সা)-কে 
বলে দিও £$ অর্থাৎ__ “আল্লাহ্‌ তা'আলা আপনাকে সৰল নবীর তুলনায় এমন মর্যাদা দিয়েছেন, 
যেমন সব মাসের তুলনায় রমযান মাসকে মর্যাদা দান করেছেন। আবার আপনার উম্মতকে 
সকল উম্মতের তুলনায় এমন মর্যাদা দিয়েছেন যেমনি জুম'আর দিনকে অন্যদিনসমূহের তুলনায় 
মর্যাদা দিয়েছেন ।” 

উপরোক্ত বর্ণনাটি মিথ্যা, তার সূত্র বা মতন কোনটাই শুদ্ধ নয়। এটা কেমন করে হতে 
পারে যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর সামনে আত্মপ্রকাশ করবেন না সণ 5% কজন 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৯২- 


http://IslamiBoi.wordpress.com 


৭৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অনুগত ও একজন শিক্ষার্থী হিসেবে এসেছিলেন? মিথ্যা হাদীস রচয়িতারাও সাধারণত তাদের 
কিসসা-কাহিনীতে খিষযির (আ)-এর উল্লেখ করে থাকে ৷ তাদের কেউ কেউ আবার এরূপও দাবি 
করে যে, খিযির (আ) তাদের কাছে আসেন, তাদেরকে সালাম করেন, তাদের নাম-ধাম ঠিকানা 
তিনি জানেন । এতদসত্ত্বেও তিনি মূসা ইব্‌ন ইমরান (আ)-কে চেনেননি, অথচ আল্লাহ্‌ তা'আলা 
মুসা (আ)-কে উক্ত যমানায় শ্ৰেষ্ঠ মানুষ ও আল্লাহ্‌র নবী হিসেবে প্রেরণ করেছিলেন । তিনি 
তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি বনী ইসরাঈলের মুসা? 

হাফিজ আবূ হুসাইন ইবনুল মুনাদী (র) আনাস (রা)-এর বর্ণিত এই হাদীসটি উদ্ধৃত করার 
পর বলেন, হাদীস বিশারদগণ একমত যে, এ হাদীসটির সুত্র মুনকার পর্যায়ের, তার মতনে 
ক্ৰটি আছে। এর মধ্যে জালিয়াতির লক্ষণ সুস্পষ্ট । 

হাফিজ আবূ বকর বায়হাকী আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, 
যখন রাসুলুল্লাহ (সা) ইনতিকাল করেন তার সাহাবীগণ তার চতুল্পার্শ্বে বসে গেলেন ও রোদন 
করতে লাগলেন । তীরা সকলে একত্রিত হলেন। এমন সময় একজন আধাপাকা শ্রুশ্রুধারী 
এবং কারাকাটি করলেন। অতঃপর সাহাবায়ে কিরামের প্রতি তাকালেন ও বললেন £$ “প্রতিটি 
মুসীবত হতেই আল্লাহ তা‘আলার কাছে সাস্তুনা রয়েছে প্রতিটি ক্ষতিরই ক্ষতিপূরণ রয়েছে 
এবং প্রতিটি নশ্বর বস্তুর স্থলবর্তী রয়েছে। সুতরাং আল্লাহর প্রতি সকলে প্রত্যাবর্তন করুন! 
তীরই দিকে মনোযোগী হোন! তিনি আপনাদেরকে মুসীবতের মাধ্যমে পরীক্ষা করছেন। তাই 
আপনারা ধৈর্যধারণ করুন! ক্ষতিগ্রস্ত হচ্ছে সে-ই যার ক্ষতি পূরণ হবার নয়। এ কথা বলে তিনি 
চলে গেলেন” সাহাবীগণের একজন অন্যজনকে বলতে লাগলেন, তোমরা কি এই ব্যক্তিকে 
চেন? আবু বকর (রা) ও আলী (রা) বললেন $ “হ্যা, রাসুলুল্লাহ (সা)-এর জ্ঞাতি ভাই খিযির 
(আ) ৷” 

উপরোক্ত হাদীসটি আবূ বকর ইবন আবুদ দুনিয়াও বর্ণনা করেছেন। তবে হাদীসের মূল 
পাঠে বায়হাকীর বর্ণনার সাথে কিছুটা গরমিল রয়েছে। বায়হাকী (র) বলেন, “এ হাদীসের সূত্রে 
উল্লেখিত ইবাদ ইবন আবদুস সামাদ ছিলেন দুর্বল । রোন কোন সময় তাকে হাদীস শান্তে 
মুনকার বা প্রত্যাখ্যাত বলে গণ্য করা হয়। আনাস (রা) হতে অন্য একটি বর্ণনা রয়েছে যার 
অধিকাংশই জাল বলে ইবন হিব্বান ও উকায়লী (র) মনে করেন। ইমাম বুখারী (র) এটাকে 
মুনকারুল হাদীস বলেছেন। আবু হাতিম (র) বলেন, এটা অত্যন্ত দুর্বল ও মুনকার হাদীস । 
ইবন আদী (র) বলেন, আলী (রা)-এর ফযীলত সম্বন্ধে বর্ণিত হাদীসগুলোর অধিকাংশই দুর্বল 
ও শিয়াদের অতিরঞ্জিত বর্ণনা । 

ইমাম শাফিঈ (র) তাঁর মুসনাদে আলী ইবন হুসাইন (র) থেকে বর্ণনা করেন। তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন ইনতিকাল করেন ও শোকবাণী আসতে থাকে, তখন উপস্থিত 
সাহাবীগণ এক ব্যক্তিকে বলতে শুনেন, তিনি বলেছেন, প্রতিটি মুসীবত থেকেই আল্লাহ্‌ 
তা'আলার পক্ষ থেকে সান্তনা রয়েছে, প্রতিটি নশ্বর বস্তুর স্থলবর্তী রয়েছে, প্রতিটি ক্ষতিরই 
ক্ষতিপূরণ রয়েছে। সুতরাং আল্লাহ্‌ তা'আলার প্রতি ভরসা করুন ও তার কাছেই প্রত্যাশা 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩১ 


করুন। আর প্রকৃত মুসীবতগ্রস্ত ব্যক্তি তিনিই, যিনি সওয়াব থেকে বঞ্চিত হন । আলী ইবন 
হুসাইন (র) বলেন, ‘তোমরা কি জান, তিনি কে ছিলেন? তিনি ছিলেন খিযির (আ)৷' 

উক্ত হাদীসের বর্ণনাকারী কাসিম আমরী প্রত্যাখ্যাত । ইমাম আহমদ ইবন হাম্বল (র) 
ইয়াহয়া ইবন মাঈন (র) তাকে মিথ্যাবাদী বলেছেন। আহমদ (র) আরো বলেন যে, সে হাদীস 
জাল করতো । অধিকন্তু হাদীসটি মুরসাল হওয়ার কারণে এরূপ গুরুত্বপূর্ণ ব্যাপারে তা 
গ্রহণযোগ্য নয় । আল্লাহ্‌ তা‘'আলাই সম্যক জ্ঞাত । উপরোক্ত হাদীসটি অন্য একটি দুর্বল সূত্রে 
আলী (রা) থেকে বর্ণিত, কিন্তু তা শুদ্ধ নয় । 

আবদুল্লাহ ইবন ওহাব (র) মুহাম্মদ ইবন মুনকাদির (র) থেকে বর্ণনা করেন যে, একদিন 
উমর ইবন খাত্তাব (রা) একটি জানাযার নামায আদায় করছিলেন, এমন সময় তিনি একজন 
অদৃশ্য ব্যক্তির আওয়ায শুনলেন, “আপনার প্রতি আল্লাহ্‌ তাআলা রহমত করুন । আমাদেরকে 
ছেড়ে জানাযা পড়বেন না৷” উমর (রা) তার জন্য অপেক্ষা করলেন। তিনি নামাযে যোগদান 
করলেন এবং মৃত ব্যক্তির জন্য এরূপ দু'আ করলেন 

‘elias dl iii dss Sls dae LAC os Sl 
অর্থাৎ_- “হে আল্লাহ! আপনি যদি তাকে শাস্তি দেন তাহলে অনেক ক্ষেত্রেই সে আপনার 


অবাধ্যতা করেছে। আর আপনি যদি তাকে মাফ করে দেন তাহলে সে তো আপনার রহমতেরই 
মুখাপেক্ষী ৷” মৃত ব্যক্তিকে দাফন করার পর এঁ ব্যক্তি বললেন ৪ 
EisiiLibs lbs irc dul slob s+ 
Ubi 
অর্থাৎ হে কবরের বাসিন্দা! তোমার জন্য সুসংবাদ, যদি না তুমি তত্ত্বাবধানকারী, কর 
উশুলকারী, খাজাঞ্চী, কোষাধ্যক্ষ, কিংবা কোতয়াল হয়ে থাক । 
তখন উমর (রা) বলেন, চল, আমরা তাকে তার দুআ ও তার উক্তি সম্পর্কে জিজ্ঞাসা করি 
যে, তিনি কে? বর্ণনাকারী বলেন, এমন সময় তিনি অদৃশ্য হয়ে গেলেন ৷ তারা লক্ষ্য করে 
দেখলেন যে, তার পায়ের চিহ্ন এক হাত দীর্ঘ । তখন উমর (রা) বলেন, আল্লাহর শপথ! ইনিই 
খিযির (আ), যার সম্বন্ধে রাসূলুল্লাহ (সা) আমাদেরকে অবহিত করেছিলেন । 
উপরোক্ত বর্ণনাটিতে একজন রাবী অজ্ঞাত পরিচয় । এ বর্ণনার সূত্রে ধারাবাহিকতা রক্ষা 
পায়নি । এরূপ বর্ণনা শুদ্ধ বলে বিবেচিত হয় না। 
হাফিজ ইবন আসাকির (র) আলী (রা) থেকে বর্ণনা করেন৷ তিনি বলেন, একদিন রাতের 
বেলায় আমি তাওয়াফ করছিলাম ৷ হঠাৎ এক লোককে আমি কা'বা শরীফের গিলাফ ধরে 
থাকতে দেখলাম । তখন তিনি বলছিলেন ৪ 
Salis JET LES Y Sa G3 fii GA fii Ltn Y LL 
ls sn 


http://IslamiBoi.wordpress.com 


৭৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ হে মহান সত্তা! যার বাণী শুনতে কেউ বিরক্ত বোধ করে না, যাজ্ঞ্া যাকে বিবি 
করে না, পুনঃ পুনঃ কাকুতি মিনতিকারীর মিনতিতে এবং যাঙ্ঞাকারীদের প্রার্থনায় যিনি বিরক্ত 
হন না, আপনার ক্ষমার শীতলতা দিয়ে আমার প্রাণ জুড়ান! এবং আপনার রহমতের স্বাদ 
আস্বাদন করান! 

আলী (রা) বলেন, আমি বললাম, ‘আপনি যা বলছিলেন তা আমার জন্য পুনরায় বলুন ॥' 
তিনি বললেন, ‘আমি যা বলেছি তুমি কি তা শুনে ফেলেছ?’ বললাম, শুনেছি । তখন তিনি 
আবার বললেন, এঁ সত্তার শপথ, যার হাতে খিযিরের প্রাণ ন্যস্ত । আলী (রা) বলেন, “ইনিই 
হচ্ছেন খিযির (আ)।” যে ব্যক্তি দুআটি প্রতি ফরয সালাতের পর পড়বে তার গুনাহরাশি 
আল্লাহ্‌ তাআলা ক্ষমা করে দেবেন, যদিও তার গুনাহরাশি সাগরের ‘ফেনা, গাছের পাতা ও 
তারকার সংখ্যার মত হয়-তবুও আল্লাহ্‌ তা'আলা তা মাফ করে দেবেন। 

এ হাদীসটি যঈফ পর্যায়ের । কেননা, এর একজন বর্ণনাকারী আবদুল্লাহ ইবন মুহরিযের_ 
বৰ্ণনা গ্রহণযোগ্য নয় । আবার অন্য একজন বর্ণনাকারী ইয়াধীদ ইবন আসাম, আলী (রা)-এর 
সাক্ষাৎ পাননি। এ ধরনের বর্ণনা শুদ্ধ বলে বিবেচিত হয় না । আল্লাহই সম্যক জ্ঞাত ৷ 

আবূ ইসমাইল তিরমিযী (র)ও এ হাদীসটি বর্ণনা করেন। তবে এর শেষাংশের বক্তব্যটুকু 
এরূপ $ “এমন সত্তার শপথ যার হাতে খিযিরের জান ও প্রাণ ন্যস্ত, যদি তোমার পাপরাশির 
পরিমাণ আকাশের তারকা, বৃষ্টি, ভূমণ্ডলের কংকররাশি ও ধুলিকণার সংখ্যার সমানও হয় তবুও 
আল্লাহ্‌ তা'আলা চোখের পলকের চাইতে দুত তা মাফ করে দেবেন। 

এই হাদীসটিও ‘মুনকাতে’ বা সূত্র বিচ্ছিন্ন । এই হাদীসের সূত্রে অজ্ঞাত পরিচয় লোকও 
রয়েছে । | 

ইবনুল জাওযী (র) ও আবূ বকর ইবন আবীদ দুনিয়া (র)-এর মাধ্যমে অনুরূপ হাদীস 
বর্ণনা করেন । পরে তিনি মন্তব্য করেন, এ হাদীসের সূত্র অপরিচিত ও এ হাদীসে ধারাবাহিকতা 
রক্ষিত হয়নি। আর এটাতে ব্যক্তিটি যে খিযির (আ) ছিলেন, তাও প্রমাণিত হয় না। ইবন 
আসাকির (র) ইবন আব্বাস (রা)-এর বরাতে মারফ্‌' রূপে বর্ণনা করেন যে, খিযির (আ) ও 
ইলিয়াস (আ) প্রতি বছর হজ্জের মৌসুমে পরস্পর সাক্ষাত করতেন । একে অন্যের মাথা মুণ্ডন 
করতেন ও নিম্ন বর্ণিত বাক্যগুলো উচ্চারণ করে একে অন্যের থেকে বিদায় খরহণ করতেন 
Y Alles dilY al mY lei dle 


LS Ea LU FLAS Bs HLS calls lt ELL YE Adidas 
SAUL YI 553 Ys Js Y «ll 


অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি মাশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দেয় 
না--মাশীআল্লাহ । আল্লাহ ছাড়া কেউ অকল্যাণ দূর করে না--মাশাআল্লাহ । প্রতিটি নিয়ামত 
তীর থেকেই এসে থাকে-_-মাশাআল্লাহ। আল্লাহ্‌ তা'আলা প্রদত্ত ছাড়া অন্য কারো নিজস্ব শক্তি, 
সামর্থ্য নেই । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩৩ 


বর্ণনাকারী বলেন, ইবন আব্বাস (রা) বলেছেন, “যে ব্যক্তি সকাল-বিকাল উক্ত দু‘আটি 
তিন তিন বার পড়বে তাকে আল্লাহ তা'আলা ডুবে মরা থেকে, পুড়ে মরা থেকে ও চুরির ক্ষতি 
থেকে নিরাপদ রাখবেন ৷” বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে হয়, ইবন আব্বাস (রা) 
আরো বলেছেন, ‘শয়তান, অত্যাচারী বাদশাহ, সাপ ও বিচ্ছুর অনিষ্ট থেকে নিরাপদ রাখবেন ৷’ 


ইমাম দারা কুতনী (র) বলেন, এ হাদীসটি গরীব পর্যায়ের । হাদীসটি বর্ণনায় একমাত্র 
আল হাসান ইবন যরাইক (র) নামক একজন অপরিচিত রাবী রয়েছেন । 


ইবন আসাকির (র) মিথ্যা হাদীস রচয়িতা আলী ইবন হাসান জাহাদমী-এর মাধ্যমে আলী 
ইবন আবূ তালিব (রা) থেকে একটি মারফু' হাদীস বর্ণনা করেন। তার প্রার্ভিকা হচ্ছে _ তিনি 
(আ) একত্রিত হন । এটি একটি সুদীর্ঘ জাল হাদীস । এটি আমরা ইচ্ছাকৃতভাবে এখানে উদ্ধৃত 
করছিনা। 

ইবন আসাকির (র) হিশাম ইবন খালিদ সূত্রে অন্য একটি হাদীস বর্ণনা করেন। তাতে বলা 
হয়েছে, ইলিয়াস ও খিযির (আ) দু'জনই বায়তুল মুকাদ্দাসে প্রতি বছর রমযানের সিয়াম পালন 
করেন ও বায়তুল্লাহ্‌্য় হজ্জ করেন এবং যমযম কুয়া থেকে একবার পানি পান করেন যা সারা 
বছরের জন্যে যথেষ্ট হিসেবে গণ্য ৷ 

ইবন আসাকির (র) আরো বর্ণনা করেন, ওলীদ ইবন আবদুল মালিক ইবন মারওয়ান যিনি 
দামেশকের জামে মসজিদের প্রতিষ্ঠাতা-_ একবার সে মসজিদে রাতে ইবাদত করার অভিপ্রায় 
প্রকাশ করেন, তিনি মসজিদ কর্তৃপক্ষকে মসজিদটি খালি রাখার নির্দেশ দেন। তারা তা 
করলেন, যখন রাত শুরু হল তিনি ‘বাবুস আসসাআত’ নামক দরজা দিয়ে মসজিদে প্রবেশ 
করলেন ও এক ব্যক্তিকে বাবুল খাদরা ও তার মধ্যবর্তী স্থানে সালাতরত দেখতে পান । খলীফা 
বলিনি? তারা বললেন, হে আমিরুল মুমিনীন! ইনি খিযির (আ), প্রতিরাতে তিনি এখানে এসে 
সালাত আদায় করে থাকেন। C 

ইবন আসাকির (র) রাবাহ ইবন উবায়দা (র) থেকে বর্ণনা করেন । তিনি বলেন,‘একদিন 
আমি একটি লোককে দেখলাম উমর ইবন আবদুল আযীয (র)-এর হাতে ভর দিয়ে তার আগে 
আগে চলছে । তখন আমি মনে মনে বললাম, এ লোকটি পাদুকাবিহীন। অথচ উমরের কত 
অন্তরঙ্গ! বর্ণনাকারী বলেন, উমর ইবন আবদুল আযীয (র) সালাত শেষে ফিরে আসলেন, তখন 
আমি তাকে জিজ্ঞেস করলাম__ এই মাত্র যে লোকটি আপনার হাতে ভর দিয়ে চলছিলেন তিনি 
কে? তিনি বললেন, ‘তুমি কি তাকে দেখেছ হে রাবাহ?' আমি বললাম, ‘জী হ্যা' ৷ তিনি 
বললেন, “তোমাকে তো আমি একজন পুণ্যবান লোক বলেই জানি । তিনি হচ্ছেন আমার ভাই , 
খিযির (আ) ৷ তিনি আমাকে সুসংবাদ দিলেন যে, আমি অচিরেই শাসনকর্তা হব এবং ন্যায় 
বিচার করব ।” 

শায়খ আবুল ফারাজ ইবনুল জাওযী (র) এ হাদীসের সূত্রে উল্লেখিত রামলীকে উলামায়ে 
কিরামের নিকট সমালোচিত ব্যক্তি বলে মন্তব্য করেছেন। এ বর্ণনার অন্যান্য রাবী সম্পর্কেও 
বিরূপ সমালোচনা রয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


৭৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবন আসাকির (র) অন্যান্য সূত্রেও উমর ইবন আবদুল আযীয (র) ও খিযির (আ)-এর 
মিলিত হওয়ার কথা বর্ণনা করেছেন। এ ধরনের সকল বর্ণনাকেই তিনি অনির্ভরযোগ্য বলে 
আখ্যায়িত করেছেন। 

ইবন আসাকির (র) উমর ইবন আবদুল আযীয (র), ইবরাহীম আত-তায়মী, সুফইয়ান 
ইবন উয়াইনা (র) এবং আরো অনেকের সাথে খিযির (আ) মিলিত হয়েছিলেন বলে বর্ণনা 
করেছেন। 

যারা বিশ্বাস করেন যে, খিযির (আ) আজও বেঁচে আছেন। এসব রিওয়ায়তই তাদের এরূপ 
বিশ্বাসের ভিত্তি । এ প্রসঙ্গে মারফু ‘বলে কথিত যে সব বর্ণনা রয়েছে সেগুলো অত্যন্ত দুর্বল । এ 
ধরনের হাদীস বা বর্ণনা দ্বারা ধর্ম ও ঘটনার ব্যাপারে দলীল পেশ ক্ষরা যায় না। বড়জোর 
এগুলোকে কোন সাহাবীর উক্তি বলা যেতে পারে, আর সাহাবীকে তো মাসুম বলা যায় না ।”১ 

আবদুর রাজ্জাক (র) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ 
(সা) একদিন দাজ্জাল সম্পর্কে একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, দাজ্জাল আবির্ভূত 
হবে, কিন্তু মদীনার রাস্তায় প্রবেশ করা তার জন্যে নিষিদ্ধ । রাস্তার মাথায় আসলে মদীনার 
একজন শ্রেষ্ঠ ব্যক্তি তার দিকে অগ্রসর হয়ে বলবেন-_ আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি দাজ্জাল যার 
সম্বন্ধে রাসূলুল্লাহ (সা) আমাদেরকে বলে গিয়েছেন । দাজ্জাল বলবে__ তোমরা কি বল? যদি 
আমি এ লোকটিকে হত্যা করি ও পরে জীবিত করি, তোমরা কি আমার ব্যাপারে সন্দেহ পোষণ 
করবে? তারা বলবে, না । দাজ্জাল লোকটিকে হত্যা করবে, পুনরায় জীবিত করবে। যখন এ 
ব্যক্তি জীবিত হবেন, তখন তিনি বলবেন, আল্লাহ তা'আলার শপথ! তোমার সম্বন্ধে এখন 
আমার অন্তর্দৃষ্টি তীক্ষৃতর হল । বর্ণনাকারী বলেন, দাজ্জাল দ্বিতীয়বার তাকে হত্যা করতে উদ্যত 
হবে, কিন্তু সে তা কপ্বতে পারবে না। বর্ণনাকারী মা'মার (র) বলেন, ‘আমার কাছে এরূপ 
বৰ্ণনাও পৌছেছে যে, এ মুমিন বান্দার গলা তামায় পরিণত করা হবে।' আবার এরূপ বর্ণনাও 
পৌছেছে, যে ব্যক্তিকে দাজ্জাল একবার হত্যা করবে এবং পুনরায় জীবিত করবে-_-তিনি হচ্ছেন 
খিযির (আ)। 

উপরোক্ত হাদীসটি বুখারী শরীফ ও মুসলিম শরীফে রয়েছে। কোন কোন হাদীসের মূল 
পাঠ নিম্নরূপ রয়েছে। «55,৪ LL ০5 ০/১০ ১2 অর্থাৎ দাজ্জাল একজন 
ভরা যৌবনের অধিকারী যুবককে নিয়ে আসবে এবং তাকে হত্যা করবে হাদীছে উল্লেখিত মূল 
পাঠ ৮২০৭/১ ০১০ ১১১০ | এর দ্বারা রাসূল (সা)-এর মুখ থেকে 
বর্ণনাকারী শুনেছেন বলে বোঝা যায় না বরং এটা বহুল প্রচলিত বিবরণও হতে পারে । যা বহু 
সংখ্যক লোক এক পর্যায় থেকে অন্য পর্যায় শুনেছেন। শায়খ আবুল ফারাজ ইবনুল জাওযী (র) 
তার কিতাব ,৮:: | {1.2 এ সম্পর্কে মারফু রূপে বর্ণিত হাদীসগুলোকে জাল বলে 
আখ্যায়িত করেছেন। আর সাহাবা, তাবেয়ীন ও তাবে-তাবেয়ীন থেকে যে সব বর্ণনা এসেছে 
এগুলোর সূত্ৰসমূহ দুর্বল এবং বর্ণনাকারীদের পরিচয়বিহীন বলে তিনি আখ্যায়িত করেছেন । 
তার এ সমালোচনা চমৎকার । 


১. সাহাবীগণ মাসুম না হলেও তাদের দোষ চর্চা বা নিন্দাবাদ জায়েয নয়৷ 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩৫ 


খিষযির (আ) ইনতিকাল করেছেন বলে যারা অভিমত পেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন, 
ইমাম বুখারী (র), ইবরাহীম আল হারবী (র), আবুল হুসায়ন ইবনুল মুনাদী (র), ইবনুল 
জাওযী (র) ৷ ইবনুল জাওযী এ ব্যাপারে অধিকতর ভূমিকা নিয়েছেন। এ সম্পর্কে তিনি 
SEE Cr AE BACT ET RT! এতে বিভিন্ন 
প্রকারের দলীল রয়েছে। সে দলীলসমূহের একটি হল আল্লাহর বাণী ৪ 4 (0 2445, 
'.|2]1 414 *4 =," অৰ্ছাৎ আমি তোমার পূর্বেও কোন মানুষকে অনতত'জীবন দান করিনি 
(সূরা আম্বিয়া £৪ ৩৪) 

সুতরাং খিযির (আ) মানুষ হয়ে থাকলে তিনিও অবশ্যই এই সাধারণ নিয়মের অন্তর্ভুক্ত 
হবেন । আর বিশুদ্ধ দলীল ব্যতীত তাকে ব্যতিক্রম বলে গণ্য করা যাবে না। সাধারণ নিয়ম 
হচ্ছে ব্যতিক্রম না থাকা-_যতক্ষণ না নবী করীম (সা) থেকে তার সপক্ষে কোন দলীল পাওয়া 
যায়। খিষির (আ)-এর ক্ষেত্রে এরূপ কোন ব্যতিক্রমের প্রমাণ পাওয়া যায় না। 

দ্বিতীয় দলীল হচ্ছে, bl 


2 Ard / # [| E22 IAA 

LEAAAALA [% < Aol ( 

= LS ড় EC bt St On Sys 

LLASANANVAR 72(/ Ce XA MELE Le) Grd GAP 

PONE EN le NE ERIE CRT 1 AER 
(. 


ati EE EER 
স্মরণ কর যখন আল্লাহ নবীদের অংগীকার নিয়েছিলেন, ‘তোমাদেরকে কিতাব ও হিকমত 
যা কিছু দিয়েছি তারপর তোমাদের কাছে যা রয়েছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল 
আসবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে৷’ তিনি 
বললেন, ‘তোমরা কি স্বীকার করলে? এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা. গ্রহণ 
করলে?’ তারা বলল, ‘আমরা স্বীকার করলাম ৷’ তিনি বললেন, ‘তবে তোমরা সাক্ষী থাক এবং 
আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম ৷’ (সূরা আল ইমরান : ৮১) 
ইবন আব্বাস (রা) এ আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, আল্লাহ্‌ তা'আলা তার প্রেরিত 
প্রত্যেক নবী থেকে এ মর্মে অঙ্গীকার নিয়েছেন যে, যদি মুহাম্মদ (সা)-কে তার আমলে পাঠানো 
হয় এবং তিনি জীবিত থাকেন, তাহলে তিনি মুহাম্মদ (সা)-এর প্রতি বিশ্বাস স্থাপন করবেন ও 
তাকে সর্বতোভাবে সাহায্য সহায়তা করবেন । আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক নবীকে হুকুম 
দিয়েছিলেন তিনি যেন তার উন্মত থেকে এ মর্মে অঙ্গীকার নেন যে, যদি তাদের জীবিত অবস্থায় 
তাদের কাছে মুহাম্মদ (সা)-কে প্রেরণ করা হয় তাহলে তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে ও 
তাকে সর্বতোভাবে সাহায্য করবে । সুতরাং খিযির (আ) যদি নবী কিংবা ওলী হয়ে থাকেন 
তাহলে তার ক্ষেত্রেও এই অঙ্গীকার প্রযোজ্য । তিনি যদি রাসূলুল্লাহ (সা)-এর যুগে জীবিত 
থাকতেন তাহলে তার জীবনের অধিকাংশ সময়েই তিনি রাসুলুল্লাহ (সা)-এর খিদমতে হাযির 
থাকতেন, রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করতেন এবং রাসূল 
(সা)-কে তিনি সাহায্য করতেন । যাতে কোন শক্ত রাসুলুল্লাহ (সা)-এর ক্ষতি করতে না পারে। 
আর তিনি যদি ওলী হয়ে থাকেন, তাহলে আবূ বকর সিদ্দিক (রা) ছিলেন তার থেকে বেশি 
মর্যাদাবান । আর যদি নবী হয়ে থাকেন তাহলে মূসা (আ) ছিলেন তার থেকে বেশি মর্যাদাবান । 


http://IslamiBoi.wordpress.com 


৭৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম আহমদ (র) তার মুসনাদে.... জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন । 
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে পবিত্র সত্তার হাতে আমার প্রাণ তার শপথ, যদি 
মূসা*(আ) আমার যমানায় বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ ব্যতীত তার কোন উপায় 
থাকত না। এ ব্যাপারটি সন্দেহাতীতভাবে সত্য, এবং ধর্মের একটি মৌলিক বিষয়_ যা 
দিবালোকের মত সুস্পষ্ট এবং এর জন্য কোন দলীল-প্রমাণের প্রয়োজন হয় না। উপরোক্ত 
আয়াতটিও তার সমর্থন করে। যদি নবীগণ রাসুলুল্লাহ (সা)-এর যমানায় জীবিত থাকতেন, 
তাহলে তারা রাসূলুল্লাহ (সা)-এর অনুসারী হতেন এবং তার আদেশ-নিষেধের আওতাধীন 
থাকতেন । যেমন রাসূলুল্লাহ্‌ (সা) মিরাজের রাতে যখন সকল নবীর সাথে মিলিত হলেন, 
তাঁকে তাদের সকলের উপরে মর্যাদা দান করা হয়, আর. যখন তারা তীর সাথে বায়তুল 
মুকাদ্দাসে অবতরণ করেন ও সালাতের ওয়াক্ত হয় আল্লাহ্‌ তা'আলার আদেশে আদিষ্ট হয়ে 
জিবরাঈল (আ) রাসুলুল্লাহ (সা)-কে তাঁদের সকলের ইমামতি করতে বলেন, রাসূলুল্লাহ (সা) 
তাদের অবস্থান স্থল কর্তৃত্বের এলাকায় তীদেরকে নিয়ে সালাত আদায় করেন। এর দ্বারা 
প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ (সা) শ্রেষ্ঠ ইমাম ও মহাসম্মানিত আখেরী রাসূল । 

যখন জানা গেল আর প্রত্যেক মুমিন বান্দার নিকটই তা সুবিদিত যে, যদি খিযির (আ) 
জীবিত থাকতেন তাহলে তিনি মুহাম্মদ (সা)-এর উম্মত ও তার শরীয়তের অনুসারীদের অন্তর্ভুক্ত 
হতেন । এছাড়া তার গত্যন্তর থাকত না'। ধরুন, ঈসা (আ)-এর কথা । তিনি যখন শেষ যমানায় 
অবতরণ করবেন, তখন তিনি মহানবীর পবিত্র শরীয়ত মুতাবিক ফয়সালা করবেন । তিনি এই 
শরীয়তের বহির্ভূত কোন কাজ করবেন না এবং এর বিরোধিতাও করবেন না। অথচ তিনি 
পীচজন শ্ৰেষ্ঠ ( ১ ১*1| ১151) পয়গান্বরের অন্যতম এবং তিনি বনী ইসরাঈলের শেষ নবী । 
এটা জানা কথা যে, কোন সহীহ কিংবা সন্তোষজনক ‘হাসান’ পর্যায়ের বর্ণনা পাওয়া যায় না, 
যার দ্বারা প্রমাণিত হয় যে, খিযির (আ) কোন একদিনও রাসূলুল্লাহ (সা)-এর সাথে মিলিত 
হয়েছিলেন এবং তিনি রাসুলুল্লাহ (সা)-এর সাথে কোন একটি যুদ্ধেও অংশগ্রহণ করেননি । 
বদরের যুদ্ধের কথা ধরুন, সত্যবাদী ও সত্যায়িত রাসুলুল্পাহ্‌ (সা) যখন আল্লাহ্‌ তা'আলার 
কাছে দু‘আ করছিলেন, তার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন এবং কাফিরদের মুকাবিলায় বিজয় 
প্রার্থনা করছিলেন, তখন তিনি বলছিলেন, এই ছোট দলটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে 
পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না । এ ছোট দলটিতে ছিলেন সেদিন মুসলমানদের ও 
ফেরেশতাদের নেতৃবর্গ, এমনকি জিবরাঈল (আ)ও তথায় উপস্থিত ছিলেন। যেমন হাসসান 
ইবন ছাবিত (রা) তার কাসীদার একটি লাইনে-_যাকে আরবের শ্রেষ্ঠ গৌরবগীথা বলে 
আখ্যায়িত করা হয়ে থাকে- বলেন $ 


3 lH > EAE MARI 2 3 AY 
অর্থাৎ বদরের সাবীর পাহাড়ে আমাদের পতাকাতলে জিবরাঈল (আ) ও মুহাম্মদ (স) 
কাফিরদের প্রতিহত করছিলেন। 
00750700050 তলা তাত গত কুজিযো যে নম ক্যাট হা 
তার মহান মর্যাদা ও সর্বশ্রেষ্ঠ যুদ্ধাভিযান । 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩৭ 


কাজী আবু ইয়ালা মুহাম্মদ ইবনু হুসাইন হাম্বলী (র) বলেন,‘আমাদের জনৈক আলিমকে 
খিযির (আ) সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি ইন্তিকাল করেছেন?’ তিনি বললেন, হ্যা’ ৷ 
তিনি আরও বলেন, অনুরূপ বর্ণনা আবূ তাহের ইবনুল গুবারী (র) সূত্রেও আমাদের কাছে 
পৌছেছে। তিনি এভাবে যুক্তি দেখাতেন যে, যদি খিযির (আ) জীবিত থাকতেন তাহলে তিনি 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে অবশ্যই আগমন করতেন । এ তথ্যটি ইবনুল জাওযী (র) তার 
‘আল-উজালা’ গ্রন্থে উদ্ধৃত করেছেন। 

কোন ব্যক্তি যদি এরূপ বলেন যে, তিনি যুদ্ধক্ষেত্রগুলোতে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ 
» তাকে দেখেনি ৷ তা হলে তার উত্তর হবে যে, এরূপ সম্ভব নয়, এটা সুদূর পরাহত। কেননা, 
এতে শুধু ধারণার বশবর্তী হয়ে সাধারণ নিয়ম-কানুনকে বাদ দিয়ে বিষয়টিকে বিশেষভাবে 
বিচার করতে হয়। অতঃপর একথাটিও বিবেচ্য যে, রহস্যাবৃত হবার চেয়ে এতেই তার মর্যাদা 
ও মুজিযা বেশি প্রকাশ পেতো । পুনরায় যদি রাসুলুল্লাহ (সা)-এর পরে তাকে জীবিত ধরা হয় 
তাহলে রাসুলুল্লাহ (সা)-এর ইনতিকালের পর হাদীসসমূহ ও কূরআনুল করীমের 
আয়াতসমূহের প্রচার ও প্রসারের দায়িত্ব তার উপর বর্তাতো ৷ উপরন্তু মিথ্যা হাদীস বিকৃত 
রিওয়ায়েতের বিকরুদ্ধাচরণ, বিভিন্ন বাতিল মতবাদের খণ্ডন, মুসলিম জামাতের সাথে যুদ্ধে 

অংশগ্রহণ, জুমআ ও জামায়াতে উপস্থিত হওয়া, তাদের উপকার সাধন করা এবং তাদের প্রতি 
অপরের ক্ষতিসাধনকে প্রতিহত করা, উলামায়ে কিরামকে সৎপথে পরিচালিত করা ও অত্যাচারী 
শাসকদের সঠিক পথে চলতে বাধ্য করা এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা ইত্যাদি 
কর্তব্য পালন, বিভিন্ন শহরে, বনে-জঙ্গলে তার কথিত আত্মগোপন করে থাকা, এমন লোকদের 
সাথে বসবাস করা যাদের অধিকাংশের অবস্থা অজানা এবং তাদের তত্ত্বাবধান করা অপেক্ষা 
বহুগুণে শ্রেয় । এ আলোচনার পর এ বিষয়ে আর সন্দেহের কোন অবকাশ থাকে না। আল্লাহ্‌ 
তা'আলা যাকে চান তাকে সৎপথ প্রদর্শন করেন । 

সহীহ বুখারী ও মুসলিম শরীফে এবং অন্যান্য কিতাবেও আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে 
বর্ণিত রয়েছে যে, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) এশার নামায আদায় করলেন এবং সাহাবীগণকে 
লক্ষ্য করে বললেন, আজকের রাতে তোমরা কি একটা কথা চিন্তা করেছ যে, আজকের দিনে 
যারা পৃথিবীতে জীবিত রয়েছে, একশ’ বছর পর তাদের কেউই পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। 
বর্ণনাকারী আবদুল্লাহ ইবন উমর (রা) বলেন, একথা শুনে লোকজন ভীত হয়ে পড়লেন । অথচ 
রাসূলুল্লাহ্‌ (সা) তার যুগের সমাপ্তির কথাই বুঝাচ্ছিলেন। ইমাম আহমদ (র)ও সামান্য শাব্দিক 
পাৰ্থক্যসহ অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

ইমাম আহমদ (র) জাবির ইবন আবদুল্লাহ (রা) হতে বর্ণনা করেন । তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সা) তার ইনতিকালের একমাস কিংবা কিছুদিন পূর্বে বলেছেন ৪ তোমাদের মধ্যে 
যারা এখন জীবিত, একশ’ বছরের মাথায় তাদের কেউই জীবিত থাকবে না । 

অন্য'এক সূত্রে ইমাম আহমদ (র) জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন৷ তিনি 
বলেন, রাসূল (সা) ইনতিকালের একমাস পূর্বে বলেন, তারা আমাকে কিয়ামত সম্বন্ধে প্রশ্ 
করেছে, অথচ এ সম্বন্ধে শুধু আল্লাহ্‌ তা‘আলাই জানেন আল্লাহর শপথ, আজকাল পৃথিবীতে 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ৯৩ 


http://IslamiBoi.wordpress.com 


"৭৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যারা রয়েছে তাদের কেউই একশ’ বছর অতিক্রম করবে না। ইমাম মুসলিম (র) ও তিরমিযী 
(র) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 

ইবনুল জাওযী (র) বলেন, উপরোক্ত বিশুদ্ধ হাদীসগুলো খিযির (আ)-এর বেঁচে থাকার 
দাবিকে নাকচ করে দেয় । অন্যন্যা উলামা বলেন, খিযির (আ) যদি রাসূলল্লাহ (সা)-এর যুগ না 
পেয়ে থাকেন, যেমন দৃঢ় দলীল দ্বারা বোঝা যায়__ তাতে কোন সমস্যার উদ্ভব হচ্ছে না: আর 
যদি তিনি তার যুগ পেয়ে থাকেন তাহলে এ হাদীস দ্বারা প্রমাণিত তয় যে, তিনি একশ’ বছর 
পর আর জীবিত ছিলেন না৷ সুতরাং এখন আর তিনি বেঁচে নেই । কেননা তার ক্ষেত্রেও 
সাধারণ নীতি প্রযোজ্য ৷ যতক্ষণ না, ব্যতিক্রমের অকাট্য দলীল পাওয়া যায়। আল্লাহ 
তা'আলাই সম্যক জ্ঞাত ৷ হাফিজ আবুল কাসিম সূহায়লী তার কিতাব ২১০১!) $১১১ 
-এ ইমাম বুখারী (র) আবু বকর ইবনুল আরাবী (র) থেকে বর্ণনা করেন যে. তিনি নবী করীম 
(সা)-এর যুগ পেয়েছেন, কিন্তু এরপর তিনি উপরোক্ত হাদীসের মর্ম অনুসারে ইনতিকাল করে 
গিয়েছেন। খিযির (আ) রাসুলুল্লাহ (সা)-এর যুগ পর্যন্ত জীবিত ছিলেন বলে ইমাম বুখারী যে 
মন্তব্য করেছেন, এতথ্যটিতে সন্দেহের অবকাশ রয়েছে। সুহায়লী (র) খিযির (আ)-এর এঁ 
পর্যন্ত বেঁচে থাকার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন এবং এটাই অধিকাংশের মত বলে বর্ণনা 
করেছেন। তিনি আরো বলেন, তার রাসুলুল্লাহ (সা)-এর সাথে সাক্ষাৎ করা এবং রাসূলুল্লাহ 
(সা)-এর ইনতিকালের পর নবী পরিবারের প্রতি তার সমবেদনা জ্ঞাপনের বিষয়টি বিশুদ্ধ 
হাদীসসমূহে বৰ্ণিত রয়েছে । অতঃপর তিনি আমাদের পূর্বে বর্ণিত দুর্বল হাদীসগুলো উপস্থাপন 
করেন কিন্তু এগুলোর সূত্র উল্লেখ করেননি । আল্লাহ তা'আলাই সম্যক অবগত । 


http://IslamiBoi.wordpress.com 


ইলিয়াস (আ) 


মুসা ও হারূন (আ)-এর ঘটনা বর্ণনার পর আল্লাহ তা'আলা সূরা আসসাফ্ফাতে ইরশাদ 


UES Js ANE A 

CATS AEG COREE IAT SEO 
BSL EOLA A. S524 aA 
SE HCE CAC STEAL PEE wie by Alt Js 


ইলিয়াসও ছিল রাসূলদের একজন ৷ স্মরণ কর, BE AS ‘তোমরা কি 
সাবধান হবে না? তোমরা কি বা‘'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সেই শ্রেষ্ঠ সুষ্টা 
আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের-_ প্রতিপালক তোমাদের পূর্ব পুরুষদের ৷ কিন্তু তারা 
তাকে মিথ্যাবাদী বলেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে । তবে 
আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র । আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি। ইলিয়াসের 
(ইলিয়াস ও তার অনুসারীদের) ওপর শাস্তি বর্ষিত হোক । এভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে 
পুরস্কৃত করে থাকি । সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম । (সূরা সাফ্‌ফাত ১২৩-১৩২) 

বংশ পরিচয় বিশারদগণ বলেন, তিনি ছিলেন ইলিয়াস তাশাবী । আবার বলা হয়েছে, তিনি 
" ছিলেন ইবন ইয়াসীন ইবন ফিনহাস ইবন আল ঈযার ইবন হারূন (আ)। আবার কেউ কেউ 
(আ)। আবার কথিত আছে, তাকে দামেশকের -পশ্চিমস্থ বা'লাবাক১-এর অধিবাসীদের নিকট 
প্রেরণ করা হয়েছিল। 

তিনি তাদেরকে আল্লাহ্‌ তাআলার প্রতি আহ্বান করলেন এবং তাদের দেব মূর্তি বা'ল-এর 
ইবাদত করতে তাদেরকে বারণ করলেন। আবার কেউ কেউ বলেন, বাল ছিল একটি মহিলার 
bl OS OS AL US MO AA RV 


FAA WIA A Lr AMAL KAS 5 ol tnt! f: 
১৩ 3 al AIH LS ls SY SEY) 
+ 


১. এটি লেবাননের সুপরিচিত এলাকা । 


http://IslamiBoi.wordpress.com 


৭৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ “তোমরা কি সাবধান হবে না? তোমরা কি বালকে ডাকবে এবং পরিত্যাগ 
' করবে শ্রেষ্ঠ সৃষ্টা আল্লাহ্‌ তা‘আলাকে, যিনি তোমাদের প্রতিপালক ও তোমাদের পূর্বপুরুষদের 
প্রতিপালক?” 

তারপর তারা তাকে মিথ্যাবাদী বলেছিল, তার বিরোধিতা করেছিল এবং তাকে হত্যা 
করতে উদ্যত হয়েছিল । কথিত আছে যে, তিনি তাদের থেকে পলায়ন করে আত্মগোপন 
করেছিলেন। আবু ইয়াকুব আযরাঈ (র) কাব আহবার (র) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, 
ইলিয়াস (আ) নিজ সম্প্রদায়ের বাদশার ভয়ে দম পাহাড়ের নিচে গুহার মধ্যে দীর্ঘ দশ বছর 
আত্মগোপন করেছিলেন এ বাদশাহর মৃত্যু হলে পরবর্তী বাদশাহর নিকট ফিরে এসে তিনি 
তাকে ইসলামের দাওয়াত দেন। বাদশাহ ইসলাম গ্রহণ করেন এবং দশ হাজার লোক ছাড়া 
তার সম্প্রদায়ের সকলেই ইসলাম গ্রহণ করেন। বাদশাহর নির্দেশে এ দশহাজার লোককে 
হত্যা করা হয়। 

ইব্ন আবিদ দুনিয়া (র) দামেশকের জনৈক শায়খের বরাতে বর্ণনা করেন, ইলিয়াস (আ) 
তার সম্প্রদায় থেকে পলায়ন করে এক পাহাড়ের গুহায় বিশ দিন কিংবা চল্লিশ দিন যাবত 
আত্মগোপন করেছিলেন কা‘বের দল তার খাবার নিয়ে আসত ৷ 

ওয়াকেদীর সচিব মুহাম্মদ ইবন সাদ (র) মুহাম্মদ ইবন সায়িব কালবী (র) থেকে বর্ণনা 
করেন : সর্বপ্রথম প্রেরিত নবী হচ্ছেন ইদরীস (আ), এরপর নূহ (আ), এরপর ইবরাহীম (আ), 
এরপর ইসমাঈল (আ) ও ইসহাক (আ), এরপর ইয়াকুব (অ), CS (আ), এরপর 
লুত (আ), এরপর হুদ (আ), এরপর সালিহ (আ), এরপর শু‘আয়ব (আ), এরপর ইমরানের 
পুত্ৰদ্বয় মূসা ও হারূন (আ), এরপর ইলিয়াস তাশাবী ইবন কাহিস, ইবন লাওয়ী, ইবন 
ইয়াকুব (আ), ইব্‌ন ইসহাক (আ), ইব্‌ন ইরবাহীম (আ)। নবীদের উপরোক্ত বিন্যাস 
সন্দেহমুক্ত নয়। 

মাকহুল (র) কা'ব (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, চারজন নবী জীবিত 
রয়েছেন, দু'জন যমীনে যথা ইলিয়াস ও খিযির (আ) এবং দু'জন আকাশে যথা ইদরীস (আ) 
ও ঈসা (আ)। 

POE EE ET ETT ইলিয়াস (আ) ও খিযির 
(আঁ) প্রতি বছর রমযান মাসে বায়তুল মুকাদ্দাসে একত্রিত হন । প্রতি বছর একত্রে হজ্জ করেন 
এবং তারা দু'জনই যমযম কুয়ার পানি এমন পরিমাণে পান করেন যে, পরবর্তী বছর পর্যন্ত 
তাদের জন্যে যথেষ্ট হয়ে যায়। এরূপ হাদাঁসও আমরা উদ্ধৃত করে এসেছি; যাতে বলা হয়েছে. 
“তারা দু'জন প্রতি বছর আরাফাতের ময়দানে একত্রিত হন ।” আবার এই কথাটিও বর্ণনা করা 
হয়েছে যে, এগুলোর কোন একটিও শুদ্ধ নয়। বরং দলীল-প্রমাণে বোঝা যায় যে, খিযির (আ) 
ও ইলিয়াস (আ) ইনতিকাল করেছেন । 

ওহাব ইবন মুনাব্বিহ ও অন্যরা বর্ণনা করেন, যখন -ইলিয়াস (আ)-কে তার সম্প্রদায় 
মিথ্যাবাদী প্রতিপন্ব করল ও তাকে কষ্ট দিতে লাগল, তখন তার রূহ কবয করার জন্য তিনি 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭8১ 


তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন। অতঃপর তার কাছে একটি চতুষ্পদ জন্তু আসল যার 
রঙ ছিল আগুনের মতো । তিনি তার ওপর সওয়ার হলেন। আল্লাহ্‌ তা'আলা তাকে মূল্যবান 
নূরের পোশাক পরিধান করালেন, তার পানাহারের স্বাদ তিরোহিত করলেন এবং তিনি 
একাধারে মানবীয়, ফেরেশতাসুলভ আসমানী ও যমীনী সত্তায় পরিণত হলেন । তিনি ইয়াসা 
ইবন আখতুব (আ)-কে তার স্থলাভিষিক্ত করেন। এই বর্ণনাটি সন্দেহযুক্ত । এটা ইসরাঈলী 
বৰ্ণনা-- যেগুলোকে সত্য বা মিথ্যা কোনটাই বলা যায় না। বরং এটার সত্যতা সুদূর পরাহত । 
আল্লাহ্‌ তা‘আলাই সম্যক পরিজ্ঞাত। 

হাফিজ আবূ বকর বায়হাকী (র) আনাস ইবন মালিক (রা) (৫কে বর্ণনা করেন। তিনি 
বলেন, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে একটি সফরে ছিলাম । অতঃপর আমরা একটি 
মনযিলে অবতরণ করলাম ও উপত্যকায় এক ব্যক্তিকে দেখতে পেলাম । 

তিনি দু‘আ পড়ছেন £ 
dlisted etl ball 

UW oll ssl 

অর্থাৎ-- হে আল্লাহ্‌! আমাকে রহমত প্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত ও তাওবা কবুলকৃত উন্মতে মুহাম্মদীর 
অন্তর্ভুক্ত করুন! 

আনাস (রা) বলেন, আমি উপত্যকার দিকে অগ্রসর হলাম এবং এমন এক ব্যক্তিকে দেখতে 
পেলাম যার উচ্চতা তিনশ’ হাতের অধিক । তিনি আমাকে বললেন-_ তুমি কে হে? উত্তরে 
আমি বললাম, ‘আমি মালিকের পুত্র আনাস, রাসূলুল্লাহ (সা)-এর খাদিম ৷’ তিনি বললেন, 
‘রাসূলুল্লাহ (সা) কোথায়?’ আমি বললাম, ‘তিনি আপনার কথা শুনছেন ।' তিনি বললেন, “তুমি 
তার কাছে যাও এবং তার কাছে আমার সালাম পৌছিয়ে দাও এবং বল, আপনার ভাই ইলিয়াস 
আপনাকে সালাম দিচ্ছেন।” আনাস (রা) বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-এর কাছে আসলাম ও 
তাকে এ সম্বন্ধে সংবাদ দিলাম ৷ তিনি তার কাছে এসে তীর সাথে মুলাকাত করলেন, তাকে 
আলিঙ্গন করলেন ও সালাম করলেন । অতঃপর দু'জনে বসে কথোপকথন করতে লাগলেন। 
ইলিয়াস (আ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি বছরে একবার খাবার খাই । আজকে আমার 
সেই খাওয়ার দিন। আপনিও চলুন, একসাথে খাওয়া-দাওয়া করি । বর্ণনাকারী আনাস (রা) 
বলেন, তখন আসমান থেকে দু'জনের জন্যে একটি দস্তরখান অবতীর্ণ হল । তার মধ্যে ছিল 
রুটি, মাছ ও স্যালারী শাক। তারা উভয়ে খেলেন ও আমাকে খেতে দিলেন। এরপর উভয়ে 
আসরের সালাত আদায় করেন। তারপর ইলিয়াস (আ) রাসূল (সা) থেকে বিদায় নিয়ে 
মেঘমালার মধ্য দিয়ে আসমানের দিকে চলে গেলেন 

বায়হাকী (র) এ হাদীসটি দুর্বল বলে যে মন্তব্য করেছেন তাই যথেষ্ট । তাজ্জব ব্যাপার হচ্ছে 
এই যে, হাকিম আবূ আবদুল্লাহ নিশাপুরী (র) তার 'মুস্তাদরাক' গ্রন্থে হাদীসটি উদ্ধৃত করেছেন । 
যা মুস্তাদরাক গ্রন্থটিকে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই হাদীসটি জাল এবং 
বিভিন্ন দিক দিয়ে অন্যান্য সহীহ হাদীসের পরিপন্থী ৷ প্রথমত এই হাদীসের বক্তব্যই শুদ্ধ নয় । 


http://IslamiBoi.wordpress.com 


৭৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেননা, সহীহ বুখারী ও সহীহ্‌ মুসলিমে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সা) 
ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে আসমানে সৃষ্টি করেছেন, যার 
উচ্চতা ছিল ষাট হাত-_এরপর সৃষ্টিকুলের উচ্চতা ত্রাস পেতে পেতে বর্তমান আকারে এসে 
পৌছেছে। 

দ্বিতীয়ত, হাদীসটিতে রয়েছে যে, তিনি রাসুলুল্লাহ (সা)-এর কাছে আসেননি, বরং 
রাসূলুল্লাহ (সা) তার কাছে গিয়েছিলেন । আর এটাও শুদ্ধ হতে পারে না । কেননা, তার পক্ষে 
এটাই অধিক শোভনীয় ছিল যে, তিনি নিজেই খাতিমুন্নাবীয়ীন রাসূলুল্লাহ (সা)-এর দিকে 
এগিয়ে আসবেন। 

তৃতীয়ত, হাদীসটিতে বলা হয়েছে যে, তিনি বছরে একবার পানাহার করেন অথচ অন্যত্র 
ওহাব ইবন মুনাব্বিহ থেকে বর্ণিত আছে যে, তার থেকে আল্লাহ্‌ তা'আলা তার পানাহারের স্বাদ 

চতুৰ্থত, বৰ্ণনাকারীদের কেউ কেউ বর্ণনা করেছেন যে, তিনি যমযষম কুয়া থেকে প্রতি বছর 
এমনভাবে একবার পানি পান করতেন যা তার পরবর্তী বছর পর্যন্ত যথেষ্ট হত : 

এরূপে হাদীসে বিভিন্ন ধরনের বিপরীতধর্মী ও বাতিল তথ্যাদি পরিবেশন করা হয়েছে. যার 
কোনটাই সঠিক নয়। ইবন আসাকির (র)ও এ হাদীসটি অন্য সূত্রে বর্ণনা করেছেন এবং তার 
কিছু অংশের দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন৷ বিশ্বয়ের ব্যাপার হচ্ছে, তিনি এই হাদীসটি 
সম্বন্ধে বিরূপ সমালোচনা করলেন। অথচ তিনি নিজেই অন্য সূত্রে সবিস্তারে এটি বর্ণনা 
করেছেন। তাতে রয়েছে যে, এ ঘটনাটি তাবৃকের যুদ্ধের সময় ঘটেছিল । আর তার কাছে 
রাসুলুল্লাহ (সা) আনাস ইবন মালিক (রা) ও হুযায়ফা ইবনুল ইয়ামান (রা)-কে পাঠিয়ে 
ছিলেন। তারা দু'জন বলেন, তিনি ছিলেন সাধারণ মানুষের চাইতে দুই-তিন হাত অধিক 
উচ্চতাসম্পন্ন এবং উটগুলি পালিয়ে যাবার আশঙ্কার কারণে তিনি স্বয়ং মুলাকাত করতে অক্ষম 
বলে ওজর পেশ করেছিলেন। আবার এতে আরো রয়েছে, যখন তার সাথে রাসূলুল্লাহ (সা) 
মুলাকাত করেন তখন তারা দু'জন মিলে জার্বাতী খাবার খান । তখন ইলিয়াস (আ) বলেন, 
আমি চল্লিশ দিনে একবার এক লোকমা খাবার খেয়ে থাকি । আর অন্যদিকে দনস্তরখানে ছিল 
রুটি, ডালিম, আঙ্গুর, কলা, খেজুর, অন্যান্য শাক-সবজি তবে তাতে পিয়াজ-রসুন জাতীয় 
কিছু ছিল না। এতে আরো রয়েছে যে, রাসূলুল্লাহ (সা) তাকে খিযির (আ)-এর সম্বন্ধে প্রশ্ন 
করায় তিনি বলেন, আমার সাথে তার সাক্ষাত করার কথা বছরের প্রথমে । তাই তিনি 
আমাকে বলেছেন, “তুমি আমার পূর্বে রাসূলুল্লাহ (সা)-এর সাথে সাক্ষাৎ করবে, তখন তুমি 
আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে।” এতে বোঝা যায় যে, খিযির (আ) ও ইলিয়াস (আ৷) 
যদি বেঁচেও থাকেন এবং এ হাদীসটি যদি শুদ্ধ হয়ে থাকে, তাহলে রাসুলুল্লাহ (সা)-এর সাথে 
নবম হিজরী পর্যন্ত সাক্ষাৎ করেননি। আর এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। কাজেই এই 
হাদীসটিও জাল । ইবন আসাকির (র) বিভিন্ন সূত্রে ইলিয়াস (আ)-এর সাক্ষাৎ লাভকারী 
বিভিন্ন ব্যক্তির বর্ণনা দিয়েছেন কিন্তু এসব বর্ণনায় দুর্বলতা ও বর্ণনাকারীরা অজ্ঞাত পরিচয় 


http://IslamiBoi.wordpress.com 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৪৩ 


হওয়ায় তিনি এ ব্যাপারে সন্তুষ্ট হতে পারেননি । এ বর্ণনাসমূহের সর্বোত্তমটি হচ্ছে যা আবূ বকর 
ইবন আবীদ দুনিয়া (র) বর্ণনা করেছেন। তিনি ছাবিত (র) থেকে বর্ণন৷ করেন ।.তিনি বলেন, 
‘আমরা মুস‘আব ইবন যুবায়র (র)-এর সাথে কৃফার শহরতলিতে অবস্থান করছিলাম । 
আমি একটি বাগানে প্রবেশ করলাম । সেখানে দুই রাকাত সালাত আদায় করছিলাম । আমি 
শুরু করলাম ৪ 
/ 
ls Hn al ad Hyd sh SUE 
SEs ce Fs PETE 

অর্থাৎ হা-মীম, এই কিতাব অবতীর্ণ হয়েছে প্রা; সর্বজ্ঞ আল্লাহ্‌ তা'আলার 
নিকট হতে যিনি পাপ ক্ষমা করেন, তওবা কবূল করেন, যিনি শাস্তিদানে কঠোর শক্তিশালী । 
(সূরা মু'মিন ৪ ১-৩) 

আমার পেছনে ছিলেন এক ব্যক্তি তিনি ধূসর বর্ণের এক খচ্চরের পিঠে সওয়ার ছিলেন! 
তার গায়ে ছিল ইয়ামানী চাদর ৷ তিনি আমাকে বললেন, যখন তুমি বল _,১১1| ,এ&তখন 
তুমি বলবে ১১/২৫! | ১3 U হে ক্ষমাকারী! আমার পাপ ক্ষমা করে দাওঃ; 
যখন তুমি বলবে _ $1 ১ তখন তুমি বলবে- ১৪১ ১5 $4 5 0 হে 
তওবা কবুলকারী! আমার তওবা কবূল কর; যখন তুমি বলবে _ 5211 ১,১ তখন তুমি 
বলবে ১,5৬১ ১ ০১1| ১5% U- অর্থাৎ হে শাস্তিদানে কঠোর সত্তা! আমাকে শাস্তি 
দিও না; যখন তুমি বলবে J$01 ১ তখন তুমি বলবে Js Js 
{= ১ অৰ্থাৎ হে শক্তিশালী প্রভু! তুমি আমার জন্য রহমতকে বাড়িয়ে দ!ও ৷ তখন আমি 
পেছনের দিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না৷ বের হয়ে গেলাম । লোকজনকে 
জিজ্ঞাসা করলাম, ধূসর রংয়ের খচ্চরের উপর সওয়ার হয়ে ইয়ামানী চাদর গায়ে কেউ কি 
তোমাদের পাশ দিয়ে গিয়েছেন? তারা বলল, ‘না আমাদের এদিক দিয়ে কেউ অতিক্রম 
করেনি ৷’ তখন তারা সকলে ধারণা করলেন যে, তিনি ইলিয়াস (আ)-ই হবেন। 


font CAPE EOE 


. সূরায়ে সাফ্ফাতে ইরশাদ হয়েছে $৮০ '? < এর অর্থ হচ্ছে, তারা 
তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। কাজেই তাদের অবশ্যই শান্তির জন্য উপস্থিত করা হবে। 
(সূরা সাফ্‌ফাত $ ১২৭) 

অর্থাৎ দুনিয়া ও আখিরাতে কিংবা শুধু আখিরাতে ৷ তাফসীরকার ও এতিহাসিকগণের 

[nA ) { 
অভিমত অনুযায়ী প্রথম অর্থটিই স্পষ্টতর । আল্লাহর বাণী LALA alll SU J -a 
অর্থ হচ্ছে, তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে ও একনিষ্ঠ বান্দা হিসেবে গণ্য হয়েছে৷ 
y AA APF ALLIES 

আয়াতে উল্লেখিত 33 2 LL ESS এর অর্থ হচ্ছে_ তারপরে জগতে 
পরবর্তীঁদের মধ্যে তার সুখ্যাতি অব্যাহত রেখেছি । তারা তার সুনামই করে থাকে! আর 


http://IslamiBoi.wordpress.com 


৭88 আল-বিদায়া ওয়ান নিহায়া 


এজন্যই আল্লাহ্‌ তা'আলা বলেন (,* £০) 11423 অৰ্থাৎ ইলিয়াস (আ)- এর উপর 
শান্তি বর্ষিত হোক । (সুরা সাফ্‌ফাত ঃ See) 

আরবগণ অধিকাংশ নামের সাথে নুনকে যুক্ত করে এবং শেষ অক্ষরকে পরিবর্তন 
করে পাঠ করে। যেমন তারা J০২| শব্দটিকে ০০০], 51,০! শব্দটিকে 
Jl 4U1| শব্দটিকে ০০১ রূপে পাঠ করে। আর যারা J! se 2১ 
HEE RRR থাকে। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ (সা)-এর পরিবার 
পরিজনের প্রতি । 


ইবন মাসউদ (রা) ও অন্যরা পাঠ করেন £৪ ১১১১! 5 2১ ইবন মাসউদ (রা) 
থেকে বর্ণিত তিনি বলতেন, ১4। হচ্ছেন - 4০১৩! (অ') । এটি যাহ্হাক, কাতাদা ও 
₹ মুহাম্মদ ইবন ইসহাক (র)-এর অভিমত তবে বিশুদ্ধ মতামত হচ্ছে Mlle mol 
ভিন্ন ভিন্ন দু'জন নবী-_যেমন পূর্বেই বর্ণিত হয়েছে। আল্লাহ্‌ তা'আলাই সম্যক জ্ঞাত । 

আল্লাহ্‌র শোকর-_ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের প্রথম খণ্ড সমাপ্ত হল । এর অব্যবহিত 
পরেই আসছে এর দ্বিতীয় খণ্ড, যার শুরুতে থাকবে মূসা (আ)-এর পরবর্তী বনী ইসরাঈলের 
নবীগণের বর্ণনা । 


ইফাবা-২০০৬-২০০৭-প্র/৯৮৮২ (উ)-_৩,২৫ s) 


